পৃষ্ঠপৌষকদের সহযোগিতায় মুদ্রিত 


CEN AL 0041৭ 
ACADEMY 
LONDON 

SPREADING THE WORD OF ALLAH 
www.alquranacademylondon.org 


www.alquranacademylondon.org 


ACADEMY 
LONDON 


SPREADING THE WORD OF ALLAH 


London Office: 

Unit 3.21, 65 Whitechapel Road. 
London E1 11), UK 

Tel : 00 44 020 7650 8770 


Bangladesh Office: 
House 1, Road 12/16 
Block J, Baridhara, Dhaka 
Phone : 00 88 02 8811357 
Mobile : 01786 331416 


E-mail: info@alquranacademylondon.org 
Wwww.alquranacademylondon.org 
UK Charity Registration No. 1135391 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ 
সহজ সরল বাংলা অনুবাদ 
সুরা ‘আল ক্বামার’ মক্কায় অবতীর্ণ কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা । আল্লাহ তায়ালা এই সূরায় 
একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন । সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে, ‘অবশ্যই আমি শিক্ষা 
গ্রহণ করার জন্যে কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে 
শিক্ষা গ্রহণ করার?’ 


বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোরআন পাঠকের মতো আমার মনকেও এক সময় এই আয়াতটি দারুণভাবে 
নাড়া দিয়েছে । বিশেষ করে যখন দেখি, আল্লাহ তায়ালার নাযিল করা আলোর এই একমাত্র উৎসটির 
ভাষান্তর করতে গিয়ে মানুষরা একে সহজ করার বদলে দিন দিন কঠিন ও দুর্বোধ্য করে ফেলছে। যে 
‘আলো’ একজন পথিককে আধারে পথ দেখাবে তা যদি নিজেই স্বচ্ছ না হয়, তাহলে ‘আলো’ সামনে 
থাকা সত্তেও পথিক তো আধারেই হোৌচট খেতে থাকবে । 


কোরআন লওহে মাহফুযের অধিপতি আল্লাহ তায়ালার কালাম, এর ভাষাশৈলী, এর শিল্প সৌন্দর্য 
সবই আল্লাহ তায়ালার একান্ত নিজস্ব । এ কারণেই বিশ্বের সব কোরআন গবেষকই মনে করেন, এই 
মহান গ্রন্থের যথার্থ ভাষান্তর কিংবা এর পূর্ণাংগ অনুবাদ কোনোটাই মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। 
যার কাছে এই বিস্ময়কর গ্রন্থটি নাযিল করা হয়েছিলো তাকে আল্লাহ তায়ালা স্বয়ং এর অন্তর্নিহিত 
বক্তব্য বুঝিয়ে দিয়েছিলেন বলেই তার পক্ষে এই কিতাবের মর্মোদ্ধার করা সম্ভবপর হয়েছিলো । এ 
কারণেই কোরআন যাদের সর্বপ্রথম সম্বোধন করেছিলো রসূল (স.)-এর সে সাহাবীরাও কোরআনের 
কোনো বক্তব্য অনুধাবনের ব্যাপারে মতামত দেয়ার আগে রসূল (স.)-কে জিজ্ঞাসা করে নিতেন । যদিও 
তারা নিজেরা সে ভাষায়ই কথা বলতেন, যে ভাষায় কোরআন নাযিল হয়েছিলো । সম্ভবত এ কারণেই 
সাহাবায়ে কেরামদের বিদায়ের বহুকাল পরও ভিন্ন ভাষাভাষী কোরআনের আলেমরা কোরআনের 
অনুবাদ কাজে হাত দিতে সাহস করেননি, কিন্তু দিনে দিনে কোরআনের আলো যখন আরব উপদ্বীপ 
ছাড়িয়ে অনারব জনপদে ছড়িয়ে পড়লো, তখন কোরআনের প্রয়োজনে তথা ভিন্ন ভাষাভাষীদের সামনে 
কোরআনের বক্তব্য তুলে ধরার জন্যে স্থানীয় জনগোষ্ঠীর ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা ছাড়া 
তাদের কোনো উপায় থাকলো না। এমনি করেই অসংখ্য আদম সন্তানের অগণিত ভাষায় কোরআন 
অনুবাদের যে স্বোতধারা শুরু হলো, আমাদের মায়ের ভাষা বাংলায়ও একদিন এর প্রভাব পড়লো । 
কোরআনের পণ্ডিত ব্যক্তিরা একে একে এগিয়ে এলেন নিজেদের স্ব-স্ব জ্ঞান গরিমার নির্যাস দিয়ে এই 
অনুবাদ শিল্পকে সাজিয়ে দিতে । 


একথা স্বীকার করতেই হবে, উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠীর শত শত বছরের সাংস্কৃতিক 
এঁতিহ্যের ভাষা হিসেবে আরবীর পরেই ছিলো ফার্সী ও উর্দুর স্থান ৷ স্বাভাবিকভাবেই কোরআন অনুবাদের 
কাজও তাই এ দুটো ভাষায়ই বেশী হয়েছে। সুলতানী আমলের শুরু থেকে মুসলমান শাসক নবাবরা যখন 
হ্কৃত ভাষার সীমিত গণ্ডি থেকে বাংলা ভাষাকে বৃহত্তর জনগোষ্ঠীর পরিমন্ডলে নিয়ে এলেন, তখন থেকেই 
ধীরে ধীরে এই ভূখণ্ডে কোরআনের বাংলা অনুবাদের প্রয়োজনও অনুভূত হতে লাগলো । 


৪৭ ও ৭১ সালের পর পর দুটো পরিবর্তনের ফলে এ ভূখণ্ডের মুসলমানরা নিজেদের ভাষায় 
কোরআন বুঝার একটা ব্যাপক পরিসরে পা রাখার সুযোগ পেলো । অল্প কিছুদিনের মাঝেই কোরআনের 
বেশ কয়েকটি অনুবাদ বেরিয়ে গেলো । নিতান্ত সীমিত পরিসরে হলেও আমাদের পশ্চিম বাংলার 
মুসলমানরাও এ সময়ের মধ্যে কোরআনের কয়েকটি অনুবাদ প্রকাশ করেছেন। অবশ্য কোনো 
কোনো ক্ষেত্রে অনুবাদক ও প্রকাশকরা তাদের অনুবাদকর্মকে “কোরআনের বাংলা অনুবাদ’ না বলে 

ধলা কোরআন শরীফ’ বলে পেশ করার প্রয়াস চালিয়েছেন । আমাদের এই বাংলায়ও কিন্তু ইদানীং 
কোরআনের বাংলা অনুবাদ গ্রন্থের গায়ে “বাংলা কোরআন শরীফ’ লেখার একটা অসুস্থ মানসিকতা লক্ষ্য 
করা যাচ্ছে। সমাজের দু'একজনের এই অজ্ঞতাপ্রসূত প্রয়াস সত্ত্বেও মুসলমানদের বৃহত্তর জনগোষ্ঠীর 
লোকেরা এগুলোকে কোরআনের বাংলা অনুবাদ বলেই গ্রহণ করেছে। এই বিষয়টিকে বাদ দিলে 
আমাদের দেশে অনুদিত ও প্রকাশিত কোরআনের প্রতিটি গ্রন্থই নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমপ্তিত। আল্লাহ 


৫ www.alquranacademylondon.org 


তায়ালার কিতাবের মর্মকথা মানুষের কাছে পৌছানোর কাজে যে যতোটুকু অবদান রেখেছেন আল্লাহ 
তায়ালা তাদের সবাইকে সে পরিমাণ “জাযায়ে খায়ের’ দান করুন। 


কোরআন আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার রসূল (স.)-এর কাছে পাঠানো তার বাণীসমূহের 
এক অপূর্ব সমাহার । সুদীর্ঘ ২৩ বছর ধরে বিপ্রুবের সিপাহসালারকে তার মালিক যে সব দিকনির্দেশনা 
দিয়েছেন তার অধিকাংশই বলতে গেলে পারিপার্থিকতার বিশ্লেষণ_ তথা এক একটি এঁতিহাসিক 
পটভূমির সাথে জড়িত । এ কারণেই কোরআনের তাফসীরকাররা কোরআন অধ্যয়নের জন্যে সমসাময়িক 
পরিস্থিতি জানার ওপর এতো বেশী জোর দেন। 


তারপরও কোরআনের মূল অনুবাদ কিন্তু সমসাময়িক কোরআন পাঠকের কাছে জটিলই থেকে 
যায়। অনেক সময় মূল কোরআনের আয়াতের হুবহু বাংলা অনুবাদ করলে কোরআনের বক্তব্য মোটেই 
পরিষ্কার হয় না। সে ক্ষেত্রে কোরআনের একজন নিষ্ঠাবান অনুবাদককে অনুবাদের সাথে ভেতরের 
উহ্য কথাটি জুড়ে দিয়ে বক্তব্যের ধারাবাহিকতা মিলিয়ে দিতে হয় । আরবী ভাষার ব্যাকরণ ও বাক্য 
গঠন প্রক্রিয়ায় এগুলোর প্রচলন থাকলেও বাংলাভাষায় এ বিষয়গুলো কোরআনের পাঠককে মাঝে মাঝে 
দ্বিধাগ্রস্ত করে ফেলে । তারা হেদায়াতের এই মহান গ্রন্থে অনুবাদের অসংলগ্নতা দেখে বর্ণনাধারার মিসিং 
লিংক’ খোজার জন্যে ব্যস্ত হয়ে পড়েন। এ কারণেই সচেতন অনুবাদকরা এ সব ক্ষেত্রে নিজের কথার 
জন্যে 'ব্রাকেট' কিংবা ক্ষেত্রবিশেষে ভিন্ন ধরনের টাইপ ব্যবহার করে সেই মিসিং লিংকটাকে মিলিয়ে 
দেন। আমাদের মধ্যে যারা “তাফসীরে জালালাইন’ পড়েছেন তারা সেখানে এ বিষয়টি বিশেষভাবে লক্ষ্য 
করে থাকবেন। এই তাফসীরে বিজ্ঞ তাফসীরকার তার নিজের কথাকে “আন্ডার লাইন’ করে আল্লাহ 
তায়ালার কথা থেকে আলাদা করে নিয়েছেন। কোরআনে এ ধরনের বহু আয়াত রয়েছে, এখানে উদাহরণ 
হিসেবে সুরা ‘আল মায়েদা’ ৬, সুরা ইউসুফ ১৯, সুরা ‘আর রাদ’ ৩১, সূরা 'আৰ ঝুমার ২২, সূরা 
‘কাফ’ ৩ এ আয়াতগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। এ আয়াতগুলোর অনুবাদের প্রতি তাকালে 
একজন পাঠক নিজেই এ বিষয়টি বুঝতে পারবেন, কি ধরনের ধারাবাহিকতার কথা আমি এখানে বলতে 
চেয়েছি। আমাদের এই গ্রন্থে অনুবাদের সে ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমরা আল্লাহ তায়ালার 
কথা থেকে নিজেদের কথা আলাদা করার জন্যে এ ধরনের () 'ব্রাকেট’ ব্যবহার করেছি । কোরআনের 
মালিককে হাযির নাধির জেনে আমরা যেমন চেষ্টা করেছি ব্রাকেটের ভেতর আল্লাহ তায়ালার কথা না 
ঢুকাতে তেমনি চেষ্টা করেছি ব্রাকেটের বাইরে অনুবাদকের কথা না ছড়াতে । তারপরও যদি কোথাও 
তেমন কিছু ভুল ক্রটি থেকে যায় তা আগামীতে শুদ্ধ করে নেয়ার কঠিন প্রতিজ্ঞার পাশাপাশি আমার 
মালিককে বিনীত চিত্তে বলবো, হে আল্লাহ, তুমি আমার ভেতর বাইর সবটার খবরই রাখো, আমার 
নিষ্ঠার প্রতি দয়া দেখিয়ে তুমি আমার সীমাবদ্ধতা ক্ষমা করে দিয়ো । 


এই গ্রন্থে ব্যবহৃত কোরআনের এই নতুন ধারার অনুবাদটি একান্ত আমার নিজস্ব চেষ্টা সাধনার 
ফল । কিশোর বয়স থেকে যখন আমি কোরআনের সাথে পথচলা শুরু করেছি তখন থেকেই আমি 
কোরআনের এমনি একটা সহজ অনুবাদের কথা ভাবতাম | আমি প্রায়ই চিন্তা করতাম, আল্লাহ তায়ালা 
নিজে যেখানে বলেছেন ‘আমি কোরআনকে সহজ করে নাযিল করেছি সেখানে আমরা কেন কোরআনের 
অনুবাদটা সহজ সরল করার বদলে দিনে দিনে কঠিন থেকে কঠিনতর করে তুলছি। বড়ো বড়ো 
পণ্ডিতদের অনুবাদ দেখে অনেকের মতো আমিও বহুবার নিরাশ হয়েছি, মনে হয়েছে আরবী কোরআনের 
চাইতেও বুঝি এর বাংলা অনুবাদ বেশী কঠিন। এমনটি বহু ক্ষেত্রেই ঘটেছে, অনুদিত অংশটি বার বার 
পড়েও একজন পাঠক বুঝতে পারেননি, আল্লাহ তায়ালা এই আয়াতে আসলে কী বলতে চেয়েছেন। 
অথচ আমরা সবাই জানি, আল্লাহ তায়ালা এই কোরআনকে সহজ করে নাযিল করেছেন । 

আমার মালিক আল্লাহ তায়ালার হাজার শোকর তিনি আমার মনের কোনে লালিত দীর্ঘদিনের সে 
স্বপ্ন বাস্তবায়িত করার একটা সুন্দর সুযোগ এনে দিলেন। বিশ্ববরেণ্য তাফসীর “ফী যিলালিল কোরআন!’ 
এর যখন বাংলা অনুবাদ প্রকাশনার কাজ আমি শুরু করলাম, তখন যেন আমি কোরআনকে আমার 
নিজের করে বুঝবার ও বুঝাবার একটা সুযোগ পেয়ে গেলাম ৷ তাফসীর “ফী যিলালিল কোরআন*-এ 
ব্যবহারের জন্যে আমাদের তখন একটি মানসম্পন্ন বাংলা তরজমার প্রয়োজন দেখা দিলো । বহুদিন পর 
কোরআন যেন নিজেই আমাকে হাতছানি দিয়ে নিজের দিকে ডাক দিলো । আমিও মনে হয় এমনি একটা 
ডাকের জন্যে দীর্ঘ দিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম | 


ক www.alquranacademylondon.org 


সাইয়েদ কুতুব শহীদের অমর স্থৃতি, আমাদের কালের শ্রেষ্ঠ তাফসীর “ফী যিলালিল কোরআন'-এর 
ংলা অনুবাদ প্রকল্প আমি যখন হাতে নেই তখন আমি ভাবতেও পারিনি, কোরআনের কথা বলতে গিয়ে 
যিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, তার মহান তাফসীর গ্রন্থের পাতায় আমার মতো একজন 
নগণ্য বান্দার এই অনুবাদকর্মটিও এভাবে স্থান পেয়ে যাবে । মালিকের প্রতি গভীর কৃতজ্ঞতায় আজ 
আমার দেহমন আপ্ুত হয়ে ওঠে । এটা আমার প্রতি আমার মালিকের একান্ত দয়া যে, তিনি একজন 
মহান শহীদের মহান তাফসীরের হাজার হাজার পৃষ্ঠার বিশাল পরিমণ্ডলে আমার জন্যেও একটু জায়গা 
করে দিলেন! ১৯৯৫ সালে এই তাফসীরের আমপারার অনুবাদ যখন প্রথম প্রকাশিত হয়, তখন থেকে 
এই তাফসীরকে যারা ভালোবেসেছেন তারা এই অধমের কোরআনের অনুবাদকেও তাদের ভালোবাসা 
দিয়েছেন। আমি একান্ত আগ্রহের সাথেই এই নতুন ধারার অনুবাদটির ব্যাপারে দেশের ওলামায়ে কেরাম 
ও সুধী বুদ্ধিজীবীদের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম । আলহামদু লিল্লাহ! শহীদী নযরানা হিসেবে এই 
তাফসীরকে যেমন এখানকার সর্বস্তরের মুসলমানেরা ভালোবেসেছেন, তেমনি এই তাফসীরে ব্যবহৃত 
অধমের কোরআনের এই অনুবাদকেও তারা ভালোবাসা দিয়েছেন। অনেকেই বলেছেন, তারা এই প্রথম 
কোরআনের এমন একটি অনুবাদ হাতে পেয়েছেন যা কোনোরকম ব্যাখ্যা বা টীকার আশ্রয় ছাড়াই 
তাদের কোরআনের বক্তব্যের কাছাকাছি নিয়ে যায় । 


আল্লাহ তায়ালার রহমতে এই বিশাল তাফসীরের প্রকাশনা সমাপ্ত হওয়ার সাথে সাথে আমার 
কোরআনের অনুবাদের কাজও শেষ হয়ে গেছে। দেশে-বিদেশে তাফসীর “ফী যিলালিল কোরআন*-এর 
অসংখ্য পাঠক শুভানুধ্যায়ীরা আমাকে অনুরোধ করেছেন আমি যেন কোরআনের এই অনুবাদকে আলাদা 
প্রকাশ করি। তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েই আমরা “কোরআন শরীফ ষ্প সহজ সরল 
ংলা অনুবাদ" গ্রন্থটি প্রকাশ করেছি। আল্লাহ তায়ালার সীমাহীন করুণায় অল্প কিছুদিনের মধ্যেই গ্রন্থটি 
দেশে কোরআন অনুবাদ সাহিত্যে বিশেষ মর্যাদার আসন লাভ করেছে । কেউ কেউ আবার কোরআনের 
শুধু অনুবাদ অংশটিকে আলাদা পুস্তকাকারে প্রকাশেরও অনুরোধ জানিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় 
আলেমদের সাথে আমি বিষয়টি নিয়ে কথা বলেছি । আমরা কোরআনের ‘মতন’ ছাড়া কোনো অনুবাদ 
গ্রন্থের প্রকাশনার নীতিগত বিরোধী হওয়া সত্বেও আমাদের যুগান্তকারী প্রকাশনা ও বিশ্বের সর্বপ্রথম 
বিষয়ভিত্তিক রংগিন পরিবেশনা “আমার শখের কোরআন মাজীদ’ এর সাথে দেয়ার জন্যে এমনি একটি 
শুধু অনুবাদ গ্রন্থের প্রয়োজন অনুভব করছিলাম, বিগত দু'তিন দশকে দেশে বিদেশে এ ধরনের অসংখ্য 
গ্রন্থ প্রকাশিত হওয়ায় অবশেষে আমরাও শুধু অনুবাদ অংশ নিয়ে আলাদা একটি বই প্রকাশ করেছি। 
তাছাড়া অমুসলিম বাংগালীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্যে আল কোরআন একাডেমী লব্ডন-এরও 
এ ধরণের একটি অনুবাদ গ্রন্থের একান্ত প্রয়োজন ছিলো । 


আলহামদু লিল্লাহ, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পেশা ও বিভিন্ন বয়সের মানুষের চাহিদার 
আলোকে আমরা আরো ১১/১২ ধরনের কোরআনের অনুবাদ প্রকাশ করেছি। ইতিমধ্যেই আমরা আল 
কোরআন একাডেমী লন্ডনের সাহসী প্রকল্প কোরআন ডিন্ট্রিবিউশান ওয়ার্ল্ড ওয়াইডের আওতায় আগামী 
১৫ বছরের মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও আরাকান অঞ্চলের 
১৫০ কোটা শিক্ষিত বাঙ্গালীদের মধ্যে বিনামূলে বিতরণের জন্যে সম্পূর্ণ আলাদা স্টাইলের কোরআনের 
এই অনুবাদটি প্রকাশ করেছি। 


সাইয়েদ কুতুব শহীদ তার তাফসীরের পটভূমিকার বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় বলেছেন, 
কোরআন অধ্যয়ন করার সময় মাঝে মাঝে আমার মনে হয়েছে, কোরআন নিজেই বুঝি এক এক করে 
আমার সামনে নিজের জটিল গ্রন্থিগুলো খুলে দিচ্ছে। আসলে এ হচ্ছে কোরআনের মালিকের সাথে 
কোরআনের একজন নিবেদিত প্রেমিকের পারস্পরিক সম্পর্কের ব্যাপার! এ পরিবেশের সাথে শুধু সে 
ব্যক্তিই পরিচিত হতে পেরেছে যে নিজের জীবনটাকে কোরআনের ছায়াতলে কাটাবার সিদ্ধান্ত নিয়েছে। 
আমি জানি, শহীদ কুতুবের কোরআনের ছায়াতলে জীবন কাটানো, আর আমার মতো এক গুনাহগার 
বান্দার সেই কোরআনের ছায়াতলে আশ্রয় নেয়ার সংকল্পের মাঝে আসমান যমীন ফারাক, কিন্তু আমাদের 
উভয়ের মাঝে এই বিশাল ফারাক সত্তেও জানি না, আমরা উভয়ে একই অনন্ত যাত্রার যাত্রী হবার সুবাদে 
কিনা কোরআনের অনুবাদ করার সময় আমিও বহুবার এটা অনুভব করেছি, আমি কোনো আয়াতের 


ক ৭ www.alquranacademylondon.org 


সামনে তার বক্তব্য অনুধাবনের জন্যে স্থবির হয়ে দীড়িয়েছি, নিজের জ্ঞানবুদ্ধি ও ভাষাজ্ঞান যখন আর 
আমাকে সাহায্য করতে পারছিলো না, তখনি দেখেছি কে যেন আমাকে বলে দিচ্ছে, ওহে দিধাগ্রস্ত পথিক, 
এই নাও তোমার কাংখিত বস্তু ৷ 


আলহামদুলিল্লাহ, আজ আমি একান্ত নিবিষ্ট চিত্তে একথাটা বলতে পারছি, কোরআনের এই 
অনুবাদকর্মটি যেমনি আমার দিবস রজনীর পরিশ্রম, তেমনি তা আল্লাহর গায়বী মদদ নিসৃত নিষ্ঠারই 
বহিপ্রকাশ। তারপরও আমার অনুবাদে ভুল থাকবে না এমন কথা বলার ওদ্ধত্য আমি কখনোই দেখাবো 
না। সে ধরনের ভুলের দিকে আমি নিজে যেমন তীক্ষ্ম নযর রাখবো তেমনি সুধী পাঠকদের- বিশেষ 
করে সম্মানিত ওলামায়ে কেরামদেরও আমি তীক্ষ্ম নযর দিতে বলবো । যখনি এ ধরনের কোনো ভুলক্রটি 
কারো কাছে ধরা পড়বে, আমরা ইনশাআল্লাহ সাথে সাথেই তা সংশোধনের চেষ্টা করবো । এ সংশোধন 
প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্যে আমরা আমাদের অফিসে একটি স্বতন্ত্র রেজিষ্টার সংরক্ষণ করি। 
এ ধরনের কোনো সংশোধনী এলে তা সাথে সাথে আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি এবং পরবর্তী 

₹্করণেই তা সংশোধন করে দেই। 


যাদের সান্ধ্য ও ভালোবাসা আমাকে কোরআনের সাধনা ও কোরআনকেন্দ্রিক জীবন গঠনে 
দিবানিশি প্রেরণা দিয়েছে, তারা হলেন আমার মহান আব্বা মরহুম মাওলানা মানসূর আহমদ ও 
জান্নাতবাসিনী মা জামিলা খাতুন । আজ তারা কেউ তাদের সন্তানের এ খেদমতটুকু দেখার জন্যে দুনিয়ায় 
জীবিত নেই, আল্লাহ তায়ালা তার অপার করুণা দিয়ে তাদের উভয়কে জান্নাতুল ফেরদাউসে স্থান করে 
দিন। 


আমার স্ত্রী, খ্যাতিমান লেখিকা খাদিজা আখতার রেজায়ী- যে মহীয়সী নারী তার হৃদয়ের সবটুকু 
ভালোবাসা শুধু কোরআনের জন্যেই উজাড় করে দিয়েছেন তার কথা বাদ দিয়ে কোরআনের এই অনুবাদ 
গ্রন্থের ভূমিকা লিখবো কি করে? বলতে দ্বিধা নেই, তিনি পাশে আছেন বলেই আল্লাহর নামে মাঝে মাঝে 
ছেঁড়া পালেও আমি সাগর পাড়ি দেয়ার সাহস করি। হে আল্লাহ, আমাদের মাঝে যে অপূর্ণতা রয়েছে 


তাকে তুমি তোমার দয়া ও মাগফেরাত দিয়ে পূর্ণ করে দিয়ো । 


“আল কোরআন একাডেমী লন্ডন’ কার্যালয়ের কম্পোজ, ডিজাইন, প্রুফ, প্রেস ও বাইন্ডিং বিভাগে 
নিয়োজিত আমার সহকর্মীরা দিবারাত্রি পরিশ্রম করে এই বরকতময় পুস্তকের প্রকাশনা ত্বরান্বিত করেছেন, 
আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এ ছাড়াও অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আমাদের এই মহান 
কাজে বিভিন্নভাবে সাহায্য করেছেন, প্রেরণা দিয়েছেন, আল্লাহ তায়ালা তাদের সবার সাথে আমাদেরও 
জান্নাতের ফুল বাগিচায় একই সামিয়ানার নীচে সমবেত করুন । আমীন! [7 


হাফেজ মুনির উদ্দীন আহমদ 

চেয়ারম্যান 

আল কোরআন একাডেমী লন্ডন 

রমযানুল মোবারক ১৪৩৫ হিজরী, জুলাই ২০১৪ ঈসায়ী 
লন্ডন 


ক ৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ 
অনুবাদের সংক্ষিপ্ত ইতিহাস 

অনুবাদ বা ভাষান্তর এমনিই একটি জটিল বিষয়। কোরআনের মতো একটি আসমানী গ্রন্থের 
ব্যাপারে জটিলতার সাথে স্পর্শকাতরতার বিষয়টিও জড়িত । মানুষের তৈরী গ্রন্থের বেলায় বক্তার কথার 
হুবহু ভাষান্তর না হলে তেমন কি-ই বা আসে যায়। বড়োজোর বলা যায় অনুবাদক মূল লেখকের 
কথাটার সাথে যথাযথ ইনসাফ করতে পারেননি, কিন্তু কোরআনের ক্ষেত্রে বিষয়টি এতোই গুরুতৃপূর্ণ 
যে, অনুবাদের একটু হেরফের হলে স্বয়ং আল্লাহ তায়ালার কথাই বিতর্কিত হয়ে পড়ার আশংকা দেখা 
দেয়। এসব কারণেই মুসলমানদের মাঝে কেউই এক দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের অনুবাদের ঝুঁকি 
নিতে চায়নি । এমনকি বিগত শতকের মাঝামাঝি সময় পর্যন্ত মধ্য এশিয়ার আলেমরা ফতোয়ার মাধ্যমে 
তাতারী ভাষায় কোরআনের যাবতীয় অনুবাদ প্রচেষ্টা বন্ধ করে রাখেন । আফ্রিকা মহাদেশে বিশেষ করে 
নাইজেরিয়া ও নাইজারে হাউসা হচ্ছে আরবীর পর সর্বাধিক সমৃদ্ধ ভাষা । এক সময় এই ভাষার আলেমরা 
দীর্ঘ দিন পর্যন্ত তাদের ভাষায় কোরআনের অনুবাদ এই বলে বন্ধ করে রাখেন যে, এতে কোরআনের 
মর্যাদা ক্ষুণ্ন হবে। এক সময় এই মহাদেশের ক্যামেরুন রাজ্যের সুলতান সাঈদ নিজেও আলেমদের 
প্রবল বিরোধিতার কারণে ‘বামুম’ ভাষায় কোরআন অনুবাদ কাজ থেকে ফিরে আসেন । মুসলিম দুনিয়ার 
শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আযহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ডও এই সেদিন পর্যন্ত কোরআনের যাবতীয় 
অনুবাদকর্মের বিরোধিতা করে আসছিলো । 


১৯২৬ সালে তুরস্কে ওসমানী খেলাফত বিলুপ্তির পর তৃকাঁ ভাষায় কোরআন অনুবাদ প্রচেষ্টার তারা 
বিরোধিতা করেন । কোরআনের ইংরেজী অনুবাদক নও মুসলিম মার্মাডিউক পিকথল যখন কোরআনের 


অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করেন, তখন হায়দারাবাদের শাসক নিযাম তাকে সর্বাত্মক সহযোগিতা 
দিলেও আল আযহার কর্তৃপক্ষ এ উদ্যোগের তীব্র বিরোধিতা করেন। অবশ্য দীর্ঘ দিন পর হলেও 
মক্কাভিত্তিক মুসলিম সংস্থা রাবেতা আল আলমে ইসলামী আয়োজিত বিশ্বের সর্বমতের ওলামায়ে কেরাম 
কোরআন অনুবাদের একটি ঘোষণাপত্রে সই করে এ পথের যাবতীয় বাধা অপসারণ করেন, কিন্তু এটা 
তো ১৯৮১ সালের কথা, মাত্র সেদিনের ঘটনা । অবশ্য এরও বহু আগে ইংরেজ লেখক জর্জ সেল 
কোরআনের ইংরেজী অনুবাদ প্রকাশ করেছেন । ১৭৩৪ সালে এই অনুবাদ কর্মটির প্রথম খণ্ড প্রকাশিত 
হয়। ১৭৬৪ সালে তার পূর্ণাংগ অনুবাদ মুদ্রিত হয়। ১৮২৫ সালে এটি পুনমুদ্রিত হয় । জর্জ সেল-এর 
অনুবাদটি ছিলো সরাসরি আরবী থেকে । এর আগে অবশ্য কোরআনের আরেকটি ইংরেজী অনুবাদ 
বেরিয়েছে ১৬৪৯ সালে । আলেকজান্ডার রস অনূদিত কোরআনটি ছিলো ফরাসী ভাষা থেকে । নাম 
ছিলো ‘আল কোরআন অব মোহামেট ।” 


আমরা যদি আজ কোরআনের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো, কোরআন 
অনুবাদের এই মোবারক কাজ স্বয়ং তার হাতেই শুরু হয়েছে যার ওপর এই কোরআন নাযিল হয়েছে। 
আমরা জানি, আল্লাহর রসূল তার দাওয়াতের এক পর্যায়ে তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দের কাছে ইসলামের 
দাওয়াত নিয়ে দূত পাঠাতেন। তার পাঠানো এসব চিঠিতে অবশ্যই একাধিক কোরআনের আয়াত লেখা 
থাকতো । যেসব দেশের রাজা বাদশাহরা আরবী বুঝতেন না, রসূলের দূত তাদের কাছে গোটা চিঠির 
সাথে সেসব আয়াতের তরজমাও পেশ করতেন । এ কারণেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক প্রিয় নবী 

যে দূতকে যে দেশে পাঠাতেন, তাকে আগেই সে দেশের ভাষা শিখতে বলতেন। অধিকাংশ নতুন 
এলাকায় তিনি পারদর্শী দোভাষীও পাঠাতেন। এতিহাসিক ইবনে সাদ বলেছেন, আল্লাহর নবী সাধারণত 
সংশ্লিষ্ট দেশের ভাষায় অভিজ্ঞ লোকদেরই দূত করে পাঠাতেন। ইবনে সাদ আরো বলেছেন, প্রিয়নবী 

তীর ব্যক্তিগত সহকারী ওহী লেখক হযরত যায়েদ বিন সাবেতকে সিরিয়ান ও হিকু ভাষা শেখার আদেশ 
চখ দিয়েছিলেন। তাছাড়া আমির বিন উমাইয়া যে আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসীর কাছে লেখা রসূলুল্লাহ 


৯ www.alquranacademylondon.org 


অনুবাদের সংক্ষিপ্ত ইতিহাস 


(স.)-এর আরবী চিঠিকে আমহারিক ভাষায় অনুবাদ করেছেন, তারও একাধিক প্রমাণ ইতিহাস গ্রন্থে 
মজুদ রয়েছে। 

রসূলুল্লাহ (স.)-এর সময়ের কোরআনের এসব আংশিক অনুবাদ ছিলো অনেকটা মুখে মুখে । 
কোথাও লিখিত আকারে এগুলোকে কোরআনের আয়াতের অনুবাদ হিসেবে কেউ সংরক্ষণ করেনি । 
পরবর্তী সময়ে যখন কোরআনের বাণী নিয়ে আল্লাহর রসূলের জীবায সাথীরা দেশে দেশে ছড়িয়ে 
পড়লেন তখন এর প্রয়োজনীয়তা তীব্র হয়ে দেখো দিলো। কোরআনের বিষয়বস্তু ও ভাষাশৈলীর 
সম্পর্শকাতরতার কারণে কোরআনের গবেষকরা প্রথম দিকে নানান রকম আপত্তি উত্থাপন করলেও শেষ 
পর্যন্ত বিভিন্ন ভাষায় কোরআন অনুদিত হতে শুরু করলো । এভাবেই কোরআনের আবেদন মূল আরবী 
ভাষার পরিমন্ডল ছাড়িয়ে বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়ে । 


মুসলিম এতিহাসিক পরিভ্রাজক ইবনে শাহরিয়ার গবেষক আবু মোহাম্মদ আল হাসান ইবনে আমর 
ইবনে হুমুবিয়ার সূত্রে তার বিখ্যাত ভ্রমন কাহিনী “আজায়েবুল হিন্দ’ গ্রন্থে হাজার বছরের আগের একটি 
ঘটনা বর্ণনা করেছেন । এই বর্ণনা মতে ১৭০ হিজরী সালে মধ্য কাশীরের রাজা মাহরূক ইবনে রায়েক 
মানসুরার শাসক আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আবদুল আজিজের কাছে এই মর্মে একটি চিঠি লেখেন 
যে, আমার কাছে এমন একজন লোক পাঠিয়ে দিন যিনি হিন্দী ভাষায় আমাদের কাছে কোরআনের বাণী 
ও শরীয়তের বিধিবিধান বর্ণনা করতে পারেন। মানসূরার শাসক এই চিঠি পেয়ে একজন মুসলমানকে 
কাশীরে পাঠান । এই ব্যক্তি হিন্দী ভাষা জানতেন, তিনি কাশমীর রাজের সান্নিধ্যে কয়েক বছর অবস্থান 
করে তাকে কোরআন ও তার মর্মার্থ সম্পর্কে অভিহিত করেন। পরে কাশ্ীর রাজার অনুরোধে তিনি 
হিন্দী ভাষায় কোরআনের সূরা ইয়াসীন পর্যন্ত অংশের অনুবাদ ও তাফসীর পেশ করেন। এই এঁতিহাসিক 
বর্ণনার ওপর ভিত্তি করে এ কথাটি সহজেই বলা যায় যে, হিন্দী ভাষায়ই সর্বপ্রথম কোরআন অনুদিত 
হয়। 


বাইরের পরিমন্ডলে এসে সম্ভবত এরপরই ফার্সী ভাষায় কোরআন অনুদিত হয়েছে। প্রিয় নবীর 
ইনতেকালের প্রায় ৩৫০ বছর পর ইরানের সাসানী বাদশাহ আবু সালেহ মানসুর বিন নূহ কোরআনের 
পূর্ণাংগ ফার্সী অনুবাদ করেন। কোরআনে ফার্সী অনুবাদের এই বিরল কাজের পাশাপাশি তিনি মুসলিম 
ইতিহাসের প্রথম পূর্ণাংগ তাফসীর গ্রন্থ ইমাম মোহাম্মাদ বিন জারীর আত তাবারীর ৪০ খন্ডে সমাপ্ত বিশাল 
আরবী তাফসীর “জামেউল বয়ান ওয়াত তাওয়ীলূল কোরআন’ -এরও ফার্সী অনুবাদ করেন। আমাদের 
এই উপমহাদেশে শাহ ওয়ালী উল্লাহ মোহাদ্দেসে দেহলভী কোরআনের যে ফার্সী অনুবাদ করেছেন তা 
ছিলো আরো ৮০০ বছর পরের ঘটনা । প্রায় একই সময়ে অর্থাৎ ১৭৭৬ সালে শাহ রফিউদ্দীন ও ১৭৮০ 
সালে শাহ আবদুল কাদের কোরআনের উর্দু অনুবাদ করেন । 


ধলাভাষায় কোরআন অনুবাদের কাজ আসলেই অনেক দেরীতে শুরু হয়েছে। এর পেছনে কারণ 
ছিলো অনেক । প্রথমত আমাদের এই ভূখন্ডে যারা কোরআনের এলেমের সাথে সুপরিচিত ছিলেন_ 
সেসব কোরআন সাধকদের অনেকেরই কোরআন শিক্ষার প্রাণকেন্দ্র ছিলো ভারতের উর্দু প্রধান এলাকার 
এতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দেওবন্দ, সাহারানপুর, নদওয়া, জামেয়াতুল এসলাহ্‌, জামেয়াতুল ফালাহসহ 
বিভিন্ন প্রতিষ্ঠান । এর সবকয়টির ভাষাই ছিলো উৰ্দু কিংবা ফার্সী, তাই স্বাভাবিকভাবেই এসব দ্বীনী শিক্ষা 
প্রতিষ্ঠান থেকে যারা উচ্চতর সনদ নিয়ে বের হন তাদের কোরআন গবেষণার পরিমন্ডলও সে ভাষার 
বাইরে ছড়াতে পারেনি । 
দ্বিতীয়ত পলাশীর ট্রাজেডির ফলে আমাদের এ অঞ্চলে কোরআন গবেষণার কাজ নানাভাবে এ 
রকম দেউলিয়াই হয়ে পড়েছিলো । ফলে বাংলা আসামে কোরআনের আশানুরূপ কোনো অনুবাদই 
হয়নি। তৃতীয় কারণ হিসেবে বাংলা মুদ্রণযন্ত্রের কথা উল্লেখ করতে হয়। ১৭৭৭ সালে মুদ্রণযন্ত্র আবিষ্কার 
হলেও এ অঞ্চলের মুসলমানরা ১৮১৫ সালের আগে বাংলা মুদ্রণযন্তের সাথে পরিচিত হবার কোনো 
সুযোগই পায়নি । 


4% ১০ www.alquranacademylondon.org 


অনুবাদের সংক্ষিপ্ত ইতিহাস 


কে প্রথম কোরআনের বাংলা অনুবাদের সৌভাগ্যজনক এ কাজটি শুরু করেন, তা নিয়ে আমাদের 
মাঝে বিভ্রান্তির অন্ত নেই। কে বা কারা আমাদের সমাজে একথাটা চালু করে দিয়েছে, ব্রাহ্মণ ধর্মের 
নববিধান মন্ডলীর নিষ্ঠাবান ধর্মপ্রচারক গিরিশ চন্দ্র সেন সর্ব প্রথম কোরআনের বাংলা অনুবাদ করেছেন । 
আসলে আমাদের সাহিত্য সংস্কৃতিতে দীর্ঘ দিন ধরে যাদের সর্বময় আধিপত্য বিরাজমান ছিলো তারাই 
যে কথাটা ছড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। দুঃখ লাগে যখন দেখি আমাদের এ অঞ্চলের দু'একজন 
কোরআন মুদ্রাকর প্রকাশকও তাদের সাথে সুর মিলিয়ে এতিহাসিকভাবে অসমর্থিত এমনি একটি 
কথা অবাধে প্রচার করে চলেছেন। অথচ কোরআন ও কোরআনের শিক্ষার প্রতিটি ছাত্রই জানে তার 
অনুবাদের পাতায় কোরআনের শিক্ষা সৌন্দর্য বাকধারার সাথে ব্রাহ্মণবাদের প্রচারনীতিতে কোরআনের 
প্রতি ক্ষমাহীন বিদ্বেষ ছড়ানো রয়েছে । গিরিশ চন্দ্র সেনের ৬ বছর আগে অর্থাৎ ১৮৭৯ সালে আরেকজন 
অমুসলিম রাজেন্দ্রলাল মিত্র কোরআনের প্রথম পারার অনুবাদ করেন । কলকাতার আয়ুর্বেদ প্রেস নামক 
একটি ছাপাখানা থেকে এক ফর্মার (১৬ পৃষ্ঠা) এই অনুবাদ ৫০০ কপি ছাপাও হয়েছিলো । 


১৮৮৫ সালে গিরিশ চন্দ্র সেনের এই অনুবাদের প্রায় ৮০ বছর আগে অর্থাৎ ১৮০৮ সালে পূর্ব 
ংলার রংপুর নিবাসী একজন সাধারণ কোরআন কর্মী মওলানা আমিরুদ্দীন বসুনিয়া কোরআনের প্রথম 
ধলা অনুবাদের কাজে হাত দেন। তিনি সে সময় কোরআনের আমপারার অনুবাদ সম্পন্ন করেন। এ 

এতিহাসিক তথ্যের সমর্থন রয়েছে ঢাকা ও কলকাতার প্রায় সবকয়জন কোরআন গবেষকের লেখায় । 
উভয় বাংলার প্রায় সবকয়টি কোরআন গবেষণা সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠানই এ ব্যাপারে একমত, 
মওলানা আমিরুদ্দীন বসুনিয়াই সে সৌভাগ্যবান মানুষ যিনি বাংলাভাষায় কোরআন অনুবাদের এই মহান 
কাজটির শুভ সূচনা করেছেন । গত এক দুই দশকে আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষায় 
কোরআন অনুবাদের ইতিহাসের ওপর যেসব পি এইচ ডি থিসিস লেখা হয়েছে, তাতেও এ তথ্য সমভাবে 
সমর্থিত হয়েছে। ১৮১৫ সালে বাংলা মুদ্ণযন্ত্র ব্যবহারের শুরু হওয়ার পর পর কলকাতার মির্জাপুরের 
পাঠোয়ার বাগানের অধিবাসী আকবর আলী এ কাজে এগিয়ে আসেন । তিনিও মাওলানা আমিরদ্দীন 
বসুনিয়ার মতো শুধু আমপারা ও সুরা ফাতেহার বাংলা অনুবাদ সম্পন্ন করতে পেরেছিলেন। তার অনুদিত 
অংশটি ছিলো পুথির মতো । তার এ অনুবাদ কোরআনের কোনো মৌলিক অনুবাদও ছিলো না। তিনি 
যেটা করেছেন তা ছিলো ১৭৮০ সালে অনুদিত শাহ আবদুল কাদেরের উর্দু অনুবাদের বাংলা । সরাসরি 
কোরআনের অনুবাদ নয় বলে সুধী মহলে এটা তেমন একটা স্বীকৃতি লাভ করেনি । আসলে ব্যক্তি যতো 
গুরুতৃপূর্ণ হোন না কেন, তিনি যদি কোরআনকে কোরআন থেকে অনুবাদ না করেন তাহলে তা কখনো 
কোরআনের অনুবাদ বলে চালিয়ে দেয়া উচিত নয়। কোরআনের ব্যাকরণ বিধি, বিশেষ বাকধারা, 
“ফাছাহাত বালাগাত’ ভাষাশৈলী, শিল্প সৌন্দৰ্য- না জেনে কোরআনের অনুবাদে হাত দেয়া কারোরই 
উচিৎ নয়। 


কোরআনের প্রথম অনুবাদক মওলানা আমিরুদ্দিন বসুনিয়া কোরআনের পূর্ণাংগ অনুবাদ করে 
যেতে পারেননি । পরবর্তী সময়ের গিরিশ চন্দ্র সেনের পূর্ণাংগ অনুবাদ কর্ম যেটা তখন বাজারে প্রচলিত 
ছিলো, তাও ছিলো নানা দোষে দুষ্ট, তাই তার অনুবাদের মাত্র ২ বছরের ভেতরই কোরআনের বিশ্বস্ত 
ও পূর্ণাঙ্গ অনুবাদ কর্ম নিয়ে হাযির হয়েছেন বিখ্যাত কোরআন গবেষক মাওলানা নায়ীমুদ্দীন | এর আগে 
কলকাতার একজন ইংরেজ পাদ্রীও কোরআনের অনুবাদ করেছিলেন । শোনা যায়, মাওলানা আমিরচ্দীন 
বসুনিয়া থেকে গিরিশ চন্দ্র সেন পর্যন্ত অর্থাৎ ১৮০৮ থেকে ১৮৮৫ সালের মধ্যে আরো ৯ জন ব্যক্তি 
কোরআন অনুবাদ করেছেন। আল্লাহ তায়ালার শোকর, আল কোরআন একাডেমী লন্ডন বাংলা ভাষায় 
কোরআন অনুবাদের ২০০ বছর পূর্তি বছর হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করায় এ বিষয়ে আরো 
অনেক অজানা তথ্য জনসমক্ষে আসতে শুরু করেছে 7 


ক ১৬ www.alquranacademylondon.org 


বিশ্বব্যাপী কোরআন বিতরণ কর্মসূচী 
আল কোরআন একাডেমী লন্ডনের একটি মহাপরিকল্পনা 


আমার আপনার সবার প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ । প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ 
লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আল্লাহ তায়ালা তার নেয়ামতগুলো যেন দু'হাতে ঢেলে দিয়েছেন 
এখানে ৷ ওপরে শত ফসলের সমারোহ ও নীচে তেল গ্যাসসহ অগণিত সম্পদ । এ যমীনের প্রতিটি ইঞ্চি 
ভূখন্ডে যেন সোনা ফলে । আয়তনে ছোটো হলেও এর অধিবাসীদের সংখ্যা কিন্তু কম নয় । সবমিলে প্রায় 
১৬ কোটি মানব সন্তান এ যমীনে বাস করে । 


আমাদের মতো করে আমাদের ভাষায় কথা বলে এমনি আরো কয়েকটি ভূখন্ড আমাদের পাশে 
আছে। একটি ভূখণ্ড রয়েছে আমাদের সীমান্তের পশ্চিম দিকে, যার নাম পশ্চিমবংগ, এ ছাড়া আমাদের 
উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত,হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম- ভারতীয় প্রজাতন্ত্রের কয়েকটি 
প্রদেশ। সর্বশেষে রয়েছে মিয়ানমারের পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল আরাকান । পশ্চিমবংগের বাংলাভাষীর 
সংখ্যা ২৫ মিলিয়ন ও আসামসহ এ এলাকায় রয়েছে আরো ১০ মিলিয়ন মানুষের বাস। কয়টি অঞ্চলের 
২৫০ মিলিয়ন মানুষের মাঝে প্রায় ১৬০ মিলিয়ন মানুষই হচ্ছে মুসলমান । আজকের পৃথিবীতে যে 
৩০০ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলে, এদের ২০০ মিলিয়ন মানুষই এ অঞ্চলে বাস করে । এদের 
কাছে আল্লাহ তায়ালার সর্বশেষ গ্রন্থ কিতাব কোরআন মাজীদ মজুদ আছে। এক সময় এ উভয় বাংলা 
ও আসামের মুসলমাদের ঘরে ঘরে কোরআনের চর্চা হতো। আমাদের মাতৃভাষা বাংলায় কোরআনের 
এতোগুলো অনুবাদ গ্রন্থ তখন না বেরুলেও মুসলমানরা তাদের জীবনের এক বিরাট অংশ এই কোরআন 
দিয়ে পরিচালনা করতো । অনেকেই বলেন_ আগের তুলনায় দেশে কোরআনের আনাগোনা নাকি অনেক 


বেড়েছে। কিন্তু তা সত্বেও যখন এগুলো দিয়ে আমাদের নৈতিক অবক্ষয় ও সামাজিক রাষ্ত্রিক অধপতন 
ঠেকানো যাচ্ছে না, তখন বুঝতে হবে আল্লাহ তায়ালা তার কিতাবের চর্চা ও প্রতিষ্ঠা বলতে যা বোঝাতে 
চান তার থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। 


যদি প্রশ্ন করা হয়, এই ৩টি ভুখন্ডের ২৫ কোটি মানুষের কয়জনের ঘরে কোরআন আছে? জবাবে 
বলা হবে, উভয় বাংলা ও তার পার্শ্ববর্তী এসব অঞ্চলের বেশীরভাগ মানুষের ঘরেই কোরআন আছে; 
কিন্তু সে কোরআন তো সপ্তাহান্তে শুধু পড়ার জন্যে, মকতব মাদ্রাসায় দুলে দুলে সুর করে পড়ার জন্যে ৷ 
আপনিই বলুন, কোন্‌ অনুষ্ঠান আছে যা কোরআন দিয়ে শুরু করা হয় না। দেশের সর্বোচ্চ আইনসভায় 
কি কোরআন নেই, কিন্তু যে আইন কানুন ওখানে প্রতিনিয়ত প্রণীত ও রচিত হচ্ছে, তা কি কোরআনের 
প্রতি চরম অবহেলা ও উন্নাসিকতা নয়? বাংলাভাষায় কোরআন অনুবাদের এতিহাসিক ২০০ বছর পূর্তি 
উপলক্ষে দেশে বিদেশে গুণীজনরা এ নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন, এ সংকট থেকে উত্তরণের 
অন্যতম গন্থা হচ্ছে জাতি ও ধর্মের সীমানা পার করে এ অঞ্চলের ১৫ কোটি শিক্ষিত বাংলাভাষী 
নাগরিকদের হাতে অনুবাদসহ কোরআন শরীফ তুলে দেয়া। এ অঞ্চলের এমন প্রতিটি হিন্দু মুসলমান 
বৌদ্ধ খৃষ্টান- যারা বাংলা পড়তে জানে, তাদের সবার হাতে এক কপি কোরআনের অনুবাদ তুলে দেয়াই 
হচ্ছে আজ সবচাইতে বড়ো প্রয়োজন । 

ইউরোপ আমেরিকাসহ সমগ্র খৃষ্টান জগতে কয়েকশ চ্যারিটি অর্গানাইজেশান প্রতিনিয়ত কোটি 
কোটি কপি বাইবেল ছাপছে। এর সাথে আরো রয়েছে সেসব দেশের অগণিত জেলখানা, হাসপাতাল, 
ক্লিনিক, কলেজ বিশ্ববিদ্যালয়, এনজিও, মানবাধিকার সংস্থা, নারী সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো । 
তাদেরই প্রচেষ্টায় এরা এ যাবত বিশ্বের প্রায় ৩ হাজার ভাষায় বাইবেল অনুবাদ করেছে। বাইবেলের 
বন্যায় বাংলা দেশের উপজাতীয় গরীব জনগোষ্ঠীরও পুরনো ধর্ম বিশ্বাস ভেসে যাচ্ছে। চট্টগ্রামের পার্বত্য 


১২ www.alquranacademylondon.org 


অঞ্চল, ময়মনসিংহের গারো, সিলেটের মণিপুরী ও অন্যান্য হাজার হাজার মানুষ প্রতিনিয়ত খৃস্টান ধর্মে 
ধর্মান্তরিত হচ্ছে । এদের কয়জন লোকের কাছে আমরা অনুবাদসহ কোরআন মাজীদ পৌছাতে পেরেছি? 


কোরআনের স্মৃতিভূমি পবিত্র নগরী মদীনায় বাদশাহ ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স দীর্ঘ দিন 
থেকেই এ কাজ করছে। আসলে কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন 
মোটেই সম্ভব নয়; কিন্তু তারপরও আমরা আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আল্লাহ তাবারাকা 
ওয়া তায়ালার দয়ায় আমাদের পরবর্তী প্রজন্ম এ মহা পরিকল্পনার কার্যকর ফলাফল ভোগ করতে 
পারবে। 


মোস্ট এম্বিসাস এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যে গুণীজনরা সময় বরাদ্দ করেছেন ১৫ বছর। 
অর্থাৎ ২০২৮ সালের ভেতর আমাদেরকে ১৫ কোটি (বর্তমান ১২ কোটির সাথে সে সময় পর্যন্ত শিক্ষিত 
লোকের তালিকায় আরো যে ৩ কোটি মানুষ শামিল হবে তাদের সব) মানুষের হাতে অনুবাদসহ 
কোরআন পৌছাতে হবে। ১৫ বছর পর আল্লাহ তায়ালা চাইলে এ ৩টি ভুখন্ডের হিন্দু মুসলিম, 
বৌদ্ধ খৃষ্টান, সব জাত সব ধর্মের প্রতিটি শিক্ষিত মানুষের হাতে অনুবাদসহ এক কপি কোরআন 
থাকবে_ এটাই আমাদের প্রত্যাশা। কয়েক বছর আগে বাংলাদেশের সেনাপ্রধানের হাতে আমাদের 
বীর সেনাবাহিনীর ১০ হাজার অফিসারদের জন্যে ১০ হাজার কপি কোরআন তুলে দেয়ার মাধ্যমে এই 
বরকতপূর্ণ কাজের শুভ সূচনা করা হয়েছে। তারপর থেকে (২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত) বিভিন্ন 
সেক্টরে আরো ৪ লক্ষাধিক কপি কোরআন ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। 


আমাদের স্কুল মাদরাসা থেকে প্রতি বছর যে লাখের মতো সন্তান জিপিএ-৫ পেয়ে দেশ ও দশের 
মুখ উজ্জ্বল করছে, এখন থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর দেশের এই ভাবী কারিগরদের হাতে 
বাংলা অনুবাদসহ কোরআন তুলে দেয়া হবে ইনশাআল্লাহ । এদের সাথে আছে এসব ছাত্র-ছাত্রীদের 
শিক্ষকমণ্ডলী, বিচারপতি, জজ, মেজিক্ট্রেট, সরকারী বেসরকারী দপ্তর অধিদপ্তর, ব্যাংক বীমা প্রতিষ্ঠানের 


কর্মচারী, গার্মেন্টস কর্মী, শিল্প কারখানার শ্রমিক, নির্মাণ শিল্প, হাসপাতাল, ক্লিনিক ও বিনোদনকর্মী, 
সেনা, বিডিআর, পুলিশ ও নিরাপত্তাকর্মী । জেলখানার কয়েদীদের সংশোধন কর্মসূচীর অংশ হিসেবে 
তাদেরও বাংলা অনুবাদসহ এক কপি কোরআনের প্রয়োজন । কোরআনের কর্মী হিসেবে মাসজিদের 
৬ লাখ ইমাম মোয়াযবীনেরও তো বিনামূল্যে ১ কপি অনুবাদসহ কোরআন পাওয়ার অধিকার আছে। 
আমরা জানি, একটা পুল, সেতু কিংবা রাস্তা বানালে তা একশ বছরের বেশী থাকবে না, কিন্তু সাদকায়ে 
জারীয়া হিসেবে এক কপি “কোরআন শরীফ ৪ সহজ সরল বাংলা অনুবাদ’ মানুষদের হাতে তুলে দিতে 
পারলে তার ফল কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে । আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কোরআনের 
ছায়ায় স্থান করে দিন। 


*% ১৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ 
ইতিহাস ও ক্রমবিকাশ 
প্রথম ওহী 


“পড়ো তোমার মালিকের নামে যিনি সব কিছু পয়দা করেছেন । (সূরা আল আলাক ১-৫) সর্বশেষ 
ওহী'- সেদিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে ৷’ (সুরা আল 
বাকারা ২৮১)। ‘আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাংগ করে দিলাম, তোমাদের ওপর 
আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্যে জীবনবিধান হিসেবে আমি ইসলামের ওপর 
সন্তুষ্ট হলাম ৷’ (সূরা আল মায়েদা ৩) কোরআন নাযিলের মোট সময় প্রায় ২২ বছর ৫ মাস। 

কোরআন নাযিলের শুরু 

কোরআন নাযিলের ছয় মাস আগে থেকেই আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-কে স্বপ্নের মাধ্যমে এ 
মহান কাজের জন্যে প্রস্তুত করে নিচ্ছিলেন । ইতিহাসের প্রমাণ অনুযায়ী প্রথম ওহী এসেছিলো রমযান 
মাসের ২১ তারিখ সোমবার রাতে মোহাম্মদ (স.)-এর বয়স ছিলো তখন ৪০ বছর ৬ মাস ১২ দিন। 

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, প্রিয় নবী (স.)-এর ওপর ওহী নাযিলের সূচনা হয়েছিলো 
স্বপ্নের মাধ্যমে ৷ তিনি যে স্বপ্ন দেখতেন তা দিনের আলোর মতো তার জীবনে প্রতিভাত হতো । এক 
টুকরো দৃশ্যমান নূর তার অন্তরে সদা ভাস্বর হয়ে থাকতো । জিবরাঈল (আ.)-এর মাধ্যমে ওহীপ্রাপ্তির 
আগে আস্তে আস্তে তিনি নির্জনতাপ্রিয় হয়ে ওঠেন, হেরা গুহায় নিভৃতে আল্লাহ তায়ালার ধ্যানে তিনি 
মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে থাকেন । এভাবেই 
হেরা গুহায় তার রাত আর দিন কাটে ৷ খাবার ও পানি শেষ হয়ে গেলে সেসব নেয়ার জন্যেই তিনি শুধু 
বাড়িতে ফিরেন। মাঝে মাঝে প্রিয় স্ত্রী খাদিজাও হেরা গুহায় তাকে খাবার দিয়ে আসেন। এমনি করে 
একদিন আল্লাহর ফেরেশ্তা হযরত জিবরাঈল (আ.) এসে গন্তীর কণ্ঠে তাকে বললেন, ‘ইক্রা’- পড়ুন 
মোহাম্মদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন । উদ্বেলিত কণ্ঠে বললেন “আমি তো পড়তে জানি না'। ফেরেশতা 
তাকে বুকে চেপে ধরে আবার বললেন, পড়ুন। তিনি পুনরায় বললেন, আমি তো পড়তে জানি না। 
ফেরেশ্তা আবার তাকে বুকে জড়িয়ে চেপে ধরলেন এবং বললেন, পড়ুন। তৃতীয় বার যখন ফেরেশতা 
তাকে বুকে আলিংগন করে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, এবার মোহাম্মদ (স.) ওহীর প্রথম পাঁচটি আয়াত 
পড়লেন। অতপর তিনি ঘরে ফিরলেন। প্রিয়তমা স্ত্রীকে বললেন, “আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। 
আমাকে চাদর দিয়ে ঢেকে দাও” । হযরত খাদিজা (রা.) প্রিয় নবীকে চাদর দিয়ে জড়িয়ে দিলেন। এরপর 
তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? আপনি এমন কীপছেন কেন? 

রসূল (স.) বললেন, একজন অভিনব ব্যক্তি আমার কাছে এসে আমাকে বললেন, পড়ুন । আমি 
বললাম, আমি তো পড়তে জানি না। তারপর তিনি তিন তিন বার আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে 
চাপ দিলেন, অতপর তার সাথে আমি পড়তে শুরু করলাম । তার কথা শুনে খাদিজা রো.) বললেন, 
আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা আপনি মানুষের উপকার করেন, মানবতার সেবা 
করেন, এতীমদের আশ্রয় দেন, মহান আল্লাহ আপনার কি কোনো ক্ষতি করতে পারেন! 

খাদিজা (রা.) প্রিয় নবীকে তীর চাচাত ভাই ওরাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন। ওরাকা 
ইবনে নওফাল ছিলেন ঈসায়ী ধর্মের আলেম এবং হিরু ভাষার পন্ডিত ব্যক্তি। সে সময় তিনি বয়সের 
ভারে ক্লান্ত এবং দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন । হযরত খাদিজা (রা.) বললেন, ভাইজান, আপনার ভাতিজার 
কথা শুনুন, রসূল (স.) তাকে হেরা গুহার সব ঘটনার কথা বর্ণনা করলেন। শুনে ওরাকা বললেন, তিনি 
সে-ই দূত জিবরাঈল, যিনি হযরত মূসা (আ.)-এর কাছে ওহীর বাণী নিয়ে আসতেন ৷ হায়, আমি যদি 
সে সময় পর্যন্ত বেঁচে থাকতে পারতাম_ যখন তোমার কওমের লোকেরা তোমাকে জন্মভূমি থেকে বের 
করে দেবে । রসূল (স.) অবাক হয়ে বললেন, কেন আমাকে তারা মাতৃভূমি থেকে বের করে দেবে? 
ওরাকা বললেন, তুমি যে ওহী লাভ করেছো, এ ধরনের ওহী যখনই কোনো নবী পেয়েছেন তার সাথে 
স্বজাতির পক্ষ থেকে এভাবেই শত্রুতা করা হয়েছে । যদি সেদিন পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই 
আমি তোমার সাহায্যে এগিয়ে আসবো । 


১৪ www.alquranacademylondon.org 


ইতিহাস ও ক্রমবিকাশ 


কোরআন লিপিবদ্ধকরণ 

যখন থেকে কোরআন নাযিল শুরু হয়, সেদিন থেকেই আল্লাহর রসূল তা লিপিবদ্ধ করে রাখার 
জন্য পারদী সাহাবীদের নিযুক্ত করতে আরম্ভ করেন । হযরত যায়দ বিন সাবেত (রা.) ছাড়া আরো ৪২ 
জন সাহাবী এ কাজে নিযুক্ত ছিলেন । এ সম্পর্কে রসূল (স.) বলেন, তোমরা কোরআন ছাড়া আমার কাছ 
থেকে অন্য কিছু লেখো না। 


কোরআনের বিভিন্ন পরিসংখ্যান 

কোরআনে মোট একশ চৌদ্দটি সুরা রয়েছে। প্রথম খলীফা হয়রত আবু বকর (রা)-এর যুগে 
হযরত যায়দ ইবনে সাবেত (রা.) এ সংখ্যা নির্ণয় করেন। কোনো কোনো সুরার আয়াত সম্বলিত তথ্য 
স্বয়ং রাসূল (স.) থেকেই পাওয়া যায় । যেমন “সুরা ফাতেহার ৭ আয়াত-এর যে কথা রয়েছে তা রসূল 
(স.) নিজেই বলেছেন । সূরা মুলক-এ ত্রিশ আয়াতের কথাও হাদীসে বর্ণিত হয়েছে। 

কোরআনের ধারাবাহিকতা প্রসংগে এমন একটি বর্ণনা রয়েছে, হযরত জিবরাঈল (আ.) রসূল 
(স.)-কে বলেছেন, অমুক আয়াতটি সূরা বাকারার ২৮০ নং আয়াতের পর লিপিবদ্ধ করুন। অন্য এক 
রেওয়ায়াতে তিনি রসূল (স.)-কে সূরা কাহফের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করার মাহাত্ম্য বর্ণনা 
করেছেন। এ ধরনের আরো কিছু কিছু রেওয়ায়াত পাওয়া যায়, কিন্তু সামগ্রিকভাবে রসূল (সা.)-এর যুগে 
কোরআনের সূরা ও আয়াতের সংখ্যা সম্পর্কিত আর তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। 

হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর যুগেও কোরআনের আয়াতের গণনা হয়েছে এমন কোনো 
রেওয়ায়াত পাওয়া যায় না। সর্বপ্রথম হযরত ওমর (রা.)-এর যুগেই সম্ভবত আয়াত গণনার কাজ শুরু 
হয়েছে। হযরত ওমর (রা.) তারাবীর নামাযের প্রতি রাকা'তে তিরিশ আয়াত করে তেলাওয়াত করার 
একটা নিয়ম জারি করেছিলেন । অন্যান্য সাহাবাদের মধ্যে হযরত ওসমান (রা.), হযরত আলী (রা.), 
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), হযরত আনাস (রা.), হযরত আবুদ্‌ দারদা (রা.), হযরত 
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ও হযরত আয়েশা (রা.) প্রমুখ 
সাহাবী কোরআনের আয়াত সংখ্যা নির্ণয় করেছেন । 

আয়াতের সংখ্যার মধ্যে কিছুটা তারতম্য রয়েছে। এর কারণ, কিছু কিছু আয়াতের শেষে রসূল 
(স.) মাঝে মাঝে ওয়াকফ করেছেন, আবার কখনও ওয়াকফ না করে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে 
তা তেলাওয়াত করেছেন। এমতাবস্থায় কেউ কেউ প্রথম বর্ণনার দিকে লক্ষ্য রেখে এক ধরনের গণনা 
করেছেন। আবার কেউ কেউ পরবর্তী অবস্থার প্রতি গুরুত্ব আরোপ করে আয়াতের সংখ্যা নির্ণয় 
করেছেন। এতে করে কোরআনের আয়াতের সংখ্যা নিয়ে কিছুটা মতপার্থক্য দেখা দিয়েছে। তবে 
সাধারণত হযরত আয়েশার গণনাকে এ ব্যাপারে বেশী নির্ভরযোগ্য মনে করা হয়। 

‘বিসমিল্লাহ’ নেই- কোরআনে এমন সুরা হচ্ছে সুরা ‘আত তাওবা’, দুই বার ‘বিসমিল্লাহ’ আছে 
এমন সূরা হচ্ছে সূরা ‘আন নামল" । নয়টি মীম অক্ষর সম্বলিত সূরা হচ্ছে সূরা আল কাফেরূন, কোনো 
মীম নেই যে সূরায় তা হচ্ছে সূরা ‘আল কাওসার’ ৷ 

কোরআনের প্রথম মোফাসসের হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), কোরআনের 
প্রথম সংকলক হচ্ছেন হযরত ওসমান (রা.)। কোরআনের প্রথম বাংলা অনুবাদক হচ্ছেন মাওলানা 
আমিরউদ্দীন বসুনিয়া। 

কোরআনে উল্লিখিত কোরআনের নাম ৫৫টি, কোরআন প্রথম যার মাধ্যমে এসেছে তিনি হচ্ছেন 
হযরত জিবরাঈল (আ), কোরআনে যে ভাগ্যবান সাহাবীর নাম আছে তিনি হচ্ছেন হযরত যায়দ 
(রা.)। 

কোরআনে তেলাওয়াতে সাজদার সংখ্যা সর্বসম্মত ১৪ (মতপার্থক্য ১৫)। 


কয়েকজন বিশিষ্ট ওহী লেখকের নাম 
০১. হযরত আবু বকর সিদ্দীক (রা.) 
০২. হযরত ওমর বিন খাত্তাব রো.) 

০৩. হযরত ওসমান বিন আফফান (রা.) 


ক ১৫ www.alquranacademylondon.org 


ইতিহাস ও ক্রমবিকাশ 


. হযরত আলী বিন আবি তালেব রো.) 
. হযরত যায়দ বিন সাবেত (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন সা'দ (রা.) 
. হযরত যোবায়র বিন আওয়াম (রা.) 
. হযরত খালেদ বিন সা'দ (রা.) 
. হযরত হানযালা বিন রবী (রো.) 
. হযরত খালেদ বিন ওয়ালীদ (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা রো.) 
. হযরত মোহাম্মদ বিন মাসলামা (রো.) 
. হযরত আবদুল্লাহ বিন সালুল (রা.) 
. হযরত মুগীরা বিন শোবা (রা.) 
. হযরত মোয়াবিয়া বিন আবি সুফিয়ান (রা.) 
. হযরত আমর ইবনুল আস (রা.) 
. হযরত জাহম ইবনুস সালত (রা.) 
. হযরত শোরাহবিল বিন হাসানা (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন আরকাম আয যুহরী (রা.) 
. হযরত সাবেত বিন কায়স (রা.) 
. হযরত হোযায়ফা বিন আল ইয়ামান (রা.) 
. হযরত আমের বিন ফুহায়রা (রা.) 
. হযরত আবদুল্লাহ বিন যোবয়র (রা.) 
. হযরত আবান বিন সায়ীদ রো.) 
কোরআনের মুদ্রণ ইতিহাস 
মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগ পর্যন্ত কোরআন শরীফ হাতেই লেখা হতো। প্রত্যেক যুগেই এমন 
কিছু নিবেদিতপ্রাণ কোরআনের 'কাতেব' মজুদ ছিলেন যাদের একমাত্র কাজ ছিলো কোরআন শরীফ 
লেখা । কোরআনের প্রতিটি অক্ষরকে সুন্দরভাবে লিপিবদ্ধ করার ক্ষেত্রে এটি নিসন্দেহে এক নধিরবিহীন 
ঘটনা । মু্রণযন্ত্র আবিষ্কারের পর ইউরোপের হামবুর্গ নামক স্থানে হিজরী ১১১৩ সনে সর্বপ্রথম কোরআন 
শরীফ মুদ্রিত হয়। এরপর বিশ্বের এখানে সেখানে অনেকেই ছাপাখানার মাধ্যমে কোরআন শরীফ মুদ্রণ 
শুরু করেন, কিন্তু মুসলিম জাহানে নানা কারণে প্রথম দিকে মুদ্রিত কোরআন শরীফ তেমন একটা 
গ্রহণযোগ্য হয়নি । 
মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মাওলানা ওসমান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ১৭৮৭ খৃষ্টাব্দে 
কোরআন মুদ্রণের কাজ করেন। প্রায় একই সময় কাযান শহর থেকেও কোরআনের একটি নোসখা মুদ্রিত 
হয়। 


১৭৮৭ খৃষ্টাব্দে ইরানের তেহরানে লিখো মুদ্রণযন্ত্রে প্রথম কোরআন শরীফের একটি কপি মুদ্রিত 
হয়। এরপর থেকে আস্তে আস্তে দুনিয়ার অন্যান্য এলাকাতেও ব্যাপকভাবে ছাপাখানার মাধ্যমে কোরআন 
মুদ্রণের রেওয়াজ চালু হতে থাকে। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগে কোরআনের আয়াতসমূহ সাধারণত 
পাথর, শিলা, শুকনা চামড়া, খেজুর গাছের শাখা, বাশের টুকরা, গাছের পাতা এবং পশুর চামড়ার ওপর 
লেখা হতো । 


কোরআনে নোকতা 


আরবদের মধ্যে আগে আরবী বর্ণমালায় নোকতা সংযোজন করার কোনো রীতি প্রচলিত ছিলো 
না। তারা নোকতাবিহীন অক্ষর লেখতো। এতে কোরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে কোনো 


* ১৬ www.alquranacademylondon.org 


ইতিহাস ও ক্রমবিকাশ 


অসুবিধা হতো না। কেননা কোরআনের তেলাওয়াত কোনোদিনই অনুলিপিনির্ভর ছিলো না। হাফেযদের 
তেলাওয়াত থেকেই লোকেরা তেলাওয়াত শিক্ষা করতো । হযরত ওসমান রো.) যখন মুসলিম জাহানের 
বিভিন্ন এলাকায় কোরআনের “মাসহাফ' প্রেরণ করতেন, তখন তার সাথে তিনি বিশিষ্ট তেলাওয়াতকারী 
হাফেযদেরও পাঠাতেন। সে যুগে আরবী বর্ণমালায় নোকতা সংযোজন করা দূষণীয় কাজ মনে করা 
হতো । এ কারণেই ওসমানী মাসহাফেও প্রথম দিকে কোনো নোকতা ছিলো না। এতে করে প্রচলিত 
সব কয়টি কেরাতেই কোরআন তেলাওয়াত করা সহজ হতো, কিন্তু পরে অনারব লোকদের প্রয়োজনে 
আরবী বর্ণমালায় নোকতা সংযোজন একান্ত জরুরী হয়ে পড়ে। 


কোরআনুল কারীমের হরফসমূহে কে সর্বপ্রথম নোকতার প্রচলন করেছিলেন এ সম্পর্কে মতভেদ 
রয়েছে। কোনো কোনো মতে বিখ্যাত ব্যাকরণবিদ তাবেয়ী হযরত আবুল আসাদ দুয়েলী (র) এ কাজটি 
সর্বপ্রথম আনজাম দেন। অনেকে মনে করেন, আবুল আসাদ দুয়েলী এ কাজটি হযরত আলী (রা.)-এর 
নির্দেশেই সম্পাদন করেছেন । 

কারো মতে কুফার শাসনকর্তা যিয়াদ বিন আবু সুফিয়ান আবুল আসাদ দুয়েলীর দ্বারা এ কাজটি 
সম্পন্ন করিয়েছেন । আবার অন্যদের মতে তিনি এ কাজ আব্দুল মালেক ইবনে মারওয়ানের নির্দেশে 
সম্পাদন করেছেন । অন্য এক বর্ণনা অনুযায়ী হাজ্জাজ বিন ইউসুফ এ কাজটি হযরত হাসান বসরী (র), 
হযরত ইয়াসের ইবনে ইয়ামার এবং নসর বিন আসেম লাইসীর দ্বারা সম্পন্ন করিয়েছিলেন । 

অনেকে আবার এ অভিমতও প্রকাশ করেছেন যে, যিনি কোরআনের হরফসমূহে নোকতা সং 
করেছেন তিনি সর্বপ্রথম আরবী বর্ণমালায়ও নোকতার প্রচলন করেন। প্রখ্যাত বর্ণমালা বিশেষজ্ঞ ও 
সাহিত্যিক আল্লামা কালকাশান্দী এ অভিমতের প্রতিবাদ করে বলেছেন, মূলত এর বহু আগেই আরবদের 
মাঝে নোকতার আবিষ্কার হয়েছে। তার মতে আরবী লিখন পদ্ধতির আবিষ্কারক ছিলেন মোয়ামের 
ইবনে মুরার, আসলাম ইবনে সোদরাহ এবং আমর ইবনে জাদারা নামক এ তিন ব্যক্তি। তাদের 
মধ্যে মোয়ামের হরফের আকৃতি আবিষ্কার করেন । পড়ার মাঝে থামা, শ্বাস নেয়া এবং একত্রে মিলিয়ে 
পড়ার সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহও তিনি আবিষ্কার করেন। আরেক বর্ণনায় হযরত আবু সুফিয়ানকে 
নোকতার আবিষ্কারক বলা হয়েছে। তাদের মতে তিনি নোকতার এ পদ্ধতি হীরাবাসীদের কাছ থেকে 
গ্রহণ করেছিলেন, আর হীরাবাসীরা তা গ্রহণ করেছিলেন আম্বারবাসীদের কাছ থেকে । এতে বুঝা যায়; 
পরবর্তীকালে যে ব্যক্তির মাধ্যমে কোরআনের নোকতার প্রচলন শুরু হয়, প্রকৃতপক্ষে তিনিই এই 
নোকতার মূল আবিষ্কারক নন; বরং তিনি ছিলেন কোরআনে সর্বপ্রথম নোকতার প্রচলনকারী মাত্র । 

নোকতার মতো প্রথম অবস্থায় কোরআন কারীমে হরকত বা যের যবর পেশ ইত্যাদিও ছিলো না । 
সর্বপ্রথম কে হরকতের প্রবর্তন করলেন এ ব্যাপারেও মতপার্থক্য রয়েছে । কারো কারো মতে সর্বপ্রথম 
হযরত আবুল আসাদ দুয়েলীই কোরআনে হরকত প্রবর্তন করেন। আবার অনেকেরই অভিমত হচ্ছে, 
হাজ্জাজ বিন ইউসুফ এ কাজটি ইয়াহইয়া বিন ইয়াসার এবং নসর বিন আসেম লাইসীর দ্বারা সম্পন্ন 
করিয়েছিলেন । বিশ্বস্ত অভিমত হচ্ছে, হযরত আবুল আসাদ দুয়েলীই সর্বপ্রথম কোরআন শরীফের জন্যে 
হরকত আবিষ্কার করেছিলেন; কিন্তু তার আবিকৃত হরকতসমূহ আজকাল প্রচলিত হরকতের মতো ছিলো 
না। তার আবিষ্কৃত হরকতে যবর-এর জন্যে হরফের উপরিভাগে একটা নোকতা এবং যের-এর জন্যে 
নীচে একটা নোকতা বসিয়ে দেয়া হতো। পেশের উচ্চারণ করার জন্য হরফের সামনে এক নোকতা 
এবং তানওয়ীনের জন্যে দুই নোকতা ব্যাবহার করা হতো । পরে খলীল বিন আহমদ হামযা-এর সাথে 
তাশদীদের চিহ্ন তৈরি করেন । 

এরপর বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হযরত হাসান বসরী (র.), ইয়াহইয়া বিন ইয়াসার 
ও নসর বিন আসেম লাইসী প্রমুখকে কোরআন শরীফে নোকতা ও হরকত প্রদানের কাজে নিয়োজিত 
করেন। একে আরো সহজবোধ্য করার জন্যে ওপরে, নীচে বা পাশে অতিরিক্ত বিন্দু ব্যবহার করার 
ব্যাপারে হযরত আবুল আসাদ দুয়েলী প্রবর্তিত পদ্ধতির জায়গায় বর্তমান আকারের হরকত প্রবর্তন 
করা হয়, যাতে করে হরফের নোকতার সংগে হরকত নোকতার মিশ্রণজনিত কোনো জটিলতার সৃষ্টি না 
হয়। 


ক ১৭ www.alquranacademylondon.org 


ইতিহাস ও ক্রমবিকাশ 


হরকত ও নোকতা ইত্যাদির সংখ্যা 

যবর ৫৩২২৩, যের ৩৯৫৮৩, পেশ ৮৮০৪, মদ ১৭৭১, তাশদীদ ১২৭৪, নোকতা ১০৫৬৮৪। 

বিভিন্ন অক্ষরের সংখ্যা 

আলিফ ৪৮৮৭২, বা ১১৪২৮, তা ১১৯৯, ছা, ১২৭৬, জীম ৩২৭৩, হা ৯৭৩, খা ২৪১৬, দাল 
৫৬০২, যাল, ৪৬৭৭, রা ১১৭৯৩, যা ১৫৯০, সীন ৫৯৯১, শীন ২১১৫, ছোয়াদ ২০১২, দোয়াদ ১৩০৭, 
তোয়া ১২৭৭, যোয়া ৮৪২, আঈন ৯২২০, গাঈন ২২০৮, ফা ৮৪৯৯, ক্বাফ ৬৮১৩, কাফ ৯৫০০, 
লাম ২৪৩২, মীম ৩৬৫৩৫, নূন ৪০১৯০, ওয়াও ২৫৫৪৬, হা ১৯০৭০, লাম-আলিফ ৩৭৭০, ইয়া 
৪৫৯১৯। 

সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) -ও কোরআনের অক্ষর গণনা 
করেছেন বলে অনেকে মনে করেন । তার গণনা মতে কোরআনের অক্ষর হচ্ছে ৩,২২,৬৭১। তাবেয়ীদের 
মাঝে মোজাহেদ (র.)-এর গণনা অনুযায়ী কোরআনের অক্ষর হচ্ছে ৩,২১,১২১। তবে সাধারণভাবে 
৩,২০,২৬৭ সংখ্যাটিই বেশী প্রসিদ্ধি লাভ করেছে। 

কোরআনের শব্দ সংখ্যা 

সাহাবায়ে কেরাম তাদের যুগে কোরআনের শব্দ সংখ্যাও নির্ণয় করেছেন। অবশ্য এ সম্পর্কে 
সরাসরি তাদের সাথে সম্পৃক্ত কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। যা কিছু আছে সবই পরবর্তীকালের। 
হুমায়দা আযরাজের গণনা অনুযায়ী শব্দের সংখ্যা ৭৬,৪৩০, আবদুল আযীয ইবনে আবদুল্লাহর গণনা 
মোতাবেক ৭০৪৩৯, মোজাহেদের গণনা মোতাবেক ৭৬২৫০, তবে যে সংখ্যাটি সাধারণভাবে প্রসিদ্ধি 
লাভ করেছে তা হচ্ছে ৮৬৪৩০। 

কোরআনের আয়াত সংখ্যা 

হযরত আয়েশা (রা.)-এর মতে ৬৬৬৬, হযরত ওসমান (রা.)-এর মতে ৬২৫০, হযরত আলী 
(রা.)-এর মতে ৬২৩৬, হযরত ইবনে মাসউদ (রা.) -এর মতে ৬২১৮, মক্কার গণনা মতে ৬২১২, 


বসরার গণনা মতে ৬২২৬, ইরাকের গণনা মতে ৬২১৪ | এতিহাসিকদের মতে হযরত আয়েশার গণনাই 
বেশী প্রসিদ্ধি লাভ করেছে। যদিও আমাদের এখানে প্রচলিত কোরআনের নোসখাসমূহ থেকে আয়াতের 
সংখ্যা গুনলে এ মতের সমর্থন পাওয়া যায় না। 

বিষয়ভিত্তিক আয়াত 


জান্নাতের ওয়াদা ১০০০, জাহান্নামের ভয় ১০০০, নিষেধ ১০০০, আদেশ ১০০০, উদাহরণ 
১০০০, কাহিনী ১০০০, হারাম ২৫০, হালাল ২৫০, আল্লাহর পবিত্রতা ১০০, বিবিধ ৬৬ । 

রুকুর সংখ্যা 

কোরআনের নোসখায় প্রথম দিকের ‘আখমাস’ এবং 'আশারের’ আলামত পরবর্তী যুগে এসে 
পরিত্যক্ত হয়ে যায় এবং অন্য একটা আলামতের ব্যবহার প্রচলিত হতে থাকে । এ নতুন পদ্ধতির 
চিহ্নটিকে রুকু বলা হয় । আয়াতে আলোচিত বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে চিহ্নটি নির্ধারণ করা হয়েছে। 
প্রসংগ যেখানেই এসে শেষ হয়েছে সেখানেই পৃষ্ঠার পাশে রুকুর চিহ্ন দেয়া হয়েছে। 

এ চিহ্ন কখন কার দ্বারা প্রথম প্রচলিত হয়েছে, এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য তথ্য যদিও পাওয়া 
যায় না, তবে এই চিহ্ন দ্বারা যে আয়াতের মোটামুটি একটা পরিমাণ নির্ধারণ করা উদ্দেশ্য তা বুঝা যায়। 
যেটুকু সাধারণত নামাযের এক রাকাতে পড়া যায় তাই এখানে পরিমাণ হিসেবে ধরা হয়েছে। যেহেতু 
নামাযে এই পরিমাণ তেলাওয়াত করে রুকু করা যায়, সে কারণেই বোধহয় একে রুকু বলা হয়। 

সমগ্র কোরআন মজীদে মোট পাঁচশ চল্িশটি রুকু রয়েছে। প্রতি রাকাতে যদি এক রুকু করে 
তেলাওয়াত করা হয় তাহলে রমযান মাসের সাতাশে রাতে তারাবীর নামাযে কোরআন তেলাওয়াত শেষ 
হয়ে যায়। 

পারাসমূহ 

কোরআন শরীফ সমান ত্রিশটি ভাগে বিভক্ত । এগুলোকে পারা বলা হয় । আরবীতে বলা হয় “জুয' । 
পারার এ বিভক্তি কোনো বিষয়বস্তুভিত্তিক ব্যাপার নয়; শুধু তেলাওয়াতের সুবিধার্থে সমান ত্রিশটি ভাগে 


ক ১৮ www.alquranacademylondon.org 


ইতিহাস ও ক্রমবিকাশ 


একে ভাগ করে দেয়া হয়েছে। তিরিশ পারায় এ বিভক্তি কার দ্বারা প্রথম সম্পন্ন হয়েছে সে তথ্য উদ্ধার 
করা আসলেই কঠিন। অনেকের ধারণা, হযরত ওসমান (রা.) যখন কোরআন শরীফের অনুলিপি তৈরী 
করান, তখন তিনিই এটা করেছেন এবং তা থেকেই তিরিশ পারার প্রচলন হয়েছে, কিন্তু নির্ভরযোগ্য 
কোনো সুত্রে তা প্রমাণিত হয়নি। আল্লামা বদরদ্দীন যারকাশীর মতে তিরিশ পারার এ নিয়ম বহু আগে 
থেকেই চলে আসছে। তিরিশ পারার এ রেওয়াজ কোরআনের ছাত্রদের মাঝেই আসলে বেশী প্রচলিত 
হয়েছে। তিরিশ পারার এ বিভক্তি মনে হয় সাহাবায়ে কেরামের যুগেই চালু হয়েছে। শিক্ষাদান কার্ষের 
সুবিধার জন্যেই হয়তো এটা করা হয়েছে। 


মন্যিলসমূহ ও এর বিভক্তিকরণ 

মনযিল কিভাবে এলো তার আলোচনা প্রসংগে অনেকেই একটি ঘটনা উল্লেখ করেন । আবু দাউদ, 
ইবনে মাজাহ ও মোসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী একদিন বনী সাফাবী গোত্রের এক প্রতিনিধি দল 
রসূল (স.)-এর খেদমতে হাযির হলে তিনি তাদের কাছে আসতে কিছু বিলম্ব হয়। এই দেরী হওয়ার 
কারণ উল্লেখ করে রসূল (স.) বলেন, আমি কোরআন তেলাওয়াতে ছিলাম, আজকের দিনের নির্ধারিত 
অংশ পুরো করতে একটু দেরী হয়ে গেছে। 

প্রথম মনযিল সূরা আল ফাতেহা থেকে সূরা আন নেসা, দ্বিতীয় মনযিল সূরা আল মায়েদা থেকে 
সুরা আত তাওবা, তৃতীয় মনযিল সূরা ইউনুস থেকে সুরা আন নাহল, চতুর্থ মনযিল সূরা বনী ইসরাঈল 
থেকে সূরা আল ফোরকান, পঞ্চম মনযিল সূরা আশ শোয়ারা থেকে সূরা ইয়াসীন, ষষ্ঠ মনযিল সূরা আস 
সাফফাত থেকে সুরা আল হুজুরাত, সপ্তম মনযিল সূরা ক্বাফ থেকে সুরা আন নাস পর্যন্ত । 


কোরআনে বর্ণিত কয়েকজন মহিলা 


.| নাম (কোরআনে যেভাবে এসেছে) সুরার নাম 


মারইয়াম অনেক সূরাতেই তার নাম এসেছে 


কোরআনে এই নামে একটি পূর্ণাংগ সূরাও আছে 


আয়েশার বর্ণনা কোরআনে আছে, তবে সুরা আন নূর 
সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি 


. | উম্মে মূসা সুরা আল কাছাছ 
উখতে মুসা 


ইমরাতে ফেরাউন 


ইমরাতে ইমরান 


ইমরাতে ইবরাহীম 


ইমরাআতুহু (আবু লাহাবের স্ত্রী) 


ইমরা 


5] ইমর৷ 


শর শস্শ শ্ব প্রি 


এ ইমর 


কোরআনে উল্লিখিত ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নাম 

১. আ'দ, ২. সামুদ, ৩. লূত, ৪. নূহ, ৫. সাবা, ৬. তুববা, ৭. বনী ইসরাঈল. ৮. আসহাবে 
কাহফের সাথে সংশ্লিষ্টরা, ৯. আসহাবুস সাবত, ১০. আসহাবুল কারইয়াহ, ১১. আসহাবুল আইকা, ১২. 
আসহাবুল উখদুদ, ১৩. আসহাবুর রাস, ১৪. আসহাবুল ফিল । 17 


+ ১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ 


কোরআন শরীফের সূরা ‘আল ফজর'-এর ৭ নম্বর আয়াতে ‘ইরাম’ নামক একটি গোত্র কিংবা 
শহরের কথা বলা হয়েছে; কিন্তু ইরাম'-এর নাম কোনো ইতিহাসে পাওয়া যায় না। তাই কোরআন 
শরীফের তাফসীরকাররাও সুস্পষ্টভাবে এ শব্দটির অর্থ বলতে সক্ষম হননি । 

১৯৭৩ সালে সিরিয়ায় একটি পুরনো শহরে খনন কার্ষের সময় কিছু পুরনো লিখন পাওয়া যায় । এ 
সব লিখন পরীক্ষা করে সেখানে চার হাজার বছরের একটি পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এ 
লিখনগুলোর মধ্যে দেখা গেছে ‘ইরাম’ শহরের উল্লেখ আছে। এক সময় এ অঞ্চলের লোকজন “ইরাম' 
শহরের লোকজনের সংগে ব্যবসা-বাণিজ্য করতো । এ সত্যটা আবিষ্কৃত হলো মাত্র সেদিন, অর্থাৎ 
১৯৭৩ সালে প্রশ্ন হচ্ছে, দেড় হাজার বছর আগে নাযিল করা কোরআন শরীফে এ শহরের নাম এলো 
কি করে? আসলে কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহ তায়ালা এখানে “ইরাম' শহরের 
উদাহরণ দিয়েছেন । 

কোরআন শরীফে হযরত মোহাম্মদ (স.)-এর একজন দুশমনের নাম উল্লেখ করা হয়েছে, সে হচ্ছে 
আবু লাহাব | ওহী নাযিল হওয়ার পর যদি আবু লাহাব ইসলাম কবুল করতো তাহলে কোরআন শরীফের 
আয়াত মিথ্যা প্রমাণিত হতো, কিন্তু আবু লাহাব ইসলাম কবুল করেনি এবং কোরআন শরীফের বাণী 
চিরকালের জন্য সত্য হয়েই রয়েছে। 

কোরআন শরীফে সূরা “আর রোম'-এ পারস্য সাম্রাজ্য ধ্বংসের ভবিষ্যদ্ববাণী করা হয়েছে এবং যে সময় 
এ ওহী নাযিল হয় তখন মানুষের পক্ষে বিশ্বাস করা অকল্পনীয় ছিলো, রোমকদের যারা পরাজিত করলো তারা 
অচিরেই তাদের হাতে ধ্বংস হতে পারে, কিন্তু কোরআন শরীফ এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে এবং তা এ 
আয়াত নাযিল হবার ৭ বছর সময়ের মধ্যে, অর্থাৎ ৬২৭ খৃষ্টাব্দে এসে সত্য প্রমাণিত হয়েছে। 

এ আয়াতে “ফী আদনাল আরদ’ বলে আল্লাহ তায়ালা গোটা ভূ-মন্ডলের যে স্থানটিকে “সর্বনিম্ন অঞ্চল’ 
বলেছেন তা ছিলো সিরিয়া, ফিলিস্তিন ও জর্দানের পতিত “ডেড সী এলাকা। এ ভূখন্ডেই ৬২৭ খৃষ্টাব্দে 


রোমানরা ইরানীদের পরাজিত করে । মাত্র কিছুদিন আগে আবিষ্কৃত ভ-জরিপ অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে, 


এ এলাকাটা সারা দুনিয়ার মধ্যে আসলেই নিন্মতম ভূমি। “সী লেবেল’ থেকে ৩৯৫ মিটার নীচে । এটা যে 
গোটা ভূ-খন্ডের সবচেয়ে নীচু জায়গা এটা ১৪শ বছর আগের মানুষরা কি করে জানবে । বিশেষ করে এমন 
একজন মানুষ, যিনি ভূ-তত্তপ্রাণীতত্ত ইত্যাদি কোনো তত্েরই ছাত্র ছিলেন না। 

কোরআন শরীফের এক জায়গায় সমুদ্রের তরংগ সম্বন্ধে বলা হয়েছে, ঢেউ যখন অগ্রসর হয় তখন 
দুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান অন্ধকার থাকে । আমরা জানি, হযরত মোহাম্মদ (স.) মরুভূমি অঞ্চলের 
সন্তান ছিলেন, তিনি কখনো সমুদ্র দেখেননি । সুতরাং সমুদ্র তরংগের দুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান যে 
অন্ধকার হয় তা তিনি জানবেন কি করে? এতে প্রমাণিত হয়, হযরত মোহাম্মদ (স.) নিজে কোরআন 
রচনা করেননি । আসলেই প্রচন্ড ঝড়ের সময় সমুদ্র যখন বিক্ষুব্ধ হয় তখন দ্রতগতিসম্পন্ন তরংগপগ্ডলোর 
মধ্যবর্তী অংশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন মনে হয়। 

কোরআনের আরেকটি বিস্ময়কর বিষয় হচ্ছে, লোহা ধাতুটির বিবরণ । কোরআনের সুরা ‘আল 
হাদীদ’-এ আল্লাহ তায়ালা বলেছেন, ‘আমি লোহা নাযিল করেছি, যাতে রয়েছে প্রচুর শক্তি ও মানুষদের 
জন্যে প্রভূত কল্যাণ ।” লোহা নাযিলের বিষয়টি তাফসীরকাররা নানাভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন; 
কিন্তু যেখানে আল্লাহ তায়ালার স্পষ্ট ‘নাযিল’ শব্দটি রয়েছে সেখানে এতো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে 
না গিয়ে আমরা যদি কোরআনের আক্ষরিক অর্থের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, আধুনিক 
বিজ্ঞানের উদ্ভাবনীও ঠিক একথাটাই বলেছে। পদার্থবিজ্ঞানীরা বলেন, লোহা উৎপাদনের জন্যে যে ১৫ 
লক্ষ সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন তার কোনো উপকরণ আমাদের পৃথিবীতে নেই। এটা একমাত্র 
সূর্যের তাপমাত্রা দ্বারাই সম্ভব । হাজার হাজার বছর আগে সুর্যদেশে প্রচন্ড বিস্ফোরণের ফলে লোহা নামের 
এ ধাতু মহাশূন্যে ছিটকে পড়ে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে তা পৃথিবীতে ‘নাযিল’ হয়। লোহা 
সম্পর্কে আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত তথ্য ঠিক একথাটাই প্রমাণ করেছে। দেড় হাজার বছর আগের 
আরব বেদুঈনরা বিজ্ঞানের এ জটিল সূত্র জানবে কি করে? 

এ সূরার আরেকটি অংকগত মোজেযাও রয়েছে। ক্রমিক নম্বর অনুযায়ী ‘সূরা আল হাদীদ’ 
কোরআনের ৫৭তম সুরা। আরবীতে “সুরা আল হাদীদ'- এর সংখ্যাগত মান হচ্ছে ৫৭। শুধু ‘আল 
হাদীদ শব্দের অংকগত মান হচ্ছে ২৬, আর লোহার আণবিক সংখ্যা মানও হচ্ছে ২৬। [7 


*% ২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ 

কোরআনে অনেক জায়গায়ই একের সংগে অন্যের তুলনা উপস্থিত করা হয়েছে। এ তুলনা উপস্থিত 
করার ব্যাপারে একটি অবিশ্বাস্য মিল লক্ষ্য করা গেছে এবং তা হচ্ছে, সে দু'টি নাম অথবা বস্তুকে আল্লাহ 
তায়ালা তার কিতাবে সমান সংখ্যাতেই উল্লেখ করেছেন। যেমন কোরআন শরীফে সূরা “আলে ইমরান'-এর 
৫৯ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আল্লাহ তায়ালার কাছে ঈসার তুলনা হচ্ছে আদমের মতো!’ 

এটা যে সত্য তা আমরা বুঝতে পারি। কারণ, এদের কারোরই স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়নি। 
আদম (আ.)-এর মাতাও ছিলো না, পিতাও ছিলো না এবং ঈসা (আ.)-এরও পিতা ছিলো না। এখন 
এই তুলনাটি যে কতো সত্য তার প্রমাণ পাওয়া যায় যখন আমরা কোরআন শরীফে এ দু'টি নামের মোট 

ংখ্যা অনুসন্ধান করি । দেখা যাচ্ছে, কোরআন শরীফে ঈসা (আ.) নামটি যেমন পঁচিশ বার এসেছে, 
তেমনি আদম (আ.) নামটিও এসেছে পঁচিশ বার । কোরআনের বাণীগুলো যে মানুষের নয় তা বোঝা 
যায় এ দু'টি নামের সংখ্যার সমতা দেখে । আল্লাহ তায়ালা যেহেতু বলেছেন, এ দুটো একই রকম । তাই 
সেগুলোর সংখ্যা গণনাও ঠিক একই রকমের রাখা হয়েছে। 

এ তুলনার ক্ষেত্রে আরেকটি অলৌকিক বিষয় হলো, যেখানে তুলনাটি অসম সেখানে সংখ্যা 
দুটিকেও অসম রাখা হয়েছে। যেমন, কোরআনে বলা হয়েছে, ‘সুদ’ এবং ‘বাণিজ্য’ এক নয়। আমরা 
দেখতে পাচ্ছি, এ শব্দ দু'টির একটি কোরআনে এসেছে ছয় বার এবং অন্যটি এসেছে সাত বার । বলা 
হয়েছে, “জান্নাতের অধিবাসী ও জাহান্নামের অধিবাসী সমান নয়'। জান্নাতের সংখ্যা হচ্ছে আট, আর 
জাহান্নামের সংখ্যা হচ্ছে সাত । কিন্তু ‘জান্নাত’ ও ‘জাহান্নাম’ শব্দ দুটো কিন্তু একই রকম এসেছে, মোট 
৭৭ বার করে | ঠিক তেমনিভাবে “কাজ'-এর পরিনাম হচ্ছে “বিনিময়”, তাই এই দু'টো শব্দ এসেছে 
১০৭ বার করে । কাউকে ভালোবাসলে তার আনুগত্য করা যায়, তাই এ দুটো শব্দও কোরআনে সমান 

খ্যক অর্থাৎ ৮৩ বার করে উল্লেখ করা হয়েছে। 

নারী ও পুরুষ'_ যে আল্লাহ তায়ালার কাছে সমান তা কোরআনের এই শব্দ দুটোর সমান সংখ্যা 
থেকেই আমরা বুঝতে পারি । কোরআনে এ দু'টো শব্দ এসেছে ২৪ বার করে । আরেকটি অদভুত বিষয় 
হচ্ছে, নর নারীর সম্মিলিত ‘এগ’ ও '্পারম' দিয়ে মানব শিশুর যে ক্রোমোজম তৈরী হয় সে বিষয়টি, 
এর মোট সংখ্যা ৪৬। (২৩ নারী ও ২৩ নর মিলে এর সংখ্যা হয় ৪৬) 

সুরা 'আরাফ'-এ, এক আয়াতে আছে ‘যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহকে অস্বীকার করে তাদের 
উদাহরণ হচ্ছে কুকুরের মতো’ । বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় যখন আমরা দেখি, “যারা আমার সুস্পষ্ট 
আয়াতকে অস্বীকার করে’ এ বাক্যটি কোরআনে সর্বমোট পাচ বার এসেছে। যেহেতু তাদের উদাহরণ 
দেয়া হয়েছে কুকুরের সাথে, তাই সমগ্র কোরআনে “আল কালব' তথা কুকুর শব্দটাও এসেছে পাচ বার। 

'সাবয়া সামাওয়াত' কথাটার অর্থ হলো ‘সাত আসমান’ আশ্চর্যের বিষয় হলো, কোরআনে 
এ “সাত আসমান’ কথাটা ঠিক সাত বারই এসেছে। “খালকুস সামাওয়াত’- আসমানসমূহের সৃষ্টির 
কথাটাও ৭ বার এসেছে, সম্ভবত আসমান ৭টি তাই। “সাবয়াতু আইয়াম* মানে ৭ দিন। একথাও 
কোরআনে ৭ বার এসেছে। “সালাওয়াত শব্দটি সালাতের বহুবচন । কোরআনে সালাওয়াত শব্দটি ৫ 
বার এসেছে, সম্ভবত ৫ বার নামায ফরয হওয়ার কারনেই এটা এভাবে বলা হয়েছে। 

কোরআনের অংকগত মোজেযা এখানেই শেষ নয় ।“দুনিয়া ও আখেরাত’ এ দু'টো কথাও 
কোরআনে সমান সংখ্যায় এসেছে, অর্থাৎ সর্বমোট ১১৫ বার করে । ঈমান ও কুফর" শব্দ দু'টোও 
সমপরিমাণে বলা হয়েছে, অর্থাৎ ২৫ বার করে | ‘উপকার’ ও “ক্ষতি সমানভাবে এসেছে, ৫০ বার 
করে। ঠিক একইভাবে "শান্তি" ও ‘অশান্তি’ শব্দটি এসেছে ১৩ বার করে | ‘গরম’ ও "ঠান্ডা" যেহেতু 
দুটো বিপরীতমুখী খতু, তাই এ শব্দ দু'টো কোরআনে সমানসংখ্যক অর্থাৎ ৫ বার করে এসেছে। সূর্য্য’ 
‘আলো!’ দেয় বলে দুটো শব্দই কোরআনে সমান সংখ্যায় এসেছে, ৩৩ বার করে । কাজ করলে কাজের 
পুরস্কার দেয়া হবে বলেই সম্ভবত “কাজ করা’ ও “পুরস্কার” শব্দটি এসেছে ১০৮ বার করে। 


২১ www.alquranacademylondon.org 


শব্দ ও আয়াতের পুনরাবৃত্তির রহস্য 


আরবী ভাষায় ‘কুল’ মানে বলো, তার জবাবে বলা হয় কালু’ মানে তারা বললো । সমগ্র কোরআনে 
এ দু'টো শব্দও সমান সংখ্যক, অর্থাৎ ৩৩২ বার করে এসেছে। ‘বক্তৃতা’ বা ‘ভাষণ’ ‘মুখ’ থেকে আসে, 
তাই উভয় শব্দ এসেছে ২৫ বার করে। একইভাবে রসূল শব্দটি এসেছে ৫০ বার, আর যাদের কাছে 
রসূলদের পাঠানো হয়েছে সে মানুষের কথাও এসেছে ৫০ বার । পুনরাবৃত্তিসহ কোরআনে সব নবীদের 
নাম এসেছে ৫১৩ বার। বিস্ময়ের ব্যাপার রসূল শব্দের মূলধাতু অর্থাৎ “রেসালাহ" শব্দটিও কোরআনে 
৫১৩ বার এসেছে। জিহ্বা দিয়ে মানুষ বক্তৃতা করে বলে ‘জিহ্বা’ ও ‘বক্তৃতা’ শব্দ দুটোও সমান সংখ্যক 
অর্থাৎ ৫০ বার করে এসেছে। মানুষ যখন জনগনের সামনে কথা বলে তখন স্বাভাবিকভাবেই তাকে একটু 
জোরে কথা বলতে হয়, তাই কোরআনে “জোরে কথা বলা” ও “জনগনের সামনে’ এ উভয়টাই এসেছে 
১৬ বার করে। 

আলোর সাথে সর্ম্পক মানুষের মনের । মনে আলো জবললেই তা দিয়ে দুনিয়ায় আলো ছড়ানো 
যায়। এ কারনেই সম্ভবত ‘মন’ ও ‘আলো’ শব্দ দুটি কোরআনের একই সংখ্যায় এসেছে, মোট ৪৯ বার 
করে ৷ আল্লাহ তায়ালা ‘বিপদে’ ‘শোকর’ আদায় করতে বলেছেন, তাই এ উভয় শব্দই এসেছে ৭৫ বার 
করে । আল্লাহর ‘রহমত’ হলে ‘হেদায়াত’ আসে, তাই এই দুটো শব্দও সমান সংখ্যায় এসেছে, ৭৯ বার 
করে । কোরআনে “খেয়ানত' শব্দটি এসেছে ১৬ বার, আর যে খেয়ানত করে সে একজন “খবিস' কিংবা 
খারাপ ব্যক্তিতাই এ শব্দটিও এসেছে ১৬ বার। 

“মালাকুন* কিংবা “মালায়েকা* মানে ফেরেশতা কিংবা ফেরেশতারা । কোরআনে এটি এসেছে ৮৮ 
বার- একইভাবে ফেরেশতার চির শক্র ‘শয়তান’ কিংবা “শায়াতীন' এটিও এসেছে ৮৮ বার । আবার 
“আল খাবিস’ মানে অপবিত্র, “আত তাইয়েব* মানে পবিত্র, সমগ্র কোরআনে এ দুটি শব্দ মোট ৭ বার 
করে, অর্থাৎ একই সংখ্যায় নাযিল হয়েছে। প্রশ্ন জাগতে পারে দুনিয়ায় ভালোর চাইতে মন্দ তো বেশী, 
তাহলে এখানে এ দুটো শব্দ সমান রাখা হলো কিভাবে । এ কথার জবাবের জন্যে কোরআনের সুরা 
আনফালের ৩৭ নম্বর আয়াতটির দিকে লক্ষ্য করা যাক। এখানে আল্লাহ তায়ালা বলেছেন, “অপবিভ্রকে 
পবিত্র থেকে আলাদা করার জন্যে তিনি অপবিত্রকে একটার ওপর আরেকটা রেখে তাকে পুঞ্জীভূত করেন 
এবং সেগুলোকে জাহান্নামের আগুনে ফেলে দেন ।” এতে বুঝা যায়, যদিও “পাপ পুণ্য” সমান সংখ্যায় 
এসেছে, কিন্তু “পুঞ্জীভূত' করা দিয়ে তার পরিমাণ যে বেশী তা বুঝিয়ে দেয়া হয়েছে। 


ইয়াওমুন” মানে দিন, সমগ্র কোরআনে এ শব্দটি ৩৬৫ বার উল্লেখ করা হয়েছে। বছরে যে ৩৬৫ 
দিন, এটা কে না জানে । ইয়াওমুন শব্দের বহুবচন 'আইয়াম' মানে দিনসমূহ, এ শব্দটি এসেছে ৩০ বার । 
আরবী ভাষায় ‘চাদ’ হচ্ছে মাসের সূত্র সূচক, গড়ে বছরের প্রতি মাসে ৩০ দিন, এটাই হচ্ছে চান্দ্রবছরের 
নিয়ম | হতবাক হতে হয় যখন দেখি, চাদের আরবী প্রতিশব্দ ‘কামার’ শব্দটি কোরআনে মোট ৩০ 
বারই এসেছে। “শাহরুন* মানে মাস, কোরআন মাজীদে এ শব্দটি এসেছে মোট ১২ বার। “সানাতুন' 
মানে বছর, কোরআনে এ শব্দটি এসেছে ১৯ বার । কারণ হিসেবে আমরা সম্প্রতি আবিষ্কৃত গ্রীক পণ্ডিত 
মেতনের “মেতনীয় বৃত্তের’ কথা উল্লেখ করতে পারি । তিনিই প্রথম এ তত্ত্ব আবিষ্কার করেন যে, প্রতি ১৯ 
বছর পর সূর্য ও পৃথিবী একই বৃত্তে অবস্থান করে। কোরআনের আরেকটি বিশ্বয়কর শব্দ হচ্ছে ‘রাত’ ও 
'রাতগ্তলো"_ এ উভয় সংখ্যা কোরআনে এসেছে সর্বমোট ৯২ বার, আর কোরআনে “আল লাইল" অর্থাৎ 
রাত- নামের সুরাটির ক্রমিক সংখ্যাও হচ্ছে ৯২। কোরআনে চাদ শব্দটি সর্বমোট ২৭ স্থানে এসেছে। 
আশ্চর্য্যের বিষয় হচ্ছে. চাদ পৃথিবীকে একবার প্রদক্ষীন করতে সময় লাগে ঠিক ২৭.০৩ দিন অর্থাৎ ২৭ 
দিন ৭ ঘন্ট ৪৩ মিনিট । 

কোরআনে “ফুজ্জার' পাপী শব্দটি যতোবার এসেছে, ‘আবরার’ পুণ্যবান শব্দটি তার দ্বিগুণ 
এসেছে। অর্থাৎ “ফুজ্জার' ৩ আর ‘আবরার’ ৬ বার । এর কারণ হচ্ছে, আল্লাহ তায়ালা সব সময় শাস্তির 
তুলনায় পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে দেবেন বলে ওয়াদা করেছেন । কোরআনের সুরা সাবা'র ৩৭ নম্বর 
আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন- “এ ধরনের লোকদের জন্যেই (কেয়ামতে) দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা 
থাকবে । এটা হচ্ছে বিনিময় সে কাজের যা তারা দুনিয়ায় করে এসেছে’ ৷ এ কারণেই দেখা যায়, গোটা 
কোরআনে “পাপী” ও 'পুণ্যবান' শব্দের মতো ‘আযাব’ শব্দটি যতোবার এসেছে, ‘সওয়াব’ শব্দটি তার 
দ্বিগুণ এসেছে। অর্থাৎ আযাব ১১৭ বার, ‘সওয়াব’ ২৩৪ । 


২২ www.alquranacademylondon.org 


শব্দ ও আয়াতের পুনরাবৃত্তির রহস্য 


কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তায়ালা বলেছেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তিনি 
তার বিনিময় বাড়িয়ে দেবেন । সম্ভবত এ কারণেই কোরআনে ‘গরীবী’ শব্দটি এসেছে ১৩ বার, আর 
তার বিপরীতে “প্রাচুর্য” শব্দটি এসেছে ২৬ বার | কোরআনে “স্থলভাগ' এসেছে ১৩ বার, আর ‘জলভাগ’ 
এসেছে ৩২ বার । উভয়টা মিলে সংখ্যা দাঁড়ায় ৪৫, আর এ সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে দাঁড়ায় 
২৯ (২৮.৮৮৮৮৮৮৮৮৮৯%), আবার ৩২ দিয়ে ভাগ করলে দাঁড়ায় ৭১ (৭১.১১১১১১১১১১%), আর 
এটাই হচ্ছে এই গ্রহে জল ও স্থলভাগের সঠিক আনুপাতিক হার । 

কোরআন কারীমের বিভিন্ন জায়গায় এভাবে গাণিতিক সংখ্যার অদ্ভুত মিল দেখে যে কোনো 
কোরআন পাঠকই বিস্ময়ে হতবাক হয়ে ভাবতে থাকে, এটা নিসন্দেহে কোনো মানুষের কথা নয়। 

কোনো একটা কাজ করলে তার যে অবশ্যম্ভাবী ফল দাড়াবে তার উভয়টিকে আশ্চর্যজনকভাবে 
সমান সংখ্যায় বর্ণনা করা হয়েছে। ‘গাছের চারা” উৎপাদন করলে ‘গাছ’ হয়। তাই এ দুটো শব্দই 
এসেছে ২৬ বার করে । কোনো মানুষ ‘হেদায়াত’ পেলে তার প্রতি ‘রহমত’ বর্ষিত হয়, তাই এ দুটো 
শব্দ কোরআনে এসেছে ৭৯ বার করে। “হায়াতের” অপরিহার্য পরিণাম হচ্ছে ‘মউত’ এ শব্দ দুটোও 
এসেছে ১৬ বার করে । আল্লাহ তায়ালা বলেছেন ‘যাকাত’ দিলে ‘বরকত’ আসে, তাই কোরআনে কারীমে 
‘যাকাত’ শব্দ এসেছে ৩২ বার ‘বরকত’ শব্দও ৩২ বার এসেছে। 'আবদ' মানে গোলামি করা, আর 
‘আবীদ’ মানে গোলাম | গোলামের কাজ গোলামি করা, তাই কোরআনে এই উভয় শব্দই এসেছে ১৫২ 
বার করে। “মানুষ সৃষ্টি” কথাটা এসেছে ১৬ বার, আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে “এবাদাত'; তাই এ 
শব্দটিও এসেছে ১৬ বার । ‘নেশা’ করলে ‘মাতাল’ হয়, তাই এ দুটো শব্দও এসেছে ৬ বার করে । প্রতিটি 
“দুঃখ কষ্টে” আল্লাহ তায়ালা মানুষদের ধৈর্য ধরতে বলেছেন- কোরআনে এই উভয় শব্দই এসেছে ১০২ 
বার করে । ‘উপকার’ ও ক্ষতি এসেছে ৫০ বার করে। আল্লাহ তায়ালা আমাদের শয়তান থেকে আশ্রয় 
চাইতে বলেছেন, সম্ভবত এই কারণে কোরআনে যতোবার ‘শয়তানের’ নাম এসেছে ঠিক ততোবারই 
আশ্রয় চাওয়ার” কথাও এসেছে, অর্থাৎ উভয়টাই ১১ বার করে এসেছে। 

আর মাত্র ৩টি রহস্যের কথা বলে আমরা ভিন্ন আলোচনার দিকে অগ্রসর হবো । 


সুরা আল কাহফে বর্ণিত গুহাবাসীরা কতোদিন সেখানে অবস্থান করেছে সে ব্যাপারে কোরআন 
মাজীদে বলছে, “তারা তাদের (এ) গুহায় কাটিয়েছে মোট ৩০০ বছর, তারা (এর সাথে) যোগ করেছে 
আরো ৯ বছর'। প্রশ্ন হচ্ছে এভাবে দু'ভাগে না বলে আল্লাহ তায়ালা সংখ্যাটা একত্রেও তো বলতে 
পারতেন। অর্থাৎ এভাবেও বলা যেতো যে, “তারা সেখানে ৩০৯ বছর কাটিয়েছে। কোরআনের এ 
আয়াত নাযিল হওয়ার সময় কেউ সৌর গণনা ও চন্দ্র গণনার বিষয়টি জানতো না | পরে দুনিয়ার মানুষরা 
জেনেছে যে, চন্দ্র মাস সৌর মাসের চাইতে ১১ দিন কম। প্রতি বছরে ১১ দিনের এই তফাৎটা হিসাব 
করলে সময়টা হবে ঠিক ৯ বছর। অপর কথায় গুহায় তাদের অবস্থানের সময়টা সৌর গণনার হিসেবে 
হচ্ছে ৩০০, আর চন্দ্র মাস হিসেবে হবে ৩০৯ । কোরআন এই উভয় হিসাবটাই উৎসাহী পাঠকদের 
সামনে সুন্দর করে বর্ণনা করেছে । 

কোরআনে ইনসান' শব্দটি এসেছে ৬৫ বার । এবার ইনসান বানাবার উপকরণগুলোকে কোরআনের 
বিভিন্ন জায়গা থেকে যোগ করে মিলিয়ে দেখা যাক। প্রথম উপাদান “তোরাব' (মাটি) শব্দটি এসেছে ১৭ 
বার, দ্বিতীয় উপাদান ‘নুতফা’ (জীবনকণা) শব্দ এসেছে ১২ বার, তৃতীয় উপাদান 'আলাক' (রক্তপিন্ড) 
শব্দ এসেছে ৬ বার, চতুর্থ উপাদান “মোদগা' (মাংসপিন্ড) এসেছে ৩ বার । পঞ্চম উপাদান হচ্ছে ‘এযাম’ 
(হাড়), এটি এসেছে ১৫ বার । সর্বশেষ উপাদান হচ্ছে ‘লাহম’ (গোশত), এ শব্দটি এসেছে ১২ বার। 
কোরআনে উল্লিখিত (সূরা হজ্জ ৫)-এ উপাদানগুলো যোগ করলে যোগফল হবে ঠিক ৬৫। আর এসব 
উপাদান দিয়ে যে ‘ইনসান’ বানানো হয়েছে তাও কোরআনে ঠিক ৬৫ বারই উল্লেখ করা হয়েছে। 

আল্লাহ তায়ালা কোরআনের সুরা “আল ক্বামার'-এর প্রথম যে আয়াতটিতে চাদ বিদীর্ণ হওয়ার 
সাথে কেয়ামতের আগমন অত্যাসন্ন কথাটি বলেছেন, আরবী বর্ণমালার আক্ষরিক মান হিসাব করলে তার 
যোগ ফল হয় ১৩৯০, আর এ ১৩৯০ হিজরী (১৯৬৯ খৃষ্টাব্দ) সালেই মানুষ সর্বপ্রথম চাদে অবতরণ 
করে, জানি না এটা কোরআনের কোনো মোজেযা, না তা এমনিই এক ঘটনাচক্র, কিন্তু আল্লাহ তায়ালার 
এ মহান সৃষ্টিতে তো ঘটনাচক্র বলতে কিছুই নেই । এ কারণেই হয়তো মানুষের চাদে অবতরণের সালের 
সাথে কোরআনের আলোচ্য আয়াতটির সংখ্যামানের এ বিস্ময়কর মিল আমরা দেখতে পাচ্ছি। (7 


২৩ www.alquranacademylondon.org 


মাখরাজ £ মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান । আরবী হরফগুলো যে যে স্থান থেকে উচ্চারিত 
হয় তার প্রতিটি স্থানকে মাখরাজ বলে । যেমন, হামযা হরফটি কণ্ঠনালীর নিন্নভাগ থেকে উচ্চারিত হয় । 
অতএব, কণ্ঠনালীর নিম্নভাগ হলো হাম্যার মাখরাজ। 


মাখরাজ চেনার পদ্ধতি ৪ কোন হরফকে সাকিন দিয়ে তার ডানে হরকত বিশিষ্ট কোনো হরফ 
বসিয়ে উচ্চারণ করলে স্বর যে স্থানে থেমে যায় তা-ই হচ্ছে সে হরফের সঠিক মাখরাজ | যেমন, 


মাখরাজের সংখ্যা £ আরবী ২৯টি হরফের ১৭টি মাখরাজ রয়েছে। মাখরাজগুলোকে পাঁচটি ভাগে ভাগ 
করাযায়। 

(১) জাওফ (মুখ ও কণ্ঠনালীর ভেতরের খালি জায়গা), (২) হাল্ক (কণ্ঠনালীর ভেতরের খালি 
জায়গা), (৩) লেসান (জিহ্বা), (8) শাফাতায়নে (দুই ঠোট), (৫) খায়শূম (নাসিকামুল)। 


মদ্দের পরিচয় 8 মন্দের অর্থ লম্বা করা, অতিরিক্ত করা । মাদ্দের হরফ তিনটি, (১) 
আলিফ, যখন সাকিন হয় এবং তার ডানে যবর থাকে । যেমন J 5; (২) ওয়াও যখন 
সাকিন হয় এবং তার ডানে পেশ থাকে । যেমন, 35 (৩) ইয়া_ যখন সাকিন হয় এবং তার 


মদদে আসলী ঃ মদ্দের হরফের পূর্বে যদি হামযা ($) না থাকে এবং পরেও হামযা বা 
সুকুন না থাকে, তাহলে এ মদ্দকে ‘মন্দে আসলী” বলে । উদাহরণ, ১০6 411525 

মদন্দে মোত্তাসেল £ একই শব্দে মন্দের হরফের পরে যদি হামযা (5) আসে, তাহলে 
তাকে “মদ্দে মোত্তাসেল’ বলে। উদাহরণ, £:-৬৯-%$-%2 ....মন্দে মোত্তাসেল চার 
আলিফ পরিমাণ দীর্ঘ করতে হয়। 

মান্দে মোনফাসেল ঃ পাশাপাশি অবস্থিত দু'টো শব্দের প্রথমটির শেষ হরফ মন্দের এবং দ্বিতীয় 


পাপা Ahad ০০৮1 ADs 


শব্দের প্রথম হরফটি হামযা (+) হলে তাকে মন্দে মোনফাসেল বলে । উদাহরণ- 6% ৫ 21116 
মাদ্দে মোনফাসেল দুই বা তিন আলিফ পরিমাণ লম্বা করা যায়। 


মদ্দে আরেযী ৪ মন্দের হরফের পরে যদি ওয়াক্ফ করার কারণে সাকিন হয়, তবে 
তাকে মদদে আরেযী বলে । উদাহারণ ৪ 2০51 ০: .... মন্দে আরেযী এক থেকে তিন 
আলিফ লম্বা করতে হয়। 

নূন সাকিন ও তানওয়ীনের হুকুম চারটি ৪ (১) এযহার, (২) এদ্গাম, (৩) কলব (৪) এখ্‌ফা 

১. এযহার ঃ এর অর্থ স্পষ্ট করা। নূন সাকিন ও তানওয়ীনের পরে হালকের হরফসমূহের কোন 


একটি হরফ আসলে, ওই নূন সাকিন ও তানওয়ীনকে গুন্নাহ না করে স্পষ্ট করে পড়তে হয়। হালকের হরফ 
ছয়টি। 


যথা, ৮৫-6-€- 8৪ 


% ২৫ www.alquranacademylondon.org 


কিছু মৌলিক তাজওয়ীদ 


নূন সাকিনের উদারহরণ, 4০2 _ 3৯১৬ তানওয়ীনের উদাহরণ, সহ 5 cl 32 


২. এদগাম ৪ এদগাম অর্থ প্রবেশ করানো। নূন সাকিন ও তানওয়ীনের পরে এদগামের কোনো হরফ 
আসলে, ওই নূন সাকিন ও তানওয়ীন উচ্চারণ না করে পরবর্তী হরফের মধ্যে প্রবেশ করিয়ে হরফটিকে 
তাশদীদ সহকারে পড়তে হয়। 


এদগামের হরফ ছয়টি । যথা, এ-9-০)-1-১--এর মধ্যে চারটি হরফে গুন্নাহ হয় । এ হরফ 
চারটি হচ্ছে, ১1--5 এবং দু'টি হরফে গুন্নাহ হয় না। এগুলোও J 


নূন সাকিনের উদাহরণ, 1 ৬০-03% 2, তানওয়ীনের উদাহরণ $05-07:31% 


৩. কলব £ কলব অর্থ পরিবর্তন করা । নূন সাকিন ও তানওয়ীনের পরে বর্ণ আসলে, সে নুন 
সাকিন ও তানওয়ীনকে [ হরফ দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হয়। 


SA তা Az SBA COSA তা 


নুন সাকিনের উদাহরণ, ১*% ০ 034 ' ৬ তানওয়ীনের উদাহরণঃ_ £197 093 ১৮০ ৫০০ 


8. এখফা ঃ এখ্‌ফা অর্থ গোপন করা । নূন সাকিন ও তানওয়ীনের পরে এখ্‌ফার কোনো একটি 
হরফ আসলে ওই নুন সাকিন ও তানওয়ীনকে গুন্নাহসহকারে উচ্চারণ করতে হয়। 


ইখফার হরফ পনেরটি, 5০১৪৮ ১০০৯০৮১১১০৩৬ এ 
নুন সাকিনের উদাহরণ, 92 ০4-48%; তানওয়ীনের উদাহরণ, 69, 08-25 6৯2 


২৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ 
বিরতি চিহুসমূহ 
এটা হচ্ছে 5৮ 59 কথাটার সংক্ষিপ্ত রূপ, এর অর্থ বাক্য পূর্ণ হয়ে গেছে, 
এখানে থামাটাই উত্তম । 


হচ্ছে 5.৯ 59 শব্দের সংক্ষিপ্ত রূপ। এর অর্থ হচ্ছে এখানে প্রয়োজন হলে থামা যেতে 
পারে। 


হচ্ছে 3১ -৪9-এর সংক্ষেপ । এর অর্থ এখানে থামা যেতে পারে, তবে না 
ভালো । 


হচ্ছে [ &59-এর সংক্ষেপ । এর মানে এখানে কথা শেষ হয়নি, তবে বাক্য দীর্ঘ 
হওয়ার কারণে যদি থামতে হয় তাহলে এখানেই থামা উচিত। 


হচ্ছে ১০5 ৮ 59-এর সংক্ষেপ । এখানে না থামলে অর্থের মধ্যে মারাত্মক ভুল হওয়ার 
আশংকা রয়েছে। সুতরাং এখানে থামতেই হবে । কেউ কেউ একে ৯19 -$59-ও 


বলেছেন, কিন্তু সেক্ষেত্রে এ কথা মনে রাখতে হবে, এ ওয়াজেবের অর্থ এ নয়, 
এখানে না থামলে কোনো বড় রকমের গুনাহ হয়ে যাবে; বরং উদ্দেশ্য 
হচ্ছে; যতগুলো বিরতি চিহ্ন রয়েছে; তন্মধ্যে এখানে থামাটাই হচ্ছে বেশী প্রয়োজন। 


হচ্ছে ২৪ 9১ শব্দের সংক্ষিপ্ত রূপ । এর অর্থ এখানে থামা যাবে না । তবে থামা 
একেবারেই যে অনুচিত তাও নয়; বরং এ চিহ্ৃবিশিষ্ট এমন কিছু স্থান রয়েছে 
যেখানে থামা মোটেও অন্যায় নয় । এর পরবর্তী শব্দ থেকে আয়াতের তেলাওয়াত 
শুরু করা যেতে পারে । এখানে থামতে হলে সামনে অগ্রসর হওয়ার সময় পুনরায় 
আগের কিছু অংশের সাথে মিলিয়ে পড়া উত্তম । এ চিহগুলো সম্পর্কে নিশ্চিত 
করে কিছু বলা যায় না। আল্লামা সাজাওয়ান্দী কর্তৃক আরো কয়েকটি চিহ্ন 
কোরআনের আয়াতের মধ্যে ব্যবহৃত হয় । সেগুলো সম্পর্কে নিশ্চিত করে কিছু 
বলা যায় না। এটিও এমনি একটি চিহ্ন । 


হচ্ছে 55; শব্দের সংক্ষেপ । যেখানে দুই ধরনের ব্যাখ্যা হতে পারে, অর্থাৎ এক 
ব্যাখ্যা অনুযায়ী এখানে বাক্য শেষ এবং অন্য ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী চিহ্কে বাক্য 
শেষ বুঝায় । সুতরাং এর যে কোনো এক স্থানে থামা যেতে পারে । তবে প্রথম 
জায়গায় থামার পর পরবর্তী চিহ্নটিতে থামা ঠিক নয় । এ চিহ্টির আরেক নাম হচ্ছে 
41218 এ চিহ্নটি ইমাম আবু ফযল প্রচলন করেছেন। 


২৭ www.alquranacademylondon.org 


০৫০ চিহ্নটির নির্দেশ হচ্ছে শ্বাস না ছেড়ে কিছুটা থামা, এখানে একটু না 
থেমে পরবর্তী অংশের সাথে মিলিয়ে পাঠ করলে অর্থের মাঝে ভুল হওয়ার 
আশংকা রয়েছে। 


এ এ চিহ্নটির জায়গায় সাকতার চাইতে একটু বেশী পরিমাণ থামতে হবে, তবে 
লক্ষ্য রাখতে হবে যেন শ্বাস ছুটে না যায়। 


5 কারো কারো মতে এ চিহ্যুক্ত স্থানে থামা যেতে পারে। 


4859 অর্থ এখানে থামো। চিহ্নটি এমন স্থানে ব্যবহৃত হয় যেখানে পাঠকের মনে ধারণা 
সৃষ্টি হতে পারে, এখানে মনে হয় থামা যাবে না। 


4০ হচ্ছে এ 191০5 1 বাক্যটির সংক্ষিপ্ত। এর অর্থ আগের পরের দুটি বাক্য 


মিলিয়ে পড়া ভালো । 
০০ হচ্ছে 0০ ৩% বাক্যের সংক্ষেপ, এখানে থেমে যাওয়া উত্তম । 


| ৪59 এ বাক্যটি এমন স্থানে লেখা হয় যেখানে রসূলুল্লাহ সে.) তেলাওয়াত 
করার সময় থামতেন। 


ক ২৮ www.alquranacademylondon.org 


জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী 
স্থান 
অংগীকার করা 

সর্বদা 

আদেশ, নিষেধ 

আরাফাত ময়দান 

যাদের ওপর আসমানী কিতাব 


দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হত্যা 
আস্থা, বিশ্বাস 

মানুষ 

গুনাহ 

স্ত্রী গমন না করার শপথ 
গণনা,তালাকপ্রাপ্তা মহিলাদের 
অন্যথায় শোকের কাল 
বিশ্বাস 

আদর্শভিত্তিক জাতি 
নিষ্ঠা 

এহরাম 

ভাই 

নাস্তিক হওয়া 

স্থির করা 

আনুগত্য 

সামর্থ 

বন্দেগী, আনুগত্য 

শক্তি বুদ্ধি ব্যয় করা 


. ওহী 
. কিতাব 


বন্ধু, সাহায্যকারী 
মনে খারাপ কথা সৃষ্টি করা 


* কেয়ামত 


. কাবা, কেবলা 


কাবা, কেবলা 
জরিমানা 
বদলা 
ংশ 
ঝণ 
অস্বীকার বা অকৃতজ্ঞতা 
প্রকাশ করা 
কেয়ামত 
অহংকার 


. ফকীর 
, বারযাখ 


৯৭. মালায়েকা 
৯৮. মীযান 

৯৯. মউত 

১০০. মুলক-হুক্ম 
১০১. মাহেল্লাহ্‌ 
১০২. মীকাত 


১০৩. মোহর 
১০৪. মীরাস 
১০৫. মোমেন 
১০৬. মোশরেক 
১০৭. মোনাফেক 
১০৮. মোরতাদ 
১০৯. মোখলেস 


১১০. মুনীব 
১১১. মোলহেদ 


১১২. মোসতাকীম 
১১৩. মোহাজের 


১১৪. মোজাহেদ 


১১৫. মাগফেরাত 


মৃত্যু 

সার্বভৌমত্ব, বিধান 

খণ পরিশোধের নির্ধারিত সময় 
কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট 
সময় 

মোহর টা 

তর মালে উত্তরাধকার 
বিশ্বাসী 


অংশীবাদী, পৌত্তলিক 

মোনাফেক, ভন্ড 

ধর্মান্তরিত 

একনিষ্ঠ ব্যক্তি 

আল্লাহ তায়ালার দিকে 

প্রত্যাবর্তনকারী 

দ্বীন থেকে সরে যাওয়া নাস্তিক 
মু 

সরল পথ 

জন্মভূমি ত্যাগ করে যিনি 

অন্যত্র চলে যান 

যে ব্যক্তি আল্লাহর পথে 

জেহাদ করে 


ক্ষমা করা 


www.alquranacademylondon.org 


অধ্যায় ১ £ আল্লাহ তায়ালা সৃষ্টিকূলের 


সূরা আল বাকারা ২৯, আল আনয়াম ১, 
৭৩, ১০১, আল আম্বিয়া ৩৩, আল মোমেনুন 
১২-১৪, আন নূর ৪৫, আল ফোরকান ২, 
লোকমান ১০, আর রহমান ১৪-১৫ 


অধ্যায় ২ £ আল্লাহ তায়ালা সৃষ্টিকুলের 
একমাত্র সাবর্ভৌম মালিক 

সূরা আলে ইমরান ২৬, আন নেসা ৫৩, 
আল মায়েদা ১৭, ৭৬, আন নাহল ৭৩, বনী 
ইসরাঈল ১১১,আল মোমেনূন ৮৮, সাবা ২২, 
আল ফাতের ১৩, আৰ ঝুমার ৪৩, আয 
যোখরুফ ৮৬, আল ফাতহ ১১, ১৪ 


অধ্যায় ৩ £ ভালো মন্দ সবকিছু আল্লাহর 
ইচ্ছায়ই সাধিত হয় 

সুরা আল মায়েদা ৪১, আল আ'রাফ ১৮৮, 
ইউনুস ৪৯, ১০৭, আর রা'দ ১৬, বনী 
ইসরাঈল ৫৬, আল ফোরকান ৩, আল ফাতহ 
১১, আল মোমতাহেনাহ ৪, আল জ্বিন ২১ 
অধ্যায় ৪ £ রেষেক শুধু আল্লাহর ইচ্ছায়ই 
বাড়ে কমে 

সুরা আল বাকারা ২১২, আল মায়েদা ৮৮, 
হুদ ৬, আর রা"দ ২৬, আল হাজ্জ ৫৮, আল 
আনকাবুত ১৭, ৬০, আর রোম ৪০, ফাতের 
৩, আল মোমেন ১৩, আশ শুরা ২৭, আয 
যারিয়াত ৫৮, আত ত্বালাক ৩, আল মুলক 
২১ 


অধ্যায় ৫ £ আল্লাহ তায়ালা ছাড়া কোনো 
মা'বুদ নেই 

সূরা আল বাকারা ১৬৩, ২৫৫, আলে ইমরান 
৬২, আন নেসা, ১৭১, আল মায়েদা ৭৩, আল 
আনয়াম ৪৬, আল আ'রাফ ৬৫, ইবরাহীম 
৫২, আন নাহল ২২, ৫১, বনী ইসরাঈল, ২২, 
আল কাহফ ১১০, আল আম্বিয়া ১০৮, আল 


হাজ্জ ৩৪, আল মোমেনূন ৯১, আন নামল ৬০, 
আল কাছাছ ৭১, ছোয়াদ ৬৫, হা-মীম আস 
সাজদাহ ৬, আয যোখরুফ ৮৪, আত তুর ৪৩ 
অধ্যায় ৬ £ আল্লাহ তায়ালাই শুধু গায়বের 
খবর জানেন 


সূরা আল বাকারা ৩৩, আল মায়েদা ১০৯, 
১১৬, আল আনয়াম ৫৯, ৭৩, আত তাওবা 
৭৮, ৯৪, ১০৫, ইউনুস ২০, হুদ ১২৩, আল 
কাহফ ২৬, আল ফাতের ৩৮, সাবা ৩, আল 
হুজুরাত ১৮ 

অধ্যায় ৭ £ রসূল (স.) গায়েব জানতেন না 
সুরা আল আনয়াম ৫০, আল আ'রাফ ১৮৭, 
১৮৮, আল জ্বিন ২৫ 

অধ্যায় ৮ ৪ আল্লাহ তায়ালা যাকে যতো ইচ্ছা 
দান করেন 

সূরা আলে ইমরান, ৩৭ 


অধ্যায় ৯ ৪ সভভান দানের ক্ষমতা একমাত্র 
আল্লাহ তায়ালার 


সূরা আশ শূরা ৪৯-৫০ 

অধ্যায় ১০ ৪ শেফাদানকারী হচ্ছেন একমাত্র 
আল্লাহ তায়ালা 

সূরা আশ শোয়ারা আয়াত, ৮০ 

অধ্যায় ১১ ৪ বিপদের সাথী একমাত্র আল্লাহ 
তায়ালা 

সূরা ইউনুস ১২, আল আম্বিয়া ৮৪, বনী 
ইসরাঈল ৫৬, আৰ ঝুমার ৩৮ 

অধ্যায় ১২ £ প্রার্থনা করতে হবে সরাসরি 
আল্লাহর কাছে 

সুরা আল আনয়াম ৪০-৪১, আল আ'রাফ ২৯, 


ইউনুস ১০৬, আর রা"দ ১৪, আল ফোরকান 
৬৮, আল মোমেন ১৪ 


অধ্যায় ১৩ ৪ আল্লাহ তায়ালাই বিপদথন্ত 


2 
এ 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 
সূরা আল বাকারা ১৮৬, আন নামল ৬২, আঝ | অধ্যায় ১০ ৪ শুরা কাউাঙ্গিলের প্রধান মহানবী 
সে.) 
সূরা আলে ইমরান ১৫৯ 


৩ 


অধ্যায় ২ ৪ নবীদের মানবরূপী মাবুদ মনে 
করা কুফরী 

সূরা আল মায়েদা ৭২-৭৪ 

অধ্যায় ৩ £ নিজেদের দিকে নয় বরং 


সূরা আলে ইমরান ৭৯ 


৪ £ রসূল সে.) সকল নবীদের মধ্যে (সূরা আল বাকারা ১৪৩ 


ও 
অধ্যায় ১৫ £ নবীদের নিজ ক্ষমতায় নয়; 


সুরা আল আহযাব ৪০, সাবা ৩৮ বরং আল্লাহর ইচ্ছায়ই তারা মোজেযা দেখাতে 
অধ্যায় ৫ ৪ রসূল (স.)-এর বিশেষ গুণাবলী | পারেন 


সুরা আত তাওবা ১২৮, আল আম্বিয়া ১০৭, [সূরা আল আনয়াম ১০৯, আর রাস্দ ৩৮ 
আল আহযাব ৪৫-৪৬, সাবা ২৮ তাকদীর 


অধ্যায় ৬ £ আল্লাহর রসূলের দায়িত্ব অধ্যায় ১ ৪ ভাগ্যলিখন সম্পর্কিত আলোচনা 
সূরা আলে ইমরান ২০, আল মায়েদা ৬৭, সুরা ইউনুস ৫, আল হেজর ২১, ৬০, আল 
আল মায়েদা ৯২, ৯৯, আর রা দ ৪০, আশ | মোমেনুন ১৮, আল ফোরকান ২, আল আহযাব 
শুরা ৮৪ ৩৮, সাবা ১৮, ইয়াসীন ৩৯, হা-মীম আস 
অধ্যায় ৭ ৪ রসুল সে.) হচ্ছেন নামাধীদের |সাজদা ১০, আশ শুরা ২৭, আল কামার ১২, 
ইমাম ৪৯, আল ওয়াকেয়া ৬০, আল মোষযান্মেল 
২০, আল মোরসালাত ২২, ২৩, আবাসা ১৯, 
সুরা আন নেসা ১০৯, আত তাওবা ১০৩ আল আ'লা ৩ 

অধ্যায় ৮ £ রসূল সে.) হচ্ছেন আল্লাহর আল কোরআন 


তরফ থেকে নিয়োগএাও বিচারক 

অধ্যায় ১ £ আল্লাহ তায়ালাই কোরআন 
সুরা আন নেসা ৬৫, ১০৫ অবতীর্ণ করেছেন 
অধ্যায় ৯ ৪ রণাঙ্গনের সেনাপতি আল্লাহর সূরা আল বাকারা ২৩, ৯৭, ১৮৫, আলে 
রসূল সে-) ইমরান ৩, ৭, 8৪, আন নেসা ৮২, আল 
সূরা আলে ইমরান ১২১, আন নেসা ৮৪, আল |মায়েদা ৪৮, আল আনয়াম ১৯, ৯২, ১১৪, 
আনফাল ৫৭, ৬৫ ১৫৫, আল আশরাফ ২, ইউনুস ৩৭, ৫৭, 


৩২ www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


হুদ ১৩-১৪, হুদ ৪৯, ইউসুফ ২, ১০২, 
ইবরাহীম ১, আন নাহল ৮৯, বনী ইসরাঈল 
৮২, ৮৮, ত্রোয়া-হা ২, ১১৩, আন নূর ৩৪, 
আল ফোরকান ১, আশ শোয়ারা ১৯২, আস 
সাজদা ২, ইয়াসীন ৫, সোয়াদ ২৯, আৰু 
ঝুমার ২৩, হা-মীম আস সাজদা ২, আশ শূরা 
৭, আয যোখরুফ ৩, আদ দোখান ৩, ৫৮, 
আত তুর ৩৩-৪, আল ওয়াকেয়া ৮০, আদ 
দাহর ২৩, আল কাদর ১ 


অধ্যায় ২ ৪ 
উদ্দেশ্য 


সূরা আলে ইমরান ১৩৮, আল মায়েদা ১৫-১৬, 
৪৮, আল আনয়াম ৯০, ১৫৭, ইউনুস ৫৭, 
আন নাহল ৬৪, ৮৯, বনী ইসরাঈল ৯-১০, 
৮২ 


অধ্যায় ৩৪ কোরআনের মোজেযা 


সূরা আল বাকারা ৫৫-৫৭, ৬০, ৬৩, ৬৫, 
৭২-৭৩, ২৪৩, ২৪৮, ২৫৯, ২৬০, আলে 
ইমরান ১৩, ৩৭, ৩৯-৪১, ৪৫-৪৬, ৪৯, 
১২৩-১২৫, আন নেসা ১৫৭, ১৫৭-১৫৮, 
১৫৯, আল মায়েদা ৬০, আল আরাফ 
১০৭-১০৮, ১১৫-১২২, ১৯৩০-১৩৩, ১৭১, 
আল আনফাল ৯, আত তাওবা ২৫-২৬, ৪০, 
হুদ ৩৬-৪৪, ৬৪-৬৮, ৬৯-৭৩, ৭৭-৮৩, 
৯৩-৯৫, ইউসুফ ২৩-২৭, ৮৩, ৯৩, ৯৪-৯৬, 
বনী ইসরাঈল ১, আল কাহফ ১০-১২, 
১৭-১৮, ২৫, ৬০-৬৩, মারইয়াম ১৬-১৭, 
২৪-২৫, ২৯-৩১, ত্বোয়া-হা ১৯-২২, ২৫-৩৬, 
৬৬-৭০, ৯৭, আল আম্বিয়া ৬৯, ৭৯, ৮১-৮২, 
আশ শোয়ারা ৬০-৬৬, আন নামল ৭-১২, 
১৬-১৯, ২০-২৮, ৩৭-৪০, ৪৮-৫১, আল 
কাসাস ৭-১৩, ২৪-৩৫, আল আনকাবুত ৫১, 
আল আহযাব ৯, সাবা ১০-১৪, আস সাফফাত 
১৪০-১৪৬, সোয়াদ ১৭, ৩৬-৩৮, ৪২-৪৩, 
আল মো’মেন ২৬-২৭, আদ দোখান ২৪, আয 
যারিয়াত ২৮, আন নাজম ১-১৮, আল কামার 
১, ৩৭, আল ফীল ১-৫ 


অধ্যায় ৪ £ কোরআন মোমেনদের জন্যে 
শেফা ও রহমত 


কোরআন মাজীদ নাযিলের 


সূরা আল ফাতেহ, ১-৭, আত তাওবা, ১৪-১৫, 
সূরা ইউনুস, ৫৭-৫৮, আন নাহল, ৬৯, বনী 
ইসরাঈল, ৮২, আল আম্বিয়া, ৮৩, আশ 
শোয়ারা,৭৮-৮২, ছোয়দ, ৪১, হা-মী-ম আস 
সাজদা, ৪৪ । 


ফেরেশতা 
অধ্যায় ১৪ ফেরেশতাদের দায়িত্ব কতর্য 


আল বাকারা ৩০-৩৪, ৯৭-৯৮, ১০২, আল 
আনয়াম ৯৩, আল আ'রাফ ২০৬, আর রাস্দ 
১১, আন নাহল ৪৯-৫০, মারইয়াম ৬৪, আল 
আম্বিয়া ১৯-২০, ২৬-২৯, আল ফোরকান 
২৫-২৬, আশ শোয়ারা, ১৯২-১৯৪, সাবা 
২২-২৩, ফাতের ১, আস সাফ্ফাত ১৬৪-১৬৬, 
আল মো'মেন ৭-৯, হা-মীম আস সাজদা 
৩৮, আশ শুরা ৫, আয যোখরুফ ৭৭, 
৮০, কফ ১৬-১৮, ১৯-২৬, আন নাজম 
২৬, তাহরীম ৬, আল হাক্কাহ ১৬-১৮, আল 
মোদ্দাসসের ৩০-৩১, আত তাকওয়ীর ১৯-২১, 
আল ইনফেতার ১০-১২, আল কদর ১৪ 


কেয়ামত 
অধ্যায় ১ ৫ কেয়ামতের আলামত 


(যেমন ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদের 
আবির্ভাব এবং পুনরায় হযরত ঈসা (আ.)-এর 
আগমন) 


সূরা আল কাহফ ৯৮-৯৯, আল আম্বিয়া ৯৬, 
আন নামল ৮২, আয যোখরুফ ৬১, আদ 
দোখান ১০-১১, মোহাম্মদ ১৮, আন নাজম 
৫৭-৫৮, আল কামার ১, আল মায়ারেজ ৬-৭ 


অধ্যায় ২ £ পুনরুথানের প্রয়োজনীয়তা ও 
তার প্রমাণ 


সুরা আল বাকারা ৭২-৭৩, ২৫৯-২৬০, আল 
আ'রাফ ২৯, ৫৭, আন নাহল ৩৮-৪০, ৭৭, 
বনী ইসরাঈল ৯৮-৯৯, আল কাহফ ২১, 
মারইয়াম ৬৬-৬৭, ত্বোয়া-হা ১৫, আল আম্বিয়া 
১০৪, আল হাজ্জ ৫-৭, আন নামল ৮৬, আল 
আনকাবুত ১৯-২০, আর রোম ১৯, ২৭, ৫০, 
সাবা ৩, ফাতের ৯, ইয়াসীন ৩৩, ৭৮-৮২, 
আস সাফ্ফাত ১১, সোয়াদ, ২৭-২৮, আৰ 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


ঝুমার ৪২, আল মোমেন ৫৭, হা-মীম আস 
সাজদা ৩৯, আদ দোখান ৩৯-৪০, আল 
জাসিয়া ২১-২২, আল আহকাফ ৩, ৩৩, ক্বাফ 
৬-১১, ১৫, আয যারিয়াত ১-৬, আত তুর 
১-১০, আল ওয়াকেয়া ৫৭-৬২, আল কেয়ামাহ 
৩-৪, ৩৬-৪০, আল মোরসালাত ১-৭, আন 
নাবা ৬-১৭, আন নাষেয়াত ২৭-৩২, আত 
তারেক ৫-৮, আত তীন ৪-৮ 


অধ্যায় ৩ ৪ মৃত্যুর পর থেকে কেয়ামত পরত 
সময়কালীন অবস্থা 


সুরা আল বাকারা ১৫৪, আলে ইমরান 
১৬৯-১৭১, আন নেসা ৯৭, আল আনয়াম 
৬২, আল আ'রাফ ৪০, আল মোমেনুন ১০০, 
আস সাজদাহ ১১, আল মোমেন ৪৬, ক্বাফ ৪ 


অধ্যায় ৪ £ শিঙ্গায় ফুৎকার 


সুরা আল আনয়াম ৭৩, আল কাহফ ৯৮-১০১, 
আন নামল ৮৭-৮৮, সোয়াদ ১৫, আঝ 
ঝুমার ৬৮, ক্বাফ ২০, ৪১-৪২, আল হা-ক্কাহ 
১৩-১৭ 


অধ্যায় ৫ ৪ ময়দানে হাশরের অবস্থা 


সূরা আল বাকারা ১১৩, ১৪৮, ১৭৪, ২১০, 
আলে ইমরান ১০৬-১০৭, আন নেসা ৪১-৪২, 
আল আনয়াম ৩১, ৩৬, ৩৮, আল আ'রাফ 
২৯, ৫৩, আত তাওবা ৩৪-৩৫, ইউনুস ৪, 
২৬-৩০, ৪৫, হুদ ১৮, ৯৮, ১০৩-১০৮, 
ইবরাহীম ৪৮-৫১, আল হেজর ২৪-২৫, বনী 
ইসরাঈল ৫২, ৭১-৭২, ৯৭, ১০৪, আল কাহফ 
৪৭, ৫২-৫৩, মারইয়াম ৩৭-৩৯, ৬৮-৭২, 
৮৫-৮৬, ৯৩-৯৫, তোোয়া-হা, ১০০-১১২, 
১২৪-১২৬, আল আম্বিয়া ৪০, ১০৩-১০৪, 
আল হাজ্জ ৭৮, আল মোমেনুন ১০০-১০১, 
আল ফোরকান ২২, ৩৪, আশ শোয়ারা 
৯০-৯৫, আন নামল ৮৩-৮৫, আল কাসাস 
৬৫-৭৫, আর রোম ১৪-১৬, ২২-২৫, 
৫৫-৫৭, আস সাজদা ৫, ইয়াসীন ৪৮-৫৯, 
আস সাফফাত ২০-২৬, আৰ ঝুমার ৭৫, 
আল মোমেন ১৫-১৭, আশ শুরা ৪৭, আয 
যোখরুফ ৬৬-৬৭, আদ দোখান, ৪০, কফ 
১১, আত তুর ৭-১২, 8৫, আল ক্বামার 


ক ৩৪ 


৬, আর রাহমান ৩৭-৪৪, আল ওয়াকেয়া 
১-৬, ৪৯-৫০, আল হাদীদ ১২-১৫, আত 
তাগাবুন ৯, আল কালাম ৪২-৪৩, আল 
হা-ক্কাহ ১-২, আল মায়ারেজ ১-১০, ৪৩-৪৪, 
আল মোষযান্মেল ১২-১৪, ১৭-১৮, আল 
মোদ্দাসসের ৮-১০, আল কেয়ামাহ ৭-১২, 
আল মোরসালাত ৮-১৫, আন নাবা ১৭-২০, 
৪০, আন নাযেয়াত ৬-৯, ১৩-১৪, ৩৪-৩৯, 
আবাসা ৩৩-৪২, আত তাকওয়ীর ১-১৪, আল 
ইনফেতার ১-৫, ১৫-১৯, আল মোতাফফেফীন 
১৫-১৭, আল ইনশেক্বাক ১-২, আল ফাজর 
২১-৩০, আয যেলযাল ১-৮, আল আদিয়াত 
৬-১১, আল কৃরেয়া ১-৫ 

অধ্যায় ৬ £ কেয়ামত দিবসের কঠোরতা এবং 
মানুষের ব্যাকুলতা 

সূরা আল মায়েদা ৩৬, আল আনয়াম ৩১, 
ইবরাহীম ৪২-৪৩, মারইয়াম ৩৯, ৭১, 
ত্বোয়া-হা ১০৮, আল আম্বিয়া ৪০, ৯৭, আল 
হাজ্জ ১-২, আন নূর ৩৭, আল ফোরকান 
২৭, সাবা ৩৩, আস সাফফাত ২০, ২২-২৩, 
আৰ ঝুমার ৪৭-৪৮, ৬০, আল মোমেন ১৮, 
হা-মীম আস সাজদা ২৯, আশ শুরা ২২, 
৪৫, আয যোখরুফ ৩৭-৩৯, আল জাসিয়া 
২৭-২৮, আয যারিয়াত ১৩-১৪, আত তুর 
৪৫-৪৬, আল কামার ৮, ৪৬, আল হাদীদ 
১৩-১৫, আল মুলক ২৭, আল কালাম ৪৩, 
আল হা-ক্কাহ ২৫-২৯, আল মায়ারেজ ১১-১৪, 
আল মোযযাম্মেল ১৭, আল মোদ্দাসসের ৯-১০, 
আল কেয়ামাহ ৭-১২, আদ দাহর ১০-১১, 
আল মোরসালাত ৩৭-৩৯, আন নাবা ৪০, 
আন নাযেয়াত ৮-৯, আবাসা ৩৪-৩৭, আত 
ত্বারেক ১০, আল গাশিয়াহ ১-৩, আল ফাজর 
২৩-২৬, আল লায়ল ১১, আয যেলযাল ৩, 


সূরা ইবরাহীম ৪৪-৪৫, আস সাজদাহ ১২, 
আশ শূরা ৪৪ 


অধ্যায় ৮ £ অনুসারীদের সাথে পাপিষ্ঠ 
নেতাদের শত্রুতা ও তাদের অক্ষমতা 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


সূরা আল বাকারা ১৬৬-১৬৭, আর রোম ১৩ 


অধ্যায় ৯ £ কেয়ামতের দিন কেউ কারো 
কাজে আসবে না 


সূরা আল বাকারা ১৬৫-১৬৭, আল আনয়াম 
৭০, ৯৪, ১৬৪, ইউনুস ২৭-৩০, ইবরাহীম 
২১-২২, আন নাহল ৮৬-৮৭, আল কাহফ 
৫২, মারইয়াম ৮১-৮২, আল মোমেনুন ১০১, 
আল ফোরকান ১৭-১৯, আশ শোয়ারা ৮৮, 
আল কাসাস ৬৩-৬৪, আল আনকাবুত ২৫, 
আর রোম ১৩, লোকমান ৩৩ সাবা ৩১-৩৩, 
৪২, ফাতের ১৪, ১৮, আস সাফফাত ২৫-৩৩, 
আল মোমেন ১৮, হা-মীম আস সাজদা ৪৮, 
আশ শুরা ৪৬, আয যোখরুফ ৬৭, আদ 
দোখান ৪১-৪২, আল আহকাফ ৬, ক্বাফ 
২৩-২৭, আল মোমতাহেনা ৩, আল হাক্কাহ 
২৫-৩৫, আল মায়ারেজ ১০-১৪, আবাসা 
৩৪-৩৬, আল ইনফেতার ১৯ 


অধ্যায় ১০ £ শাফায়াত কেবল আল্লাহর 


অনুমতিতেই পাওয়া যাবে 
সুরা আল বাকারা ৪৮, ২৫৪, ২৫৫, ইউনুস ৩, 
বনী ইসরাঈল ৭৯, মারইয়াম ৮৭, ত্োয়া-হা 


১০৯, আয যোখরুফ ৮৬, আন নাজম ২৬ 


অধ্যায় ১১ £ কেয়ামতের দিন মিথ্যা মা 'বৃদ, 
কাফের সম্প্রদায় এবং মুসলমানদের সাথে 
আল্লাহর কথাবার্তা 

সূরা আল মায়েদা ১০৯-১১৯, আল আনয়াম 
২২-২৩, ৩০, ৯৪, ১২৮-১৩০, আল আ'রাফ 
৬-৭, ইবরাহীম ৪৪-৪৫, আন নাহল ২৭-২৯, 
আল কাহফ ৪৮, তোয়া-হা ১২৫-১২৬, আল 
মোমেনুন ১০৫-১১৪, আল ফোরকান ১৭-১৯, 
আন নামল ৮৪, আল কাসাস ৬২-৬৬, আস 
সাজদাহ ১২-১৪, সাবা ৪০-৪২, ইয়াসীন 
৬০-৬৪, আস সাফফাত ২৪-২৫, আঝ 
ঝুমার ৫৯, হা-মীম আস সাজদা ৪৭, আল 
জাসিয়া ২৮, ক্বাফ ২২-২৯, আল মোরসালাত 
৩৮-৩৯ 


অধ্যায় ১২ ৪ কেয়ামতের দিনে হিসাব নিকাশ 
এহণ 


সূরা ইবরাহীম ৫১, আন নাহল ৯৩, বনী 
ইসরাঈল ১৩-১৪, আল কাহফ ৪৯, ১০৫, 


মারইয়াম ৩৯, আল আম্বিয়া ৪৭, লোকমান 
১৬, ইয়াসীন ৬৫, আল মোমেন ৭৮, আয 
যোখরুফ ১৯, 8৪, আর রাহমান ৩১, আল 
মোমতাহেনা ৩, আল গাশিয়াহ ২৬, আত 
তাকাছুর ৮ 

অধ্যায় ১৩ ৪ কেয়ামতের দিন পাপ পুণ্যের 
পরিমাপ 


সূরা আল আ'রাফ ৮-৯ 
অধ্যায় ১৪ £ আমলনামা নিধার্রণ 


সূরা আলে ইমরান ৩০, আল হা-ক্কাহ ১৯-২৯, 
আত তাকওয়ীর ৮-১০, আল ইনশেকাক 


অধ্যায় ১৫ £ আমল অনুযায়ী পুরকার ও 
শাতি নিশ্চিতকরণ 


সূরা আলে ইমরান ১৮৫, ইউনুস ৪, হুদ 
১০৬-১০৮, ১১১, আন নাহল ১১১, আল হাজ্জ 
৫৬-৫৭, আল মোমেনুন ১০২-১০৩, আন 
নূর ২৩-২৫, আন নামল ৮৫, ৯০-৯৩, আল 
আনকাবুত ১৩, আর রোম ১৪-২৩, ইয়াসীন 
৫৩-৫৪, আঝ ঝুমার ১০, ৭০, আল মোমেন 
১৭, ৫২, হা-মীম আস সাজদা ২৪, আল 
জাসিয়া ৩৪-৩৫, ক্বাফ ২৮-৩১, আত তুর 
১৬-১৭, আল ওয়াকেয়া ৭-৪৪, ৮৮-৯৪, 
আত তাগাবুন ৯-১০, আত তাহরীম ৭, আল 
হা-ক্কাহ ১৮-৩২, আল কেয়ামাহ ২২-২৫, আল 
মোরসালাত ১১-১৫, ৩৫-৩৯, আন নাযেয়াত 
৩৪-৪১, আয যেলযাল ৪-৮, আল কারিয়া 
৬-৯ 


অধ্যায় ১৪ জামাতের সাথে নামাযের হুকুম 
সূরা আল বাকারা, ৪৩ 

অধ্যায় ২ £ মাকামে ইবরাহীমে নামাযের 
হরুম 

সূরা আল বাকারা, ১২৫ 

অধ্যায় ৩৪ নামায হেফাযতের গুরুত্ব 


সুরা আল বাকারা, ২৩৮ সূরা আল মোমেনুন, 
আয়াত ২ 


অধ্যায় ৪ ৪ কসর নামায এবং যুদ্ধের ময়দানে 
নামাযের পদ্ধতি 


সূরা আন নেসা, ১০১-১০৩ 
অধ্যায় ৫৪ পাঁচ ওয়াক্ত নামাযের প্রমাণ 
সূরা বনী ইসরাঈল, ৭৮-৭৯ 


অধ্যায় ৬ £ প্রকাশ্য নামাযে মধ্যম আওয়াযে 
কেরাত পাঠের হুকুম 


বনী ইসরাঈল, ১১০ 
অধ্যায় ৭ নামাযের সময় 


সূরা তোয়া-হা, ১৩০ 

অধ্যায় ৮ ৪ নামাযে খু খু 

সূরা আল মোমেনুন, ২ 

অধ্যায় ৯৪ ব্যস্ততা আল্লাহথেমীদের নামাযে 
বাধা হয় না। 

সূরা আন নূর, ৩৭ 

অধ্যায় ১০ £ নামায অশ্লীল ও মন্দ কাজ 
থেকে বিরত রাখে 

সূরা আল আনকাবুত, ৪৫ 

অধ্যায় ১১৪ জুমার দিনে মাসজিদে যাওয়ার 
তাগিদ 


সুরা আল জুমুয়া, ৯ 
অধ্যায় ১২ ৪ লোক দেখানো নামাধীদের 
কঠোর শাড়ি 


সূরা আল মাউন, ৪-৬ 


+ ৩৬ 


অধ্যায় ১ £ যাকাত, সদকাহ এবং তা ব্যয়ের 
খাতসমূহ 
সুরা আল বাকারা ২১৫, ২৬৭, ২৭১, 
২৭৩-২৭৪, আল আনয়াম ১৪১, আত তাওবাহ 
৬০, আন নূর ৫৬, আল ফোরকান ৬৭, আর 
রোম ৩৯, আদ দাহর ৮-৯ 

রোযা 
অধ্যায় ১৪ রোযা, এ'তেকাফ এবং লায়লাতিল 
কাদর 


সুরা আল বাকারা ১২৫, ১৮৩-১৮৫, ১৮৭, 
আদ দোখান ৩-৫, আল কাদর ১-৫ 


হজ্জ 
অধ্যায় ১ ৪? কাবাঘরের প্রতি সন্মান এদ শর্ন 


সূরা আল বাকারা ১২৫, আলে ইমরান ৯৬-৯৭, 
আল হাজ্জ ২৬-২৭ 


অধ্যায় ২ £ হজ্জের মহান দিন 
সুরা আল বাকারা ১৯৭-১৯৯ 

অধ্যায় ৩ ৪ তওয়াফে যেয়ারতের বণর্না 
সূরা আল হাজ্জ, ২৯ 


অধ্যায় ৪ ৪ সাফা এবং 
দৌড়ানোর 


সূরা আল বাকারা, ১৫৮ 
অধ্যায় ৫ ৪ ওমরার বণর্না 
সূরা আল বাকারা ১৯৬ 


অধ্যায় ৬ £ ওমরায় মাথা মুভানো অথবা চুল 
ছাটা 


সুরা আল ফাতাহ, ২৭ 


অধ্যায় ৭ £ এহরাম বাধা অবস্থায় শিকার 
করা 


সূরা আল মায়েদাহ ১, ৯৫, ৯৬ 
অধ্যায় ৮ ৪ হজ্জে তামাতু 
সুরা আল বাকারা, ১৯৬ 


অধ্যায় ৯ £ কোরবানীর জন্যে নির্ধারিত পতি 
বাঁধা পশু 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


সূরা আল মায়েদা ৯৭, আল হাজ্জ ২৮ 
অধ্যায় ১০ £ কোরবানীর পশুর নিখুঁত হওয়া 
সুরা আল হাজ্জ, ৩০-৩৩, ৩৬-৩৭ 


অধ্যায় ১১ 2 হজ্জে যাওয়ার পথে বাধাথত 
হলে ফিরে যাওয়া 


সূরা আল বাকারা, আয়াত ১৯৬ 
নারী ও পারিবারিক জীবন 
অধ্যায় ১ ৪ পদার্র বিধান 


সূরা আন নূর, ২৭-৩১, ৫৮-৬০, আল আহযাব 
৫৩-৫৫, ৫৯ 


অধ্যায় ২ ৪ বিয়ের হুকুম 
সূরা আন নেসা, ৩ 

অধ্যায় ৩ £ যেসব মহিলাকে বিয়ে করা 
হারাম 

সুরা আল বাকারা ২২১, আন নেসা ২৩-২৪ 


অধ্যায় ৪ £ বিয়ের ওলী (অভিভাবক)-এর 
বণর্না 


সূরা আন নেসা, ২৫ 
অধ্যায় ৫ ৪ মোহরের বিধান 


সুরা আল বাকারা ২৩৬-২৩৭, আন নেসা ২৪, 
আল কাসাস ২৭-২৮, আল আহযাব ৫০ 


অধ্যায় ৬ ৪ মুসলমানদের অবিবাহিত থাকা 
উচিৎ নয় 


সুরা আন নূর, ৩২ 
অধ্যায় ৭ £ একাধিক ভ্রীর মাঝে ন্যায় 
ইনসাফ প্রতিষ্ঠা 


সূরা আন নেসা, ১২৯ 


অধ্যায় ৮ £ শিশুর মাতৃদুঞ্চ পান ও তা 


সূরা আল বাকারা ২৩৩, আল আহকাফ ১৫ 
অধ্যায় ৯ £ তালাকের বিধান 
সূরা আল বাকারা ২২৯, ২৩১, ২৩২ 
অধ্যায় ১০ £ তিন তালাকের আলোচনা 


সূরা আল বাকারা, ২৩০ 
অধ্যায় ১১ £ স্তীকে তালাকের অধিকার দেয়া 
সুরা আল আহযাব, ২৮-২৯ 


অধ্যায় ১২ যে তালাক থেকে ফিরে আসা 
যায় তার আলোচনা 


সূরা আল বাকারা, ২২৮ 

অধ্যায় ১৩ £ভ্রীর কাছে না যাওয়ার কসম 
সুরা আল বাকারা, ২২৬-২২৭ 

অধ্যায় ১৪ £ খোলা 'র বিধান 
সূরা আল বাকারা, ২২৯ 

অধ্যায় ১৫ £ যেহারের হুকুম 

সূরা আল মোজাদালাহ, ২-৪ 


অধ্যায় ১৬ £ স্বামী শ্রী একে অন্যের প্রতি 
ব্যভিচারের অভিযোগ করলে তা মিমাংশার 
পদ্ধতি 


সূরা আন নূর, ৬ 


অধ্যায় ১৭ £ ইদ্দতের বিধান 


সূরা আল বাকারা, ২২৮ 
অধ্যায় ১৮ ৪ বিধবার ইদ্দত 
সূরা আল বাকরা, ২৩৪, ২৪০ 


অধ্যায় ১৯ ৪ স্কামীগমন হয়নি এমন মহিলাদের 
জন্যে কোনো ইদ্দত নেই 


সূরা আল আহযাব, ৪৯ 


অধ্যায় ২০ £ অপ্রাপ্ত বয়স, বৃদ্ধা এবং 
গভর্বতীদের ইদ্দত 


সূরা আত ত্বালাক, ৪ 
অধ্যায় ২১ ৪ তালাকগ্রাগাদের খোরপোষ 
সূরা আত তালাক ৬-৭ 

দন্ডবিধি 
অধ্যায় ১ 2 হত্যার শাতি 
সূরা আল মায়েদা, ৪৫ 
অধ্যায় ২ ৪ চোরের শাস্তি 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


সুরা আল মায়েদা, ৩৮ 
অধ্যায় ৩ 2 সন্ত্রাসের শাস্তি 
সুরা আল মায়েদা, ৩৩ 


অধ্যায় ৪ ৪ ব্যভিচারের অপবাদ 


সূরা আন নেসা ১৫-১৬, আন নূর ২-৪ 
অর্থনীতি 


অধ্যায় ১ £ অছিয়ত এবং উভরাধিকারের 
বিধান 


সুরা আল বাকারা ১৮০-১৮২, ২৪০, আন 
নেসা ৭-৮, ১১-১২, ৩৩, ১৭৬, আল মায়েদা 
১০৬-১০৮, আল আনফাল ৭৫ 


অধ্যায় ২ ৫ ক্রয় বিক্রয়ের বিধি-বিধান 


সূরা আল বাকারা ১৯৮, ২৭৫, ২৮২-২৮৩, 
আন নেসা ২৯, আন নূর ৩৭, আল জুমুয়াহ, 
১০, আল মোষযাম্মেল ২০ 


অধ্যায় ৩ ৪ সুদের বণনা 


সূরা আল বাকারা ২৭৫, ২৭৮-২৮০, আন 
নেসা ১৬১ 


জেহাদ 
রসূল (স.)-এর স্বশরীরে অংশগ্রহণে 
সংঘটিত যুদ্ধসমূহ 
অধ্যায় ১ ৪ গাযওয়ায়ে বদর 


সূরা আলে ইমরান ১৩, আল আনফাল ৫-১৮, 
8১-৪৪, ৪৮ 


অধ্যায় ২ £ গাযওয়ায়ে ওহৃদ 


সূরা আলে ইমরান, ১২১-১২৭, ১৪০-১৪৩, 
১৫২-১৫৫, ১৬৫-১৭১ 


অধ্যায় ৩ ৪ গাযওয়ায়ে বনী নযীর 
সূরা আল হাশর, ২-৬ 

অধ্যায় ৪ ৪ গাযওয়ায়ে বদরে ছোগরা 
সূরা আলে ইমরান, ১৭২-১৭৫ 
অধ্যায় ৫ ৪ গাযওয়ায়ে আহযাব 
সূরা আল আহযাব ৯-২৫ 


৩৮ 


অধ্যায় ৬ ৪ গাযওয়ায়ে বনী কোরায়যা 
সূরা আল আহযাব, ২৬-২৭ 

অধ্যায় ৭ ৪ হোদায়বিয়ার সন্ধি এবং বাইয়াতে 
রেদওয়ান 

সূরা আল ফাতাহ, ১ 

অধ্যায় ৮ £ মকা বিজয় 

সূরা আন নাছর, ১ 

অধ্যায় ৯ ৪ গাওয়ায়ে হোনায়ন 
সূরা আত তাওবা, ২৫-২৬ 

অধ্যায় ১০ ৪ গাযওয়ায়ে তাবুক 

সূরা আত তাওবা, ৪২-৫৯, ৮১-৮৩, ৯০-৯৬ 
অধ্যায় ১১ £ গনীমতের মাল এবং ফাই-এর 
হকুম 

সূরা আল বাকারা ১৯০-১৯৪, ২১৭, আন নেসা 
৭১, ৭৫-৭৬, ৮৯-৯১, ৯৪, আল আনফাল ১, 
১২-১৩, ১৫-১৬, ৩৯, ৪১, ৪৫-৪৭, ৫৭-৫৮, 
৬০-৬১, ৬৭-৬৯, ৭২-৭৩, আত তাওবা ১-৭, 
১১-১২, ২৮-২৯, ৩৬-৩৭, ৪১, ৭৩-৭৪, 
আন নাহল ১২৬, আল হাজ্জ ৩৯-৪০, আল 
আহযাব ৬০-৬২, মোহাম্মদ ৪, আল হাশর 
৫-১০, আল মোমতাহেনা ১০-১১ 

অধ্যায় ১২ ৪ বিশ্বাসঘাতক এবং দুশমনদের 
সাথে ব্যবহার 


সূর আল আনফাল, ৫৬-৫৮ 


অধ্যায় ১৩ ৫ যুদ্ধের সময় শু পক্ষের সন্ধি 
এ্রত্তাব 


সূরা আল আনফাল, ৬০-৬৩ 


অধ্যায় ১৪ ৪ শক্রুর সাথে সম্পাদিত চুক্তি 
বাস্তবায়ন করা 


সূরা আত তাওবা, ১-৪ 


অধ্যায় ১৫ ৪ শত্রু নিরাপভা চাইলে তাকে 
নিরাপত্তা দেয়া 


সূরা আত তাওবা, আয়াত ৬ 


অধ্যায় ১৬ £ ইসলাম এহণে দুশমনকে বাধ্য 
না করা 


সূরা আল বাকারা, ২৫৬-২৫৭ 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


অধ্যায় ১৭ ৪ শত্রুর ওপর অত্যাচার এবং 
সূরা আল বাকারা ১৯০-১৯৪ 

বান্দার হক 
অধ্যায় ১ ৪ পিতামাতা, পাড়া প্রতিবেশী এবং 
সূরা আল বাকারা ১৭৭, আন নেসা ৩৬, আন 
নাহল ৯০, বনী ইসরাঈল ২৩-২৫, ২৬, ২৮, 
মারইয়াম ১৪, ৫৫, ত্বোয়া-হা ১৩২, আন 
নূর ২২, আল আনকাবুত ৮, আর রোম ৩৮, 
লোকমান ১৪-১৫, আল আহযাব ৬, আল 
হুজুরাত ১০, আত তাহরীম ৬, আল বালাদ 
১৫ 
অধ্যায় ২ £ ক্বামী-ক্রীর হক এবং পরস্পরিক 
সূরা আল বাকারা ১৮৭, ২২৩, ২২৯, ২৩১, 
২৩৩, আন নেসা ৩-৪, ১৯-২১, ৩৪-৩৫, 
১২৮-১৩০, আত তাগাবুন ১৪, আত ত্বালাক 
৬-৭ 
অধ্যায় ৩ ৪ চাকর, এতীম, মেসকীন এবং 
ভিক্ষুকদের হক 
সূরা আল বাকারা, ৮৩, ১৭৭, ২২০, 
২৬২-২৬৪, ২৭৩, ২৮০, আন নেসা ২-৬, 
৫-৬, ২৫, ৩৬, ১২৭, বনী ইসরাঈল ৩৪, 
আন নূর ২২, ৩৩, আর রোম ৩৮, আল হাশর 
৭, আল ফাজর ১৭-১৮, আল বালাদ ১৩-১৬, 
আদ দোহা ৯, আল মাউন ২-৩ 


অধ্যায় ৪ £ মেহমানদের হক 
সুরা আল কাহাফ, ৭৭ 
অধ্যায় ৫ £ শত্রুর হক 
সূরা আল মায়েদা, ৮, ৪১-৪২ 


অধ্যায় ৬ £ আল্লাহভীতিই হচ্ছে সম্মানের 
মানদন্ড 


সূরা আল বাকারা ৬২, আল আনয়াম ৫২-৫৩, 
আন নাহল ৯৭, আল কাহফ ২৮, আল 
হুজুরাত ১৩, আবাসা ১-১২ 


+৩৯ 


আদব 
অধ্যায় ১ ৪ আল্লাহর নাম স্মরণের আদব 
সুরা আল আনফাল, ২ 
অধ্যায় ২ £ কোরআনের আদব 


সুরা আল আ'রাফ ২০৪, আল আনফাল ২, 
আত তাওবা ১২৪ 


অধ্যায় ৩ £ রসূল (স)-এর মজলিসের 
আদব 


সুরা আল হুজুরাত, আয়াত ১-৩ 
অধ্যায় ৪ £ মাসজিদের আদব 
সুরা আন নূর, ৩৬-৩৭ 
অধ্যায় ৫ £ পিতামাতার আদব 
সুরা লোকমান, ১৪-১৫ 


অধ্যায় ৬ £ মুসলমান সমাজে নাগরিকদের 
মান ইযযতের সংরক্ষণ 


সূরা আল হুজুরাত, ১০-১২ 
অধ্যায় ৭ ৪ সালামের আদব 
সূরা আন নেসা, ৮৬ 


অধ্যায় ১ আল্লাহর কাছে প্রার্থনা করা 


সুরা আল ফাতেহা ৫, আল বাকারা, ১২৬, 
১২৭-১২৯, ২০১, ২৮৫, ২৮৬, আলে ইমরান 
৬, ৮, ২৬-২৭, ৫৩, ১৪৭, ১৯১-১৯৪, 
আল মায়েদা ১১৪, আল আ'রাফ ৮৯, ১২৬, 
১৫১, ১৫৫-১৫৬, আত তাওবা ১২৯, ইউনুস 
৮৫-৮৬, ৮৮, হুদ ৪১, ৪৭, ইউসুফ ১০১, 
ইবরাহীম ৪০-৪১, বনী ইসরাঈল ২৪, ৮০, 
আল কাহফ ১০, মারইয়াম ৪-৬, ত্রোয়া-হা 
২৫-২৬, ১১৪, আল আম্বিয়া ৮৩, ৮৭, ৮৯, 
১১২, আল মোমেনুন ২৬, ২৯, ৯৩-৯৪, 
৯৭-৯৮, ১০৯, ১১৮, আল ফোরকান ৬৫, 
৭৪, আশ শোয়ারা ৮৩-৮৭, ১১৮, ১৬৯, আন 
নামল ১৯, ৪৪, ৫৯, আল কাসাস ১৬-১৭, 
২১, ২৪, আল আনকাবুত ৩০, আস সাফফাত 
১০০, সোয়াদ ৩৫, আল মোমেন ৭-৯, আল 
আহ্‌কাফ ১৫, আল কামার ১০, আল হাশর 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


১০, আল মোমতাহেনা ৪-৫, আত তাহরীম 
৮, ১১, নূহ ২৪, ২৮, আল ফালাক ১-৫, আন 


সূরা আল বাকারা, ১৭১, ১৭-২০, ২৬১, 
২৬৪-২৬৬, আলে ইমরান ৫৯, ১১৭, আল 
আ'রাফ ১৭৬, ইউনুস ২৪, হুদ ২৪, ইবরাহীম 
১৮, ২৪-২৬, আন নাহল ৭৫-৭৬, ১১২, 
আল কাহফ ৩২-৪৩, ৪৫, আন নুর ৩৫, আল 
আনকাবুত ৪১, আর রোম ২৮, আৰ ঝুমার 
২৯, আল হাদীদ ২০, আল জুমুয়া ৫, আত 
তাহরীম ১১-১২ 


হালাল হারাম 


অধ্যায় ১ £ কোরআনে বণিত হালাল ও 
হারাম সমূহ 

সুরা আল বাকারা, ১৬৮, ১৭২, ১৭৩, আল 
মায়েদা, ১, ৩, 8-৫, ৮৭-৮৮, ৯০-৯২, ৯৬, 
১০০, আল আনয়াম, ১১৯-১২০, ১২২, ১৪৬, 
আল আ'রাফ, ৩২-৩৩, আন নাহল, ১১৪, 
১১৫, ১১৬, ১১৭। 


মোমেনের গুণাবলী 


অধ্যায় ১ £ কোরআনে বণিতি মোমেনের 


গুণাবলী 


সূরা আল বাকারা, ৩-৫, ২০৬, আলে ইমরান, 
২৮, আল আনফাল, আত্‌ তাওবা, ৭১-৭২, 
১১২, ২-৪, আর রা'দ, ১৯-২৪, আল হাজ্জ, 
৩৪-৩৫, আল মোমেনুন ১-১১, ৫৭-৬১, আল 
ফোরকান, ৬৩-৭৬, আল কাসাস ৫৩-৫৫ ৷ 


অধ্যায় ১ £ কোরআনে বণিতি মোনাফেকের 
চরিত্র বৈশিষ্ট্য 


সুরা আল বাকারা, ৮-১৬, ২০৪-২০৬, আলে 
ইমরান ২৩, ২৫, ১১৯, ১২০, আন নেসা 
88-৪৬, ৫১, ৬০-৬৬, ৭৭-৭৮, ৮১, ৮৮, 
৯১, ৯৭, ১৩৮, ১৪৫, আল মায়েদা ৪১, ৫২, 
৬১-৬৩, আনফাল ৫, ৬, ৪৯, তাওবা ৪২, 


৪ 
bod 


৪৩, ৪৭, ৪৮-৫৯, ৬১, ৬২, ৬৮, ৭৪-৮৯, 
৯০, ৯৩, ৯৪-৯৮, ১০১, ১০৭-১১০, ১২৪, 
১২৭, নূর ৪৭-৫৩, আনকাবুত ২-৪, ১০, ১১, 
আহযাব ১২-২০, ২৪, ৬১, ৭৩, মোহাম্মদ 
১৬, ২০, ২৯, ৩০, ৩১, ফাতাহ ৬, ১১-১৬, 


র|হুজুরাত ১৪, ১৬, ১৭, হাদীদ ১৩-১৬, মোজ 


1দালা ৭-১২, ১৪-১৮, ১৯-২০, হাশর ১১-১৪, 


সূরা আল বাকারা, ২১৬, ইল ইমরান ১৯০, 
১৯১, ১৯৩, ১৫৪, ১৭৭, ২১৭, ২৪৪, ১৩, 
১২১, ১২৮, ১৫১, ১৫৮, ১৬৫, ১৭২, আন 
নেসা ৭৪, ৭৬, ৮৪, ৯৫, ৯৬, ১০২, আনফাল 
৭-১৯, ৩৯, ৫৭, ৬০, ৬৫, ৬৬, ৬৭, আত 
তাওবা ৫, ১২-১৬, ২৪-২৬, ২৯, ৩৫, ৩৮-৪২, 
৭৩, ১২৩, হাজ্জ ৩৯, ৪১, ৭৮, ফোরকান ৫২, 
আনকাবুত ৬৯, আহযাব ২৫-২৭, মোহাম্মদ ৪, 
২০, ফাতাহ ২৫, হুজুরাত ১৫, হাদীদ ১০, ১৯, 
মোমতাহেনা ১, ৮, ৯, সফ ৪, ১১, তাহরীম ৯, 
মোযযাম্মেল ২০ 


কোরআনের ঘটনাসমূহ 
অধ্যায় ১ ৪ হযরত আদম ও হাওয়া (আ.) 
এবং ইবলীসের ঘটনা 


সুরা আল বাকারা ৩০-৩৯, ১০২, ১৬৮-১৬৯, 
২৬৮, আলে ইমরান ৩৩, আন নেসা ১২০, 
আল আ'রাফ ১১-২২, ২৭, ১৮৯, আল 
আনফাল ৪৮, ইউসুফ ৫, ৪২, আল হেজর 
১৭-১৮, ২৮-৪৪, আন নাহল ৬৩, বনী 
ইসরাঈল ৫৩, ৬১-৬৫, আল কাহফ ৫০-৫১, 
ত্োয়া-হা ১১৫-১২৪, আল হাজ্জ ৩-৪, ৫২, 
আন নূর ২১, আল ফোরকান ২৯, আশ শোয়ারা 
২১০-২১২, ২২১, ২২৩, সাবা ২০-২১, ফাতের 
৬, আস সাফফাত ৭-১০, সোয়াদ ৭১-৭৪, 
হা-মীম আস সাজদা ২৫, ৩৬, আয যোখরুফ 
৩৬-৩৭, মোহাম্মদ ২৫, আল মোজাদালা ১৯, 
আল হাশর ১৬-১৭, আন নাস ৪-৬ 


অধ্যায় ২ £ আদম (আ.)-এর সভানদের 
ঘটনা 


সূরা আল মায়েদা, ২৭-৩১ 


80 www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


অধ্যায় ৩ £ 
জাতির ঘটনা 
সূরা আলে ইমরান ৩৩, আল আনয়াম ৮৪-৯০, 
আল আ'রাফ ৫৯-৬৪, ইউনুস ৭১-৭৩, হুদ 
২৫-৪৮, ইবরাহীম ৯-১৭, বনী ইসরাঈল ৩, আল 
আম্বিয়া ৭৬-৭৭, আল মোমেনুন ২৩-২৯, আল 
ফোরকান ৩৭, আশ শোয়ারা ১০৫-১২০, আল 
আনকাবুত ১৪-১৫, আস সাফফাত ৭৫-৮৩, 
আয যারিয়াত ৪৬, আন নাজম ৫২, আল কামার 
৯-১৪, আল হাদীদ ২৬, আত তাহরীম ১০, আল 
হা-ক্কাহ ১১, নূহ ১-২৮ 

অধ্যায় ৪ £ হযরত হুদ (আ.) এবং আদ জাতি 
আল আ'রাফ ৬৫-৭২, হুদ ৫০, ইবরাহীম 
৯-১৭, আল ফোরকান ৩৮-৩৯, আশ শোয়ারা 
১২৩-১৩৯, আল আনকাবুত ৩৮, হা-মীম 
আস সাজদা ১৩-১৬, আল আহকাফ ২১-২৬, 
আয যারিয়াত ৪১-৪২, আন নাজম ৫০, আল 
কামার ১৮-২০, আল হাক্কাহ ৪-৮, আল 
ফাজর ৬-১৩ 

অধ্যায় ৫ £ হযরত সালেহ (আ.) এবং সামুদ 
জাতি 

সুরা আল আ'রাফ ৭৩-৭৯, হুদ ৬১-৬৭, 
ইবরাহীম ৯-১৭, আল হেজর ৮০-৮৪, আল 
ফোরকান ৩৮-৩৯, আশ শোয়ারা ১৪১-১৫৮, 
আন নামল ৪৫-৫৮, আল আনকাবুত ৩৮, 
হা-মী-ম আস সাজদা ১৩-১৪, ১৭-১৮, আয 
যারিয়াত ৪৩-৪৫, আন নাজম ৫১, আল 
কামার ২৩-৩১, আল হা-ক্কাহ ৪-৫, আল 
ফাজর ৯-১৩, আশ শামস ১১-১৫ 

অধ্যায় ৬ £ হযরত ইবরাহীম (আ.)-এর 
ঘটনা 

সূরা আল বাকারা ১২৪-১৩২, ১৩০-১৩৬, 
২৫৮, ২৬০, আলে ইমরান ৬৫-৬৭, আন 
নেসা ১২৫, আল আনয়াম ৭৪-৯০, আত 
তাওবা ১১৪, হুদ ৬৯-৭৬, ইউসুফ ৬, 
ইবরাহীম ৩৫-৪১, আল হেজর ৫১-৬০, 
আন নাহল ১২০-১২৩, মারইয়াম ৪১-৪৯, 
আল আম্বিয়া ৫১-৫৩, আল হাজ্জ ২৬-২৭, 
আশ শোয়ারা, ৬৯-৮৭, আল আনকাবুত 
১৬-২৭, ৩১-৩২, আস সাফফাত ৮৩-১০৬, 
সোয়াদ ৪৫-৪৭, আয যোখরুফ ২৬-২৭, 
আয যারিয়াত ২৪-৩২, আল হাদীদ ২৬, আল 


£ হযরত নূহ (আ.) এবং তার 


KS 
ক 


অধ্যায় ৭৪ হযরত লূত (আ.)-এর ঘটনা 
সুরা আল আনয়াম ৮৬-৯০, আল আ'রাফ 
৮০-৮৪, হুদ ৭৪-৮৩, আল হেজর ৫৮-৭৭, 
আল আম্বিয়া ৭৪-৭৫, আশ শোয়ারা 
১৬০-১৭৩, আন নামল ৫৪-৫৮, আল 
আনকাবুত ২৮-৩০, ৩৩-৩৫, আস সাফফাত 
১৩৩-১৩৮, আয যারিয়াত ৩২-৩৭, আল 
কামার ৩৩-৩৮, আত তাহরীম ১০ 

অধ্যায় ৮ £ হযরত ইসমাঈল (আ.)-এর 
ঘটনা 

সূরা আল বাকারা ১২৫-১২৯, ১৩৩, আল 
আনয়াম ৮৬-৯০, মারইয়াম ৫৪-৫৫, আল 
আম্বিয়া ৮৫, আস সাফফাত ১০১-১০৭, 
সোয়াদ ৪৮ 

অধ্যায় ৯ £ হযরত ইসহাক (আ.)-এর ঘটনা 
সূরা আল বাকারা ১৩৩, আল আনয়াম 
৮৪-৯০, ইউসুফ ৬, আল আম্বিয়া ৭২-৭৩, 
আস সাফফাত ১১২-১১৩, সোয়াদ ৪৫-৪৭ 
অধ্যায় ১০ ৪ হযরত ইয়াকুব এবং ইউসুফ 
(আ.)-এর ঘটনা 


সূরা আল বাকারা ১৩২, আলে ইমরান ৯৩, 
আল আনয়াম ৮৪-৯০, ইউসুফ ৪-১০১, 
আল আম্বিয়া ৭২-৭৩, সোয়াদ ৪৫-৪৭, আল 
মোমেন ৩৪ 


2 


অধ্যায় ১১ £ হযরত শোয়ায়ব (আ.), 
আসহাবে আইকা এবং মাদইয়ানবাসীর 
ঘটনা 

সুরা আল আ'রাফ ৮৫-৯৩, হুদ ৮৪-৯৫, আল 
হেজর ৭৮-৭৯, আশ শোয়ারা ১৭৬-১৮৯, 
নিরিহ ৩৬-৩৭ 

অধ্যায় ১২ ৪ হযরত মুসা আ.), হারুন 
(আ.), বনী ইসরাঈল, ফেরআউন এবং 
হামানের ঘটনা 

সুরা আল বাকারা ৪৭-৬১, ৬৩-৭৫, ৮৪-৮৭, 
৯২-৯৩, ১০৮, ১৩৬, ২৪৩-২৫১, আন নেসা 
১৫৩-১৫৬, ১৬৪, আল মায়েদা ১২-১৩, 
২০-২৫, ৩২, ৪৫, ৭০-৭১, ৭৮-৭৯, আল 
আনয়াম ৮৪-৯০, ১৪৬, ১৫৪, ১৫৯, আল 
আ'রাফ ১০৩-১৫৭, ১৫৯-১৭১, আল আনফাল 
৫৪, ইউনুস ৭৪-৯৩, হুদ ৯৬-৯৯, ১১০, 
ইবরাহীম ৫-৬, ৮, আন নাহল ১২৪, বনী 
৪১ 


www.alquranacademylondon.org 


সংক্ষিপ্ত বিষয়সূচী 


ইসরাঈল ২-৭, ১০১-১০৪, আল কাহফ 
৬০-৮২, মারইয়াম ৫১-৫৩, ত্বোয়া-হা ৯-৯৮, 
আল আম্বিয়া ৪৮-৪৯, আল মোমেনুন ৪৫-৪৯, 
আল ফোরকান ৩৫-৩৬, আশ শোয়ারা 
১০-৬৬, আন নামল ৭-১৪, আল কাসাস 
৩-৪৮, আল আনকাবুত ৩৯-৪০, আস সাজদা 
২৩-২৪, আল আহযাব ৬৯, আস সাফফাত 
১১৪-১২২, আল মোমেন ২৩-৪৫, আয 
যোখরুফ ৪৬-৫৬, আদ দোখান ১৭-৩৩, আল 
জাসিয়া ১৬-১৭, আয যারিয়াত ৩৮-৪০, আল 
কামার ৪১-৫৫, আস সাফ্‌ ৫, আল জ্ুমুয়া 
৫-৬, আত তাহরীম ১১, আল হাক্কাহ ৯-১০, 
আল মোষযান্মেল ১৫-১৬, আন নাযেয়াত 
১৫-২৫, আল ফাজর ১০-১৩ 

অধ্যায় ১৩ ৪ কারুনের ঘটনা 

সূরা আল কাসাস ৭৬-৮২, আল আনকাবুত 
৩৯-৪০, আল মোমেন ২৩-২৪ 

অধ্যায় ১৪ ৪ হযরত দাউদ এবং সোলায়মান 
(আ.)-এর ঘটনা 

সূরা আল বাকারা ১০২, ২৫১, আন নেসা ১৬৩, 
আল মায়েদা ৭৮, আল আনয়াম ৮৪-৯০, আল 
আম্বিয়া ৭৮-৮২, আন নামল ১৫-৪৪, সাবা 
১০-১৪, সোয়াদ ১৭-২৬, ৩০-৪০ 

অধ্যায় ১৫ £ হযরত ইউনুস (আ.)-এর 
ঘটনা 

আল আনয়াম ৮৬-৯০, ইউনুস ৯৮, আল 
আম্বিয়া ৮৭-৮৮, আস সাফফাত ১৩৯-১৪৮, 
আল কালাম ৪৮-৫০ 


অধ্যায় ১৬ £ হযরত ইদরীস (আ.)-এর 
ঘটনা 


সূরা আল আনয়াম ৮৫-৯০, মারইয়াম 
৫৬-৫৭, আল আম্বিয়া ৮৫, আস সাফফাত 
১২৩-১৩২ 

অধ্যায় ১৭ £ হযরত আইয়ুব (আ.)-এর 
ঘটনা 

সূরা আল আনয়াম ৮৪-৯০, আল আম্বিয়া 
৮৩-৮৪, সোয়াদ ৪১-৪৪ 

অধ্যায় ১৮ হযরত যাকারিয়া এবং ইয়াহইয়া 
(আ.)-এর ঘটনা 

সূরা আলে ইমরান ৩৮-৪১, আল আনয়াম 


৪২ 


৮৫-৯০, মারইয়াম ৬-১৫, আল আম্বিয়া 
৮৯-৯০ 
অধ্যায় 


১৯ £ হযরত আল-ইয়াসা'য়া 


(আ.)-এর ঘটনা 

আল আনয়াম, ৮৬-৯০, সোয়াদ ৪৮ 

অধ্যায় ২০ £ হযরত হুল কেফল (আ.)-এর 
ঘটনা 


সূরা আল আম্বিয়া ৮৫, সোয়াদ ৪৮ 

অধ্যায় ২১ £ হযরত ওযায়র (আ.)-এর ঘটনা 
সুরা আল বাকারা ২৫৯, আত তাওবা ৩০ 
অধ্যায় ২২ ৪ হযরত ঈসা (আ.) এবং 
মারইয়াম (আ.)-এর ঘটনা 

সূরা আল বাকারা ৮৭, ১৩৬, আলে ইমরান 
৩৫-৩৭, ৪২-৫৯, আন নেসা ১৫৬-১৫৯, 
১৭১, আল মায়েদা ৪৬, ৭২, ৭৫, ৭৮, 
১১০-১১৮, আল আনয়াম ৮৫-৯০, আত 
তাওবা ৩০, মারইয়াম ১৬-৩১, আল আম্বিয়া 
৯১, আল মোমেনুন ৫০, আয যোখরুফ 
৫৯-৬১, আল হাদীদ ২৭, আস সাফ ৬, ১৪, 
আত তাহরীম ১২ 

অধ্যায় ২৩ £ হযরত লোকমান (আ.)-এর 
ঘটনা 


সূরা লোকমান ১২-১৯ 

অধ্যায় ২৪ ৪ যুলকারনায়নের ঘটনা 
সূরা আল কাহফ ৮৩-৯৮ 

অধ্যায় ২৫ ৪ কাওমে সাবার ঘটনা 
সূরা আন নামল ২০-৪৪, সাবা ১৫-২১ 
অধ্যায় ২৬ £ আসহাবুল উখদুদ-এর ঘটনা 
সূরা আল বুরূজ, আয়াত ৪-১১ 

অধ্যায় ২৭ ৪ আসহাবে কাহাফ এবং 
রকীম-এর ঘটনা 

সূরা আল কাহফ ৯-২২, ২৫ 

অধ্যায় ২৮ £ হারত এবং মারতের ঘটনা 
সূরা আল বাকারা ১০২ 

অধ্যায় ২৯ ৪ আসহারুর রাচ্ছ-এর ঘটনা 
সূরা আল ফোরকান ৩৮-৩৯, কফ ১২-১৪ 
অধ্যায় ৩০ £ আসহাবে ফীল-এর ঘটনা 
সুরা আল ফীল ১-৫17] 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ 

সূচীপত্র ও নুযুলের ধারাবাহিকতা 
পৃষ্ঠা নাযিঃ ত্রঃ নং | ক্রমিক নং সূরার নাম 
২৯. 


৩০. 


৩১. 
৩২. 
৩৩. 


৩৪. 
. সূরা আল আ'রাফ ৩৫. 
. সূরা আল আনফাল ৩৬. 

সুরা আত তাওবা 


৭৪৩ www.alquranacademylondon.org 


ক্রমিক নং সুরার নাম 
৮৭. সুরা আল আ'লা 
৮৮, 


৮৯. 


৯০, 


৯১. 
৯২. 
৯৩. 
৯৪. 
৯৫. 
৯৬. 


৯৭. 
৯৮. 
৯৯, 


৪৪ www.alquranacademylondon.org 


Ja ডি 


AN 


১২ 
ভি 


at 


১152 
www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা আল ফাতেহা, সুরা আল বাকারা 


০2 55 E> 


৪১৯0 ৯৮5 4৮০ 


& 5 IAT 4) A | 
k Oy ye jal fl 
‘ ৰ্‌ - y LATIN এপ ৬০৮৩৮ : 
| RT তিনি ৪০০ [চিত | 
॥| ৩. তিনি পরম দয়ালু, অতি মেহেরবান, 


৪. তিনি বিচার দিনের মালিক । 


৫. (হে প্রভু,) আমরা তোমারই বন্দেগী করি এবং ৬৮৪ ৮27 { 
তোমার কাছেই আমরা সাহায্য চাই । © un Bl eed ad) : 


৬. তুমি আমাদের (সরল ও) অবিচল পথটি দেখিয়ে & A HG 


৭. তাদের পথ- যাদের ওপর তুমি অনুখহ +44, ১৭ 42-৭0" | 
| করেছো, তাদের (পথ) নয়- যাদের ওপর ১ 0৮০৪০ ht ad 9১০ | 
অভিশাপ দেয়া হয়েছে এবং (তাদের পথও নয়) HALT পাপ ॥ 

| যারা পথভ্রষ্ট হয়ে গেছে। ০০1]1 9০০৭০ [ক 
[ 


৯১৯50 ১৮০০) 4: 


১. আলিফ লা-ম মী-ম। (op \ 
| ২. (এই) সেই (মহা আল কোরআন), তা নবাবের বার 
(জানো ) সন্দেহ নৌ আরা ভি করে ০৪০ ১০৯৪ EY 1 35 | 


(এই কিতাব কেবল) তাদের জন্যেই পথপ্রদর্শক, ঠ তে ৃ 


৩. যারা গায়বের ওপর ঈমান আনে, যারা নামায 8.1917+৮25, *চ]1) 755 22০5 খু | 
| প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা hl 2০৯৭9 ৩৮245548071 | 
{| তা থেকে (আমার নিদের্শিত পথে) ব্যয় করে, © UHL ed) lee) { 
|| ৪. যারা তোমার ওপর যা কিছু নাযিল করা হয়েছে 4.18144 511 7,171,404 22 পদ | 
|| অর ওপর দা আনে) তোমার ০0391941৯41 4571০ ০959 ৬৭১1 | 
{| আগে (অন্য নবীদের ওপর) যা কিছু নাযিল করা LE LEE 
|| হয়েছে তার ওপরও, (সর্বোপরি) তারা পরকালের 0১09 HA 8১51395 LS ৬০ | 
{| ওপর দৃঢ় বিশ্বাস রাখে। 


{| ৫. (সত্যিকার অর্থে) এ লোকগুলোই তাদের মালিকের ০ 5115 2৮g 
কাছ থেকে (পাওয়া) হেদায়াতের ওপর রয়েছে এবং জী 29 ps Ot SL I 


18588555585 নিশি 


{| ৬. যারা (এ বিষয়গুলোকে) নিশ্চিত অস্বীকার করে, 12 ZAZA A 


{| তাদের তুমি (পরকালের কথা বলে) সাবধান করো 1৮97১১5৮৪৮০ 955 br ao | 
আর না করো, (কার্যত) উভয়টাই তাদের জন্যে সমান রি 
(কথা), এরা (কখনো) ঈমান আনবে না। 9০94 ১১১৩-/ | 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


: ৭. (ক্রমাগত কুফরী করার কারণে) আল্লাহ 
{| তায়ালা ত তাদের মন ও শোনার ওপর মোহর 
{| মেরে দিয়েছেন, এদের দেখার ওপরও আবরণ পড়ে 
॥ আছে এবং তাদের জন্যে (পরকালের) কষ্টদায়ক 


শাস্তি রয়েছে। 


ড় চালান APD 1৮ তের 
us Ls bse SEAS | 


GBA পা গু. প্র্পা & পরি BL 


ও ০৪৪০ ৮1$০258752) 


৮. মানুষদের মাঝে কিছু (লোক এমনও) আছে যারা 
(মুখে) বলে, আমরা আল্লাহ তায়ালা ও পরকালের 
ওপর ঈমান এনেছি, (অথচ) এরা (কিন্তু মোটেই) 
ঈমানদার নয় । 


1-2/-50 AS 


[52159415531 dtr ple) 


৯. (ঈমানের কথা বলে) এরা আল্লাহ তায়ালা ও 
তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে, (মূলত 
এ কাজের মাধ্যমে) তারা অন্য কাউকে নয়, নিজে 
দেরই ধোকা দিয়ে যাচ্ছে, (যদিও এ ব্যাপারে) তাদের 
কোনো চৈতন্য নেই। 


০০৯4 29০1৯ (0194. ul ০০০৯৪ 


949১৯8৭ | 


১০. এদের মনের ভেতর রয়েছে (এক ধরনের 
মারাত্মক) ব্যাধি, (প্রতারণার কারণে) অতপর আল্লাহ 
তায়ালা (এদের সে) ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, তাদের 
জন্যে রয়েছে পীড়াদায়ক আযাব, কেননা তারা মিথ্যা 
বলছিলো । 


ADs টি ০০ পাপ গ LDA APD 


At gclsye al ০০১১০০৯১৭০9 ৬ 


UE পার্ট রা 15577 


9 09941904411 


১১. তাদের যখন বলা হয়, তোমরা (এই শান্তিপূর্ণ) 
যমীনে অশান্তি (ও বিপর্যয়) সৃষ্টি করো না, তখন তারা 
বলে, না, আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারী | 


9,৩81 ৬3০২54০0955 


৪০৯4০ = lf 


১২. জেনে রেখো এরাই হচ্ছে আসল বিপর্যয় 
সৃষ্টিকারী, কিন্তু তারা (বিষয়টা) বুঝে না। 


৬ /--৩ DA tc ত৯ ০০79৯, ০ ৮ ০ 


949১৭) ৩519 Ii 2 St Y yf 


১৩. তাদের যখন বলা হয়, অন্য লোকেরা যেমন 
ঈমান এনেছে তোমরাও তেমনিভাবে ঈমান আনো, 
(তখন) তারা বলে (হে নবী, তুমি কি চাও), আমরাও 
নির্বোধ লোকদের মতো ঈমান আনি? জেনে রেখো, 
(আসল) নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও 
তারা (এ কথাটা) জানে না! 


[16421 ০300০205105 
EA BNC 02৫ 


৩ /১-৪৫/১৮ DA 


© ০৪০০৪ ৪19 


১৪. (মোনাফেকদের অবস্থা হচ্ছে,) তারা যখন 
ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা 
{| ঈমান এনেছি, (আবার) যখন একাকী তাদের 
{| শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা 
{| অবশ্যই তোমাদের সাথে আছি, (ঈমানের কথা বলে 
| ওদের সাথে) আমরা ঠাট্টা করছিলাম মাত্র! 


পপ বেলা fst ৮9৮৫ পা) পা 


EEE IG lags 


DAS AD ABs BD Ac A Alt 


৩০৪০1১৮5011216৮৮৮৫1 | 


AAD AzADp K 


| , আল্লাহ্‌ তায়ালা তাদের অবকাশ দিয়ে 
রেখেছেন, তারা তাদের বিদ্রোহে উন্ররান্তের ন্যায়ই 
॥] ঘুরে বেড়াচ্ছে। 


৪268৮5৩৩2০6১258 


© Ug 


I 
| 
১৬. এরা (জেনে বুঝে) হেদায়াতের বিনিময়ে ,». 
| গোমরাহী কিনে নিয়েছে, তাদের এ ব্যবসাটা 
{| (কিন্তু) মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক 


1৮71 এ 


AA AAP AMD পা পা ASD. 


৬৬৯৮ aa 1A = ০০০৯৪) 


সস 
WW W 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
১৭. এদের উদাহরণ হচ্ছে সে (হতভাগ্য) ব্যক্তির 18404 এ ৮৮ ৮০৫৫৮ 
মতো, যে (অন্ধকারে) আগুন জ্বালাতে চাইলো, যখন [৮৩5 ৭9568৯101০2 
তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে +০০ পুর্ণ 2 ০% 

দিলো, তখন (হঠাৎ করে) আল্লাহ তায়ালা তাদের ASTI 253 af ০৯ বিল 


(কাছ থেকে) আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের ৪০১০3 li 


১৮. (এদের অবস্থা হচ্ছে,) এরা (কানেও) শোনে LAD Az ২ ৯৮ গ ৯০ 2০18 
না, (চোখেও) দেখে না, (মুখ দিয়ে) কথাও বলতে ০9৯৯১ 314৪১ (০০৪০ re 
পারে না, এরা (সঠিক পথের দিকেও) ফিরে আসবে 

না। 


১৯. অথবা (এদের উদাহরণ হচ্ছে), আসমান থেকে BAAD GALT 21292 A ৮55 Wocshs 
নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে অন্ধকার, ৭৬১০০১০৪০৪৮ ৩০০ঠ 
মেঘের গর্জন ও বিদ্যুতের চমক । বিদ্যুতের গর্জন ও ৮৮ পর্বত pale 
মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আংগুল Gl hid asl ০০ 
ঢুকিয়ে রাখে, আল্লাহ্‌ তায়ালা (কিন্তু) কাফেরদের 77 এ 
(সকল দিক থেকেই) ঘিরে রেখেছেন। ৩৬৭ © oy bse lyr SL 


২০. মনে হয় এখনই বিদ্যুত এদের চোখকে নিম্প্রভ at ADD AD whe Doehe DNA, Dae 
করে দেবে; (এ অবস্থায়) আল্লাহ তায়ালা যখন এদের £৯) ৯২ 51১3 
জন্যে একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার 12 21611417 3,05 10254 
মধ্যে চলতে থাকে, আবার যখন তিনি তাদের ওপর “9 ৮৪৯০৮1199১4 198৮৯] 
অন্ধকার চাপিয়ে দেন তখন এরা (একটু থমকে) , ডি 14 পা Aa 
দীড়ায়; অথচ আল্লাহ তায়ালা চাইলে তাদের শোনার সি AI ৪59 


ws cob, SB 


ও দেখার (ক্ষমতা) ছিনিয়ে নিতে পারতেন; নিশ্চয়ই © 243 wtf | ট 
আল্লাহ তায়ালা সবকিছুর ওপর ক্ষমতাবান । ৪৮১ ৪০৫৬ ue 


২১. হে মানুষ, তোমরা তোমাদের রব-এর এবাদাত * 2777 * Bz A 2PM পতি 
করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা AE CHAD hit Wal 


ছিলো তাদের (সবাইকে) পয়দা করেছেন, আশা করা ০4" 1: A 
যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। ৩9 ০ ado 


টি টিপ ad A 


২২, (তিনিই সেই মহান রব), যিনি যমীনকে 5150 ANIA GS এ০। 


তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের H 469০0 slo sete 70 


জীবিকার ব্যবস্থা করলেন, অতপর তোমরা জেনে বুঝে 4 48191 13 
(এ সব কাজে কাউকে) আল্লাহ তায়ালার সমকক্ষ ” রি Ao ১১৮০৬ 
বানিয়ো না। ৪ ০০০১৮91১1০3 


২৩. আমি আমার বান্দার ওপর যে কিতাব নাযিল > ॥ 1 অ A AAD ৯) 
করেছি, তার (সত্যতার) ব্যাপারে যদি তোমরা কোনো (04০৫ 00505 DE ASU 
সন্দেহে থাকো তাহলে যাও- তার মতো (করে ) ৮৪৩5০ ১৪ Aw ADM 
একটি সূরা তোমরা (রচনা করে) নিয়ে এসো, আল্লাহ 408 15-১9-444০ ০০৪০৪ 1975 
তায়ালা ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে 1 /১-০/১-5 ০0 AD AW 
(প্রয়োজনে) তাদেরও ডাকো, যদি তোমরা সত্যবাদী © nie ol wf ৬১9১ ০০ 
হও! 


পারা ১ আলিফ লা-ম মী-ম *%৪ www.alquranacademylondon.org 


»৪ওয়াকফে লাষেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
২৪. আর তোমরা যদি তা না করতে পারো এবং DD cL ,/-০৮/১ ০ ৯ পর্ণ ১ ৮/১০৮ চু A 
(এটা জানা কথাই যে) তোমরা তা কখনোই করতে 2 3011 19875 2৯৮৮5 রানা ০৮ 
পারবে না, ডাহলে তোমরা (দাহাযামের) সেই কঠিন eft কচি 65) ES 2221 


এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্যে যারা 
আল্লাহ তায়ালাকে অস্বীকার করে । ও ny রি 


Wor 


ও ও বত ক ULSI LS 
নী দিয়ে রণ অহিত তত বাকল যব আর 0258 2০6৩০০১৯০০৫ 
4১ Gu Ge (546, 33856 ৩০108) 
পনি বান 
অনতকান ধরে বহন সিল লিখন ৪০১১0591748 


২৬. নিসন্দেহে আল্লাহ তায়ালা মশা কিংবা তার ত দ+₹” - 

চাইতে ওপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও LICL Mf IN Bot 
লজ্জা বোধ করেন না; যারা (আল্লাহর কথায়) বিশ্বাস ॥০০৷ = i: G0 Ha RB 
স্থাপন করে তারা জানে, এ সত্য তাদের মালিকের 9:51 0201114045855058555 
পক্ষ থেকেই এসেছে, আর যারা (আগেই) সত্য BO 
অস্বীকার করেছে তারা (একে না মানার অজুহাত Adele es ce GS ০০9০ 


দিতে গিয়ে) বলে, আল্লাহ তায়ালা এ উদাহরণ দ্বারা En LAER Dea RAB 
কি বুঝাতে চান? (আসলে) একই (জিনিস) দিয়ে SE des BS CONS bie 
অনেক লোককে তিনি গোমরাহ করলেও বহু লোককে টা 

তিনি (আবার) এ দিয়ে হেদায়াতের পথও দেখান, (2 9১1০42৫ 5 2,159 2s 
আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য ০৭9" ৮ ১৩৪: 


কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। & nk ill Vlas des 


২৭. (অপরদিকে) যারা আল্লাহর ফরমান মেনে চলার AAA dhs পতন তু 
প্রতিশ্রুতি দেয়ার পর তা ভংগ করে, (ব্যক্তি ও 22 wad 
সমাজে) আল্লাহ তায়ালা যেসব সম্পর্ককে মযবুত 4+; EE SNE 
করতে বলেছেন তা তারা ছিন্ন করে, (সর্বোপরি) Ue 52 07321520555 
যমীনে অহেতুক বিপর্যয় করে; এরাই হচ্ছে , 

(আসল) ক্ষতিযি্ত। Ll SO df 5H ০53০8 


২৮. তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? 42,44 255৮81৮৯০৩০ ৯5 
অথচ তোমরা ছিলে মৃত, তিনিই তোমাদের জীবন [0191-৮7-94 wl ১০9১৪ SS 
দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, A DA ADDZA ০০৯ ৪ অক A cA 
অতপর তিনিই আবার তোমাদের জীবন দান করবেন পিটিসি ই ০৮0 
এবং তোমাদের (একদিন) তার কাছেই ফিরিয়ে নেয়া LALA এ) ৪2 
হবে। ও ০০৯৯১ al 


২৯. তিনিই সেই মহান সত্তা, যিনি এ পৃথিবীর ।”* ০ 
সব কিছু তোমাদের জন্যে তৈরী করেছেন, bs NIGEL AT GL CNG 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


11 Az Bou, লি 
অতপর ভিনি জামানের দিকে মনোনিবেশ করদেন ৮47৩2841117 


এবং সেগুলোকে সাত আসমানে বিন্যস্ত করলেন, 
তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন । 


BA পা Ac 02 Ed Ed 


OE ET) 29°) | 


৩০. (হে নবী, স্মরণ করো,) যখন তোমার রব ১0412 LD 24 
ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে (আমার) sus tt SUED 
খলীফা বানাতে চাই; তারা বললো, তুমি কি সেখানে ৫2124502113, 212 

এমন কাউকে (খলীফা) বানাতে চাও যে সেখানে or len 12 ০ 
বিপর্যয় সৃষ্টি করবে এবং (স্বার্থের জন্যে) এরা রক্তপাত 0 রুট ও eA 3০৫ 
করবে, আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার ১*,. 2 

তাসবীহ পড়ছি এবং (প্রতিনিয়ত) তোমার পবিত্রতা পণ 199, ০৫৪99 ১০০৪ 
বর্ণনা করছি; তিনি বললেন, আমি যা জানি তোমরা টিটি 
তা জানো না। ৪ ০99৭1 


৩১. আল্লাহ তায়ালা (অতপর) আদমকে +০০০2 ডে কার -ড-- 
(প্রয়োজনীয়) সব জিনিসের নাম শিখিয়ে দিলেন, ৫০০৮০ UE 
পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে 2 LON HET el 
বললেন, তোমরা যদি (তোমাদের আশংকার ব্যাপারে) Vf 8০6 39) ATE] 
সত্যবাদী হও (তাহলে) তোমরা আমাকে এ নামগুলো 1 ৯৮ A 
বলো তো? © ride AS ৩ 


৩২. ফেরেশতারা বললো (হে আল্লাহ), তুমি পবিত্ৰ, EL 1 সি পা টা AB 
আমাদের তো (এর বাইরে আর) কিছুই জানা নেই- ৮০০৮০ 10154৬০০০19 
যা তুমি আমাদের শিক্ষা দিয়েছো; তুমিই একমাত্র 


জ্ঞানী, একমাত্র কুশলী । | ৪৮৫1 2] if এ 


৩৩. আল্লাহ তায়ালা (এবার) আদমকে বললেন, তুমি 1-148 ১০৮ 
তাদের কাছে তাদের নামগুলো বলে দাও, অতপর ৩০০০০ At ১80৫ 


আদম তাদের (সামনে) তাদের নামগুলো যখন বলে | £ 2) ড় Ea AD 
দিলো, তখন আল্লাহ তায়ালা বললেন, আমি কি LAIN elon প 


তোমাদের বলিনি, আমি আসমানসমূহ ও যমীনের 1412, 

যাবতীয় ‘গায়ব’ (সম্পর্কে) জানি এবং তোমরা যা 59 ০৪১৬9 ll এক পর্ণ 
কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি 8228 
তাও জানি। © ০০3৮০ FI 


৩৪. আমি যখন ফেরেশতাদের বললাম, তোমরা - পুরা AGA a 
আদমের জন্যে সাজদা করো, অতপর তারা (আল্লাহর 9:58 9৩০1224৭105 


আদেশে) সাজদা করলো- শুধু ইবলীস ছাড়া; সে S35৯ 
সাজদা করতে অস্বীকার করলো, সে অহংকার করলো ৩1৫9: Ah fe ০০৭ রা 


এবং ফর র য় ৫ 
বং সে না-ফরমানদের দলে শামিল হয়ে গেলো । © Ay 


৩৫. আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী 20,2 A 
(পরম সুখে) এই বেহেশতে বসবাস করতে থাকো 3424 Si fl US 


এবং এখান থেকে যা তোমাদের মন চায় তাই পপ পপর পক 
তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো, তোমরা এ sje UY ০৪২৪০৯০1০15 


গাছটির কাছেও যেও না, গেলে তোমরা (দু'জনই) (62728 
সীমালংঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। © ite 95 8 =| 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
৩৬. অতপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পল লম (চিল ৮৯5 0।12 দা 
পদস্থলন ঘটালো, তারা উভয়ে (বেহেশতের) যেখানে (৮০৯ ১৯৪ ৯:২০ hid ৮৮৪30 
ছিলো সেখান থেকে সে তাদের বের করেই ছাড়লো, Ac yA PLAS ADP A 

আমি তাদের বললাম, তোমরা একজন আরেক 2 1255 Cl vas Gls 
জনের দুশমন হিসেবে এখান থেকে নেমে পড়ো, এত পে পে ০৭৮ Bo 
তোমাদের (পরবর্তী) বাসস্থান (হচ্ছে) পৃথিবী, সেখানে £৮০9 ১৪ uy ৯ ৮০95932 
একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্যে জীবনের A 
(যাবতীয়) উপকরণ থাকবে। ৬৬১ ut 


৩৭. অতপর আদম তার মালিকের কাছ থেকে f এড ৯2৮1 Te 
(হেদায়াত সম্বলিত) কিছু বাণী পেলো, আল্লাহ তায়ালা Pak SE dots ০9 


তার ওপর ক্ষমাপরবশ হলেন, অবশ্যই তিনি বড়ো 
৮1 ৪৮৯১ ll 


৩৮. আমি (তাদের) বললাম, তোমরা সবাই (এবার) + * “০1510616711” 91108 
এখান থেকে নেমে যাও, তবে (যেখানে যাবে, ১০০৪ ০ ক 92195 রি 
সেখানে) আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই রে ররর EE 

হেদায়াত আসবে, অতপর যে আমার হেদায়াত মেনে 95০55538৩১6 ৩৪ 
চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার হা 
উৎকপ্ঠিতও হতে হবে না। © UPI 


৩৯. আর যারা (সে হেদায়াত) অস্বীকার করবে SOT 1 ADE ৮০৫5 LN 
এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, 57917-2219+৩-91975 eis 
তারা হবে জাহান্নামের বাসিন্দা, তারা সেখানে চিরদিন ০৪০১1 ah, Ke 1 

থাকবে । 996151083৮১ t= 


৪০. হে বনী ইসরাঈল (জাতি), তোমাদের ওপর আমি মদ +4", Rh | 
যেসব নেয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্বরণ করো, (1 ০৮৮৯) 9১০31 59751 রি 
আমার (আনুগত্যের) প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো, NOE LE ০ ৯০৭ 
আমিও (এর বিনিময়ে) তোমাদের (দুনিয়ার শান্তি ও ০99 ৬০৯৪ 155 A SEE 2) 
আখেরাতের পুরস্কারের) প্রতিশ্রুতি পূর্ণ করবো এবং Ec 

তোমরা একমাত্র আমাকেই ভয় করো । ৩৮১৫ Ghee; 


৪১. আমি (মোহাম্মদের কাছে) যা নাযিল করেছি, ৬ 4-০ 1৭12 এ As 1 
তোমরা এর ওপর ঈমান আনো, তোমাদের কাছে যা Ye diye Sails 
কিছু আছে তা তার সত্যায়নকারী, তোমরা কিছুতেই ADA LDL ADA 2 

এর প্রথম অস্বীকারকারী হয়ো না এবং সামান্য মূল্যে 9১. 9০452 991১9০3 


আমার আয়াতসমূহকে বিক্রি করো না, তোমরা শুধু ৮4 
আমাকেই ভয় করো । 90986 0815, JE CS al 


৪২. তোমরা মিথ্যা দিয়ে সত্যের (গায়ে) পোশাক 229 
পরিয়ে দিয়ো না এবং জেনে বুঝে সত্য লুকিয়েও GS 03৮0 GH sl YS 


রেখো না I SU ADA A Pe YA 


38219 


৪৩. তোমরা নামায প্রতিষ্ঠা করো, যাকাত আদায় 
ক, যারা আমার সামনে অবনত হ্য় তাদের সাথে 125 ৪০১] 915 চি পি 


তোমরাও আমার আনুগত্য স্বীকার করো । © oe] ৮ 


পা ADOINas 


8৪. তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ + 27517 "তি 
করো এবং (বাস্তবায়নের সময়) নিজেদের (কথা) পি 95515 ০৮089 


ভুলে যাও, অথচ তোমরা সবাই কিতাব পড়ো; কিন্তু চা AR তে DN DATS 
(কিতাবের এ কথাটি) তোমরা কি বুঝো না? গু @ us, ১০ ০/9০--৮-019 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


৪৫. (হে ঈমানদার ব্যক্তিরা,) তোমরা সবর ও AER TEAL 
FR EES 8 1918593প8 19--519 
(নিষ্ঠার সাথে) নামায প্রতিষ্ঠা করা (অবশ্যই) কঠিন son 74 
কাজ, কিন্তু যারা (আল্লাহকে) ভয় করে তাদের কথা গু 6 et ফর yt ৪১৯ 


ঘর 


৪৬. (তাদের কথাও আলাদা) যারা জানে একদিন * এড A ৬৮ এ As co ০৮০৯ 

তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে lp lb lo ps ad 
হবে এবং তাদের (সবাইকে) তার কাছেই ফিরে যেতে লিকার রি 
হবে। © U3) 4 | 


৪৭. হে বনী ইসরাঈল (জাতি), তোমরা আমার সেই + "টা i পপ 5200) 2 মা 
নেয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান ০৮০৮৯ কে ০৮29১ AD BE pd 


করেছি, Sa রী অবশ্যই তোমাদের রঃ Ll চিত «2০১৫ বিন ভিন 


৪৮. (হে ঈমানদার ব্যক্তিরা,) তোমরা সে দিনটিকে ADA ১০০০০, 
ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই তে 195719 


কাজে আসবে না, একজনের কাছ থেকে আরেক 1১ 7৫275 EC 12012 
জনের (পক্ষে) কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, 5$21985 ০৩০২) নি 

(মুক্তির জন্যে) কারো কাছ থেকে কোনো মুক্তিপণ 52 পে গু ৯৮ 
নেয়া হবে না- না তাদের (সেদিন কোনো) সাহায্য © ০9১১৭ A ১9০১০ 
করা হবে! 


৪৯. (স্মরণ করো,) যখন আমি তোমাদের ফেরাউনের * 24৮৯৫ প টিপছি জেদ 
লোকদের (গোলামী) থেকে মুক্তি দিয়েছিলাম, তারা ৮39 ৩১১৮০1০০৯০১ 


ASDA 7 ৯ ত ৯০০ এ ০ ESET UE 2 


ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিতো, sO 1৯ = s 
দাদ পুত্র সন্তানদের হত্যা করতো এবং পৃ 9 3 এ 3" 
তোমাদের মেয়েদের (তারা) জীবিত রেখে দিতো; ৬৮০% LL dls Oy 
তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্যে SA ৮ ৯ এড 
বড়ো একটা পরীক্ষা (নিহিত) ছিলো। © abe AD) 


ge ABD পা 8১০৪ 8 পা ডি পা 


৫০. (স্মরণ করো,) যখন আমি তোমাদের জন্যে ॥ 21 + 74 * পণ পি 20 
সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, অতপর আমি কীট = Ss [১5১19 
তোমাদের (সমূহ মৃত্যুর হাত থেকে) বাঁচিয়ে ৯০2৮৫ SAG পা 
দিয়েছিলাম এবং আমি ফেরাউন ও তার দলবলকে 09565০30505 Jl 03১9 
(সমুদ্রে) ডুবিয়ে দিয়েছিলাম, আর (তা তো) তোমরা 

(নিজেরাই) প্রত্যক্ষ করছিলে! 


5. স্মরণ করো, যখন মুসাকে আমি (বিশেষ HARA al DAMA wh aia চর 
হজের জন্যে) সশ রাত সময় না করে চা 
দিলাম, তারপর তোমরা একটি বাছুরকে মোবুদরূপে) দিতির রিডার রম 
গ্রহণ করে নিলে, (আসলে) তোমরা (ছিলে বড়োই) গু © ০2৮39১১৩০০৯ 


যালেম! 
রা 1 ASTAW A BDA 4052" 


৫২. এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, LET EUS 2 
আশা করা গিয়েছিলো, তোমরা কৃতজ্ঞতা আদার ++ এ ae TES Sh) জিভের 


৫৩. (স্বরণ করো,) যখন আমি মুসাকে কিতাব ও (ন্যায় - 0214 * LAS LAL 
অন্যায়ের) পরখকারী- (মানদণ্ড) দান করেছি, আশা করা © 09095502489) 


cA DANS A DU 


গিয়েছিলো, তোমরা হেদায়াতের পথে চলতে পারো । © 9০০৪৪ ৮০ 
পারা ১ আলিফ লা-ম মী-ম +৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫৪. (আরো স্মরণ করো,) মূসা যখন তার নিজ লোকদের চা চাস, 


বললো, হে আমার জাতি, তোমরা (আমার অবর্তমানে) 


২ সূরা আল বাকারা 


LEM a wr UBS 


বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে অবশ্যই নিজেদের dt 15 ঠা ul ASS পা ৫ 


ওপর (বড়ো রকমের) যুলুম করেছো, এ জন্যে অবিলম্বে 
তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তাওবা করো এবং 
তোমাদের নিজেদের (শেরেকে অভিশপ্ত) নফসসমূহকে ১ 


GAL AD TIT ADcHNs APIA cA 2 


১৮৯৮৪০১০৩৯৪ 19-50-2515 


A ০0 ডিপ পাট এ পাপা AA A BU 


হত্যা করো, নই সক কাছে তোমাদের 2 5০095৮০৫530 ০2৩৫৭ 


জন্যে কল্যাণ রয়েছে; অতপর আল্লাহ তায়ালা তোমাদের 
ওপর ক্ষমাপরবশ হলেন, অবশ্যই তিনি ক্ষমাশীল ও 
রী। 


ey ts 


৫৫. তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা &” 
আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার ওপর (/০৯ 


পাপ পা ৯৯৩ IAD ADADA 


SU ৬৮০৪১৬৮9০:-৮43519 


ঈমান নবো না, খন (এ চার শাস্তি A Dhar Dr TPES? 
তের যাই বা Ee) হিসেৰে) "3 a LOST ES Bt 5 


ওপর নিপতিত হলো, আর তোমরা তার দিকে 
চেয়েই থাকলে! 


ALADDIN 


© ৬9১৮ 


৯79 00৮০৫ ৮79 Az দিলা সিভি দহ 


৫৬. অতপর তোমাদের (এই) মৃত্যুর পর আমি তোমাদের 215140952০৫ পি 


পুনরায় জীবন দান করলাম, আশা করা গিয়েছিলো, 
তোমরা (আমার) কৃতজ্ঞতা আদায় করবে । 


পা ডি পঠিশটি £চি পা 


© 9১:০০ 


৫৭. আমি তোমাদের ওপর মেঘের ছায়া দান ০১, ০১৯৫ Ach 8০৮, এ ৪4৮ Ne 
করেছিলাম, “মান্‌’ এবং “সালওয়া” (নামক খাবারও) i ERTS 919 [08] ale CLUES 
আমি তোমাদের ওপর পাঠিয়েছিলাম; (আমি 1৮ ॥2% "4 


বলেছিলাম,) সেসব পবিত্র খাবার তোমরা খাও, যা C3 ABC ৩৪ ৩০12 sls 


আমি তোমাদের দিয়েছি, (নেয়ামত অবজ্ঞা করে) LAD Az ADDN ND ws Ic AD 
তারা আমার ওপর কোনো যুলুম করেনি, (বরং এর ৪0958 iif 550 9 Ege 
দ্বারা) তারা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। 


৯ টপ পপাঠি পনি 1১১০০ ০97 পাঠ ০০০৯ x 


৫৮. (স্বরণ করো,) আমি যখন তোমাদের বলেছিলাম, টি 2 ৮১০ 191১1143519 


তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার 


PLLA D ox ADA PLAz cA 


যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, (দন্ত UMASS OE LARS 1৪৩ 
সহকারে প্রবেশ না করে) মাথানত করে ঢোকো, 5১5911৮8০০৮ AUSD ABADD ক 
তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল '০৫০০৫-০০১৮১2৮5 (155 5 05 


ক্রুটিসমূহ ক্ষমা করে দেবো । যারা ভালো কাজ করে 
আমি তাদের (পাওনার অংক) বাড়িয়ে দেই । 


পাটি LAs ভিপি পানি শা 5 পাপা 


৫৯. (সুস্পষ্ট হেদায়াত সত্তেও) অতপর যালেমরা এমন ০০1 EY Fl ca Io 


কিছু ব্যাপার রদবদল করে ফেললো, যা না করার 


পাও SA ADs cA পর্ণ পানি পা পাপা MDa 


জন্যেই তাদের বলা হয়েছিলো, যারা যুলুম করলো 5215296০৪৬1 750০৪. 


তাদের ওপর আমি আসমান থেকে গযব নাযিল 
করলাম, (মূলত) এটা ছিলো তাদের গুনাহর ফল। 


পরা ঠিত9ি শট চিপ AD পার্ট পার 


OUR EC Ca 


৬০. (স্মরণ করো,) যখন মুসা (আমার কাছে) _ 
তার জাতির লোকদের জন্যে পানি চাইলো, আমি ০০ 


A A AND 1 AD IIASA 


ETT TES SES 


(তাকে) বললাম, তোমার লাঠি দিয়ে তুমি (এই) TE EE EE 


পাথরে আঘাত করো, (আঘাত করা মাত্রই) তা * 
থেকে বারোটি (পানির) নহর উৎপন্ন হয়ে গেলো; 
পারা ১ আলিফ লা-ম মী-ম 5 


₹585851520125০১৯0 ১৯4 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

প্রত্যেক গোত্রই নিজেদের (পানি পানের) ঘাট চিনে 
নিলো; (আমি বললাম,) আল্লাহর দেয়া রেষেক 
থেকে তোমরা পানাহার করো, তবে যমীনে বিপর্যয় 
সৃষ্টি করো না। 


২ সূরা আল বাকারা 


tile SESE £5 


A ADA তা 


৩22 Scr 


৬১. (স্মরণ করো,) তোমরা যখন বলেছিলে, হে 
মুসা, (প্রতিদিন) একই ধরনের খাবারের ওপর আমরা 
কিছুতেই (আর) ধৈর্য ধরতে পারছি না, তুমি তোমার 
মালিকের কাছে বলো তিনি যেন আমাদের জন্যে কিছু 
ভূমিজাত দ্রব্- তরিতরকারি, পেয়াজ, রসুন, ভুট্টা, 
ডালের ব্যবস্থা করেন যা ভূমি উৎপাদন করে, সে 
বললো, তোমরা কি (আল্লাহর পাঠানো) এ উৎকৃষ্ট 
জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে বদলে নিতে 
ও? (যদি তাই হয়) তাহলে তোমরা অন্য কোনো 
শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস- 
তোমরা চাইবে, তা অবশ্যই পাওয়া যাবে, আল্লাহ * 
য়ালার আদেশ অমান্য করার ফলে) অপমান ও 
রিদ্ব তাদের ওপর ছেয়ে গেলো; আল্লাহর গযব দ্বারা 
তারা আক্রান্ত হয়ে গেলো, এটা এ কারণে (যে), 
রা (ক্রমাগত) আল্লাহর আয়াত অস্বীকার করতে 
কলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা 
রতে থাকলো, আর এসব কিছু এজন্যই ছিলো, এরা 
-ফরমানী ও সীমালংঘন করছিলো! 


১১90 2০৬ রা 
LILIES এ১১16১৫ 
4প০29০3০9 Le CIES CE 
(৩0 fp Gu ০2৬০০ 
তা ১০090? ৫9295 তে 


দিতে না 1৯ পাটি পা Ed লা 


Sete id ৩ ০৪ 
:$2 ১৮6 ০ 02284 al 


cA DNs ADU 


ও 49১: PE Pe 


৬২. নিসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ছিলো 
ইহুদী খৃষ্টান এবং ‘সাবী’- এদের (সবার মাঝে) যে 
কেউই আল্লাহর ওপর ঈমান আনবে, ঈমান আনবে 
পরকালের ওপর এবং নেক কাজ করবে, তাদের 


Abra! cA 


GyABE AB t oot 


Az cA 


Nb ait lon ns 


We cA ৯ ৮৮টি /৯ প্র &ি Dan রি 


জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার থাকবে এবং 2৪2) ০২০০৮১৯1৮৪৩ 1115 ০৩০9 


এসব লোকের কোনো ভয় নেই, তারা চিন্তিতও 
হবেনা। 


পা ঠ১টিপা /৯ পা AD পাপা A ALLS Naa 


৪0558০১19৪5 ০559 


৬৩. (স্মরণ করো,) যখন আমি তোমাদের (কাছ 
থেকে) প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুর পাহাড়কে 
আমি তোমাদের ওপর তুলে ধরে (বলে) ছিলাম; যে 
কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে 
আকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ 
রেখো, আশা করা যায় তোমরা (শয়তান থেকে) 
বাচতে পারবে। 


৮৮ PBN পারি পাপা পর্ণ 


:9511 4550152225৮ 3১513 
UBB LL bl 


9৭ 


৬৪. অতপর তোমরা এ ঘটনার পর (ওয়াদা) থেকে 
ফিরে গেলে, (আসলে) আল্লাহর অনুদান ও রহমত - 
যদি তোমাদের ওপর না থাকতো তাহলে তোমরা 
অবশ্যই ধ্বংস হয়ে যেতে! 


8105064890১ 


AW A DNBa তাত ডি পাশা পিডিবি 


৪ ay ৩০০৮০৪৭4৯১9 


৬৫. তোমরা তো ভালো করেই তাদের জানো, যারা 
তোমাদের মধ্যে শনিবারে (আল্লাহর আদেশের) সীমা 
লংঘন করেছে, অতপর আমি তাদের (শুধু এটুকুই) হ 
বলেছি, যাও- (এবার) তোমরা সবাই অপমানিত 
বানর (-এ পরিণত) হয়ে যাও। 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৯১০ 


৬8৮24503591 a Ale ST 


1 Ecc ১১৭৪০১৮০৯৮০ টি 


© tes BTS nl 086 ০৮ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
৬৬. একে আমি সেসব মানুষদের যারা তখন 17£171%1% তত পশ্ধা ৬1%5117৩ 
সেখানে (মজুদ) ছিলো- আরো যারা পরে আসবে, (94509 ৭২০৯ ৩০০ ১০ ৮4৬৯১ 
তাদের (সবার) জন্যেই একে দৃষ্টান্তমূলক LAUDS Ve 
(ঘটনা) বানিয়ে দিয়েছি, যারা তাকওয়া অবলম্বন করে ও ০৮০ 45০ 

তাদের জন্যেও এটি (ছিলো) একটি উপদেশ। 


৬৭. (স্মরণ করো,) যখন মুসা তার জাতিকে বললো, ই জা? ৮৮ 
অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের (তার নামে) ০/1-৮১* 21 911558152469 
একটি গাভী যবাই করার আদেশ দিচ্ছেন; তারা ০০ নি পল 

বললো (হে মুসা, একথা বলে), তুমি কি আমাদের ১19১০ 6৫৯91515457 PELE 
সাথে তামাশা করছো? সে বললো, আমি (তামাশা 

করে) জাহেলদের দলে শামিল হওয়া থেকে আল্লাহ © lod ০05 of dl Sf TE 
তায়ালার কাছে পানাহ চাই! 


৬৮. তারা বললো, তুমি তোমার রবকে বলো, আমাদের 1, ৮১11৭ ++ 5150401701 2.115 
তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন- সে (জন্তু)টি কেমন ডে ০05 টন 2) Et 
(হবে)? সে বললো, অবশ্যই তা হবে এমন- যা বৃদ্ধ , Pr 
হবে না, আবার (একেবারে) বাচ্চাও হবে না; aod ১89 iyi 8১8 258 | 09441 
হবে) এর মাঝামাঝি বয়সের, যোও, এখন) যা 2০০2" রি পপ শত 
তোমাদের নির্দেশ দেয়া হচ্ছে- তাই করো । © 0952865150006,01১ ০০ 


DA AW, Dc ai A 


৬৯. তারা (মুসাকে) বললো, তুমি তোমার রবকে 603 Re এ SU ssl 


জিজ্ঞেস করে নাও, তিনি আমাদের যেন বলে দেন __ 


তার রংটা কেমন হবে? সে বললো, তা হবে হলুদ 1251 250, 8০858 2) TH BH 
€য়ের,তার রং এতো আকর্ষণীয় হবে যে, যারা তার 50 ১৭ ড় 
দিকে তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে । © ৩১৮11 ১৯ 


পাও ডে পাপ PA 


৭০. তারা বললো (হে মুসা), তুমি তোমার মালিককে রা পা & এপাশ 
(আবার) জিজ্ঞেস করে নাও, (আসলে) তা কি ধরনের 12200 se cl 


(গাভী) হবে, আমাদের কাছে (তো সব) গাভী দেখতে 73 LAL IL LAF EY 
একই ধরনের মনে হয়; আল্লাহ তায়ালা চাইলে ts ৩ 19,11০ LASSE ot 
(এবার) অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারবো। রিট 


৭১. সে বললো, (আল্লাহ তায়ালার ঈন্সিত) সে (গাভী) ০৭০ 3A ০০ Us 
হবে এমন যে, সেটি কোনো চাষাবাদের কাজ করে ১৮৪৭2 Ek 201 


না, যমীনে পানি সেচের কাজও করে না, সম্পূর্ণ নিখুঁত LES WP 
ও ক্ৰটিমুক্ত, (একথা শুনে) তারা বললো, এতোক্ষণে 2৩ acd Hl 38০। 
তুমি (আমাদের সামনে) সত্য কথাটা নিয়ে এসেছো! zx EE টু রঃ 

অতপর তারা তা-ই যবাই করলো, যদিও (ইতিপূর্বে) 9৯১৪৮ GL es He ০3 
মনে হয়নি, তারা এ কাজটি আদৌ করতে চায়। ৫ রে 


৭২. (স্মরণ করো,) যখন তোমরা একজন লোককে » BRP TT ETT 
হত্যা করেছিলে, অতপর সে ব্যাপারে তোমরা একে 212 12০ 530 ৮৮০১-৮1-59 
অপরের ওপর (হত্যার) অভিযোগ আরোপ করতে 7 ৮ ADIN চি: be ্ঁ As 
শুরু করলে, (অথচ) আল্লাহ তায়ালা সে বিষয়টিই ও U gS AS 

(মানুষের সামনে) বের করে আনতে চাইলেন, যা 

তোমরা লুকোবার চেষ্টা করছিলে। 


৭৩. (হত্যাকারীকে খৌজার জন্যে) আমি তোমাদের ER 
বললাম, (যবাই করা) সেই (গাভীর শরীরের) একাংশ 0৫, ১0৮28921008 
দিয়ে তোমরা একে (মৃদু) আঘাত করো, এভাবেই 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


আল্লাহ তায়ালা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন ॥5 11” ৫০৪ 
এবং (এ ঘটনা বা) তিনি তোমাদের কাছে তার aa 2 79 (39001 201 = 
নিদর্শনসমূহ তুলে ধরেন, আশা করা গিয়েছিলো 5028 ভিত 


তোমরা (সত্য) অনুধাবন করবে । 
৮1০ 2797-25-98 পাপ 9০ 


৭৪. অতপর তোমাদের মন কঠিন হয়ে গেলো, (এমন ” $113 
কঠিন) যেন তা সে) পাত্র, বের াবে মাঝে মনে ভি 2228৬ 
হয়) পাথরের চেয়েও বেশী কঠিন; (কেননা) কিছু 81 se Gog TNE 
পাথর এমন আছে যা থেকে বর্ণাধারা নির্গত হয়, ৮৯ ৯11 ০515,85- 39051 

আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও 
যায় এবং তা থেকে পানিও বেরিয়ে আসে, অবশ্য) ৩৪ 
এর মধ্য থেকে (এমন কিছু পাথর আছে) যা আল্লাহর * 7 ++ 11৮৭ ০০ ৯ পু 
ভয়ে ধসে পড়ে; আল্লাহ তায়ালা (কিন্তু) তোমাদের ৬: ENE 


কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। z ai ah 
© 05205205621 554125 


২ SEO ML 


৭৫. তোমরা কি এরপরও এই আশা পোষণ করো = SA cc wi hoc ABs AD AB Az AD Noss 
যে, এরা তোমাদের জন্যে ঈমান আনবে? এদের (54৯০) 55992 ০1 9৯০০০ 


একাংশ তো (যুগ যুগ ধরে) আল্লাহর কিতাব শুনে ro EO? 
আসছে, অতপর তারা তাকে বিকৃত করছে, তাও 954 1 ০)৭% 


শর ABs NM টিপা টি শ্টিপা্ 1 টি 


করেছে তাকে ভালো করে বুঝার পর, অথচ তারা ও ০)9 [23 রদ ৩৯০ 
ভালো করেই জানে (যে, তারা কি করছে)। নি SEC ৩০ 


৭৬. এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাত করে যারা 
টি LE EC Eg He 
কে তাও যা আল্লাহ তায়ালা হজের নত প*5 ০2 পি 
১ 
5 নিত অনল লা ক ৪88০ 
করবে, তোমরা কি বুঝতে পাচ্ছো নাঃ 


৭৭. (কিন্তু) এরা কি জানে না যে, (আল্লাহর কিতাবের) 1 শি নি ৮ 
যা কিছু এরা গোপন করে (আবার নিজেদের স্বার্থে তারা) 5০১১০: 4401 © go - 3% 


যা প্রকাশ করে, আল্লাহ তায়ালা তা সবই জানেন। ও ০৪১০ 


৭৮. এদের মধ্যে আছে কিছু নিরক্ষর, যারা (আল্লাহর) fd পাঠ ডিপ পা পা ৯0০০ DA ৩ 
কিতাব সম্পর্কে কিছুই জানে না, (আল্লাহর কিতাব 31559109555 ০০০ পি 
এদের কাছে) নিছক মিথ্যা আকাংখা (সর্বস্ব পুস্তক) ৮ কপ 

মাত্র, এরা শুধু অমূলক ধারণাই করে থাকে । © ০৪ ২1 9909 


Ed ALPINA cA Bw 1 


৭৯. সে সব লোকের জন্যে ধ্বংস (অনিবার্য), যারা নিজে ১” * টানি fl 
দের হাত দিয়ে কিতাব লেখে, তারপর বলে, এগুলো হচ্ছে 9৩৭ 2 1 ০১০০০ ৬১5০৪ 895 


আল্লাহ তায়ালার পক্ষ থেকে (আসা শরীয়তের বিধান, 11752 

উদ্দেশ্য হচ্ছে,) তারা যেন তা দিয়ে সামান্য কিছু বার্থ) TEMES PE ৮৮৮০ 
কিনে নিতে পারে; তাদের হাত যা কিছু রচনা করেছে তার al a (০৩৯০9১৮১০০০ 
জন্যে তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন এ 
করেছে তার জন্যেও তাদের দুর্ভোগ । শু © ০০৫৪ el 35899 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 
৮০. এরা বলে, জাহান্নামের আগুন কখনোই আমাদের 7 AY 
স্পর্শ করবে না, (করলেও-) তা হবে নির্দিষ্ট কয়েকটা Cid 19759 
দিনের (জন্যে) মাত্র, (হে নবী,) তুমি বলো, তোমরা | MERE AEG 
কি আল্লাহর কাছ থেকে (এমন) কোনো প্রতিশ্রুতি ES তরি oom 
আদায় করে নিয়েছে? আল্লাহ তায়ালা তো কখনো G0 ৪3422445400 
তার প্রতিশ্রুতি ভংগ করেন না, না তোমরা জেনে ৮2 
বুঝেই আল্লাহ তায়ালা সম্পর্কে এমন কথা বলে © ০৪৮২১/০এ 4 
বেড়াচ্ছো যা তোমরা নিজেরাই জানো না। 


৮১. হী, যে ব্যক্তি পাপ কামিয়েছে এবং যাকে তার aS = LAB ৮৮৪৮৮ 
পাপ ঘিরে রেখেছে, এমন লোকেরাই হবে জাহান্নামের et is HUE mor 


অধিবাসী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। 05৬০ 2০৫ 9801০ | এ 


৮২. (আবার) যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান শি পাপা ABs পা৯ ছু 
আনবে এবং নেক কাজ করবে, তারা বেহেশতবাসী ০1৬ 1০০9 sl adil 


তারা সেখানে চিরদিন থাকবে পাঠ ৩টি ১1 পাকি NB ০০18০ 
ia | 6 0561223৮০81 


৮৩. (স্মরণ করো) যখন আমি বনী ইসরাঈলদের কাছ */,1” 

থেকে (এ মর্মে) প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, তোমরা 8৫251535859 
আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত করবে ০০১19201552. 4131 ০9৬ 
না এবং মাতা পিতার সাথে সদ্যবহার করবে, 174 

আত্মীয় স্বজন, এতীম-মেসকীনদের সাথে ভালো = ely exo al 52 


ব্যবহার করবে, মানুষদের সাথে সুন্দর কথা বলবে, 5 {5 1," AGA Br 
নামায প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে; অতপর £ 1১2 La LU 559 


তোমাদের মধ্যে সামান্য কিছুসংখ্যক লোক ছাড় রন চৰ: 
দলই (এই হিত শক) কিন লছ, চট 


(এভাবেই) তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। © Fy ASI A> 


৮৪. তোমাদের (কাছ থেকে) আমি এ প্রতিশ্রুতিও “221, CAN GEL GALT 
নিয়েছিলাম যে, তোমরা তোমাদের কারো রক্তপাত ৮৪০১ ০9৪৭০ Y ৮০৬০0০51919 


করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি ০০০ /১-9 - AWA DHA chAD 2১০9 পাপা 
থেকে উচ্ছেদ করবে না, অতপর তোমরা তা স্বীকারও ৮9085 ৬-৮৯০99৯১৯৯ ১9 


[€ মরা তো নিজে এ) সাক্ষ্য LA পা ডি পপ ADNaz NM DASA 
বি তে ত রাই (এ) ৪ 3005 ls DS 


৮৫. তারপর এই হচ্ছো তোমরা! তোমরা নিজেদের * 2 - 24 4*?2% TAIN 2 
হত্যা করতে লাগলে, তোমাদের এক দলকে তোমরা DEI ০৭1৯ THEE VE 
তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে, র্‌ রা AWA DAW রি পু প৯৩ ৯৩ 
অন্যায় এবং যুলুম দ্বারা তোমরা তাদের (কাজের) ০৯) 3 ere As ays Ug y= 


ওপর তাদের পৃষ্ঠপোষকতা করতে থাকলে, (শুধু KE HEE 
তাই নয়), কোনো লোক (যুদ্ধ) বন্দী হয়ে তা 019.1932019 ৮1০৮৪ 9১9১ 
কাছে এলে তোমরা তাদের জন্যে মুক্তিপণ SD pcp 2১-97-9179 55578 
করো, (অথচ) তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ (১-*১১-৮৯9৩৯:০৪১ 29 


করাটাই ছিলো তোমাদের ওপর অবৈধ কাজ NE AT NAN 
(এবং আল্লাহ তায়ালাকে দেয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট a3 035351 realy Sse 


লংঘন); তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ ০2৮ ০ ৮৮০৫ & পু 
বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো? গ5০6০৬০২৪ ০9৮91 


পারা ১ আলিফ লা-ম মী-ম % ১৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


(সাবধান!) কখনো যদি কোনো (জাতি কিংবা) ব্যক্তি রঃ ie SLU: 5 
(দ্বীনের অংশবিশেষের bl ঈমান এ এ ind oss, ১৩৯৪ ৬ 
আচরণ করে, তাদের শান্তি এ ছাড়া আর কি হবে ৮7 7 ০*৪7 

যে, পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, ৩ dl ৬9১১৭ £ 42811 [95599 
পরকালেও তাদের কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ 7 ,,১০,. ৮ 

করা হবে; তোমরা যা করছো, আল্লাহ তায়ালা সেসব ৪ ০৮৮৮ Le 9045 রা 25.51621 
কিছু থেকে মোটেও উদাসীন নন। 


৮৬. (বস্তুত) এ লোকেরা আখেরাতের (স্থায়ী 2487 192৮৮4৮৮৮৮7 + 
জীবনের) বিনিময়ে দুনিয়ার (অস্থায়ী) জীবন খরিদ 2204 89৮ 1১১21০4১122 
করে নিয়েছে (কেয়ামতের দিন) তাদের ওপর থেকে পনি) ০৪৩ ০ভ্ভ ০ LTA 

(তাদের) আযাব কিঞ্চিৎ পরিমাণও হালকা করা হবে VY IGE HSI SE 78580 
না, না সেদিন তাদের (কোনো রকম) সাহায্য করা ০৯০৩০ ৯০ 
হবে! € 9১০২৮ 


AD পানা Aas 


৮৭. আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে '* 17557" - 123 
একে আমি আরো অনেক নবীই পাঠিয়েছি এবং (বাপ ৫ Ey ll ০৪ | ১519 
ছাড়া সন্তান পয়দা করার মতো) সুস্পষ্ট নিদর্শন দিয়ে 4 ৮9 5 UL 

আট সাক ই এবং আমার ৩০০৫ 90553 ৮১২: 
বাণী ও) পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য 1215551 ভাবা একা 
করেছি; (অথচ) যখনি তোমাদের কাছে আল্লাহর » , rg i als 
কোনো নবী আসতো, তোমাদের মনোপুত না হলে tif A 0 Se 
তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের ZA পাশা ৯০০৯ ডু পা 1৫? পু নি LAS 8 পা ৯ 
করেছো, অতপর তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী (22১59১৮0213 ১৪০০ )০--০| 
বলেছো, (আবার) তাদের কোনো কোনো দলকে না টি টি, 


তোমরা হত্যাও করেছো। ৪ ০9০০ 


৮৮. তারা বলে, (হেদায়াতের জন্যে) আমাদের মন ০, ০ ০৮০ 2১-০৮-০০১০ AD তত 
(ও তার দরজা) বন্ধ হয়ে আছে, তাদের কুফরী করার We SiH 19059 
কারণে আল্লাহ তায়ালাও তাদের ওপর অভিসম্পাত চা 
করেছেন, অতপর তাদের সামান্য পরিমাণ লোকই © 09588 ০3516 ০০১৪০ 


রত 


ঈমান এনেছে। 


৮৯. যখনি তাদের কাছে আল্লাহর পক্ষে থেকে কোনো হু এ+ & FS Dz 
কিতাব নাযিল হলো- যা তাদের কাছে মজুদ কিতাবের S৬4 wl sus tile Lo 
সত্যতা স্বীকার করে, (অথচ) এর আগে তারা নিজেরাই {444৩ ৫৯৫ এ ০০7: 
অন্যান্য কাফেরদের ওপর বিজয়ী হওয়ার জন্যে (এ কিতাব ও শে CS petted Ue ” ESS w 


তার বাহকের আগমন) কামনা করছিলো, (কিন্তু আজ) যখন ADzz ০9 ৪ bois পানি fl 
তা তাদের কাছে এলো এবং যাকে তারা যথাযথ চিনতেও BENIIC A LOE by en 
পারলো- তারা অস্বীকার করলো, যারা (আল্লাহর কিতাব) EAA 

অস্বীকার করে তাদের ওপর আল্লাহর অভিসম্পাত । গু al wf Lal 42 


৯০. কতো নি ষ্ট (বস্তু) সেটি, যার বিনিময়ে তারা ,₹ ADDAD বালা 

তাদের নিজেদের বি করে দিয়েছে, শুধু গৌড়ামির Ls hy: lefts bitin 
বশবর্তী হয়েই তারা আল্লাহর নাযিল করা বিধান Ree Luc ৯71১০ 

অস্বীকার করেছে- (তাও শুধু এ কারণে), আল্লাহ 4 ALi cof Ty of CG dt এ 
তায়ালা তীর বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে ie ASR A এছ ৮০1 
নবুওত দিয়ে অনুগ্রহ করেন, (এ কুফরীর ফলে) (5255 ৭০৫ 
তারা ক্রোধের ওপর ক্রোধে আক্রান্ত হলো; আর SAD গু পু cA IA 
কাফেরদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি । © ৬০৪০ ০1৫০ 88429, 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


৯১. যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা যা কিছু 1৯424 4 

নাযিল করেছেন তার ওপর ঈমান আনো, তখন তারা 91 ISLS lds ls 
বলে, আমরা তো শুধু সেসব কিছুর ওপরই ঈমান আনি /= - পপ পাপ 7,042 2 
যা আমাদের (বলী ইসরাঈল জাতির) ওপর নাযিল করা sts 3 OID Cale 49 ০০০৪ 
হয়েছে। এর বাইরে যা- তা তারা অস্বীকার করে, ” *75৫৮ 14 12 A৩০০ 2০/০ 8 ০০-০ 
(অথচ) তা একান্ত সত্য, তা তাদের কাছে নাযিল করা ১৪০৬৪ Us axel 0১০ ১419 
আল্লাহর কথাগডলোকেও সত্য বলে স্বীকার করে; (হে CA AD ৯০০৮০ A স্পা 
নবী,) তুমি বলো, তোমরা যদি ঈমানদারই হও তাহলে 9 Geshe SE Of ce tt 22 
এর আগে আল্লাহর নবীদের হত্যা করেছিলে কেন? 


৯২. তোমাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন সহকারে "5555 2 CAG ৮5 “লি 
মুসাও (নবী হয়ে) এসেছিলো, অতপর তার =" 331৮64৮100০ dil 9419 
(সামান্য অনুপস্থিতির) পরই তোমরা একটি LAD I ADs AAA AA 
বাছুরকে (মাবুদ বলে) গ্রহণ করে নিলে! তোমরা © gob Slo ১১৯০ wre 0৯৯] 
(আসলেই) যালেম! 


৯৩. (স্মরণ করো,) যখন আমি তোমাদের কাছ থেকে * ৫%"124%72 পু ই 
একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম, তোমাদের (মাথার) 32 + 29822 Gifs 
ওপর তুর পাহাড় তুলে ধরে (আমি বলেছিলাম), যা ৯০৯ ১৪৫ AGIA LAGS LAB 
কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত Ml 9% LAAT 5025501 
করে আঁকড়ে ধরো এবং (আমার কথাগুলো) শুনো, ০৯7০ *১ Accor পা পা 

(এর জবাবে) ত তো) বললো বা আমরা i ৮৪১5 ৬815:259-0-০90-129 
(তোমার কথা) শুনেছি, কিন্তু (বাস্তবে তা অস্বীকার করে 7 * ঠা ০০৭A 

তারা বললো,) আমরা তা অমান্য করলাম, (আসলে 4১৮১ [০222 Bras As 0৯] 
আল্লাহ তায়ালাকে) তাদের অস্বীকার করার কারণে 22858 
সেই বাছুরকে মাবুদ বানানো (-এর নেশা দ্বারা তখনো) গ ৪ ০৯০৭৭৮০৫০11 


তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিলো, তুমি বলো, 
যদি তোমরা সত্যিই মোমেন হও তাহলে বলতে পারো, 
এটা কতো খারাপ ঈমান-_ যা তোমাদের এ ধরনের 
কাজের আদেশ দেয়ঃ 


৯৪. (হে নবী,) তুমি বলো, যদি (তোমরা মনে 72০74812151 ০.2 7111 
করো,) অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর রি ul dS 
কাছে শুধু তোমাদের জন্যেই নির্দিষ্ট- তাহলে (তা | $০ 3 pL 49১৬ দু 1244 
পাওয়ার জন্যে) তোমরা মৃত্যু কামনা করো না কেন? St 


যদি তোমরা সত্যবাদী হও! ee Ee fC 


ডু নবী রাখো.) তারা নিজেদের 0 পা্ট-০৯ শত AS 
তে নি EA af eno L 1১১৩9 


ISA ৩ ০9) ৩ 


এরা কখনো তা কামনা করবে না, আল্লাহ তায়ালা © ati ne 4019 
যালেমদের ভালো করেই জানেন। 


পা cA ALD 


৯৬. তুমি অবশ্যই তাদেরকে দেখতে পাবে বেঁচে tyes piel ida 


থাকার ওপর তারা বেশী লোভী, যারা শেরেক করে- FORTY: 

(তারাও এদেরই মতো), এদের প্রত্যেক ব্যক্তিই হাজার ১৮৫০০০০1858 ৩৪৩ ৩৪৪ 
বছর জীবিত থাকতে চায়, কিন্তু যতো দীর্ঘ জীবনই টির NAB Ble 

এদের দেয়া হোক না কেন, তা কখনো (আল্লাহর) Slt ০০4০১৯5০০% Cex If 


আযাব থেকে (এদের) বাচাতে পারবে না; আল্লাহ রে TUS L040 TUB AE 
টির 1০৯ (০ 344 
তায়ালা এদের (যাবতীয়) কাজকর্ম পর্যবেক্ষণ করেন। © শু এ DLE 19,১০৮ ০1 


পারা ১ আলিফ লা-ম মী-ম ৮ ১৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


৯৭. (হে নবী,) তুমি বলো, কে সে ব্যক্তি যে !- টি AAA WB তত ৯৩৯০ 
রে রর Lb Ls 
জিবরাঈলের শত্রু হতে পারে? (অথচ) সে তো আল্লাহর ০4 bd 5 ০১ শত 1১১৩ ৬০০১ 


আদেশে (আল্লাহর) এমন সব বাণী তে র অন্তকরণে 
নাযিল করে, যা তাদের কাছে মজুদ বি 5 চর 


সত্যতা স্বীকার করে, (আসলে) এ (গ্রন্থ) হচ্ছে 12 ৮৮ 
9 ® ০৬ 
মোমেনদের জন্যে হেদায়াত ও সুসংবাদ © eel ১৯9০৮ ১9 


৯৮. যারা আল্লাহর শত্রু, শত্রু তার (বাণীবাহক) “ * - .£7 bu 4৫1৮ 
ফেরেশতার ও নবী রসূলদের- (শত্রু) জিবরাঈলের ও (55554:5544754090-9৩- 
মীকাঈলের, (তাদের জানা উচিৎ) স্বয়ং আল্লাহ তায়ালা । এরি ০০০০, sss 
হচ্ছেন কাফেরদের (বড়ো) শক্ত । গু ৩৭১৪০) 56° uf ub 0৮০9 


৯৯. অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ নি 85 এ 
পাঠিয়েছি; পাগী ব্যক্তিরা ছাড়া তাকে কেউই অস্বীকার Lgl এল্টা ঠা ডি 


8 9 098০8111745 


১০০. (এমন কি হয়নি যে,) যখনি তারা কোনো * ৮৯ ৪ পুল পছ ৫৭4১241 :72-1 
ওয়াদা করেছে (তখনই) তাদের এক দল তা ভংগ ১০৪৩ Gy SS le hues LSS 


করেছে; (মূলত) তাদের অধিকাংশ লোকই ঈমান 80528 চি J 


আনে না। 


১০১. যখনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ৪ ০৮০ এ. ৭ রি টে 
নবী আসে এবং যে তাদের কাছে (আগের কিতাবে) ৩১০৭৫152020 1৮19 
যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, sj 0 
তখনি সেই আগের কিতাব- যাদের দেয়া হয়েছে 152 nd) ৩2 Gays ৪৯০ 


পট 


তাদের একটি দল আল্লাহর (পূর্ববর্তী) কিতাবের ৮৯39৮ 90541---5$ ic 


কথাগুলোকে এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে 4 
দেয়, যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। © ০০০৪ ১০৪১5 


১০২. (এর সাথে যাদুমন্ত্রে) এমন কিছু জিনিসও এরা _)7০ 1৮ ০5) 1 

অনুসরণ করতে শুরু করলো, (যা) শয়তানরা সোলায়মান 4 (& ০০৮০৯] 191:3121952919 
(নবী)- এর রাজত্বের সময় পড়তো , (সত্যি কথা হচ্ছে) LAB থে 1৮ BIND occ ত1৯০ 
সোলায়মান কখনো (যাদু ব্যবহার করে আল্লাহকে) ০৪৮৮811০৫19 eros SE Uren 
অস্বীকার করেনি, বরং (তাকে) অস্বীকার তো করেছে ~ Lo ৩৯9০ ৮ ৯১-০০০৮-০/ তত 
সেসব অভিশপ্ত শয়তান, যারা মানুষকে যাদুমন্ত্র শিক্ষা 2257৯511০05 05৮15219586 
দিয়েছে; ব্যাবিলনে হারত মারত দু'জন ফেরেশতার A bd ons 

কাছে যা কিছু পাঠানো হয়েছিলো, (তা ছিলো যাদুপাগল DHE Eby NG ০১৯ 
মানুষদের পরীক্ষার জন্যে, আল্লাহর) সেই দু'জন ফেরেশতা ॥_ AD ea 
(কাউকে) ততোক্ষণ পর্যন্ত এ বিষয়ের শিক্ষা দিতো না, (4৮৯ ৩০0 ৬5 টনি L302 
যতোক্ষণ পর্যন্ত তারা (এ কথাটা) তাদের বলে না দিতো মিরা টিনা না 
যে, আমরা হচ্ছি আল্লাহর) পরীক্ষা মাত্র, অতএব (কোনো চি 
অবস্থায়ই) তুমি (এ বিদ্যা দিয়ে আল্লাহ তায়ালাকে) - ee A Se Fr 
অস্বীকার করো না, (এ সত্ত্বেও) তারা তাদের কাছ থেকে ০52429 [০৪ এ 

এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিলো, যা দিয়ে এরা স্বামী , ডোর রা 
স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করতো, (যদিও) আল্লাহর ইচ্ছা & ০53০818৯1০9 28521 
ছাড়া কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারে ০ 


ADB oe 1 শা 2১-টডেতাপা্পা পা 


না; তারা (মূলত) এমন কিছু শিখে যা তাদের কোনো COLE at 3b Yt of 
উপকার যেমন করতে পারে না, তেমনি তা তাদের কোনো বা রন ই 858 ্ 


ক্ষতিও করতে পারে না; তারা ভালো করেই এটা জেনে 122) 21) 0219৮৮9৯545 
নিলো যে, (শ্রম ও অর্থ দিয়ে) যা তারা কিনে নিয়েছে lok 4 33 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


LAA si 


পরকালে তার কোনো মূল্য নেই; তারা নিজেদের ন 
রনির পরিবর্তে যাব বরে নিরেছিতা লতিই ৬5 + 335০585581৩ 


নিকৃষ্ট, কেতো ভালো হতো) যদি তারা (কথাটা) ৪ ০১০০৪ 19১ 9 515 
জানতো! 


১০৩. তারা যদি (আল্লাহর ওপর) ঈমান আনতো » ৯০০ 5৮৪-৩ উরি, ADL! ৮ এভন এ 
এবং তাকওয়া অবলম্বন করতো, তাহলে আল্লাহর ৩০ cre 2 gd 19519 19-০1-৮৪71 919 


পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরষ্কার পেতো; (কতো ARABIA AD eh SAG UY 
ভালো হতো) যদি তারা (এটা) অনুধাবন করতো! © gobs 1906 91১০৯ 40 


১০৪. হে ঈমানদার ব্যক্তিরা, (ধৃষ্টতার সাথে কখনো) OE LETRA IS 

বলো না (হে নবী), ‘তুমি আমাদের কথা ae 51) 11586815221 08081 তি 
বরং (তার দৃষ্টি আকর্ষণ করতে হলে) বলো, (হে নবী) 

“আমাদের প্রতি লক্ষ্য করো’, তোমরা (সর্বদা তার কথা) Ay. 3 16১6) 191555 
শুনবে, (মনে রাখবে), যারা (তীর কথা) অস্বীকার করে ei শু | 
তাদের জন্যে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। গু ০16০ 


১০৫. আসলে এই) আহলে কিতাব এবং যারা ১. “৫1,1৮1 (275 ৮৫1 
শেরেক করে তারা কেউই এটা পছন্দ করে না যে, 95551052958 nos L 


তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে ভালো 8৬৪ চিল NTR EDR SADA Rah 
ডি বি তোমা লিক খম দৰে জা 22৮5 ers Akl D5 of cnt yh 


STD Ac পাঠ পা ৮2৮৫৫ 95 


তাকেই তার অনুগ্রহে (নবুওতের জন্যে) বেছে নেন; ৮212 wr 4০০৯92১০০৯৯ 4819 ২৮৫০) 
রি পা 


© 25211 03১61158249 


আল্লাহ তায়ালা অত্যন্ত অনুগ্রহশীল ৷ 


১০৬. আমি (যখন) কোনো আয়াত বাতিল করে * 
দেই কিংবা (বিশেষ কারণে মানুষদের) তা ভুলিয়ে 3 
দিতে চাই, তখন তার জায়ণায় তার চেয়ে উৎকট 

কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাযির করি, 

তুমি কি জানো না, আল্লাহ তায়ালা সব কিছুর ওপর 


ক্ষমতাবান । 
১০৭, তুমি কি জানো না, আসমানসমূহ ও যমীনের ০,/৮০ 2৮5 পপ ৫ ৬১ ৮১৮৮ এ 
সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তায়ালার জন্যেই নির্দিষ্ট; ৩৯১ sgl Sled wf of hs 


আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, নেই ৯০৯77 
কোনো সাহায্যকারীও। li 07h dt 


শার্ট MBLs AL Aad A PA 


১০৮. তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের 26 Ke 
(উদ্ভট) প্রশ্ন করতে চাও- যেমনি তোমাদের আগে 2 9৩5১ রর ll 


মুসাকে প্রশ্ন করা হয়েছিলো; কেউ যদি ঈমানকে | ০0৮৮৪ নিত 
El ee ll ut ৬০৮০১ 
সোজা পথ থেকে গোমরাহ হয়ে যাবে। ৪০:৮1 132 2 OE CY ty 


১০৯. আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে পা ৯৪ ABDANBDL As Az AW SA » ০০ 
ঈমানের বদলে তোমাদের আবার সেই কুফরীতে ৬ 05১52 | ol or ১৫০১9 


ফিরিয়ে নিতে চাইবে, (এমনকি) সত্য তাদের কাছে '** * DAZ A AW পপ 5৮595 
স্পষ্ট হয়ে যাওয়ার পরও (তারা এপথ থেকে বিরত ৬০০৪০) 05৩516০০80০ 


হবে না), অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত ৬০০4/8৫ ৫)। (৮৮৮51 4 
আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং ৮৮ এ 192১571-০৮ রা এ ১% 


তাদের সাথে ভালো ব্যবহার করো; অবশ্যই আল্লাহ Lob 5 
তায়ালা সব কিছুর ওপর ক্ষমতাবান । 8১42 ঠা 21017)৭221 Gh 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 
১১০. তোমরা নামায প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় (৮ 4441 (01171771511 ০71 
করো; (এর মাধ্যমে) যেসব নেকী তোমরা আল্লাহর 13১50555511191980- toss 
কাছে (অগ্ৰিম) পাঠাবে তার কাছে (গিয়ে এর সবই) এ 72245 28 
তোমরা (মজুদ) পাবে; তোমরা যা কিছুই করো আল্লাহ 1:50 e553 pk ED 


পা পার APN পার 


Pd 


তায়ালা অবশ্যই (এর) সব কিছু দেখতে পান। © ১৯০ Os Cs 


১১১. তারা বলে, ইহুদী কিংবা 7752 
কেউই বেহেশতে প্রবেশ করবে না be এগুলো 29 ০৫০০ তি Keds 


তাদের একটা মিথ্যা কল্পনা; (হে নবী,) তুমি বলো, | 7 
যদি তোমরা সত্যবাদী হও (তাহলে) তোমাদের দলিল 7505 sila ৪১৫ 


A DAD A £৯ ৮ পা chp 


প্রমাণ নিয়ে এসো! ৪ 08০০ AL 01৮4565: 


১১২. হ্যা, যে ব্যক্তি সতকর্মশীল হয়ে আল্লাহর সামনে HBR ATRIA BD. KN BAB WTR A AARNE 
নিজের সত্তাকে সমর্পণ করে দেবে, তার জন্যে তার yal 2b ৬-৯০৪১94/ dea 9 rll ০৩ রি 
মালিকের কাছে (এর) বিনিময় থাকবে, তাদের কোনো হ ৮৮৪৮০ পপ ৪ পা ৮৫8৫ ৫ 
ভয় ভীতি নেই, আর না তারা (সেদিন) চিন্তািত 8 09095 ৮১9০০385944) 65 || 


হ্‌ ব! 
পা উপ ৮০১টি শট পাপা 


১১৩. ইহুদীরা বলে, খৃষ্টানরা কোনো কিছুর ওপরই ,..& ক 
ত্ঠিত নয়, খৃষ্টানরা বলে ইহুদীরাও কোনো কিছুর | ৩৪৬ sys 5৫62 


ওপর প্রতিষ্ঠিত নয়, অথচ এরা (উভয়েই) কিতাব পাঠ »৪” ০ রা Es 
করে, এভাবেই যারা আদৌ কিতাবের কোনো কিছুই _ * ও টি দার রি 


জানে না, এমন লোকেরা (আবার এদের উভয়ের (৫91 060$ ৫ If 949 
সম্পর্কে) তাদের কথার মতো (এই) একই ধরনের ADNAN BDL /৯ ৮০০১ পা Ac পা /৯ শটি প্র ভি 
কথা বলে । তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ ৮৪: ৮৫৯২ 418 5 as [5 
তায়ালা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে RD SRS al 

মীমাংসা করে দেবেন। SUES ss LCs Falls 


Aa পা পারা ৯5 শট প্রা ঠা Acar 


১১৪. তার চেয়ে বড়ো যালেম আর কে আছে, যে fat 3৯.. f 
ব্যক্তি আল্লাহর (ঘর) মাসজিদে তার নাম স্মরণ করতে ii CU be 


বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়, এ ৮13 4৫৯ 

ধরনের লোকদের (তো) তাতে ঢোকা শোভনীয়ই 5 22৩১ 5 
নয়, তবে একান্ত ভীত সন্ত্স্ভভাবে (ঢুকলে তা ভিন্ন VIG ০০ ০০০এএ% 
কথা), তাদের জন্যে পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা * 245 গু নে 
রয়েছে, তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি । ০9৩১৪ ৩ ৬০১ onl 


© ০282 SIGE BSY & 


AN ৮9১ পাটি 


১১৫, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তায়ালার, তোমরা যে Dx Aco A 
দিকেই মুখ ফেরাবে সেদিকেই তো আল্লাহ তায়ালা Alyy TES 


রয়েছেন; অবশ্যই আল্লাহ তায়ালা সর্বব্যাপী এবং ৪9৮12 6১152101425 
জ্ঞানী। d fers 


১১৬. (খৃষ্টান) লোকেরা বলে, আল্লাহ তায়ালা 

(অমুককে) নিজের সন্তান (রূপে), গ্রহণ করেছেন, CIs EEE 
(অথচ) সব পবিত্রতা একান্তভাবে তার, (তিনি এসব _॥০ ॥ঞ্দ 

কিছুর অনেক উর্ধ্বে); আসমানসমূহ ও যমীনের সব ৪052 Hon wl 
কিছুই তার জন্যে, এর সকল বস্তুই তার অনুগত । 


পারা ১ আলিফ লা-ম মী-ম ১৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
১১৭. আসমানসমূহ ও যমীনের তিনিই হচ্ছেন 15 2 
উদ্ভাবক, যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত 0 LETHE) 19,১15 


করেন, সে ব্যাপারে শুধু (এটুকুই) বলেন ‘হও’, আর ০৯১০০ AD ow BAB ডু ৫ 
সাথে সাথেই তা হয়ে যায়। ৪ ১১ ৬4 J Sb 


১১৮. যারা (সঠিক কথা) জানে না তারা বলে, আল্লাহ্‌ ০৫) ০০% ৮০ 44 + ॥০- ড় 
তায়ালা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, 4৮০০32০9০21 49 


অথবা এমন কোনো নিদর্শন আমাদের কাছে কেন - 
আসে না (যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো); NIE WSL LEG |] 


এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা "এ 422522 * 417% * 
বলতো; এদের সবার মন (আসলে) একই ধরনের; OSes 3S bet ME Te 0:08 


(আল্লাহকে) যারা (দৃঢ়ভাবে) বিশ্বাস করে আমি রত 1 চি 
তাদের জন্যে আমার হ সুস্পষ্ট করে পেশ 3539 [91 Yl ন 
করে দিয়েছি। 


১১৯. অবশ্যই আমি তোমাকে সত্য (দ্বীন)-সহ + LD eA ALAS 
পাঠিয়েছি, (পাঠিয়েছি) আযাবের ভীতি প্রদর্শনকারী Yorn 3s Gl 5০401 
ও (জান্নাতের) সুসংবাদবাহী হিসেবে । (জেনে {Ao Riese BAAS 
রেখো), তোমাকে জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে ৪ ৮31 ০৯০ ০০০৬৭ 


কোনোরকম প্রশ্ন করা হবে না। 
১২০. ইহুদী ও খুষ্টানরা কখনো তোমার ওপর মীরা কু 
খুশী হবে না, যতোক্ষণ না তুমি তাদের দলের ০৮ 2 2 eS 


অনুসরণ করতে শুরু করবে, তুমি তাদের বলো, df 62 ০105 AES 
আল্লাহ তায়ালার হেদায়াতই হচ্ছে একমাত্র হেদায়াত; LAL _ 


তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি SIAM Tso 
তাদের ইচ্ছানুসারে চলতে থাকো, তাহলে আল্লাহ্‌ 

তায়ালা ছাড়া তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী df Ce DC, hall 0592 Leg 
থাকবেনা। 


১২১. যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে 

এমন কিছু লোকও আছে যারা এ (কোরআন)-কে “৪১০০ 

তেলাওয়াতের হক আদায় করে পড়ে; তারা তার 4 ৬৪৮০ Shas 
ওপর ঈমানও আনে; যারা (একে) অস্বীকার করে টি ০ 

তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত লোক। $ 095০ 2229 


১২২. হে বনী ইসরাঈল (জাতি), তোমরা আমার 
সে নেয়ামত স্মরণ করো যা আমি তোমাদের ওপর cl 19531 02550 0521 


পর্ণ 2৯০9 -9৮ 0 ৩া ৯ এণ্ার্প 8৯৮9৯ বাতা ৮9 টি পাটি 


দান করেছি, (সে নেয়ামতের অংশ হিসেবে) আমি {alas 52 
(এক সময়) তোমাদের সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্‌ দান টে cls EA নি 


| ৪ ০০০] 


১২৩. তোমরা সে দিনটিকে ভয় করো, যেদিন একজন ?ছু ++ ৪ ৭8৫ 11 
মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, ৯১০০০৯৯০১৯৪ 19419719 


AAD NE 122 


না (সেদিন) তার কাছ থেকে কোনোরকম বিনিময় 1-৮৫*% ৬ ২217, 
নেয়া হবে, (একের পক্ষে অন্যের) সুপারিশও সেদিন (০৯৪০ yo ০102 (৬০ 087৭ (91522 


কোনো উপকারে আসবে না, (সেদিন) এসব লোকদের ০৯০০ As ০? 
কোনোরকম সাহায্যও করা হবে না। Uy YS 


পারা ১ আলিফ লা-ম মী-ম ক ১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সি বাকারা 


১২৪. (স্মরণ করো,) যখন ইবরাহীমকে তার ‘রব’ , ৮৮4? 

কতিপয় বিষয়ে (তাঁর আনুগত্যের) পরীক্ষা নিলেন, ৮০০৪০ ০৮০৪ 2১০১ গে 319 
অতপর সে তা পুরোপুরি পুরণ করলো, আল্লাহ তায়ালা bh 

বললেন, আমি তোমাকে মানব টি জন্যে নেতা ০০54৪০০০৩৪৪ et 0510 
বানাতে চাই; সে বললো, আমার ভবিষ্যত বংশধররাও শনি 1 NE পাপে পারি ৯৪৬2 
(কি নেতা হিসেবে বিবেচিত হবে)? আল্লাহ তায়ালা এপ] ৮৪০০০ ০4১ ০/১৮০৪ 
বললেন, আমার এ প্রতিশ্রুতি যালেমদের কাছে 

পৌছবে না। 

১২৫. (স্মরণ করো,) আমি যখন মানুষদের মিলনস্থল 17 দুপা এ দনি। 1 2 
ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে (কাবা) ঘর নির্মাণ ০৮ ০০ Dl সি 
করেছিলাম; (আমি তখন তাদের আদেশ দিয়েছিলাম,) ০৩ 

তোমরা ইবরাহীমের অনাদি ভি I re os 19315 
স্থান বে গ্রহণ করো; ইব ও 

ইসমাঈলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার 26 Of dese tn dL 06465 
ঘর (কাবা)-কে (হজ্জ ও ওমরার) তাওয়াফকারীদের <A 


। 88515৩28০09 Castel 


১২৬. ইবরাহীম যখন বলেছিলো, হে রব, এ শহরকে ।* 1741 
তুমি (শান্তি ও) নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং 1১73 Ge al pt 08 319 
এখানকার অধিবাসীদের মাঝে যে (কিংবা যারা) ৮৮1 *- FLA: RSA DS 

আল্লাহ তায়ালা এবং প্রকার তে নি clr BBE 


করে, তুমি তাদের ফলমূল দিয়ে রেযেক দাও; ০০99৩-৯১০0522 A 


আল্লাহ তায়ালা বললেন (হ্যা), যে ব্যক্তি (আমাকে) 

অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন 2874 52 ৮12 ০০৮ ৮৫5 
জীবনের উপকরণ উপভোগ করাতে থাকবো, অতপর ০71৩০ এ ১১৮5০ ১০5 4৯০ x 
আমি ধীরে ধীরে তাদের আগুনের আযাবের জন্যে ০৯ পণ 

বাধ্য করবো, যা সত্যিই বড়ো নিকৃষ্টতম স্থান । পি, 301 


১২৭. ইবরাহীম ও ইসমাঈল যখন এই ঘরের ভিত্তি .. চি 
উঠাচ্ছিলো (তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো), - 

হে আমাদের রব, (আমরা যে উদ্দেশ্যে এ ঘর নির্মাণ 

করেছি, তা) তুমি আমাদের কাছ থেকে কবুল করো, 

অবশ্যই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো । 


১২৮. (তারা আরো বললো,) হে আমাদের রব, 45 ৬ 5 ৮ পার্ট ৯৮১৯০ হা 
আমাদের উভয়কে তুমি তোমার (অনুগত) মুসলিম ৮5১১০ 59৪ ৬০০ Glas 1905) 
বান্দা বানাও এবং আমাদের (পরবর্তী) বংশধরদের -৫।৩ পুজ? 
মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত (বান্দা) ০5904০৮০ 039০ SU iL Lf 


বানিয়ে দাও, (হে মালিক,) তুমি (এবাদাতের) টি 
আনুষ্ঠানিক নিয়মনীতিসমূহ আমাদের দেখিয়ে দাও es il gail ESE) 315 ০115 


এবং তুমি আমাদের ওপর দয়াপরবশ হও, অবশ্যই 

তুমি তাওবা কবুলকারী ও পরম দয়ালু। 

১২৯. হে আমাদের রব, তাদের (বংশের) মধ্যে 1” * 2০ উট ৩৫ ৪ রান 
তাদের নিজেদের মাঝ থেকে তুমি (এমন) একজন ০৪০ 9৮0 ০৪৪ ৪919 050 


Aa 


রসূল পাঠাও, যে তাদের কাছে তোমার আয়াতসমূহ 1০০1৫ হা, 
তেলাওয়াত করবে, তাদের তোমার কিতাবের জ্ঞান lel Safe 


পারা ১ আলিফ লা-ম মী-ম ২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 
ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু (তা দিয়ে) সে তাদের - «০ ₹০৮৪৮2 
পবিত্র করে দেবে (হে আল্লাহ, তুমি আমাদের দোয়া * এটা 1১৪৭৪৭০5250 


কবুল করো); অবশ্যই তুমি মহাপরাক্রমশালী, ৪৮৯৫9 ০৫৭ 
তা 8০১21 22 


১৩০. (জেনে বুঝে) যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে পা ০9 পানি ৯ পাপা 
সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে, যে ইবরাহীমের ৮:1১ oty ৬৮০9 


৮০1 চপ A Rad el Ed 


বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? (অথচ) তাকে আমি el চাননি | 
(ৰ বাছাই করে নিয়েছি, শেষ বিচারের 3 ও | ১9 ad 


দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে শামিল হবে। ৪ ০০+-। ৩26৮5 2 


১৩১. যখন আমি তাকে বললাম, তুমি 
অনুগত) মুসলিম হয়ে যাও, সে বললো, আমি 
সৃষ্টিকুলের মালিক (আল্লাহ তায়ালা)-এর পূর্ণ 
আনুগত্য স্বীকার করে নিলাম। 


১৩২. (যে পথ ইবরাহীম নিজের জন্যে বেছে নিলো) , ৮ ৯৯৭ ৯ 

সে (পথে চলার) জন্যে সে তার সন্তান সন্ততিকেও + ITI এট ১2 চি ০০৪ 
ওসিয়ত করে গেলো, ইয়াকুবও (তার সন্তানদের 4৫ “* এ 1১০ 

ওসিয়ত করে বললো); হে আমার সন্তানরা, নিশ্চয়ই ১১ 231 রি ul ul L ns 
আল্লাহ তায়ালা তোমাদের জন্যে (এই) দ্বীনকে AD, চে ৬০৯৩৩ 5 তি 
পছন্দ করে দিয়েছেন, অতএব কোনো অবস্থায়ই (এ 6 ০৯০০ ০৪9২1 ছি 
বিধানের) আনুগত্য স্বীকার করা ব্যতিরেকে তোমরা 


মৃত্যুবরণ করো না। 
পা ADA পা পা রা A ৮9 ৮১ টি পা 


১৩৩. হে ইহুদী জাতি,) তোমরা কি তখন সেখানে 

উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে (তীর) মৃত্যু EL: (EV ১৮০৯৫ 
এসে হাযির হলো এবং সে যখন তার ছেলেমেয়েদের ৩৩55৩০0০210 31,১51 
বললো, আমার মৃত্যুর পর তোমরা রে এবাদাত ৫ 

করবে? তারা বললো, আমরা (অবশ্যই) তোমার এটা Hf 5, 

মাবুদ- (তোমার পূর্বপুরুষ) ইবরাহীম, ইসমাঈল ৰ 12৩৩11১৯151 ০১ 


সা দয এৰাদাত ৰদে =) ₹ ০৯০19 0০৮০ 
মাবুদ হচ্ছেন একক, আমরা তো তারই (সামনে 1১226! hd AD “2 


আত্মসমর্পণকারী । © UL এ ০৯5 


১৩৪. এরা ছিলো এক (ধরনের) জাতি, যারা গত ৮৫715 5 দু ই শা) 
হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের নিজেদের 

জন্যে, (আবার) তোমরা যা করবে তা হবে তোমাদের Lz LAPLLAD OE DAD 
নিজেদের জন্যে, তারা যা কিছু করছিলো সে ব্যাপারে uy Hn 49 টি 
তোমাদের (কিছুই) জিজ্ঞেস করা হবে না। গু 170৫ 


১৩৫. এরা বলে, তোমরা ইহুদী কিংবা খৃষ্টান হয়ে ,(১7244/ +:45201221321152 
যাও, তাহলে তোমরা সঠিক পথ পাবে; (হে নবী,) AERP 


তুমি বলো, (আমাদের কাছে তো) বরং ইবরাহীমের " 22৮525৮1812 
একনিষ্ঠ মতাদর্শই রয়েছে; আর সে মোশরেকদের ৮০ "9" সি ১১০] ০০20১ 


অন্তর্ভুক্ত ছিলো না। ৪ ০৮৫১৫ | 


A PAN 


পারা ১ আলিফ লা-ম মী-ম কঠ ২১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


১৩৬. তোমরা বলো, আমরা আল্লাহ্‌র ওপর ঈমান 12 

এনেছি এবং ঈমান এনেছি আল্লাহ তায়ালা আমাদের (25125150294 17115 
যা কিছু নাযিল করে 1র ওপর, (আমাদের <, 

আশে) হী, ইসমাঈল ইসহাক, ইয়াকুব (19 desert dt dy 

তাদের (পরবর্তী) সন্তানদের ওপর যা কিছু নাযিল - ৯2৯৫৩ 

করা হয়েছে তাও (আমরা মানি, তাছাড়া), মূসা, ৩৪" “০9 03 ৮০-$12 টি 

ইহাদের রবের ক থেকো ০০2৩203০201 591০5 res 


পপ স্লিপ bhp LAW পল পা ভি -2 ০০ ছা 


আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না, 41 of p 
আমরা হচ্ছি আল্লাহরই অনুগত (বান্দা) । S429 rs dl 3 ১৯ 


AD AD 


শ ০ 


১৩৭. এরা যদি তোমাদের মতোই আল্লাহর ওপর (42018 EH “1 
ঈমান আনতো তাহলে তারা অবশ্যই সঠিক পথ 59১৯০ 98১ 2 Le সি jl of 


পেতো, তারা যদি (সে পথ থেকে) ফিরে আসে : 22 ১ 21751 0” দা 07 
তাহলে তারা অবশ্যই '(উপদলীয়) অনৈক্যের মাঝে ০5৮ ৯৮৮05155715 
DA cz Db, ০ ০০০৬ DAA 


পড়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তায়ালাই তোমার & ৯921 ৫ 
জন্যে যথেষ্ট (প্রমাণিত) হবেন, তিনিই শোনেন, © | as নে 
তিনিই জানেন। 


শি পরা ভি প্রা Mar 


১৩৮. আসল রং হচ্ছে আল্লাহ তায়ালার, এমন কে ১857০4010০৮ od ee 
আছে যার রং আল্লাহ্‌ তায়ালার রঙের চেয়ে উৎকৃষ্ট LAD es DAS 
হতে পারে? আমরা তো তারই এবাদাত করি। ৪ ০9০ 4) ৬৯১9 


১ 
পা 


১৩৯. (হে নবী,) তুমি বলো, তোমরা কি স্বয়ং * 26৮৫ (পতিত ৬ 2 
আল্লাহ তায়ালার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে ০০৮99 2 al 86 টা 
লিপ্ত হতে চাও? অথচ তিনি (যেমন) আমাদের রব, এ] “2? 2111" ঠা: 
(তেমনি) তিনি তোমাদেরও রব, আমাদের কাজ + ৩ OE 
আমাদের জন্যে, আর তোমাদের কাজ তোমাদের 
জন্যে, আমরা সবাই তার (আনুগত্যের) ব্যাপারে 

| 


১৪০. অথবা তোমরা কি একথা বলতে চাও যে, 7425৭ 
সদ txt ol O58 
বংশধররা সবাই ছিলো ইহুদী কিংবা খৃষ্টানঃ (হে নবী,) ৮( ৭২০০ 9 ৰ 772 EUV Co ins 

8 9০১ 
না আল্লাহ তায়ালা বেশী জানেন? যদি কোনো ব্যক্তি 161 29,280 {ef ifs J 

তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে (আগত) সাক্ষ্য তা Bit পি টি 
প্রমাণ গোপন করে, তাহলে তার চেয়ে বড়ো যালেম 00503 2 Crit eG 8১1$০৮৮$ 
আর কে হতে পারে? আল্লাহ তায়ালা (কিন্তু) তোমাদের তা ABA Br 
কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। ও u gloss Le 


পা 1:08 8741 


১৪১. এরা ছিলো এক (ধরনের) সম্প্রদায়, যারা ১ এ alls 
গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের le রী 


ADs 0৩ APSA Lz ৯79 পাপা GAD 


জন্যে, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্যে, 1215 NE 0১12০ xi Ls 
তারা যা কিছু করছিলো সে ব্যাপারে তোমাদের কিছু 15 র্‌ 59 এ 


জিজ্ঞেস করা হবে না। ® ® &) 9০ 
পারা ১ আলিফ লা-ম মী-ম ২২ www.alquranacademylondon.org 


ডু 


/ 


৬৪ওয়াকফে লাষেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


LAD 


১৪২. (কেবলা বদলের পর) মানুষদের ভেতর থেকে চট os 
কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে (এ কি পরল 19270415751 05855 


হলো এদের!) এতোদিন তারা তাদের যে কেবলার চে ন 
ইট ওপর প্রতিষ্ঠিত ছিলো, (আজ হঠাৎ করে) কিসে 408 94505190521 ০৩2 


তাদের সে দিক থেকে ফিরিয়ে দিলো? (হে নবী,) ডে চর . 7 
তুমি বলো, পূর্ব পশ্চিম (সবই) আল্লাহ তায়ালার ৫119 ০5০০০১9১১৯০ 


জন্য; তিন যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত ৪ nn bls 


রা 


১৪৩. (যেভাবে আমি তোমাকে হেদায়াত দিয়েছি) ADA DoW ERE LT J 
সেভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মতে পরিণত 19১95 tho 2 ০০4 1০29 


BLA LW 


করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের ওপর d 5 wl PRE 
(হেদায়াতের) সানী হয়ে থাকতে পারো এবং রসূলও 222,193 2১৩ চি 


তোমাদের ওপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে কেবলার HLL “One ৪০2 
ওপর তোমরা (এতোদিন) প্রতিষ্ঠিত ছিলে আমি তা ০18 সির ক Ero টি 
এ উদ্দেশেই নির্ধারণ করেছিলাম, যাতে করে আমি এ ০) | রর AY 

কথাটা জেনে নিতে পারি, তোমাদের মধ্যে কে রসূলের 3" eo 


ht a fa LAU AD 


অনুসরণ করে, আর কে তার (অনুসরণ থেকে) ঘাড় ও 19,4৮8০% Les ৬৮০5 
ফিরিয়ে নেয়, তাদের ওপর এটা ছিলো কঠিন (পরীক্ষা), টানি 
অবশ্য আল্লাহ তায়ালা যাদের হেদায়াত দান করেছেন 5 ১20 ০৪৫০০ % 1652521 
তাদের কথা আলাদা; আল্লাহ তায়ালা এমন নন যে, তিনি » ZOLA তক ১৪ 04১) ৮৭০ 
তোমাদের ঈমান বিনষ্ট করবেন; অবশ্যই আল্লাহ তায়ালা 2491, এনে 
মানুষদের সাথে বড়ো দয়ালু ও একান্ত মেহেরবান SA ৪ ছি 


১৪৪. (কেবলা পরিবর্তনের জন্যে বারবার) আকাশের ₹£17 » 15 ₹ দক মা 
রর 
দিকে তোমার মুখ উঠানো আমি দেখতে পেয়েছি, অতপর বে, ৪১১০ 


আমি তোমাকে অবশ্যই এমন এক কেবলার দিকে ফিরিয়ে রি কি 5৫17 51:21 

দিচ্ছি যেটাকে তুমি পছন্দ করো। (এখন থেকে) তুমি এই 5১০১৭ > রি: 
মর্যাদাসম্পন্ন মাসজিদের দিকে তোমার মুখ ফিরিয়ে (নামায ৫০৬০৪ Js 265 
আদায় করতে) থাকবে; তোমরা যেখানেই থাকো না কেন ০৮১৮ ০৯১০9৩2০০০0 
র মুখমন্ডলগুলোকে সে দিকেই ফিরিয়ে দেবে; এসব sf cag ols 28s 5915 5 
লোক- যাদের আগেই কিতাব দেয় হয়েছিলো, তারা ভালো A এতে A BLA এড ৮ ৯ Nos তা 

করেই জানে; এ ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে ৮৮৪ কে 
আসা সম্পূর্ণ একটি সত্য (ঘটনা, এ সত্তেও) তারা (এর প না (৫ 

সাথে) যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তায়ালা তা থেকে ৪ ১৪০ Le JSG 205 
মোটেই অনবহিত নন। 


১৪৫. ইতিপূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের সামনে (1৫2 ৮ ৫11 52 7351 ME হা? 
যদি তুমি (দুনিয়ার) সব কয়টি প্রমাণও এনে হাযির করো, ₹ পন 25 Bi ০ ৬ 
(তারপরও) এরা তোমার কেবলার অনুসরণ করবে না, ররর 
আর (এর পর) তুমিও তাদের কেবলার অনুসরণকারী ও ৫৯০৫৯ 
হতে পারো না, (তাছাড়া) এদের এক দলও তো আরেক 588৮4 ১9 ০৪০ 
দলের কেবলার অনুসরণ করে না; (আমার পক্ষ থেকে) = EL 85 

এ জ্ঞান তোমাদের কাছে পৌছার পর তুমি যদি তাদের 5.৯০ mus i pl nil 95 


ইচ্ছা আকাংখার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি [2] 
যালেমদের দলে শামিল হয়ে যাবে। 6 ০৪8] ০2110 15 ৯1৩০ 


পারা ২ সাইয়াকুলু চর www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১৪৬. যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে 
(ভালো করে) চেনে, যেমনি এরা চেনে আপন 


ছেলেদের; অবশ্যই এদের একদল লোক (সব সময়ই) 
জেনে বুঝে সত্য গোপন করার চেষ্টা করে। 


২ সূরা আল বাকারা 


CEL al : 172০1 a 
EARL EE EEE (OES 


পা ADIAG AD DAN পা ৯০9০০ 2৯ os 


৪০১৪০৭০১951 ০১০০৮ 


১৪৭. (হে নবী, এ হচ্ছে) তোমার মালিকের পক্ষ 
থেকে (আগত একমাত্র) সত্য, অতপর কোনো 
অবস্থায়ই তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল 
হয়োনা। 


০০৮5১885557 


cA APN 


6 ৩৭১০০ | 


১৪৮. প্রত্যেক (জাতির) জন্যেই (এবাদাতের) একটা 
দিক (নির্দিষ্ট করা) থাকে, যে দিকে সে মুখ করে 
(দাড়ায়), তোমরা কল্যাণের কাজে একে অপরের 
সাথে প্রতিযোগিতা করো; তোমরা যেখানেই থাকো 
না কেন (কেয়ামতের দিন) আল্লাহ তায়ালা তোমাদের 
সবাইকে (একই স্থানে) এনে হাযির করবেন; অবশ্যই 
আল্লাহ তায়ালা সবকিছুর ওপর ক্ষমতাবান । 


:৩, ১ 19০০6 9 9 9০19 


না ZA ৮ DY Docs 


ule 25250172502 


Az Wo (eh 


© ১4585808694 


১৪৯. তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো 
না কেন, (নামাযের জন্যে) মাসজিদে হারামের দিকে 
মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে তোমার প্রভুর 
কাছ থেকে (কেবলা সংক্রান্ত) সঠিক (সিদ্ধান্ত); আর 
আল্লাহ তায়ালা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই 
উদাসীন নন। 


১৮৪ ৩৬৯9০5৪০৯১৯ 529 
এ) ৮০512815052 os 


ALA ১0. 


৪0228৮50521 


১৫০. (হে নবী,) যে দিক থেকেই তুমি 

আসবে, (নামাযের জন্যে সেখান থেকেই) মাসজিদে 
হারামের দিকে মুখ ফিরিয়ে (দাড়িয়ে) যেও; 
সময়) তুমি যেখানেই থাকো না কেন সেদিকে মু 
ফিরিয়ে « নেবে, তাহলে (প্রতিপক্ষের) লোকদের 
তোমাদের বিরুদ্ধে দাড় করানোর মতো কোনো যুক্তি ৮ 
অবশিষ্ট থাকবে না, তাদের মধ্য থেকে যারা বাড়াবাড়ি ও 
করে তাদের কথা আলাদা । তোমরা এদের ভয় করো 
না, ভয় করো আমাকে. যাতে করে আমি তোমাদের 
ওপর আমার নেয়ামত পূর্ণ করে দিতে পারি, আশা 
করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে, 


বেরিয়ে 58 ৩৯9 595 ০৯১ ০৮০ ৬০9 
PEE [2 us 
৩১০০১০২৭৯১০ 
DESL ATHENS 182০৮০5 
EE 


ALA DANG A DU A DAs 


6 © IS 9 Eile 


১৫১. (সঠিক পথের সন্ধান দেয়ার জন্যে) আমি এভাবে 
তোমাদের কাছে তোমাদের মাঝ থেকেই একজনকে রসূল 
করে পাঠিয়েছি, যে ব্যক্তি (প্রথমত) তোমাদের কাছে 
আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, (দ্বিতীয়ত) সে 
তোমাদের (জীবন) পরিশুদ্ধ করে দেবে, (তৃতীয়ত) সে 
তোমাদের আমার কিতাব ও (তার অন্তর্নিহিত) জ্ঞান শিক্ষা 
দেবে, (এর সাথে) সে তোমাদের এমন বিষয়সমূহের 
জ্ঞানও শেখাবে, যা তোমরা কখনো জানতে না। 


191? ৮০: ০০9০০ as 5102/122 
যান 
রঃ ০529 ৮45 | ] 


পর ALN ADA টি পাঠ পার 


8 094290257 


১৫২. অতএব (এসব অনুগ্রহের জন্যে) তোমরা 
আমাকে স্মরণ করো, আমিও (পুরস্কার দিয়ে) 
তোমাদের স্মরণ করবো, তোমরা আমার কৃতজ্ঞতা 
আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়ো না। 


পারা ২ সাইয়াকুলু 


ক ২৪ 


পি 
LA DA A 


PUBS 5030 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


১৫৩. হে মোনুষ,) তোমরা যারা ঈমান এনেছো, ধৈর্য ADA পি) ০০1৮৭ 

ও নামাযের মাধ্যমে তোমরা (আমার) সাহায্য প্রার্থনা ১০০০০ NEE. ET 
আল্লাহ তায়ালা ধৈর্যশীল মানুষদের eG Lda [8 Is 
১৫৪. যারা আল্লাহ তায়ালার পথে নিহত হয়েছে গু পট ৪৮ 1454 
তাদের তোমরা মৃত বলো না; বরং তারাই হচ্ছে lyf 0০8 Os col 


আসল) জীবি এ ব্যাপারে) তোমরা কোনো ও ৮4 
ই ৪০72৬ 


১৫৫. আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো, 
(কখনো) ভয়-ভীতি, (কখনো) ক্ষুধা-অনাহার, (কখনো ৪৮9 alc? 9৩৪০১ সি 


বি 77 

নল ক) দি গিনি SLE 
পর বি EX) 2 BA DB -AON ez > a: 

তা Li a 48 HEE 1 


১৫৭. (বস্তুত) এরা হচ্ছে সে সব ব্যক্তি, যাদের ELALLA UD AW ভি ILA সাত মাছি 
ওপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে (পাওয়া) 40039 03) or নিনিটিতে এ 
অবারিত রহমত ও অপার করুণা; আর এরাই হচ্ছে নি LAB ্ 
সঠিক পথপ্রাপ্ত । © Udell ৮ iss 


উই বল অহ 0 I CBG Ed) 
LE আদায় (করার এরাদা) করে, তার জন্যে এ এ ৫0১5 নী 5 ৮016 টি 
বা নভে কোন ও লা | ub 1৮: £ € 55 2০5 ‘3 ৮৪০ 
জ্ঞানের অধিকারী । 


১৫৯. মানুষের জন্যে যেসব (বিধান) আমি (আমার) "৬1৮ 7175112 ৮৮৮৪৩ ৫ 
কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার sos BSL ues nh ol 


AAA 1A 


নাযিল করা সুস্পষ্ট নিদর্শনসমূহ ও পরিষ্কার পথনির্দেশ , An 
গোপন করে, (জেনে রেখো) এরাই হচ্ছে সেসব লোক EOE TEE 


যাদের ওপর আল্লাহ তায়ালা অভিসম্পাত করেন, দিন I EO HPC HLT HY 
অভিশাপ করে অন্যান্য অভিশাপকারীরাও, © ৩5111৮৯০449 | ০৬৬৭ 59 


০০ 0 পাপা A পণ &৯ পাপা 


১৬০. তবে যারা (এ কাজ থেকে) তাওবা করবে এবং নিজে is 
দের সংশোধন করে নেবে, যারা (সেসব সত্য) কথা প্রকাশ 19:৮291949158 ad 


করবে (যা আহলে কিতাবরা গোপন করে আসছিলো) SHG 2৮6 
এদের ওপর আমি দয়াপরবশ হবো, আমি পরম ক্ষমাশীল, 4১191 9 rele 23 এ; 19 


চি ৪৮৯১ 


১৬১. অবশ্যই যারা কুফরী করেছে এবং এই 2171 1152* ৮1৮৮” 
কাফের অবস্থায়ই মৃত্যু বরণ করেছে, তাদের ওপর MDS S10 iS 1d | 


পারা ২ সাইয়াকুলু *%২৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


আল্লাহর অভিশাপ রয়েছে, অভিশাপ) ফেরেশতাদের, » ৮৯৮৭ bh Mer 
(সর্বোপরি অভিশাপ) সমগ্র মানবকুলের, daft Lf 4 Lal este 


১৬২. (অভিশপ্ত হয়েই) এরা সেখানে চিরদিন থাকবে, 12 42২2 ০১853 % 125 ০£ 
আযাব এদের ওপর থেকে (মোটেই) কম করা হবে ০1৬৭1 4৮০১৯ 
না, তাদের কোনো রকম অবকাশও দেয়া হবে না। Sus Yo 


১৬৩. তোমাদের মাবুদ একক মাবুদ, তিনি ছাড়া 
মেহেরবান। 


ই হু আমের সারে SN hm 25৬০] 
ভাসমান জাহীজসমহে মানুষের ণকর A ঈ পু নি ডর ed ০.০ AD 
দ্ব্যসামত্রী নিয়ে ঘুরে নার উর টিতে ০৯551 Ste J 
আল্লাহ তায়ালার) নিদর্শন মজুদ রয়েছে, (আরো 7%1 41512304717, 41; 
রয়েছে) আল্লাহ তায়ালা আকাশ থেকে (বৃষ্টি আকারে) Ey: ST] ৮৭ Be He 
যি নাবিল করেন (সেই বৃষ্টির) পানির মাঝে, (০৯) 4202027০240 08 
নতুন জীবন দান করেন, অতপর এখানে তিনি সব 555 4১০ A ৪.৮ 
ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান, অবশ্যই বাতাসের 250০০534954 
প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যাকে “4 ৪৮৮] 
2 iy ০০০৮1522582 


APL AD 


তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্যে নিদর্শন © ules CY Nl set 


রয়েছে। 


১৬৫. মানুষদের মাঝে কিছু এমনও রয়েছে, যে &॥ NEA ESR 
আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে, - 19১৬৫৩৯০৪৩৬ | ০9 


তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ , ০৮৪ 
তায়ালাকেই ভালোবাসা উচিত; আর যারা (আল্লাহ ০8915 41 522 IS 


তায়ালার ওপর) ঈমান আনে, (তাদের) সর্বাধিক 7 ৮4) (৯৯ 

পরিমাণে ভালোবাসা থাকবে 9১৮ ng yrs রর 
অপরদিকে যারা যুলুম করেছে তারা যদি আযাব 4/8981| |» SUG LG 
স্বচক্ষে দেখতে পেতো (তাহলে বুঝতে পারতো), “ তি bd 2 রে 

আসমান যমীনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর ৪ AGH 05952 1912০ 
জন্যেই, অবশ্যই আল্লাহ তায়ালা শাস্তি দেয়ার ব্যাপারে & রি 

অত্যন্ত কঠোর । 


১৬৬. (সেদিনের) ভয়াবহ শান্তি দেখে (হতভাগ্য) (271৭ মুহ 
লোকেরা- (দুনিয়ায়) যাদের তারা মেনে চলতো, TO 


DD পাঠ পারছি পি Ed শট পা পর 


তাদের অনুসারীদের সাথে সম্পর্কচ্ছেদের কথা বলবে, জি 
এদের সাথে তাদের সব সম্পর্ক (সেদিন) ছিন্ন বিচ্ছিন্ন ০০4 Yes abl 162) 191)9 
হয়ে যাবে। 


১৬৭. যারা (তাদের) অনুসরণ করেছে তারা 2৪১, AG ALL ৮৮, DL 
(সেদিন) বলবে, আবার যদি একবার আমাদের 8১০7019119৮) ag LS 
জন্যে (পৃথিবীতে) ফিরে যাবার (সুযোগ) থাকতো, তা 
তাহলে আজ যেমনি করে (তারা) আমাদের ১5205525172 21252 
সাথে সম্পর্কচ্ছেদ করেছে, আমরা (সেখানে গিয়ে) 

তাদের সাথেও সম্পর্কচ্ছেদ করে আসতাম, 

পারা ২ সাইয়াকৃলু কঠ ২৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ বর লনা 


এভাবেই আল্লাহ তায়ালা তাদের কর্মকান্ডগুলো তাদের ! ৮ প ৮ *্ণ7৮141 2? 
ওপর একরাশ (লজ্জা ও) আক্ষেপ হিসেবে দেখাবেন; এরা ১ | 1৪৪ 3৩ USS 


Edd A Nard 


(কখনো) জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। 801 ০০০৯১৯৪৮০০০ ০৫৯০ 


১৬৮. হে মানুষ, তোমরা (আল্লাহর) যমীনে যা কিছু এ এন 
হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং (কোনো JL SN de EES [67413 


অবস্থায়ই হালাল হারামের ব্যাপারে) শয়তানের 201, ১৬৮০৪ || ০১963 19 VoL 
পদাংক অনুসরণ করো না; অবশ্যই সে তোমাদের এর Et টি 


১৬৯. (শয়তানের কাজ হচ্ছে,) সে তোমাদের (সব /১:-2-০-০/১৮ wr 

সময়) পাপ ও অশ্লীল কাজের আদেশ দেবে এবং (সে ufo sip 2০ 01 
চাইবে) যেন আল্লাহ তায়ালার নামে তোমরা এমন ০৫2১-9১-৪০ 
সব কথা বলতে শুরু করো যে সম্পর্কে তোমরা কিছুই SULIT al ENE 


জানো না। 
42.22% 


১৭০. তাদের যখন বলা হয়, আল্লাহ তায়ালা যা 
কিছু নাযিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা 151 21455 sill Gos 


বলে, আমরা তো শুধু সে পথেরই অনুসরণ করবো 56 99 (69420162230 
যার ওপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি; এ ES eid [০৮০৪ 
তাদের বাপ-দাদারা যদি (এ ব্যাপারে) কোনো জ্ঞান ING CEL HT 
বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে, এবং তারা যদি © ১১৪৪ ৬০৪ yxy 5b 
হেদায়াত নাও পেয়ে থাকে (তবুও কি তারা তাদের 

অনুসরণ করবে)? 


১৭১. যারা (হেদায়াত) অস্বীকার করে, তাদের উদাহরণ + ০ ৮৪ 4৫ 
হচ্ছে এমন (জন্তুর মতো), যে (তার পালের আরেকটি ঠন 2৬211 10০৫256০897 49 


জন্তুকে) যখন ডাক দেয়, তখন (পেছনের সেই জন্তুটি * 1৪ ০, 
তার) চীৎকার ও কান্নার আওয়ায ছাড়া আর কিছুই Are 259 2228 10 VY Ls 


শুনতে পায় না; (মূলত) এরা (কানেও) শোনে না, “না Nos SAS 
(মুখেও কিছু) বলতে পারে না, (চোখেও) দেখে না, © ৩93৯: es ৪০ 
(হেদায়াতের কথাও) এরা বুঝে না। 


১৭২. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা [7 বি /১১-92-০৩1 ৩ টপ 
যদি একান্তভাবে আল্লাহ তায়ালারই দাসত্ব করো 1 ৪০21954০015 
তাহলে আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের 2 ঘ টির 
দান করেছি, (নিসংকোচে) তা তোমরা খাও এবং (এ রি ul এ 919১29৮2580) 
নেয়ামতের জন্যে) তোমরা আল্লাহ তায়ালার শোকর LA Bohs 


আদায় করো। ০9০৮৯ 
১৭৩. অবশ্যই তিনি তোমাদের ওপর মৃত (জন্তুর গোশত), “ SG. 221 ৮ হন লিপ পট 
সব ধরনের রক্ত ও শুকরের গোশত হারাম করেছেন এবং 90০119 | ৮7 টি ৮1 
(এমন সব জন্তুও হারাম করছেন) যা আল্লাহ তায়ালা 54 

ছাড়া অন্য কারো ওপর (যবাই কিংবা উৎসর্গ করে) ডাকা ~~ ৬০) idl pis 52 sf C5 yl 
হয়েছে, তবে (সে ব্যক্তির কথা আলাদা) যে (ক্ষুধার) -4 

কণ্ঠে অতিষ্ট, সে (আল্লাহর আইনের) সীমালংঘনকারী নয়, 4410 ১, :5০৫27813$১ ১০ yo ED 
অথবা (যেটুকু হলে জীবনটা বাচে তার চাইতে বেশী) SA ৯ 
বাড়াবাড়িও না করে, তাহলে (এই অপারগতার সময়ে ES 0 PS on 
হারাম খেলে) তার ওপর কোনো গুনাহ নেই; অবশ্যই 

আল্লাহ তায়ালা ক্ষমাশীল, অনেক মেহেরবান। 

পারা ২ সাইয়াকুলু কহ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


১৭৪, নিসন্দেহে যারা আল্লাহর নাযিল করা কিতাবের - রিল 
অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য (বৈষয়িক) ০ IHL OL hot 


মূল্যে তা বিক্রি করে দেয়, তারাই হচ্ছে সেসব 4A লব NBR en 
লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে, NILES 0 


কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাদের সাথে কথা EL 
বলবেন না, তিনি তাদের পবিত্রও করবেন না, এদের এ YC oe 3522 05000 


জন্যেই রয়েছে ভয়াবহ আযাব। চে Prat PEAY 


© lf lie ls 


১৭৫. এরাই হচ্ছে সেসব লোক যারা হেদায়াতের বদলে ' 21 ৮৮৮০ ৮ হা” 
গোমরাহীর পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা ul 0120175430০ 


আযাব (বেছে) নিয়েছে, (মনে হচ্ছে) এরা ধৈর্যের সাথে ET 
(ধীরে ধীরে) জাহান্নামের আগুনের ওপর গিয়ে পড়ছে! 9)01৫-27 Ls ll 1649 


১৭৬. এটা এই জন্যে যে, আল্লাহ তায়ালা সত্য (দ্বীন) 1 
সহকারে কিতাব নাযিল করেছেন; অবশ্যই যারা এই ৪1৩19. yd 


Aber 


কিতাবে মতবিরোধ করেছে, তারা সত্য ও ন্যায়ের 162 = sla 
পথ থেকে অনেক দুরে নিক্ষিপ্ত হয়ে গেছে। এ dy হি 


পূর্ব দিকে পু 8০০৯০০১০০৮০ Ac 
টে 02305507459 


কী আসল নেকী চিন নানি 
1০৩7 


পরকালের ওপর, ফেরেশতাদের ওপর, রন 


ভালোবাসা থাকা সত্ত্বেও সে তা (তার) আত্মীয় স্বজন, এ 
এতীম মেসকীন ও পথিক মোসাফেরের জন্যে ব্যয় 39091974528 onl stm 
করবে, সাহায্যপ্রার্থী (দুস্থ মানুষ, সর্বোপরি) মানুষদের _ এ AE Mfc 5" 
(দাসত্বের) বন্দিদশা থেকে মুক্ত করার কাজে ব্যয় 98 19891-1 [9০ 
করবে এবং নামায প্রতিষ্ঠা করবে, (দারিদ্র বিমোচনের eR রি Ae 
জন্যে) যাকাত আদায় করবে- (তাছাড়াও রয়েছে dobbs aos 03a 
সেসব পুণ্যবান মানুষ); যারা প্রতিশ্রুতি দিলে ত AR 

পালন করে, ক্ষুধা দারিদ্রের সময় ও (হক বাতিলের) lf. lloyd 
যুদ্ধের সময় এরা ধৈর্য ধারণ করে, (মূলত) এরাই ৮ 829০7 ৯2০৩ cA 
হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত তাকওয়া ৪0) Af tS adh 
অবলম্বনকারী মানুষ । 


১৭৮. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ০৯৮৮৮ ৯৮ 
তোমাদের জন্যে নরহত্যার ন্যোয় বিচার নিশ্চিত ALAR NE এ তি 
করার লক্ষ্যে) “কেসাস' প্রেয়োগকে) ফরয করে দেয়া হাড়ি টিং 
হয়েছে (এবং তা হচ্ছে) স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন 29509 $520994১১এর (12811 
ব্যক্তি দেন্ডাজ্ঞা পাবে), দাসের বদলে (পাবে) দাস, 5 

নারীর বদলে নারীর ওপর (দন্ড প্রযোজ্য হবে), অবশ্য 

যে হত্যাকারীকে (-যাকে হত্যা করা হয়েছে তার র্‌ 
পরিবারের লোকেরা কিংবা) তার ভাইর পক্ষ থেকে ৰা 

ক্ষমা করে দেয়া হয় তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ lal 9: 1552১ 
পন্থা অনুসরণ (করে তা নিস্পত্তি) করতে হবে, 


পারা ২ সাইয়াকুলু ৯২৮ www.alquranacademylondon.org 


1 ALA 


15 ৬৩৮ পা 


26504 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দন্ড হাস (করার পু 3404/0 আত Aw SA, ALL 
একটা উপায়) ও তার একটি অনুগ্রহ মাত্র; এরপর ৬ ১২০১99৫2১০০ ০১০৬৯ EUS 


রি TE RE | 51454 এ ০5 ul 


১৭৯. হে বিবেকবান লোকেরা, (আল্লাহ নির্ধারিত এ) AG 
‘কেসাস’-এর (বিধান প্রতিষ্ঠার) মাঝেই তোমাদের ৮0০ ৫52 89০০ ০০22]| ৬ 
(সত্যিকারের) ‘জীবন’ (নিহিত) রয়েছে, আশা করা যায় (এর ৮৯৪৪৫ * GE 
ফলে) তোমরা (নর হত্যার অপরাধ থেকে) বেঁচে থাকবে। UES Al 


১৮০. (হে ঈমানদার লোকেরা,) তোমাদের জন্যে 2c 5 ৫ 
এটাও ফরয করা হয়েছে যে, যদি তোমাদের কোনো 019০ 2৫ GATT Bl dele 
লোকের মৃত্যু এসে হাযির হয় এবং সে যদি কিছু -* 597৮2 ০৮ 
সম্পদ রেখে যায়, (তাহলে) ন্যায়ানুগ পতা ততো Nb alle 1১৯৬১ 
বন্টনের কাজে) তার পিতামাতা ও আত্মীয় স্বজনের ৮৪৪০ ঢু A DAN 
জন্যে ওসিয়তের ব্যবস্থা থাকবে, এটা তাকওয়া 6 rill G ৪০০59 b 
অবলম্বনকারীদের ওপর (একান্ত) করণীয় । 


১৮১. যারা এটা শুনে নেয়ার পর (নিজেদের স্বার্থে)তা ০০) 2 ছু ৮ ০০০৯৮ পট ০৯ ০০ 
পাল্টে নিলো (তাদের জানা উচিত); এটা বদলানোর GF cl IL axon Le ০৯ ০০০০ 
অপরাধের দায়িত্ব তাদের ওপরই বর্তাবে, যারা একে 


তা ১৮9 ৬০৮০ cA ছে 


বদলে দিয়েছে, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছু গু SE LANE ০৪971 
শোনেন এবং সব কিছুই তার জানা ৷ 


১৮২. (অবশ্য) কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে -1+71৮8$*1714৫4৮ 2A 
কোনো পক্ষপাতিত্ব কিংবা (অবিচার জনিত) অন্যায়ের cet (2125৩০০০5০2 


আশংকা থাকে, তাহলে (যদি সদিচ্ছা নিয়ে) সে মূল ৪*+ 274 ও. 4০ হত ৭ তি 
বিষয়টির সংশোধন করে দেয়, এতে তার কোনো ১585 40101: ৮৫৮০ tS ea 


রুকু] দোষ হবে না; অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল, ৯. চে 


মেহেরবান। € a2) 


১৮৩. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছে, ESAS ৫১০ 5০ ৮৪ 
তোমাদের ওপর রোযা ফরয করে দেয়া হয়েছে, FEAL AEA 


যেমনি করে ফরয করা হয়েছিলো তোমাদের পূৰ্ববৰ্তী A SEA ০৫৯ 
লোকদের ওপর, আশা করা যায় তোমরা (এর LOLI LSLS ce ANE ALES 


মাধ্যমে) তাকওয়া অর্জন করতে পারবে; - ৯2 


© URS 


১৮৪. (রোযা ফরয করা হয়েছে) নির্দিষ্ট কয়েকটি * IA DAD 2 UZ 
দিনের জন্য তোরপরও) কেউষি সে দিনগুলোতে) = ৩০ ৬০৪ 30 Ll | 
অসুস্থ হয়ে যায় কিংবা কেউ (তখন) সফরে ৮৫ * ৮:05; পত ও 
থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোযা * 510071528৩5 3৫৮ & 2053৭ 
(সুস্থ হয়ে অথবা সফর থেকে রে এসে) আদায় পাতি গুতা 227১৩ পানিও টিটি 
করে নেবে; যারা রোযা রাখার শক্তি রাখে (কিন্তু UE LOS Lbs ০5971 &9 
রোযা রাখে না), তাদের জন্যে এর বিনিময়ে ফেদিয়া Hi REC EEO ৯৩ 

থাকবে (এবং তা) হচ্ছে গরীব ব্যক্তির (তৃত্তিভরে) +4 ১৭৯95 1১৭৯ £945 ০১ * wn 
খাবার দেয়া; অবশ্য যদি কোনো ব্যক্তি (এর চাইতে ॥ ০০% A DD 005৮৩ ৮৯৮2 / Da Nar 
বেশী দিয়ে) ভালো কাজ করতে চায়, তাহলে এ ০৮৮ Jl ১দশি 199 019 
(অতিরিক্ত) কাজ তার জন্যে হবে একান্ত কল্যাণকর; 3০ 
(অবশ্য) তোমরা যদি রোযা রাখতে পারো (তাহলে) ৪ ০১০ 
সেটা তোমাদের জন্যে ভালো; যদি তোমরা (রোযার 

উপকারিতা) সম্পর্কে জানতে! 

পারা ২ সাইয়াকুলু ২৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


১৮৫. রোযার মাস (এমন একটি মাস)- যাতে 2 
কোরআন নাযিল করা হয়েছে, আর এ (করিনি 0 4১৫5৩৭19525 
হচ্ছে) মানব জাতির জন্যে পথের দিশা, সৎপথের 1 ০৭ ৮.1 অপ টি 
সুস্পষ্ট নিদর্শন ও (হক বাতিলের) পার্থক্যকারী, (৪০1০2 pls 
অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি (এ) মাসটি পাবে, ৯ 

সে এতে রোযা রাখবে; (তবে) যদি সে অসুস্থ হয়ে 7৮81৮2559৪৪ ৮০$০৪৬৪১৫1 
পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী (কোনো ৮ [৭4 EAE ৮০৮৭৮ 
সময়ে) গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে ১4 & 9 iy WLS ৮০9৮ ৮৪৮৪ 
নেবে; (এ সুযোগ দিয়ে) আল্লাহ তায়ালা তোমাদের -*-?। ০ ০ 

(কাজকর্মে) আসান করে দিতে চান, আল্লাহ তায়ালা এ EAC bf cs ios 
কখনোই তোমাদের (জীবনকে) কঠোর করে দিতে Ao cA DD IA ভি 
চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যেন গুনে 8৩৯11191559, বে 
গুনে (রোযার) সংখ্যাগুলো পুরণ করো, আল্লাহ * ০০ 4 « ৮785 
তায়ালা তোমাদের (কোরআনের মাধ্যমে) যে পথ lbs 
দেখিয়েছেন তার জন্যে তোমরা তার মাহাত্ম্য বর্ণনা গে 
করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো । © ০১১১ 


১৮৬. (হে নবী,) আমার কোনো বান্দা যখন তোমাকে , ₹ * 15 

আমার ব্যাপারে জিজ্ঞেস করে (তুমি তাকে বলে * CL sls 0 019 
দিয়ো), আমি (তার একান্ত) কাছেই আছি; আমি ,৫)1_2 

আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে দা 52918৬-/8-2-্ 
ডাকে, তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া 0০ 9511 

দেয়া এবং (সম্পূর্ণভাবে) আমার ওপরই ঈমান আনা, উরি 
আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে । 9০2১৪ 


পরর্পঠ পট ০০০ 


১৮৭. রোযার (মাসের) রাতের বেলায় তোমাদের 


স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্যে যাওয়া তোমাদের 2 
লন পাবে লে oe টি EE Sj 


তোমাদের করে দিলেন, এখন (তোমরা চাইলে) রে রর ৬৪১2 Ful: pl We 5 


তাদের সাথে সহবাস করতে পারো এবং (এ ব্যাপারে) | fot ক 
আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যা লিখে রেখেছেন তা রি রানির গা 


সন্ধান করো । (রোযায়), তোমরা পানাহার অব্যাহত ৩ uy bE SES ৬ 
রাখতে পারো যতোক্ষণ পযন্ত রাতের অন্ধকার রেখার 

ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের so ০১৯11 ৬৮০ 33-3 bs 
জন্যে পরিষ্কার প্রতিভাত না হয়, অতপর তোমরা রাতের 3 ০০ 

আগমন পর্যন্ত রোযা পূর্ণ করে নাও, মাসজিদে যখন ৬১2৮217389০ 0৮11 dtl 
তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ আন 
থেকে বিরত থেকো; (রোযার ব্যাপারে) এগুলোই হচ্ছে Sls. ssl & 0S 
আল্লাহ তায়ালার নির্ধারিত সীমারেখা, অতপর তোমরা ০৮ CALLE 
এ (সীমা রেখা)-র কাছেও যেয়ো না; রা তা 1১৫51595586 3$ 41390 
তায়ালা তার আয়াতসমূহ মানুষদের জন্যে বর্ণনা করেন পদ একর 9 1 1 ০৫ 
আশা করা যায় তারাও অর্জন করতে পারবে । © ০9০৪ ৮০০ ০০ ual “ul 


পারা ২ সাইয়াকুলু % ৩০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
১৮৮. তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে ০4০৫7 ০ 
আত্মসাত করো না, (আবার) জেনে বুঝে অন্যায়ভাবে ৮০7১৮ টি 9 


অন্য (মানুষ)-দের সম্পদের কোনো অংশ ভোগ “16 রী (০2 > 
করার জন্যে (তাকে) বিচারকদের সামনে ঘুষ (কিংবা er কট টি রে 41416219৩ ১82 


উপঢৌকন) হিসেবেও পেশ করো না। 6 ০5৯6০09৮83০ Wt এ9িশ 


১৮৯. (হে নবী,) তারা তোমাকে নতুন চাদগুলো A ১2 জের 
(ও তাদের বাড়া কমা) সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি lye ৩ ১1০2 5 
তাদের বলে দাও, (মূলত) এগুলো হচ্ছে মানব জাতির | 3900 1 ০9১75 1 EU 
জন্যে (একটি স্থায়ী) সময় নির্ঘন্ট (-যার মাধ্যমে রি 225 - ০2903 
মানুষরা দিন তারিখ জানতে পারে) এবং (জেনে ৬৮ | ৮০912) ৬৮০০ f 
নিতে পারে) হজ্জের সময়সূচীও। (এহরাম বাধার * 23) টি 
পর) পেছন দরজা দিয়ে (ঘরে) প্রবেশ করার মাঝে 195-659 54971119725 
কোনো সওয়াব নেই,আসল সওয়াব হচ্ছে- কে আল্লাহ LAS ADA = পা 
তায়ালাকে ভয় করলো (সেটা দেখা, এখন থেকে) © JL SL 

ঘরে ঢোকার সময় (সামনের) দুয়ার দিয়েই তোমরা 

এসো, তোমরা একমাত্র আল্লাহ তায়ালাকে ভয় করবে, 

আশা করা যায় তোমরা সফল হতে পারবে । 


১৯০. তোমরা আল্লাহ তায়ালার পথে সেসব লোকের ০90 ha ৫ 191 089 
সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, সা দে ১,” i 
তোমরা (কোনো অবস্থায়ই) সীমালংঘন করো না; 241 2)1,190-25 6 ১2 Ui 
নিসন্দেহে আল্লাহ তায়ালা সীমালংঘনকারীদের পছন্দ pe টি 

করেন না। © lt ৮৪৪ 


১৯১. (যুদ্ধের ময়দানে) যেখানেই তোমরা তাদের পাও A92০ A A 2A 2 AS ৪০৯০৭ 
সেখানেই তোমরা তাদের হত্যা করো, যে সব স্থান AIT DI wa gh 
তা a nen 32১6০2৯5৩০5 
এ 939 ALES 
ছা ৮2১30০5৯275 


তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের AD ১-%১- 
সাথে যুদ্ধ করো; (মূলত) এভাবেই কাফেরদের শাস্তি €) cy Ef SIS A SG 


(নির্ধারণ করা হয়েছে) ৷ 


১৯২. অতপর তারা যদি (যুদ্ধ থেকে) ফিরে আসে ক, ০৯ ০0৮ টি 
তাহলে (মনে রেখো), আল্লাহ তায়ালা বড়োই ৪৮১১১১9৯১44 ০৫ 1%2)1 wt 
ক্ষমাশীল ও দয়ার আধার । 


১৯৩. তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো, পা ৯০ পা BLA তা পা UL ADAP Ix 
যতোক্ষণ না (যমীনে শেরেকের) ফেতনা অবশিষ্ট ০১০৭৪০০১৯১২ ০৯১ 

থাকে এবং (আল্লাহর যমীনে আল্লাহর দেয়া) জীবন LAA, 

বিধান (পুরোপুরি) আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে (10155230152 ol rd Cl 
যায়; যদি তারা (যুদ্ধ থেকে) ফিরে আসে তবে ৯ 1 

তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়, (অবশ্য) ০] 
যারা যালেম তাদের কথা আলাদা । 


পারা ২ সাইয়াকৃলু +৩১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৯৪. একটি সম্মানিত মাসের বদলেই একটি সম্মানিত 
মাস (আশা করা যায়, কিন্তু) এ সম্মানিত মাসসমূহেও 
প্রতিশোধ (বৈধ) হবে; (এ সময়) যদি কেউ তোমাদের 
ওপর বাড়াবাড়ি করে তাহলে তোমরাও তার ওপর 
তেমনি হস্ত প্রসারিত করো, যেমনি করে তারা | 
তোমাদের ওপর বাড়াবাড়ি করেছে, তবে (সর্বদাই) 19৯ 
তাকওয়া অবলম্বন করতে থাকো, জেনে রেখো, যারা 
(সীমালংঘন থেকে) বেঁচে থাকে আল্লাহ তায়ালা 
তাদের সাথেই রয়েছেন। 


২ সূরা আল বাকারা 


2 179-97 পাঁ Loch DAD 


SSS sn fd 580 
2৬০৪ WANE fc ut woh rela 
5805 Ee GOO 


০৮৮8 Dz ABZA. = 


ও 9 orl 250 of |9:5192 


১৯৫. তোমরা আল্লাহর পথে অর্থ (সম্পদ) ব্যয় করো, 
(সম্পদ আকড়ে ধরে) নিজেদের হাতেই নিজেদের 

সের (অতলে) নিক্ষেপ করো না এবং তোমরা 
(মানুষদের সাথে) অনুগ্রহ করো, অবশ্যই আল্লাহ 
তায়ালা অনুগহকারী ব্যক্তিদের ভালোবাসেন । 


নিজেদের A FEY al ges GSS 
৮529 ofl Richt 


A pA 


৪ =| 


১৯৬. তোমরা আল্লাহ তায়ালার (সন্তুষ্টির) জন্যে হজ্জ * 


ও ওমরা পালন করো; (পথে) যদি তোমাদের কোথাও 
আটকে দেয়া হয় তাহলে সে স্থানে কোরবানীর জন্যে 
যা কিছু সহজভাবে (হাতের কাছে) পাওয়া যায় তা 
দিয়েই কোরবানী আদায় করে নাও, (তবে) কোরবানীর 
পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌছার আগ পর্যন্ত তোমর 
তোমাদের মাথা মুন্ডন করো না; যদি তোমাদের মধ্যে 
কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, অথবা যদি তার মাথায় 
কোনো রোগ থাকে (যে কারণে আগেই তার মাথা 
মুন্ডন করা প্রয়োজন হয়), তাহলে সে যেন এর বিনিময় 
(ফিদিয়া আদায় করে এবং তা) হচ্ছে কিছু রোযা 
(রাখা) অথবা অর্থ দান করা, কিংবা কোরবানী আদায় 
করা, অতপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন 
তোমাদের কেউ যদি এক সাথে হজ্জ ও ওমরা আদায় 
করতে চায়, তার উচিত (তার জন্যে) যা সহজলভ্য 
তা দিয়ে কোরবানী আদায় করা, যদি কোরবানী করার 
মতো কোনো পশু সে না পায় (তাহলে) সে যেন 
হজ্জের সময়কালে তিনটি এবং তোমরা যখন বাড়ি 
ফিরে আসবে তখন সাতটি- (সর্বমোট) পূর্ণ দশটি - 
রোযা রাখে, এই (সুবিধা)-টুকু শুধু তার জন্যে, যার 
পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান 
নেই; তোমরা আল্লাহকেই ভয় করো, জেনে রাখো, 
আল্লাহ তায়ালা কঠোর আযাব প্রদানকারী বটে! 


Lad UL dN ES 


পা পা ৯ পা /ি 


19815555595] oe print LS 


ly re 5 VE [ie EAS ul 
95০239 56S fe ce LBS 
31010) ES di 
65 ১৯৫০০ ude এলে oe ya 
০০9 ST EE 
WEG rH geal If 


Wb ও ADA 


6 Edt S308 8 of lle 


১৯৭. হজ্জের মাসসমূহ (সুপরিচিত ও) সুনির্দিষ্ট, 
অতপর সে সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ্জ (আদায়) 
করার মনস্থ করবে (সে যেন জেনে রাখে), হজ্জের 
ভেতর (কোনো) যৌনসন্তোগ নেই, নেই কোনো অ 

গালিগালাজ ও ঝগড়াঝাটি । তোমরা যা ভালো কাজ 
করো আল্লাহ তায়ালা তা জানেন; (হজ্জের নিয়ত করলে) 
এর জন্যে তোমরা পাথেয় যোগাড় করে নেবে, নিসন্দেহে 
তাকওয়া হচ্ছে (মানুষের) সর্বোৎকৃষ্ট পাথেয়, অতএব হে 
বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করো । 


১৩১০৩ 
EE EE et ES 


(০০) ০৯৯০ Ac A APA cr 


০ TR 


DB ADs 


ol alt ol 5359 
৪ 50149 


পারা ২ সাইয়াকৃলু কঠ ৩২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


ALA টি ভি পা As 


১৯৮. (হজ্জের এ সময়গুলোতে) যদি তোমরা এ 21227 1 
তোমাদের মালিকের অনুগ্রহ তালাশ করতে (গিয়ে JS 1555.5 of CES Sle Oud 


কোনো ব্যবসা বাণিজ্য করতে) চাও তাতে তোমাদের . 57৮4 ১4 A214 গা 
ওপর কোনোই দোষ নেই, অতপর তোমরা যখন ৬ Ee he 22 UT 
আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে, তখন SA ci 12 
(মোযদালাফায়) “মাশয়ারে হারাম'-এর কাছে এসে ০0151 পা ০৪ 411952 


A শট শা পা PAL DA পা 


আল্লাহকে স্মরণ করো, (ঠিক) যেমনি করে আল্লাহ "222 yo fe 

তায়ালা তোমাদের (তাকে ডাকার) পথ বলে দিয়েছেন, ০19২ ১ 2 
যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টদের দলে শামিল ছু শে 45 ০৬ 
ছিলে! পা পাপ পা 


১৯৯. তারপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো, ৮1০11751027 ”-125০ 4 
যেখান থেকে অন্য (হজ্জ পালনকারী) ব্যক্তিরা ফিরে ৮ ০১ 1০০৮১৩21১০০ 
আসে, (নিজেদের ভুল ভ্রান্তির জন্যে) আল্লাহ তায়ালার SA USNS, 

কাছে ক্ষমা প্রার্থনা করো, নিসন্দেহে আল্লাহ তায়ালা ৪৮৯৯১) FE a“ ue a hh 
(গুনাহ খাতা) মাফ করে দেন, তিনি বড়োই দয়ালু! 


২০০. যখন তোমরা তোমাদের (হজ্জের) যাবতীয় 2 
আনুষ্ঠানিকতা শেষ করে নেবে, তখন (এখানে MB SSU LSE ASL 


বসে আগের দিনে) যেভাবে তোমরা তোমাদের বি ? রি 
পূর্বপুরুষদের (গৌরবের কথা) স্মরণ করতে, তেমনি- 2১৩৫ Lost 02১৩০ 


ইক 4৫ CE 15 16] 
করো । মানুষদের ভেতর ০ Jt 5 রা | 
আমাদের রব, (সব) ভালো জিনিস তুমি আমাদের রি ৪:5৬ টি 
দুনিয়াতেই দিয়ে দাও, হী, (যারা এ ধরনের কথা ey er iY 9 
বলে) তাদের জন্যে পরকালে আর কোনো পাওনাই 

(বাকী) থাকে না। 


২০১. (আবার) তাদের মধ্যে এমনও আছে যারা বলে, 
হে আমাদের রব, তুমি এ দুনিয়ায় আমাদের কল্যাণ 
দাও, (কল্যাণ দাও) পরকালেও; (সেদিনের বড়ো 
কল্যাণ হিসেবে) তুমি আমাদের আগুনের আযাব 
থেকে বাচাও ৷ 


২০২. এ ধরনের লোকদের জন্যে তাদের নিজ নিজ 24 SAE 2 
অর্জন মোতাবেক তাদের যথার্থ হিস্যা (নির্ধারিত) 489 + 19০1০০০৮2৫০ BU 
সি তায়ালা হচ্ছেন দ্রুত হিসাব ৪ ৮1০1 ey 


২০৩. হাতেগনা (হজ্জের) এ কয়টি দিনে তোমরা আম, +৫, 

আল্লাহকে স্মরণ করো; (হজ্জের পর) যদি কেউ ১১১৬৮ [17184 ০ 
তাড়াহুড়ো করে দু'দিনের মধ্যে (মিনা থেকে) ফিরে ₹ RANA 85 ৪৪ 
আসে তাতে (যেমন) তার কোনো দোষ নেই, 47558138৬৮৯ CG On oi 
(তেমনি) কেউ যদি সেখানে আরো বেশী অপেক্ষা , FL EE PE 
করতে চায় তাতেও তার কোনো দোষ নেই, (এনিয়ম * ৫ (৪01 ৬৮, 1 


হচ্ছে) তার জন্যে, যে আল্লাহকে ভয় করেছে, তোমরা 2 
শুধু আল্লাহ তায়ালাকেই ভয় করো এবং জেনে রাখো, “dt 1 Isl a 19805 
একদিন তোমাদের অবশ্যই তার কাছে জড়ো করা ৯০ ৯৩ 


€ 9১ 


পারা ২ সাইয়াকুলু ৩৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 
২০৪. মানুষদের মাঝে এমন লোকও আছে, যার 

কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুল্ল a 

করবে, তার মনে যা কিছু আছে সে তার ওপর 

আল্লাহ তায়ালাকে সাক্ষী বানায়, কিন্তু সে হচ্ছে ভীষণ 


NET 9023 EA 


২০৫. সে যখন (আল্লাহর যমীনের কোথাও) 
ক্ষমতার আসনে বসতে পারে, (তখন তার লক্ষ্য Edt Md dy 1919 


থাকে) যেন সেখানে সে অশান্তি সৃষ্টি করতে এ ~) 

পারে, (যমীনের) শস্যক্ষেত্র বিনাশ করে দিতে পারে, Ya: 05194০84185 
(জীব্জন্তুর) বংশ নির্মূল করে দিতে পারে; (মূলত) 82181 
আল্লাহ তায়ালা কখনো বিপর্যয় সৃষ্টিকারীদের) পছন্দ 

করেন না। 


২০৬. যখন তাকে বলা হয় (ফেতনা ফাসাদ না %২ ৮4775 ছ। এ+ 
করে) তুমি আল্লাহ তায়ালাকে ভয় করো, তখন 2” 382 SST GS Sf Js lo 
(মিথ্যা) অহংকার তাকে গুনাহর প্রতি (আরো বেশী) 1 আপ A 
উৎসাহিত করে, (মূলত) এ (চরিত্রের) লোকের ৪301 ০০ ries 4০০৯৯ 
জন্যে জাহান্নামই যথেষ্ট; অবশ্যই (জাহান্নাম) হচ্ছে 

নিকৃষ্টতম ঠিকানা! 


২০৭. মানুষদের ভেতর (আবার) এমন কিছু লোকও +12..41 2৮255. ডর 
রয়েছে, যারা আল্লাহ তায়ালার সম্তুষ্টিলাভের হি ss 
জন্যে নিজের জীবন (পর্যন্ত) বিক্রি করে দেয়, (এ tS A od - 
ধরনের) বান্দাদের প্রতি আল্লাহ তায়ালা বড়োই © Cll 595) 409,401 575১৭ 


২০৮. হে ঈমানদার লোকেরা, তোমরা পুরোপুরিই 
ইসলামে দাখিল হয়ে যাও এবং কোনো ছি ZL 


শয়তানের পদাংক অনুসরণ করো না; অবশাই নে ১৬০| amd Yo 4515 
তোমাদের প্রকাশ্য দুশমন! ০৮12০ 85 


BABB ০০৮ ০০ 


© ০০৮০ 90° 


২০৯. তোমাদের কাছে (আল্লাহ্‌ তায়ালার) এসব ০1৮৪, DAAT LL ৯৮৫৯০০৯০০৮৫ A 
সুস্পষ্ট নিদর্শন এসে যাওয়ার পরও যদি তোমরা লা রই ০৫৯৬০ 0৩০ 
পদহ্থলন ঘটাও, তাহলে নিশ্চিত জেনে রাখো, আল্লাহ পথ) আও 2০৯ 
তায়ালা মহা বিজ্ঞ ও পরাক্রমশালী । © n65 Ry Sl of lolol 


£৯ ৮ ২9৮৯৩ Ns 


২১০. (তবে) তারা কি (সেদিনের) অপেক্ষা করছে, ছি রা 
যখন আল্লাহ তায়ালা স্বয়ং (তার) ফেরেশতাসহ ৩358 ৩1 22507 


মেঘের ছায়া দিয়ে তাদের কাছে আসবেন এবং (তখন 75170121701 
তাদের ভাগ্যের চূড়ান্ত) ফয়সালা হয়েই যাবে; সব 9 ০৪ leit 
কিছু তো (সর্বশেষে) আল্লাহর কাছেই উপনীত হবে। ©) 5°Y | ৮১4/ 


২১১. তুমি বনী ইসরাঈলদের জিজ্ঞেস করো, কি 5(*০*'*দু| "2,1* ভি? 
পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি; 441 ০৫০ 2 dsl 02 
(আমি তাদের বলেছি,) যার কাছে (আল্লাহর) নেয়ামত 17 4৭ et Toe ০০9৮5 259 
আসার পর সে তা বদলে ফেলে, অবশ্যই আল্লাহ্‌ (24০521250৬০ nS 
তায়ালা কঠোর শাস্তিদানকারী । © ১০৫ 3548 rr ০2) নিবি 


পারা ২ সাইয়াকৃলু +৮৩৪ www.alquranacademylondon.org 


২৪ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
২১২. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে, 17৩ 12191 22৮ ৩৮ ৫ এ2 
তাদের জন্যে তাদের এ পার্থিব জীবনটা খুব শোভনীয় TE ES i] 9১৯০ ad 
করে (সাজিয়ে) রাখা হয়েছে, এরা ঈমানদার ব্যক্তিদের “* 417. ৮৯০ ৯০৮ 
বিদ্রুপ করে, (অথচ) এ ঈমানদার ব্যক্তি- যারা আল্লাহ dls 15 ০০31৩2০১১৯5 


তায়ালাকে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের Ae Bake ol রা সলিল ৯ ৪ নল AST 
মর্যাদা হবে (এদের তুলনায়) অনেক বেশী; আল্লাহ er ১১৭449 এ সি০% 1971 


Ar ০৮ 


তায়ালা যাকে চান তাকে অপরিমিত রেষেক দান ৪ pls ১৯82 গর 
করেন। 

২১৩. (এক সময়) সব মানুষ একই উম্মতের এ চন 
অন্তর্ভুক্ত ছিলো, (পরে এরা নানা দলে বিভক্ত হয়ে 215 ০৮1921০৮০1০ 


তাদের সৃষ্টাকেই ভুলে গেলো)। অতপর আল্লাহ 104% Asc cA এপি এ 
তায়ালা (সঠিক পথের অনুসারীদের) সুসংবাদবাহী ০১9০ 5৭১১০ ৭ wil 


০4০5 wh 1 টা 


আর না জন্যে) নে সতর্ককারী 7 


মানুষদের এমন পারস্পরিক বিরোধসমূহের চড়া 455০ Ke ox ৬7 

ফয়সালা করতে পারে, যে ব্যাপারে তারা মতবিরোধ ০৬11 35৯০ ৩৯০০ ৮৭3৭| রি 
করে; তাদের কাছে সুস্পষ্ট হেদায়াত পাঠানো 2088 9৮৩ 
সত্ত্বেও তারা পারস্পরিক (বিদ্রোহ ১৮1 Ul ad sid ০৪০০ 
জন্যে মতবিরোধ করেছে, অতপর আল্লাহ তায়ালা ETA 
ঈমানদারদের স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন, ০9824543032 ৩০১ 
যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ করেছিলো; ০৯75 Ac 
আল্লাহ তায়ালা যাকে চান তাকে সঠিক পথ দেখান। © ৮০2১৮5০৫142 


২১৪. তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা * 22:75 
(এমনি এমনিই) জান্নাতে প্রবেশ করবে! (অথচ) ls Cnr: 


ae Gs La 
HLL TAR 
০ 
সাহায্য (অতি) নিকটে । 

বিত ৰ করবে ভুমি ভেদ) লও যা ALC BERS HC OE 


কিছুই তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, 1৮7,৮৮৯ নর ৫ 
এতীম অসহায় মেসকীন এবং মোসাফেরের জন্যে গেলি ৩০৯95501915 pi us 
খরচ করবে (তাই আল্লাহ তায়ালা গ্রহণ করবেন); A ABSNS পাপা 

যা ভালো তোমরা করবে আল্লাহ তায়ালা তা অবশ্যই ৮ 195095 ‘esl hina 
জানতে পারবেন। 


২১৬. (ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্যে) * ৮ দু₹* ৮ ৮৮ 4 হেত 
যুদ্ধ তোমাদের ওপর ফরয করে দেয়া হয়েছে, আর ০৮৮৯১ 925 JE 


সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়, (কিন্তু) এমনও * ০০ দু ৯৩ পানিতে AS 0৯০৩ 4 
তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না, ০৮ ১৮৯ 9৯9 (৩6 19৯১ ঠা 


পারা ২ সাইয়াকুলু ৩৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
তাই তোমাদের জন্যে কল্যাণকর, আবার (একইভাবে) ০ দুআ ৮৮ AS TL 
এমন কোনো জিনিস, যা তোমরা পছন্দ করবে, Le 8329 ৪ 1 ৩৮59 
কিন্তু তা হবে তোমাদের জন্যে ক্ষতিকর: আল্লাহ ০ ADNAN চি? ০০ পন ১০০ তা 

’ 1০17 115 44 
তায়ালাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই 9৩ Yl 9 
জানোনা। 


পা শার্ট পাঠ LAU 


২১৭. সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা {£ 
তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও, 14591550712 [ye SL 


এই মাসে যুদ্ধবিগ্রহ করা অনেক বড়ো (গুনাহ), (কি 

LEB Lee চট 
আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে ১৯০" 1 HAD 
অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ 6919, [4 চ12১251 
রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে 2৫১ 22110 ea 4% ১৫০4 
বের করে দেয়া, আর (আল্লাহদ্রোহিতার) ফেতনা রা 519০1 95৯ ৃ 
ফাসাদ হত্যাকান্ডের চাইতেও অনেক বড়ো (অন্যায়, 21018 O ALY EL 
তুমি ভেবো না যে,) এরা তোমাদের সাথে (এ তে 25154850251 ৩ ৩ 
মাসসমূহে) লড়াই বন্ধ করে দেবে, তারা তো পারলে ১5 ০162০ uf esas ৬৮০9১ 

(বরং) তে দের বাইকে তে তামাদের (ই মী) টি A ASA DA A yi 
জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে; যদি ret tas erie is 08 er 
তোমাদের কোনো ব্যক্তি তার দ্বীন থেকে ফিরে যায়, A -০-9 ef A ET 


অতপর সে মৃত্যুমুখে পতিত হয়- এমন অবস্থায় & ৮: [০০5-৩5502%9 
যে, সে (সুস্পষ্ট) কাফের ছিলো, তাহলে তারাই 
হবে সেসব লোক যাদের যাবতীয় কর্মকান্ড দুনিয়া SE Lf fab Col 


আখেরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের AEA 
অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। © ০9০০ (১.৮ 


২১৮. নিসন্দেহে যারা ঈমান এনেছে, যারা হিজরত 1” 2-1-০ নি 
করেছে এবং আল্লাহর পথে জেহাদ করেছে, তারাই 2১৮০9 ০৪991৮1০51৩ 
হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তায়ালার , ৫ 74 2 এ, 

অনুগ্রহের আশা করা যায়; আল্লাহ তায়ালা ক্ষমাশীল, 45599: dif 4100০ 


গ ০০০০০ a 
85585 ৪০৮৯১524419 


২১৯. (হে নবী,) এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে 2282 
জিজ্ঞেস করবে; তুমি বলো, এ দুটো জিনিসের মধ্যে 05 ১১০০০] 9 ১০ ৬৯ দি 
অনেক বড়ো ধরনের পাপ রয়েছে, (যদিও) মানুষের পন গ ৪০ 

জন্যে (এতে) কিছু (ব্যবসায়িক) মুনাফাও রয়েছে; ১০154] 1০০০০১১০৮০৪ ie 


কিন্তু এ উভয়ের গুনাহ এদের (ব্যবসায়িক) মুনাফার 21772 ।" A ৮৮517588৫ 
চাইতে অনেক বেশী; তারা তোমাকে (এও) জিজ্ঞেস 5৭৩ 1755 ore yf eel 


1 ০ cA বারি 


করে যে, তারা (নেক কাজে) কি কি খরচ করবে; তুমি ০৪ 
তাদের বলো, (দৈনন্দিন প্রয়োজন পূরণের পর) যা ৩৪০ 1৩৫ sf 9550 sia SL 


অতিরিক্ত (তা খরচ করো); আল্লাহ তায়ালা এভাবে LAST cz NIE No 244 
তোমাদের জন্যে (তার) আয়াতসমূহ খুলে খুলে বলে © ০১০৪০০৮৫5৭১ af 


দেন, আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে, 


পা ডি Ld 


২০. ইহকাল পরকাল উভয় সময় (নিয়েই চিন্তা ভাবনা EE ESN ৮ CE 
করবে); তোমাকে তারা এতীমদের ব্যাপারে জিজ্ঞেস করবে; চাদ চি ৪১39 Sg 


তুমি বলো, সংশোধনের (সব) পন্থাই তাদের জন্যে উত্তম; ১৮০৮৯371০08, হি, 


পারা ২ সাইয়াকৃলু + ৩৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


যদি তোমরা (তোমাদের ধন সম্পদ) তাদের সাথে {4/24 8 220013 42৭৮ 

মিশিয়ে না (তোতে কোনো দোষ নেই, কারণ), sl) S20 2 hE 919 
তারা তো তোমাদেরই ভাই; আর আল্লাহ তায়ালা হু 2 

(এটা) ভালো করেই জানেন, (কে) ন্যায়ানুগ (পন্থায় 22 279" ei ৰ lsd টি, 1 
আছে, আর কে) ফাসাদী (স্বভাবের) লোক, আল্লাহ ০ | 1,2০০ 
তায়ালা চাইলে (এ ব্যাপারে) তোমাদের আরো অধিক রি চারা a ic 

কষ্ট দিতে পারতেন; নিসন্দেহে আল্লাহ তায়ালা মহা 

ক্ষমতাবান, কুশলী । 


২২১. তোমরা (কখনো) কোনো মোশরেক নারীকে , এ 2 

বিয়ে করো না, যতোক্ষণ না তারা ঈমান আনে, ০৫৯ CE Sp 
(মনে রেখো,) একজন মুসলমান দাসীও একজন *45 4৮ 2 ৯৬০৭ গুলু 2 ও" 
(এঁতিহ্যবাহী) মোশরেক নারীর চাইতে উত্তম, যদিও 9132) 52 ১৯৯ 255 LYS 
এ (মোশরেক) নারীটি তোমাদের বেশী ভালো লাগে, A BAAS 
(হে মুসলিম মহিলারা), তোমরা কখনো কোনো ০৪৪১৯1১০৪29 Lo 
মোশরেক পুরুষদের বিয়ে করো না যতোক্ষণ না ০*₹ 2 2৩ 5-4" দি ১০ 
LE রি 5584 ৩০5 


তায়ালা হামেশাই তার মোমেন বান্দাদের তার টিনার এ 
আদেশবলে জান্নাত ও ক্ষমার দিকেই আহ্বান জানান EG 


এবং (এ জন্যে) তিনি তার আয়াতসমূহ মানুষদের $ 2 A এন ১৫) 


কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, আশা করা যায় তারা 


উপদেশ গ্রহণ করবে । 
২২২. (হে নবী,) তারা তোমার কাছ থেকে (মহিলাদের 21442 -- 
মাসিক) খতুকাল (ও এ সময় তাদের সাথে দৈহিক 3. sl ৩৪ 9165 


মিলন) সম্পর্কে জানতে চাইবে; তুমি বলো, (আসলে - Me | Fa 
মহিলাদের) এ (সময়টা) হচ্ছে একটা (অপবিত্র ও) না 95 


কষ্টকর (অবস্থা), (কাজেই) খতুকালে তাদের সংগ বর্জন 7 40 4 
করবে এবং (এ সময় দৈহিক মিলনের জন্যে) তোমরা ০০)১৪ (৪৯ PI ১9, uss 


তাদের কাছে যেও না, যতোক্ষণ না তারা (পুনরায়) AE ৯৮ ৩০৩১৪ ৩৮97 


পবিত্র হয়, অতপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায় 

তখন তোমরা তাদের কাছে যাও- (দৈহিক মিলনের) উল পারি DB রা লা 
যে পদ্ধতি আল্লাহ তায়ালা শিখিয়ে দিয়েছেন সেভাবে; sols Te ঠা 
আল্লাহ তায়ালা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন রত 2 
যারা তাওবা করে এবং তিনি তাদেরও ভালোবাসেন যারা ও ৬৭১৪৮০০]| 
পাক পবিত্রতা অবলম্বন করে । 


২২৩. তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্যে সন্তান * ০2৯৮ £54 2 5/০2 
উৎপাদনের) ফসল ক্ষেত্র, তোমরা তোমাদের এই ৮০১৯ 1514 ৬১০০০ 
ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো, * ০ 2৭ এ 

তোমরা নিজেদের (ভবিষ্যতের) জন্যে কিছু (অগ্রিম LAY 15-059 ২৪০ 


নেক আমল) পাঠিয়ে দাও; তোমরা আল্লাহকে ভয় +২218 

করো, জেনে রেখো, একদিন অবশ্যই তোমাদের ১8১81215125 EEE 
সবাইকে তার সামনাসামনি হতে হবে। মোমেনদের ০৯, ০ ০০০ 
তুমি (পুরস্কারের) সুসংবাদ দাও । ও ৬৯০৭০] নিত 


পারা ২ সাইয়াকুলু +৩৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


পাতি ক্রেতা নি ৩টি পা! 


২২৪. তোমরা তোমাদের (এমন) শপথের জন্যে *{* 2 চল 
ET SE HA ০৮ 25555115৯68 


(যার মাধ্যমে) ভালো কাজ করা, (আল্লাহ তায়ালাকে) 15] পদ ৯০1 দা দিতে 9৩৫2 
ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা *৩ ভিলা 
করার কাজ থেকে তোমরা দুরে থাকবে, আল্লাহ 721 
তায়ালা তোমাদের সব কিছুই শোনেন এবং সব কথাই © ale ৫ 19 
তিনি জানেন। 


২২৫. আল্লাহ তায়ালা তোমাদের নিরর্থক শপথের * ০০ নার 

জন্যে কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই lal 89800 CL y 
সে সব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ , A DIHABD & পাপা পা পা 

করবেন, যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন ৮৮৭ EIR LEU Ll ৬৪19 


রি বং SA sna oh শা 
করো; (বস্তুত) আল্লাহ তায়ালা ক্ষমাশীল ধৈর্যশীল। ্ ১5285 


২২৬. যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে + ৪-5" +8452 ৮ ২ 
কসম করেছে (তাদের মনস্থির করার) জন্যে তাদের sisi ০ Be wad 
চার মাসের অবকাশ রয়েছে, (এ সময়ের ভেতর) যদি ₹*27 4৬ | 5 গা 13 if if 
তারা (তাদের কসম থেকে) ফিরে আসে (তাহলে টা ০০+-* ut ০3৪৪ সি 
জেনে রেখো) আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াবান! 5A ও 

৬ ৮৪৯০ 


২২৭. তারা যদি স্ত্রীদের) তালাক দেয়ার সিদ্ধান্ত - SA ৮ ০ 
করে, তাহলে (তোরা যেন জেনে রাখে) আল্লাহ তায়ালা ৪০০2 ৮০44 36931115551 
সব শোনেন জানেন। 


২২৮. তালাকপ্রাপ্তা মহিলারা যেন তিনটি মাসিক 7215 247 +১০০০ এ এডি 
খতু (অথবা খতু থেকে পবিত্র থাকার তিনটি মুদ্দত) 2 RE 
পর্যন্ত নিজেদের (পুনরায় বিয়ে) থেকে দূরে রাখে; Dh তলা পা পা ৯০ ৯ তে Az DOs = 
তাদের গর্ভাশয়ে আল্লাহ তায়ালা যা কিছু সৃষ্টি 20 GEC TES ddl dN 
করেছেন তা গোপন করা তাদের পক্ষে ৪ ৯৮৯৮4 2 
হবে না- যদি তারা আল্লাহ তায়ালা এবং পরকালের [5115445 ch ০০০1 ull 
ওপর ঈমান আনে; এ সময়ের ভেতর তাদের _ *, ০০. ট্রি DA 1% 
ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীদের অধিকার SUS CS ess El BY “১০১ 
অবশ্য একটু বেশী, যদি তারা উভয়ে পরস্পর মিলে 

মিশে চলতে চায়; পুরুষদের ওপর নারীদের ৪ ০০509 তে 
ন্যায়ানুগ অধিকার রয়েছে, তেমনি রয়েছে রর 2 TEL RG 
ওপর পুরুষের অধিকার, (অর্থনৈতিক দায়িত্বে ৬৩5 90153119-59১ম10 ৬৩ 
বেলী ও তাদের lS So Len calc Be 

আল্লাহ তায়ালা বিপুল ক্ষমতার তনি 44419 ৮৫95 

পরম) কুশলী। Ons RY 19 ৮৯১১ |: 


বর আই) লা সাথে ত ঠ ০১১4৩14১645 3381 
রি শন ৮০ = ১9 ৩০ ত ১৮ 
১১281 ০2 be 1425৩ 
মিলে সাদী রী এক জীবন কাটাতে পারদ ১1 56217৮8819101 


পারা ২ সাইয়াকুলু * ৩৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


এমন আশংকা যদি দেখা দেয় (তখন আলাদা হয়ে ৷ 4 ++ এ এ ৮ ০৪ 
যাওয়াটাই উত্তম, এমন অবস্থায়) যদি তোমাদের ভয় ,4/1390-৯ [লি এপি ই OU 


পাশা 


হয় যে, এরা আল্লাহর বিধানের গন্ডির ভেতর থাকতে রর পা টিনা পা পাশ 
পারবে না; তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় এ (১০০৩ পু gels L530 


দেয় (এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়), তাহলে রি তি 5225 7727৮ 
তাদের উভয়ের ওপর এটা কোন দূৃষণীয় (বিষয়) টা 4 tae 
হবে না, (জেনে রাখো) এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত i gol এ aw Soin 
সীমারেখা, তা কখনো অতিক্রম করো না, আর যারা টি 1 এ 
আল্লাহর দেয়া সীমারেখা লংঘন করে তারাই হচ্ছে 

যালেম। 


ডি LR রে তু Se 2 12 Huss 
EE (০০৪ Of CE Of LE. of ভি 
তে করেন। 


২৩১. যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা ডুব 44" স্পা sz 
যখন তাদের (ইদ্দতের) অপেক্ষার সময় পূর্ণ করে ৬৮৪71 ৯৪ sdf lb BE 


নেয়, তখন (হয়) মর্যাদার সাথে তাদের ফিরিয়ে UDIHADWSAS তিনি -০ ০০ “3 
আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও, জেতা ডি 


শুধু কষ্ট দেয়া এবং (তোদের ওপর) বাড়াবাড়ি করার ৬ 
উদ্দেশ্যে তাদের আটকে রেখো না, আর যে ব্যক্তি 12০45 ১৮১ নি 
এমন কাজ করে সে (প্রকারান্তরে) নিজের ওপরই শি ০৪6 এ), ০৯ কি হ19-০ 
যুলুম করে; (সাবধান) আল্লাহর আয়াতসমূহকে ০০০ & 

কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো ১ 55221 al DISS YS Lt 
(তোমরা ছিলে অজ্ঞ), আল্লাহ তায়ালা তোমাদের 1721 তি পাঠ -০০০ 
ওপর (হেদায়াত পাঠিয়ে) নেয়ামত দান করেছেন, ০0১71 42০০551৮512 
(শুধু তাই নয়) তিনি তোমাদের জন্যে জ্ঞান ও * ০৮12 ₹ ৮? Lun oA 
পূর্ণ কিতাব নাখিল করেছেন, যা দিয়ে তিনি ৯১২ ASS I os ne 
তোমাদের (সব ধরনের) নিয়ম (কানুন) বাতলে দেন; ACE NE , 
(অতএব) তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে 3০১] ০155 রি 15805 52 
রাখো, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে বাগ ? 
সম্পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন । ভিউ LF” 


২৩২. যখন তোমরা (তোমাদের) স্ত্রীদের তালাক Docc তা ভর্তি শা ০০০০৮ তা 
দিয়ে দাও, অতপর (তালাকপ্রাপ্ত) স্ত্রীরাও তাদের ০৮৪11 ৬৮৯1৪ ৪০201 ০৯816 1১19 
অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন ডৰ AD Ac 0-০/১-০-০ ৩ পার 
তোমরা তাদের (পছন্দমতো) স্বামীদের সাথে ৬০৪৯9) 91০০০9256১৩ 
বিয়ের ব্যাপারে বাধা দিয়ো না, (বিশেষ ABE SR NAR AES 
করে) যখন তারা (বিয়ের জন্যে) সম্মানজ 33 ei SB 
নকভাবে কোনো একমত্যে পৌছে যায়; 


পারা ২ সাইয়াকুলু +%৩৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
তোমাদের ভেতর যারা আল্লাহ তায়ালা ও পরকালের - 18735 GA RAS 
ওপর বিশ্বাস স্থাপন করে তাদের এর মাধ্যমে আনেন 240 ০ US un tp begs < 


দেয়া যাচ্ছে; (মূলত) এটা তোমাদের জন্যে অধিক Bf (০৮১ ১541 [51 


সম্মানের এবং অনেক পবিত্র (কর্মধারা, কারণ); RAE BS Bt 
আল্লাহ তায়ালা জানেন, তোমরা কিছুই জানো না। © ০)০৯3১০১19-৮14 4819 


২৩৩. মায়েরা পুরো দুটো বছরই তাদের (সন্তানকে) ++ ১৮7০৭ ১৭৬ 
বুকের দুধ খাওয়াবে, রি ৬৯1০৯ ০১3০ ৬৯59৭ St 
(সন্তানের) দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে , বু BES 

চায়; সন্তানের (দুধ খাওয়ানোর) জন্যে মায়েদের 25৮ ৩120 er ০৮212 
(সম্মানজনক) ভরণ পোষণ (সুনিশ্চিত) করতে হবে; 42 গণ পদ 
কোনো ব্যক্তির ওপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে ৬৪১৮৪ ue) ১9] 3 [52 


দেয়া যাবে না, (পিতার সংগতির কথা ভাবতে গিয়ে yt ভিডি ৪18 NE ১৯১০১৯৮] 
দেখতে হবে,) মায়েরাও যেন (আবার) নিজ সন্তান _ 4 
৩4 


নিয়ে (বেশী) কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও MONEE 
যেন সন্তান (জন্ম দেয়ার) কারণে (অযথা) কষ্টে , ভি 

পড়ে যেতে না হয়, (সেটাও খেয়াল রাখতে হবে, 35019) G3 030033 2১21৮ 
সন্তানের পিতার অবর্তমানে তার) উত্তরাধিকারীদের রা 

ওপর (সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার) এভাবেই ০০1১8 ৮০ 2 131) uli 50১ 
(বহাল থাকবে, তবে কোনো পর্যায়ে) তারা উভয়ে পা পাশ টি 
যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগে ১1০8৮156155 SS UT Les 
ভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায় তাতেও ॥ ০£ LAS Bac A 
তাদের ওপর কোনো দোষের কিছু নেই; তোমরা -৮-১%91 Feeds uff ls 
FS AL BNR ES A DAZ! ES AoA জা 2০৯ 
খাওয়ানোর জন্যে নিয়োগ করতে চাও এবং যদি পা ০০০০101৮০5৫ 6০৯১৪ 


টি 


দাত্রীর পাওনা যথাযথভাবে তোমরা বুঝিয়ে দাও, রে 
তাতেও কোনো গুনাহ নেই (সর্বাবস্থায়) তোমরা এ tLe wt 13015: 337 


আল্লাহ তায়ালাকে ভয় করো এবং জেনে রেখো, HAN ET 
তোমরা যা কিছুই করো আল্লাহ তায়ালা তার সব © ১৮০৯ ০১৪৮০ ৯ “ 
কিছুই দেখতে পান। 


হা শা 
পাছে HAE 


ছি 


২৩৪. তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং Lp টি acer ০.০ 78 Dz 
রা (যদি তাদের) স্ত্রীদের (জীবিত) রেখে যায় (সে 2 walls 


বস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে) তারা 2229 22257) ৩ 29 3০০৯১ 
দের নিজেদের চার মাস দশ দিন পর্যন্ত সময় (বিয়ে চর চিট জয়ে 
থকে) বিরত রাখবে, (অপেক্ষার) এ সময়টুকু যখন ie 60৯১৩ el ob BL 
রা পূরণ করে নেবে, তখন এ বিষয়টিতে তোমাদের BAR, ০০০ 
পর কোনো দোষ (চাপানো) হবে না। তখন তারা 52219, 9951 ০৪০৫ 08০15 
নিজেদের (বিয়ের) ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা SAL APNE 
তা করবে । (মূলত) তোমরা (যে) যাই করো না কেন, শ ১৭৮৯ ০৩ 
আল্লাহ তায়ালা (তার পুরোপুরি) খবর রাখেন। 


৫] | ৫ 


a১ 


DS 


২৩৫. (এমন কি সে অপেক্ষার সময় শেষ হওয়ার * KGAA, বাকারার 
আগেও) নি যদি (তাদের) বিয়ে করার ০৮০ 4১৮৮১ oe 00৯১9 
(জন্যে) পয়গাম ও, কিংবা তেমন কোনো ইচ্ছা oD DAZ নিত A BAS 

যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়ে রাখো, ১৮০৫) ০:০9 12311 Lbs 


(তাতেও) তোমাদের ওপর কোনো দোষ নেই; 
পারা ২ সাইয়াকুলু ৪০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
কেননা আল্লাহ তায়ালা এটা ভালো করেই জানেন, A 1৮ -০৫০-১০ hoc ৮7০৬ 
তাদের কথা তোমরা বার বার স্মরণ করো, ult rf 
কিন্তু (সাবধান আড়ালে আবডালে থেকে) গোপনে বর্জ্ব 42% 

তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিয়ো না, তাদের Ys au oft 11 52935198% 


সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা 7144] 216, 
বলবে সম্মানজনক পন্থায়; তার (অপেক্ষার আল্লাহর > € ১118৩851535 49 চিন 


Kosh ৩ arcs 2 AN ph 


নির্ধারিত) ইদ্দত শেষ হবার আগে কখনো (তার sai f ox] 

সাথে) বিয়ের সংকল্প করো না; জেনে রেখো, ০ 11392 এ (Ei 
তোমাদের মনের সব (ইচ্ছা অভিসন্ধির) কথা কিন্ত EPS EEE TE LSA EY 441 
আল্লাহ তায়ালা ভালো করেই জানেন, অতএব তোমরা BREN SO FRY 
একমাত্র তার থেকেই সতর্ক হও (এবং এও জেনে © wh wh t solely 
রেখো), আল্লাহ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ধৈর্যশীল! 


212 ০৯০ রি 
কিংবা তাদের জন্যে মোহরের কোনো অংক নির্ধারণ * | ০ ul 6 


করোনি (এমন অবস্থায়) যদি তোমরা তাদের তালাক & নি? ৮ ০১৯০১৮৮৫০০৯ ০০৮ পর 1 
দাও, তাতে তোমাদের ওপর কোনো গুনাহ নেই, ১৩22 টি 


পাপ TPL তা পা -০/-০৬৮ ৪ 


(এ পরিস্থিতিতে মোহরের কোনো অংক নির্ধারিত না ৮১০৪ [GF ০১৭৯ 
হলেও) তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু (অর্থ) আদায় 3 রা ণ নু র্ 


করে দেবে, ধনী ব্যক্তির 1b (এটা হবে তার) নিজ 2 €১১9১৯৮ 1০0০ 58008 ১৯০] 
ক্ষমতা অনুযায়ী এবং গরীব ব্যক্তির ওপর (হবে) RE 
তার সংগতি অনুযায়ী, (এটা) নেককার লোকদের ৪ =| ড্র 
ওপর (স্ত্রীদের) একটি অধিকার বটে । 


২৩৭. যদি (এমন হয়,) তোমরা তাদের ০৯ ৮2 Az Az A 9 -০৯-০-৪৯ডত ৯ পা 
(শারীরিকভাবে) স্পর্শ করার আগেই তালাক দিয়েছো টনি ০০ ০০ ৩৯৪০৬-০ ul 
এবং মোহরের অংকও নির্ধারিত করে নিয়েছো, ZA Roc ATT 


০০১5৪ 
তাহলে তাদের জন্যে পরিমাণ ধোকবে) নিরখারিত ০৩০ নস ১2 


মোহরের অর্ধেক, (যা) আদায় করে দিতে হবে, (হী) 2 

তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা ) GS (9554 5f 03% ৬31-০৯১ 
মাফ করে দেয় কিংবা যে (স্বামীর) হাতে বিয়ের oi Sls TEIN +00 
বন্ধন রয়েছে- সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের * ০৮৮ 44 

বেশী দিয়ে) অনুগ্রহ দেখাতে চায় (সেটা ভিন্ন ৮৮০২৪ রি ০5811525854) 
কথা), তোমরা যদি অনুগ্রহ করো (তাহলে) তা হবে BA RIAL 
তাকওয়ার একান্ত কাছাকাছি; কখনো একে অপরের ৩১৭০৭ glo Lb a ul 
প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না; কারণ 

তোমরা (কে) কি করো, তার সব কিছুই আল্লাহ 

তায়ালা দেখেন । 


২৩৮. তোমরা নামাযসমূহের ওপর (একান্ত) যত্ববান ও Ap, 
হও, (বিশেষ করে) মধ্যবর্তী নামাযের ব্যাপারে- এবং ১০১৪১০19৬০1 195১ 


1 Yb ASAD, 
তোমরা আল্লাহর জন্যে বিনীতভাবে দাড়িয়ে যেও ৷ গু ০3 4/19959 


২৩৯. অতপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার রতন 
সম্মুখীন হও (তখন প্রয়োজনে) তোমরা নামায পড়বে)- ০৮972১9৮506 ৮85 ৮৪ 
পায়ের ওপর দাড়িয়ে কিংবা সওয়ারীর ওপর থাকা অবস্থায়, 


পারা ২ সাইয়াকুলু ৪১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, তখন * ০০ পড়ত 1৮৮ 44 
আল্লাহ তায়ালাকে স্মরণ করো, যেভাবে তিনি hs LS a 15১30৮25130 


তোমাদের তাকে স্মরণ করার (নিয়ম) শিখিয়েছেন, oR EAN REA Dra fo 
যার কিছুই তোমরা (ইতিপূর্বে) জানতে না। © ০৭০৯) tS 


২৪০. তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যুমুখে ANB Aa A FRIES 
পতিত হয় এবং সে (পেছনে নিজ) স্ত্রীদের রেখে যায়, DIA 0 ০৪১5 


(তার উত্তরসুরিদের জন্যে তার) ওসিয়ত থাকবে যেন টিটি 
তারা এক বছর পর্যন্ত তারা তাদের (স্ত্রীদের) ব্যয়ভার dt [20৪৯9 ৫ ies 1৯19) 
বহন করে, (কোনো অবস্থায় ভিটেমাটি থেকে তাদের - - * 

যেন) বের করে না দেয় (ই) যদি তারা নিজেরাই ৩-৯৮৪০০০ OIA J 
বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো BAL NE ৮০ A KB Rai 5 ৮ Ta 
ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সন্মানজনক ব্যবস্থা করে wif ELL EAE CESS 
নেয়; তাহলে এ জন্যে তোমাদের ওপর কোনো দোষ + SA cob ADAD A 
পড়বে না; আল্লাহ তায়ালা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ ens ১৭১৭ “ls ০১৮ 


কুশলীও! 


২৪১. তালাকপ্রাপ্তা মহিলাদের জন্যে ন্যায়সংগত শী ADA Ber IG Loh 
ভরণ পোষণ পাবার অধিকার থাকবে; যারা তাকওয়া ¢ে "3970 2€ ৮1০৮9 


অবলম্বন করে এটা তাদের ওপর (স্ত্রীদের) অধিকার । বিএ 


২৪২. এভাবেই আল্লাহ তায়ালা তার আয়াতগুলো 1A Banh, ০০০৪ ৮ 
তোমাদের জনয সুরে বলে দিছেন, আশা কর ৯113417612৩ 9 


যায় তোমরা অনুধাবন করবে। রি ঃ 


২৪৩. তুমি কি (তাদের পরিণতি) দেখোনি যারা মৃতু A০০7 4-১ দ Z 
ভারে নিজেদের জিটমাটি ছেড়ে বেরিয়ে এনা ০৫ ০১8 $১ us টিলা তে 


আতা সা ছিলো জর 000০০35582১ 
পা 
44 


কাপুরুষোচিত আচরণের জন্যে) আল্লাহ তায়ালা | 

তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর ১8 fof Af শব ও, 44 
দের নাঃ শর. রা eT 
তায়ালা মানুষদের ওপর (সর্বদাই) অনুগ্রহশীল; কিন্তু [11 sf wt 
৮৮ 
আদায় করে না। ও ৬১9১ 


AD পাপ 02 ADASD DY 


২৪৪. তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো 4৬, অব (০ 
করে জেনে রাখো, আল্লাহ তায়ালা অবশ্যই (সবকিছু) 2! ৩ 9-1544 00৯৮০819999 
শোনেন, তিনি (সব কিছু) জানেন। snc 2৮ ০ 


© ০৯০ ৮৮৮ 
রা টি 


২৪৫. কে (এমন) আছে যে আল্লাহকে উত্তম খণ ক ৯ প% , দু, ৯৮ 
দেবে, (যে কেউই আল্লাহকে খণ দেবে সে যেন 0০059 ul ০০১৪৪ 5119০ 
জেনে রাখে), আল্লাহ তায়ালা খেণের) সে অংক)টি ৬. 2০4 ৮৮ পলি পর! 
তার জন্যে বহুগুণ বাড়িয়ে দেবেন; আল্লাহ তায়ালা ১০: 4019 8০০২০ ১৯ al isis 
(কাউকে) ধনী (আবার কাউকে) গরীব করেন, (আর) ৮৯০৩ ৯ ৮৫ son 
তোমাদের (ধনী গরীব) সবাইকে তো 1 একদিন তার দির রকি 
কাছেই ফিরিয়ে নেয়া হবে। 

পারা ২ সাইয়াকুলু ৪২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


২৪৬. 7 cA a 
(পাঠানো তাদের) কতিপয় নেতাকে দেখোনি? যখন ৫০০ 295০1 (৫০১0 ৫15 
তারা তাদের কাছে বলেছিলো, আমাদের জন্যে *-*।০০অ » _ 

একজন বাদশাহ ঠিক করে দাও, যেন (তার সাথে 2212755765-892 


Ed 


ও 


মিলে) আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি; = 

(আল্লাহর) সে (নবী তাদের) বললো, তোমাদের U ১1005 GOSS LT 
অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে- পা 2০929 পা ADA 
আল্লাহ তায়ালা তোমাদের লড়াইর আদেশ দেবেন 09211 ০৫৮5 6S Sh Are 0০ 
এবং তোমরা লড়াই করবে না, তারা বললো, আমরা +..12 54124 ৫ 22 
কেন আল্লাহর পথে লড়বো না, (বিশেষ করে যখন) Ey 001591510 , PEF 
আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে বের করে বি 

দেয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে 06১১ ba yf ১8524 ০৮ ও 
(আমাদের বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে), অতপর যখন 41+,4। ০ ৯1৮ ০ রি 

(সত্যি সত্যিই) তাদের যুদ্ধের আদেশ দেয়া হলো, JED one AS LL ESE 
তখন তাদের মধ্য থেকে কতিপয় (সাহসী) বান্দা ছাড়া (5 * | ৯০৯৭ AL পা 
অধিকাংশই (সেদিন) ময়দান ছেড়ে পালিয়ে গেলো; লেল Mes SEG 3 
আল্লাহ তায়ালা যালেমদের ভালো করেই জানেন। 


ADs পা পার 


২৪৭. তাদের নবী তাদের বললো, নিসন্দেহে আল্লাহ * 21774 134% এ 
পু RE, 


করে পাঠিয়েছেন; (এ কথা শুনে) তারা বললো, তার 2] Di DAD 
কি অধিকার আছে আমাদের ওপর রাজত্ব করার? 21094291915 1212 17০91 


বাদশাহীর অধিকার (বরং) তার চাইতে আমাদেরই « 45 sll 2192৫ 2 39 Ge পাটি প্রা রি ApA | 


BLT অর্থ ও তাকে কখনো বেশী 
দেয়া হয়নি; (আল্লাহর) নবী বললো, তোমাদের ওপর . 44 
(বাদশাহ হিসেবে) আল্লাহ তায়ালা তাকে বাছাই 24০10 JU ELL 


করেছেন এবং (এ জন্যে) তার শারীরিক যোগ্যতা SHER 2 দা 
ও জন ডি) বাড়িয়ে দিয়েছেন; আলাহ লা 131159৪-99৮2৮৯2৯০প 


যাকে চান তাকেই তার রাজক্ষমতা দান করেন; +1759 *+০০1৮ * 
রঃ ও ১2067 A iS 583 3 


BASE হি 


© ak 25949 


২৪৮. তাদের নবী তাদের বললো, অবশ্যই তার ॥ 0 ০54! A০28 ০24 বার 
বাদশাহীর কিছু চিহ্ন (থাকবে এবং তা) হচ্ছে, সে ১1 4544 Bl 1৮৪৮৮১০৯০59 
তোমাদের সামনে (বনী ইসরাঈলীদের হারানো) ০5/8 + A, ০ উপ । ০ ০৩ ৪ 
সিন্দুকটি এনে হাযির করবে, এতে তোমাদের জন্যে ৩2৪৮ is SPN Sl 
তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির EE SL Lo A এন 
বিষয় মজুদ থাকবে, (তাছাড়া) এ সিন্দুকে মূসা (695 ০1 850০28৮79০2) 


ও হারূনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া ন রি if, Ag “Ao 
(জিনিসপত্রও) থাকবে, (আল্লাহ তায়ালার নির্দেশে ৩!" | দে 39 


তার) ফেরেশতারা এ সিন্দুক তোমাদের জন্যে হন &$ f এ): 
© ০৯১০৪০৮০০1০ BY SUS 

করে আনবে, যদি তোমরা ঈমান আনো তাহলে 3" 

(তোমরা দেখবে), এতে তোমাদের জন্যে (অনেক) 

নিদর্শন রয়েছে। 


পারা ২ সাইয়াকুলু ৪৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


২৪৯. (রাজত্ব পেয়ে) তালুত যখন নিজ বাহিনী নিয়ে » ৮7721 
এগিয়ে গেলো, তখন সে (তার লোকদের) বললো, ৩49৮5 ১9:41 59 ৫55 শপ 
আল্লাহ তায়ালা ঝর্ণা (-র পানি) দিয়ে তোমাদের 

পরীক্ষা করবেন, যদি তোমাদের মধ্যে কেউ এ থেকে 

কোনো পানি পান করে তাহলে সে আর আমার 

দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে 

অবশ্যই আমার দলভুক্ত থাকবে, তবে কেউ যদি তার 

হাত দিয়ে সামান্য এক আজলা (পানি পান করে) নেয় 

তা ভিন্ন কথা, অতপর (সেখানে গিয়ে) হাতেগোনা অব ৮০৮৬ পচ) 

কয়জন লোক ছাড়া আর সবাই তৃতপ্তিভরে পানি পান LD es SYS 
করে নিলো; এ কয়জন লোক- যারা তার কথায় ৮ 
তার সাথে ঈমান এনেছিলো, তারা এবং তালুত যখন CEL Lt Beth 
নদী পার হয়ে এগিয়ে গেলো, তখন তারা (নিজেদের ADD AD 

595 -ত হে আল্লাহ, আজ জালুত পু 

এবং তার বিশাল বাহি র মোকাবেলা করার শক্তি 10 ADDL AB 

আমাদের নেই; (তাদেরই সাথী বন্ধু) যারা জানতো 2 3% el 09562 ০8011 09 
তাদের আল্লাহর সামনে হাযির হতে হবে, তারা 1৮৮৮. ০:9০. NCES AR see RIDES 6 
বললো, (ইতিহাসে এমন) অনেকবারই দেখা গেছে, GT nO 
আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল A 
বাহিনীর ওপর জয়ী হয়েছে; (কেননা) আল্লাহ তায়ালা © ০2১০০ El dl ৬১৮ 
ধৈর্যশীলদের সাথেই থাকেন। ff 


0.৩ পাশ তা পা পা 


২৫০. তারপর (যখন) সে তার সৈন্য নিয়ে জালুতের Asoc ৩ ৯2৮৮ তত 
(মোকাবেলা করার) জন্যে দীড়ালো, তখন তারা 12 55 93:5 yi 19)১ (৮9 
(আল্লাহর কাছে সাহায্য চেয়ে) বললো, হে আমাদের 1৮) 48 * এর (৮৮৩ তি £1417 অ- 
রব, তুমি আমাদের সবরের তাওফীক দান করো, 6০151 559 চি 
দুশমনের মোকাবেলায় আমাদের কদমগ্ডলোকে এত ৮০১ -০/১ 
রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি © ০৪১৯০] [381 & ১০১9 
আমাদের সাহায্য করো; 


২৫১. অতপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পরুঁদত্ত 2172৫ «০৯০৫৭ 
করে দিলো এবং দাউদ জালুতকে হত্যা করলো, ১91১ 0535 ১১ এ ৮5 
আল্লাহ তায়ালা তাকে দুনিয়ার রাজত্ দান করলেন it 2111 ক 
এবং তাকে (রাজত্বের) কৌশল শিক্ষা দিলেন এবং 19 124 Ss ০০914 
তিনি তাকে নিজ ইচ্ছামতো আরো (বহু) বিষয়ের জ্ঞান ০8816545225 
দান করেন; (আসলে) আল্লাহ তায়ালা যদি (যুগে বিটি se = IY 
যুগে) একদল লোককে দিয়ে আরেকদল লোককে ১4১১ ১1 ০০৮৯, ১০০০০ -৯হ 
শায়েস্তা না করতেন, তাহলে এই ভূখন্ড ফেতনা টি A 
ফাসাদে ভরে যেতো, কিন্তু আল্লাহ তায়ালা সৃষ্টিকুলের © onl & ০89 wh ০৫19 
ওপর বড়োই অনুগ্রহশীল! 


২৫২. এসব ঘটনা আল্লাহর এক একটা নিদর্শন, যা re শি ন 1715 4. 
যথাযথভাবে আমিই তোমাকে শুনিয়েছি; তুমি অবশ্যই ১041 gla wl eal ls 


আমার পাঠানো রসূলদের একজন! ও 5122 তে SB 


cA তা ASDA 


পারা ২ সাইয়াকুলু % ৪38 www.alquranacademylondon.org 


৯৮১৮ 


নান 524৯2 পাঠ ডু ০০০ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৫৩. এই নবী রসূলদের কাউকে আমি কারো ওপর 
(9 বেশী মর্যাদা দান করেছি। এদের মধ্যে (কেউ) এমনও 
ধর) ছিলো যার সাথে আল্লাহ তায়ালা কথা বলেছেন তাদের , 1+₹৯৮%৮ পুর ০৯ পট এছ ৪০ 
্ কারো মর্যাদা তিনি (অন্যভাবে) বাড়িয়ে দিয়েছেন: *-৯১১-০৯2৯ 2942, ৬০০৩ 
আমি মারইয়ামের ছেলে ঈসাকে (কতিপয়) উজ্জ্বল 2512 যা চির he Ef 
নিদর্শন দিয়েছিলাম, অতপর পবিত্র রূহের মাধ্যমে আমি ০495 ayes 9 
তাকে সাহায্য করেছি; আল্লাহ তায়ালা চাইলে তাদের 05922 229৩৪) 2 
(আগমনের) পর যাদের কাছে এসব উজ্জ্বল a ARAN: RRS 
এসেছে, তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না, কিন্তু চন ৩০০০৮১৭০০০০৪০] 
(রসূলদের পর) তারা (দলে উপদলে) বিভক্ত হয়ে A * ০4 As LA 1০14০ 
গেলো, অতপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো | ৬০-৮৪-৪ 124. ০৯১০৭ 


আবার তাদের কিছু লোক কুফরী করলো, (অথচ) 
আল্লাহ তায়ালা চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত 
হতো না, কিন্তু আল্লাহ তায়ালা তাই করেন যা তিনি 
ইচ্ছা করেন। 


০ 


7১০০০ তা 5 ৮ ai AUD AAA তা 


25128 9 25. ৮১ cre res) 


BDA Dz BoA ch, DB 


6 04386 58 9 9 


২৫৪. হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন 
সম্পদ থেকে আমার পথে) ব্যয় করো- সে দিনটি 
আসার আগে, যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্‌ 
ভালোবাসা থাকবে না- থাকবে না কোনো রকমের 
সুপারিশ; (এ দিনের) হচ্ছে যালেম। 


৩১০৫৯) ea 5 সিন সী 26 
21555805815 Gt of yi 


LL AD IN গলা পাপা 


© SUE CIP LEYS 


২৫৫. মহান আল্লাহ তায়ালা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো 
ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি অনাদি, ঘুম (তো 
দূরের কথা, সামান্য) তন্দ্রা (-ও) তাকে আচ্ছন্ন করে 
না; আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তার সব 
কিছুরই একচ্ছত্র মালিকানা তার; কে এমন আছে যে 
তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? 
তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন, 
তার জানা বিষয়সমূহের কোনো কিছুই (তার সৃষ্টি) - 
কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে 
না, তবে তিনি যদি ভিন্ন কিছু চান (সেটা আলাদা), তীর 
বিশাল সাম্রাজ্য আসমান যমীনের সব কিছুই পরিবেষ্টন 
করে আছে, এউভয়টির হেফাযত করার কাজটি কখনো 
তাকে পরিশ্রান্ত করে না, তিনি পরাক্রমশালী ও অসীম 
মর্ধাদাবান। 


Vf Dt SY OY 2 
SELBY Eel 
2352800০155, NISL 
Coil Gl isd 
1০০55550952 
bit oil 


DA AN BY OLA Loc LDOHA THAD Lr 


© abl (9419290৪5৯১ ৮১549 


২৫৬. (আল্লাহর) দ্বীনের ব্যাপারে কোনো জোর 
জবরদস্তি নেই, (কেননা) সত্য (এখানে) মিথ্যা থেকে 
পরিষ্কার হয়ে গেছে, অতপর কোনো ব্যক্তি যদি বাতিল 
(মতাদর্শ)-কে অস্বীকার করে এবং আল্লাহর (দেয়া 
জীবনাদর্শের) ওপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে 
এমন এক শক্তিশালী রশি ধরলো, যা কোনোদিনই + 
ছিড়ে যাবার নয়; আল্লাহ তায়ালা (সব) শোনেন (এবং 
সব) জানেন। 


পারা ৩ তিলকার রুসুলু ৪৫ 


359 দেও ৬৮৫3) ৪92 
with ies ০০৪ cc 
89520 ০৮৪০1 3405 ৮০৪৪9 
(5০215521058, ১8551 


© ছি 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
২৫৭. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে, আল্লাহ ৮ এ+ 2০ ॥ রা i sl 
তায়ালাই হচ্ছেন তাদের সাহায্যকারী (বি) যারা ey 15210591454 
(আল্লাহর ওপর) ঈমান আনে, তিনি তাদের ।৯৮2৮ * 


(জাহেলিয়াতের) অন্ধকারসমূহ থেকে (ঈমানের) এলে 1974 98 dl [El 


আলোতে বের করে আনেন, (অপরদিকে) যারা 8, ৮০ ৯৮০৯০ As DAS ef রি 
(আল্লাহকে) রি বাতিল শিতিসমূহ)ই 2212০৯৯৮০০১] গে 
হয় তাদের সাহায্যকারী, তারা তাদের (দ্বীনের) আলো তি 2" | 

থেকে (কুফরীর) অন্ধকারের দিকে নিয়ে যায়; এরাই Cl = a ০০০টি dt 
হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন 


cAD I Gs A2 ||৩8 


রবে ও Ils lon ১.০ [রুকু 


EE 
ইহার ea DLE 
আমার রব, যিনি (সৃষ্টিকুলকে) জীবন দান করেন, মৃত্যু GG. EE 5 3 
দান করেন, সে (দাম্ভিক শাসক) বললো, জীবন মৃত্যু _ 2 0 0 5? 
তো আমিও দেই, ইবরাহীম বললো, অবশ্যই আল্লাহ Yuli dic hs 
তায়ালা পূর্ব দিক থেকে (প্রতিদিন) সূর্যের উদয়ন ঘটান, Es ০ AL NAS 
(একবার) ১০ বের করে দেখাও les wb Syl oe gol; ০23 
তো! (এতে সত্য) অস্বীকারকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে ৮4 ৮2.+ 

গেলো, (আসলে) আল্লাহ তায়ালা যালেম জাতিকে 449, ১8৫৩0 ০০ pyle 


কখনো পথের দিশা দেন না। ও ০ টি। ০৩৪ 


২৫৯. অথবা (ঘটনাটি) কি সে ব্যক্তির মতো- যে একটি 5 

পা (সে দেখলো) তা আপন অস্তিত্রে । 
ওপর (বিধ্বস্ত হয়ে) মুখ থুবড়ে পড়ে আছে, (তখন) সে রিও 
ব্যক্তি বললো, এ (মৃত জনপদ)-কে কিভাবে আল্লাহ তায়ালা না ৩০ ৮৮ £০০ ০9৯১১ ৬ 
আবার পুনর্জীবন দান করবেন, তারার রা এ শিরা Fa 
(সত্যি সত্যিই) তাকে মৃত্যু দান করলেন এবং (এভাবেই রি J 
তাকে) একশ বছর মৃত (ফেলে) রাখলেন, এরপর তাকে 1” ০] পা, এ রি 115,282 
রত সিডর (বলতে রে ্ ৮৩ 

পারো) তুমি কতোকাল (মৃত অবস্থায়) ক ছো? সে (1০45 81০০, | 5 of 
বললো, একদিন কিংবা একদিনের বি কিছু অংশ আমি (মৃত [ | ৬ ৩ 5 na 
অবস্থায়) কাটিয়েছি, আল্লাহ তায়ালা বললেন; বরং এমনি 4235] 45783 ০ dE 
টি Us Rb ELE Sl anos EES রা 
তোমার নিজস্ব খাবার ও য়র দিকে, (দেখবে) তা এ SURG ৪] 

বিন্দুমাত্রও পচেনি, তোমার গাধাটির দিকেও দেখো, (তাও A a সু এ টি 
একই অবস্থায় আছে, আমি এসব এ জন্যেই দেখালাম), 

যেনআমি তোমাকে মানুষদের জন্যে (পরকালীন জীবনের) 

একটি (জৌবন্ত) প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি, এ 

(মৃত জীবের) হাড় পাজরগুলোরদি দিকে তাকিয়ে দেখো, আমি 

কিভাবে তা একটার সাথে আরেকটার জোড়া লাগিয়ে (নতুন 

জীবন) দিয়েছি, অতপর কিভাবে তাকে আমি গোশতের 

পোশাক পরিয়ে দিয়েছি, এ বিষয়টি যখন তার কাছে 

পরিষ্কার হয়ে গেলো তখন সে বলে উঠলো, আমি জানি, 

অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ক্ষমতাবান। 


পারা ৩ তিলকার রুসুলু ৪৬ www.alquranacademylondon.org 


ঞওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকার 


২৬০. (স্মরণ করো.) যখন ইবরাহীম বললো, হে রব, BALA TEES TN পি 
মৃতকে তুমি কিভাবে (পুনরায়) জীবন দাও তা আমাকে ৮ WE FR 6A EE 
একটু দেখিয়ে দাও; আল্লাহ তায়ালা বললেন, কেন- G23 Tf 1G, 

তুমি কি (না দেখে) বিশ্বাস করো না? ইবরাহীম বললো, ও ০ “টে ৩:৩১) 
হী (প্রভু,আমি বিশ্বাস করি), কিন্তু (এর দ্বারা) আমার মন 455) ৩৯6৮৮5৩০৮০০ 
একটু সান্ত্বনা পাবে (এই যা)। আল্লাহ ত বললেন AA তত Ns BoA. AD 

তুমি (বরং) চারটি পাখী ধরে আনো, অতপর (আস্তে ০২ এর Bl ০৪১০ yr ০৪ 
আস্তে) এ পাখীগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে _ AL -০০৪, ৮০ BoM ৮৮ এ 
নাও (যাতে ওরা তোমার কাছে পরিচিত হয়ে যায়), ০৯৪ EOE CC 
তারপর (তাদের কয়েক টুকরায় ভাগ করে,) তাদের + SA cb LULA ৯৮ 
(কাটা) এক একটি টুকরো এক একটি পাহাড়ের ওপর ৪০১89 wl fle 
রেখে এসো, অতপর তুমি ওদের (সবার নাম ধরে) 

ডাকো, (দেখবে জীবন্ত পাখীতে পরিণত হয়ে) ওরা 

তোমার কাছে দৌড়ে আসবে; তুমি জেনে রাখো, আল্লাহ 

তায়ালা মহাশক্তিশালী, বিজ্ঞ কুশলী। 


Ar A, Moa Ai পা AP AP cA Edd 


২৬১. যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তায়ালার পথে es 
খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, LL 


যে বীজটি বপন করার পর তা থেকে সাতটি শীষ ('$ GUE 92 92৫40 
বেরুলো, এর প্রতিটি শীষে রয়েছে একশ করে শস্য 1০ িরাচিডি 
দানা; আল্লাহ তায়ালা যাকে চান তার জন্যে (এটাকে) ৩০০১০৯909০০ ও তি ২০৫৫ 
বহুগুণ বৃদ্ধি করে দেন; আল্লাহ তায়ালা অনেক প্রশস্ত, Bas oy SEB 


অনেক বিজ্ঞ। ০৮1০ ৮০948195584 


২৬২. যারা আল্লাহ তায়ালার পথে নিজেদের ধন সম্পদ Ac AMADA LAL OAD CA, 
ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় - dl Jess Boll 9588 ০৭১7 
না, প্রতিদান চেয়ে (কাউকে) কষ্ট দেয় না, তাদের As ৩ পা এ 


মালিকের কাছে তাদের জন্যে পুরস্কার (সংরক্ষিত) LEE rales Pe 
রয়েছে, (শেষ বিচারের দিন) এদের কোনো ভয় নেই, টি Bi € এশা cA ৮৮ ০9০9 ৮৮ পা ০৮০90 
তারা (সেদিন) দৃশ্চন্তাগ্রস্তও হবে না। 5০352 ২5০০) ০৩৮১১ eel 


পা ঠ১ঠিপা £ AD পাপা 


০০৭১১৯৭৮১১9 


২৬৩. সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেয়া সেই দানের ৯৫৮ ৪ এ ৪৯ পপ ২ পভ ৮১৫১ 

চাইতে অনেক ভালো, যে দানের পরিণামে কষ্টই আসে; 2১১০ ৬ ya ৪১৯৯১০০১৯৭৫ T° 
£ র্‌ নন ৰ্‌ SAB ০০৫ ক 2০০৯ 

বি , তিনি পরম © রা (55285, 


২৬৪. হে ঈমানদাররা, তোমরা খোটা দিয়ে এবং ॥ 2 1/4429, 027424144 4-87 
(অনুগৃহীত ব্যক্তিকে) কষ্ট দিয়ে তোমাদের দান সদকা ৪40 19৮0) [yt ৩৭০14 
বরবাদ করে দিয়ো না_ ঠিক সেই (হতভাগ্য) ব্যক্তির শে প। 2,৯৮ A 5210) 5০৭ 
মতো, যে শুধু লোক দেখানোর উদ্দেশেই দান করে, সে গ06)410 08811555190 
আল্লাহতায়ালা ও পরকালে (কিছু পাওয়ার ওপর) বিশ্বাস পর 

করে না; তার (দানের) উদাহরণ হচ্ছে, যেন একটি 4০5৮ Abed 42১4] 
মসৃণ শিলাখণ্ডের ওপর কিছু মাটি, সেখানে মুষলধারে B) 

বৃষ্টিপাত হলো, অতপর পাথর শক্ত হয়েই পড়ে থাকলো; Eb of a lye JR 
(দান খয়রাত করে) তারা যা কিছু অর্জন করলো »5 2৪ টিটি তিতা 
তার থেকে তারা কিছুই (সংগ্রহ) করতে পারলো না, ১10 ৪65৫ 999১. tole 475 


পারা ৩ তিলকার রুসুলু ৭৪৭ www.alquranacademylondon.org 


৩ক 


24 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


আর যারা (আল্লাহকে) বিশ্বাস করে না, আল্লাহ তায়ালা ০৪508 AG রতি 
তাদের কখনো সঠিক পথ দেখান না। © en SIH Hf ৪১০: wl 


২৬৫. (অপরদিকে) যারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং জি ররর শপ 
নিজেদের মানসিক অবস্থাকে (আল্লাহর পথে) সুদৃঢ় রাখার বে ০৪51 49 
জন্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ , 17৮ * 221 "1৮৮ 2 

ঃ ০ 444 ১ 
হচ্ছে, যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি JS al ৬৪ 25 hls 
(সজ্জিত) ফসলের বাগান, যদি সেখানে প্রবল বৃষ্টিপাত 121৫ ES fp eslof ডিক 2 
হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর তা ০ Es ১89৮৮ পি এ 2 | 
না হলেও শিশির বিন্দুগুলোই (ফসলের জন্য) যথেষ্ট হয়, 4419 ৮০)9$ 039 (৬৮27৮ le sins 
আল্লাহ তায়ালা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে i RO 7 0 EE 


কি কাজ করো। © ১৯০০ ০০9০৯) ০ 


২৬৬. তোমাদের কেউ কি চাইবে যে, তারকাছে (সুন্দর) , সু ৯ গত ও ৮৯22 /৯ ৮৮১79 ০০ ৩ পিতা 
একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আংগুর থাকবে, dessus ts Hl nfs 
তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় নিক A 
ঝর্ণাধারা, সেখানে আরো থাকবে সব ধরনের ফলমূল, ১] ৩০০ ৩১৯১ ০০০9 


টিপা ১ পা Cd 


আর (এগুলো ভোগ করার আগেই) বাগানের মালিক ৫24 4, 
বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান 25501 yl ৫০০৬৯ 
থাকবে, (এ অবস্থায় হঠাৎ করে) আগুনের এক ঘুর্ণিবায়ু £ (94253 সির বিবি রিও ই 
এসে তার সব (স্বপ্ন) জ্বালিয়ে দিয়ে যাবে; এভাবেই 2 -*_2 bo d ১১ 
আল্লাহ তায়ালা তার নিদর্শনগ্তলো তোমাদের জন্যে ,, 13122 He 182,487 
সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা (এসব বিষয় ৮ উন ul (৮০ ও জান 
নিয়ে) চিন্তা গবেষণা করতে পারো। টি হেরা ন 


২৬৭. হেঈমানদার লোকেরা, তোমরানিজেরাযাঅর্জন 7৮ 14 ৯42,2৩1 A, 
করেছো, সে পবিত্র (সম্পদ) এবং যা আমি যমীনের 2১০০০98৯097 09125 


পা ADDN পা পা 


ভেতর থেকে তোমাদের জন্যে বের করে এনেছি, তা 2440407 
(আল্লাহর পথে) ব্যয় করো, (আল্লাহর জন্যে এমন) ০০৪) ০2৫] Ga yf sg 


খারাপ জিনিসগুলো বেছে তার থেকে ব্যয় করো না, যা ADAG AD 9 98 পা 8 পাটি ০০৮ 
অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না, রি 5০৯১১3০2০০2 


অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো ৮ 2০3 
তা আলাদা, জেনে রেখো, আল্লাহ তায়ালা (কোনো elses এও ৩125 
কিছুই) মুখাপেক্ষী নন, সব প্রশংসার মালিক তো © ০৮ ০০৪4০ 


২৬৮. (আল্লাহর পথে দান করার সময়) শয়তান চিত ক IA 
১ এবং (নানাবিধ) + 79১৯-৮১১৭৩ ০৮৭ 
অ কর্মকান্ডের আদেশ দেবে আর আল্লাহ তায়ালা ৮৬ পপ ১৯ A2০2 শা ০9৩ 

তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার 4--০ টি 21555152210 


প্রতি তি দিচ্ছেন, আল্লাহ য়ালা ময় ও সম্যক BAB ol ZA 
অব alah 8০425519452 


২৬৯. আল্লাহ তায়ালা যাকে চান তাকে জ্ঞান কৌশল ৫291 ৮ 2 ৭-4৮ 7৪০2) 
দান করেন, আর যে ব্যক্তিকে আল্লাহ তায়ালার) জ্ঞান ear) ০০৪ ৬০95৮৫৭৬০৪৮] 5% 
কৌশল দেয়া হয়েছে (সে যেন মনে করে), তাকে fl “4 NE 
(সত্যিকার অর্থেই) প্রচুর কল্যাণ দান করা হয়েছে আর 31523259 ১৫ ০০5৩৪ 
প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি ছাড়া (এ থেকে) অন্য কেউই শিক্ষা 1 
গ্রহণ করে না। © ঃ 1129 


পারা ৩ তিলকার রুসুলু +% ৪৮ www.alquranacademylondon.org 


11২21 ৩২2৭১11২৪২৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সুরা আল বাকারা 


২৭০. তোমরা যা কিছু খরচ করো, আর যা কিছু AD ৯৬০ 28 siz 170 AW ADAG CL 
(খরচ করার) মানত করো, আল্লাহ তায়ালা অবশ্যই তা ১০৯ ৬৫-১652 282০০ ১9 


জানেন; যালেমদের কোনোই সাহায্যকারী নেই। ef csc পর 10505 50 


২৭১. তোমরা যদি (তোমাদের) দানকে প্রকাশ করো- 
ভালো কথা (তাতে কোনো দোষ নেই), তবে যদি ১15, OR ut 


তোমরা তা গোপন রাখো এবং (চুপে চুপেই) রা HH 5 A 
অসহায়দের দিয়ে দাও, তা হবে তোমাদের জন্যে বেশী 2 5988 
উত্তম; (এ দানের কারণে) আল্লাহ তায়ালা তোমাদের ৫/ জি ME CCE A ০ দু ৯০৮ ০পু 
বহুবিধ গুনাহ খাতা মুছে দেবেন, আর তোমরা যাই ৮৮ IL Hes 


করো না কেন, আল্লাহ তায়ালা সে সম্পর্কে ওয়াকেফহাল S io w bs awl ৬৮ 
| রি 9৯ 9 "Sl 


২৭২. (যারা তোমার কথা শোনে না,) তাদের * ৭/০ ৪1,121 ৩ শা 
বড আর ক ললে সৰ আহ ৬১৪ 2৭ ০2৮৩৪ LE Gl 


তায়ালা যাকে চান তাকে অবশ্যই সঠিক পথ দেখান, ,*£ 2৮৫” 15 ১312 টি A 
তোমরা যা দান সদকা করো (তা) তোমাদের জন্যেই পেয়ে ১9৮82 ৬৭ 


(কল্যাণকর, কারণ) তোমরা তো আল্লাহর সন্তুষ্টি (94) La 22 58875 
অর্জনের জন্যেই খরচ করো; (তোমরা আজ) যা কিছু রী “ls থ 2 81০ / AD রর 
দান করবে (আগামীকাল) তার পুরোপুরি বিনিময় 39 4 532 yc 
তোমাদের আদায় করে দেয়া হবে, (সেদিন) তোমাদের নহি কভু শি 
ওপর কোনো রকম যুলুম করা হবে না। ও ৭৮5 


বাদে অহ আনবে খাত কে নাথ 17-65-5530 25011 
বুকে টা সাধন বনতে পারে আনবো 4০%) 1 $454 0 3 
মলে করে এন মুথ আনল) নহ 21৮08 
ছে নিতে পরে. মানুনের কাছ থেকে বত 2 SY ae 
রে ডিল বৰত গাৰ রি. ৪4582192053 


দেবেন, অবশ্যই তিনি সব কিছু জানেন। 


54235 দরবারে তাদের 2 মান 2415 90 lyf OS calf 


এ দানের প্রতিফল (সুরক্ষিত) রয়েছে, তাদের ওপর Ws cA ADIN & তত Er ধু নু 
কোনো রকম ভয় ভীতি থাকবে না, তারা (সেদিন) ০) ০০-৯১-০৯5৯) 91) 


58 809৮3422535 


২৭৫. যারা সূদ খায় তারা (মাথা উচু করে) দাড়াতে পণ APDADS টি cA 
পারবে না, (দৌড়ালেও) তার দীড়ানো হবে সে 231 OEY nt 02৫ al 


ব্যক্তির মতো, যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে ৬ ৮7) ৮. এ।৪ 2950 A ০০৮ 
(দুনিয়ার লোভ লালসায়) মোহাচ্ছন্ন করে রেখেছে; rh ৬০ ০৮৪৪ 4৯০ Gof 
এটা এ জন্যে যে, এরা বলে, ব্যবসা বাণিজ্য তো IA ০৮৭, এ) RG ASD 

সুদের মতোই (একটা কারবারের নাম, অথচ) ০1991 Be eC PUES 1১ 


পারা ৩ তিলকার রুসুলু ৪৯ NN ETT নিকটে 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


আল্লাহ তায়ালা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে al প্রতি পারা cA Bc 
হারাম করেছেন, তাই তোমাদের যার (যার) ছে wee Inf eat 35ঠি 
তার মালিকের পক্ষ থেকে (সুদ সংক্রান্ত) এ উপদেশ পারের হাজী ছি 
পৌছেছে, সে সুদের কারবার থেকে বিরত থাকবে, (৪ ১4 ৩ bc চাট 
আগে (এ আদেশ আসা পর্যন্ত) যা হয়েছে তা তো -, - 

তার জন্যে (অতিবাহিত হয়েই গেছে), সে বিষয়টি ১০ ০9: এপি, ALLL 
আল্লাহ তায়ালার সিদ্ধান্তের ওপর; কিন্তু যে ব্যক্তি (এই 

আদেশের পরও আবার সুদী কারবারে) ফিরে আসবে, 1223৮251811 LOEW EES Ei 
তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা Last 
চিরদিন থাকবে। 9০: 


২৭৬. আল্লাহ তায়ালা সুদ নিশ্চিহ্ন করেন, আর দান 4৫ পার rr tt 
সদকাকে তিনি (উত্তরোত্তর) বৃদ্ধি করেন; আল্লাহতায়ালা ১০৪০০ ০258919) al টা 
(তার নেয়ামতের) অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো চা =3Y wl 


পছন্দ করেন না। 
পা ৯৩1 তা 


২৭৭. অবশ্যই যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান ৬০০] 5 
এনেছে এবং নেক কাজ করেছে, নামায প্রতিষ্ঠা করেছে, কি styled 


যাকাত আদায় করেছে, তাদের জন্যে তাদের মালিকের § IE 
রা UE Lal AGRI 
থাকবে না, তার (সেদিন) চন্তিতও হবে না। ৮১১9০০৪০১9৯ ৪ 03) HS 


DAR Ne 


©4555 


২৭৮. হে ঈমানদার লোকেরা,তোমরা (সূদেরব্যাপারে) + ০/4/০৬ ৮145 

আল্লাহকে ভয় করো, (তোমাদের কাছে) আগের সুদী CECI at PALE টে 
(কারবারের) যে সব বকেয়া আছে তোমরা তা ছেড়ে LA AB ০ 

দাও, যদি সত্যিই তোমরা ঈমানদার হও। © 028৮2201151 Ge 


২৭৯. আর যদি তোমরা এমনটি না করো, তাহলে 4। ”* 2521511225৭ 415 
ইনি 8৮ থেক পা ০ 593 EE ১ ec 
(তোমাদের বিরুদ্ধে) যুদ্ধের (ঘোষণা থাকবে), যদি ০5) 1 3 5 fea 
তোমরা (আল্লাহর দিকে) ফিরে আসো তাহলে তোমরা id MESON তে TR 22 
তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে, তোমরা ০০5 ১2 ০19 4০৮৫ 
অন্যের ওপর যুলুম করো না, তোমাদের ওপরও অতপর 

কোনো যুলুম করা হবে না। 


২৮০. সে (খণগ্রহীতা) ব্যক্তিটি কখনো যদি অভাবগ্রস্ত ১8711 8858022% 012 01: 
হয়ে পড়ে তাহলে (তার ওপর চাপ দিয়ো না, বরং) তার A deed 2° রি © 


সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও; আর * 
LS wt A ya 19 টি fs 
যদি তা মাফ করে দাও, তাহলে তা হবে তোমাদের 3 ৩ 2 


জন্যে উত্তম কাজ- যদি তোমরা জানো! 


২৮১. সে দিনটিকে ভয় করো, যেদিন তোমাদের ঠ$ 44. 242 নিপ 525) 
সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে, অতপর 401 011 45 095৯981558 19519 


সেদিন প্রত্যেকটি মানুষকে (তার) কামাইর ফলাফল * 2% * ভিলা ডা ৮০৪ HOARE 
দিয়ে দেয়া হবে, তাদের ওপর কোনো ধরনের যুলুম ₹ * ০৬৯১-৮ 


করা হবেনা। 


পারা ৩ তিলকার রুসুলু *% ৫০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 


২৮২. হেঈমানদার লোকেরা, তোমরা যখন পরস্পরের প্রি 
সাথে নির্দিষ্ট সময়ের জন্যে খণের চুক্তি করো, তখন তা সা 
লিখে রাখো; তোমাদের মধ্যকার যে কোনো একজন “248.” "221 ছি ৬ 

লেখক সুবিচারের ভিত্তিতে (এ চুক্তিনামা) লিখে দেবে, চিনি ০০৯ 
যাকে আল্লাহ তায়ালা লেখা শিখিয়েছেন সে যেন কখনো ,, EC 35 UL 
লিখতে অস্বীকৃতি না জানায়, (লেখার সময়) ঝণগ্রহীতা এ চি ০2589, ১১০০ ন্ট 
(লেখককে) বলে দেবে কি €কি শর্ত সেখানে) লিখতে ০/৮৮৯19০-২৯৯15 4014৮ LS CS 
হবে, তাকে অবশ্যই তার রবকে ভয় করা উচিত, এ 0 DLA BA AL A 
(চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে) তার কিছুই 4৪) 21 GT GL ase 097 
যেন বাদ না পড়ে; যদি সে খণ গ্রহীতা অজ্ঞ মূর্খ এবং « Rohe Le 
(সামাজিক দিক থেকে) দুর্বল হয়, অথবা (চুক্তিনামার wl 00648৮825০9 


শর্ত বলে দেয়ার) ক্ষমতাই তার না থাকে, তাহলে ৮৯) 4০/1410 এ দিদি ভা) পাপ 
তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানুগ সা তি 


পন্থায় বলে দেবে_ কি কি কথা (চুক্তিতে) লিখতে হবে; , 02515 J it Te টি ১ 
(তদুপরি) তোমাদের মধ্য থেকে দুই জন পুরুষকে (এ J 2 i সি রয় 
চুক্তিপত্রে) সাক্ষী বানিয়ে নিয়ো, যদি দুই জন পুরুষ ৫) দিতির দিতি 
(একত্রে) না থাকে তাহলে একজন পুরুষ এবং দুজন টিপার চাটি রাতে 
মহিলা (সাক্ষী হবে), যাতে করে তাদের একজন ভুলে & ue! 1900৯ ৬৯১০ 2d 
গেলে দ্বিতীয় জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে; ্ 7% ya Ns 

এমন সব লোকদের মধ্য থেকে সাক্ষী নিতে হবে যাদের L021 35 sl Gc 0 
উভয় পক্ষই পছন্দ করবে, (সাক্ষীদের) যখন (সাক্ষ্য ০94০৭ 
প্রদানের জন্যে) ডাকা হবে তখন তারা তা অস্বীকার Ys: Len 7355 
করবে না; (লেনদেনের) পরিমাণ ছোট হোক কিংবা রি 02৫ 4 

বড়ো হোক, তার দিনক্ষণসহ (লিখে রাখতে) অবহেলা uf ০ 55 1550 BG | 


করো না; এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্দানের এ+ রর জিরা 
ক্ষেত্রে অধিক মযবৃত (ভিত্তির ওপর প্রতিষ্ঠিত) এবং এ id LES El 


(পরবর্তীকালে) যাতে তোমরা সন্দিঞ্জ না হও তার Vis 85521] 40594 ০5৪০ 
সমাধানের জন্যেও এটা নিকটতর (পন্থা), তবে যা ». 

কিছু তোমরা নগদ আদান প্রদান করো তা না লেখলেও 855280550১5 ০1195555 
তোমাদের কোনো ক্ষতি নেই, ব্যবসায়িক লেনদেনের 5 ০2 ৮০৯ ৩ Asc A Phe (পপি PA 
সময় অবশ্যই সাক্ষী রাখবে, (দলিলের) লেখক ও (ie tae ned aie Ai i319 
(তার) সাক্ষীদের কখনো (তাদের মত বদলানোর পপ পা? রা 2 
জন্যে) কষ্ট দেয়া যাবে না; তোমরা যদি তা করো MESES 99৩৯১5-০51 
তাহলে (জেনে রেখো), তা হবে একটি মারাত্মক গুনাহ, পদ (341724 2128 

তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তায়ালা তি 3৩198 one: এ SEE SF 
তো তোমাদের (সবকিছুই) শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ , lige তা FE 
তায়ালা (সকল বিষয়) জানেন। | ৫ 109. ১৩১০ 


5৯4 Db cz 


৪128 (০ 5449 


২৮৩.যদি তোমরা কখনো সফরে থাকো এবং (চুক্তিনামা 122 ৯0৫ 
লেখার মতো) কোনো লেখক না পাও, মি কোনো UE 55515 ০৪৮০ 019 
জিনিস বন্ধক রেখে তা (খণদাতার দখলে দিয়ে) দাও, পুষ্প ৯22৯ তা SLANT 21 পু 
যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো ৮2২2-০৫-55 ০213০598 ৬৯১ 
বন্ধকী জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমতাবস্থায় কৌ woh 
যে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই ঠা Lf ০) dl ১8৯18 


পারা ৩ তিলকার রুসুলু ৫১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ সূরা আল বাকারা 
আমানত যথাযথ ফেরত দেয়া এবং (আমানতের * পপ 5-4-5 cu পা 
টানি ৬০9৮৪১1৯৪-] 1924 5, 42) 481 
তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তিতা _ ০. ০০৯. গু দু, 
গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ; 15219221575 2 2৫ (৬০:৪4 
বস্তুত আল্লাহ তায়ালা তোমাদের যাবতীয় কাজকর্মের 2807 
ব্যাপারেই সম্যক অবগত রয়েছেন। © ০১1০ ০91০০] 


২৮৪. আসমানযমীনে যতো কিছু আছে তা সবই আল্লাহ AC ie 115 এ 
তায়ালার জন্যে, তোমরা তোমাদের মনের ভেতর যা ১০০১1 1225৮718124 


০০ 


কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা তা গোপন করো, ৪9591 Ca SGC BIS 
আল্লাহ তায়ালা (একদিন) তোমাদের কাছ থেকে এর এ ৯5৯৫ 

(পুরোপুরি) হিসাব গ্রহণ করবেন; (এরপর)তিনিযাকে £4 lids EEE 
ইচ্ছা তাকে মাফ করে দেবেন, (আবার) যাকে ইচ্ছা , Az Wop Loh STU সা ০ Wop 
তাকে তিনি শাস্তি দেবেন; আল্লাহ তায়ালা সবকিছুর 2S ০ ৫8 alge sli ore ৪949 


ওপর একক ক্ষমতাবান। 95398 


২৮৫. (আল্লাহর) রসূল সে বিষয়ের ওপর ঈমান । 
এনেছে যা তার ওপর তার মালিকের পক্ষ থেকে 1325৮102455) 041 


ক. ৮৮1859৮৮০৯০ ০ 


নাযিল করা হয়েছে, (তার সাথী) মোমেনরাও ঈমান 
এনেছে, এরা সবাই ঈমান এনেছে আল্লাহর ওপর, lal ৬০1৮০৭৮০৪৮9 


তার ফেরেশতাদের ওপর, তার কিতাবসমূহের ওপর, ** 61৮৮৫ 4৬54 
তার রসুলদের ওপর। (তারা বলে,) আমরা তার নবী ৩ ৩1 ৩৭৭ Sy y= 


০ 


Ahead পানি পা AD 


রসূলদের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি ন; ALICE 3 sal) 
তারা বলে, আমরা (আল্লাহর নির্দেশ) শুনেছি এবং (তা) 1০ 192৮৮1959 ) 
মেনে নিয়েছি, হে আমাদের রব, (আমরা) তোমার ৮ - 
ক্ষমা চাই এবং তোমার কাছেই হচ্ছে সবার ফিরে ex 1905) 
যাওয়ার জায়গা। 


২৮৬. আল্লাহ তায়ালা কাউকেই তার শক্তি সামর্থের ৯৫০৬ ০,০৮৩ 
বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না; সে (71091, 15222811858 আরে 
ব্যক্তির জন্যে ততেটুকুই বিনিময় রয়েছে মতোটুকু সে ও i 
(এ দুনিয়ায়) অর্জন করবে, আবার সে যতোটুকু (মন্দ Y Eve EG eB 
দুনিয়ায়) অর্জন করেছে তার ওপর তার (ততেটুকু অ ১/০৭4 

শাস্তিই) পতিত হবে; (অতএব, হে মোমেন ব্যক্তিরা, 15০19025058 Of BOE 
তোমরা এই বলে দোয়া করো,) হে আমাদের রব, 4/১০০ ০7 Thzz 

আমরা যদি কিছু ভুলে যাই, (কোথাও) যদি আমরা STE 2 BOUT 
কোনো গুনাহ করে ফেলি, তার জন্যে তুমি আমাদের _ ০/১০ 2 ৮ ূ 
পাকড়াও করো না, হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী 2101558 YS Coe GL ore e 
(জাতিদের) ওপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে 448.4 

তা আমাদের ওপর চাপিয়ো না, হে আমাদের রব, যে 0413 ow ০5255221026 
বোঝা বইবার সামর্থ আমাদের নেই তা তুমি আমাদের ৮২০৭ চির 
ওপরচাপিয়ে দিয়োনা হুমিআয়াদের ওপর মেহেরবানী ে 0১০১ [192 ০০০ LN 
করো। মি আযানের মাক কয দ।ও। আমাদের গর র রর 
তুমি দয়া করো। তুমিই আমাদের (একমাত্রআশ্রয়দাতা) ৪০5১০] ০] র 
বন্ধু, অতপর কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের 
সাহায্য করো। 


পারা ৩ তিলকার রুসুলু ক ৫হ www.alquranacademylondon.org 


১১০৫ পাপ পাপা ভি পা পা পার্ট 


২৪ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


১. আলিফ লা-ম মীম। 


২. মহান আল্লাহ তায়ালা, তিনি ছাড়া কোনো মা'বুদ ৮ BABA BA ০০ ড) ০1০০ 
নেই, (তিনি) চিরঞ্জীব, (তিনি) চিরস্থায়ী। Of Ht Pp 21441 8 wf 


৩. তিনি সত্য (দ্বীন) সহকারে তোমার ওপর কিতাব -॥- এ ০-০ এপ) ০৮ জৰ 
নাযিল করেছেন, যা তোমার আগে নাযিল করা অন্যান্য om Be Gy a BL J 


কিভাবের সত্যতা করে৷ তিনি তাওরাত ও & রি ৮332 2) IS রিনি 


৪. মানব জাতিকে (সঠিক) পথ প্রদর্শনের জন্যে 82 A দি 
ইতিপূর্বে আল্লাহ তায়ালা আরো কিতাব নাযিল CC Edius 


করেছেন), তিনি (হক ও বাতিলের মধ্যে) ফয়সালা 1, 
করার মানদন্ড (হিসেবে কোরআন) অবতীর্ণ করেছেন; ০০1০০-৯ এ af ০ 21958 ea এ 
অবশ্যই যারা আল্লাহ তায়ালার নিদর্শনসমূহকে অস্বীকার রি - Bs 
করবে, তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে; আল্লাহ of 20158585249 ০৭১৪ 
তায়ালা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ 

গ্রহণকারীও বটে! 


৬০৬ 


৬. তিনি সেই মহান সত্তা যিনি (মায়ের পেটে কিংবা) AGW AER LG 
শুক্রকীটে (থাকতেই) তীর ইচ্ছামতো তোমাদের ০৯০৫0০১13০7 cy 
আকৃতি গঠন করেছেন; তিনি ছাড়া দ্বিতীয় কোনো মা'বুদ 5 2 1 2121 8 
নেই, তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। ১2১415 


LA পাটি DHA পাটি 


৭. তিনিই সেই মহান সত্তা, যিনি তোমার ওপর কিতাব + নিল, ক RK 

নাযিল করেছেন। (এই কিতাবে দু'ধরনের আয়াত 2০০২৭ এ I 
রয়েছে), এর কিছু হচ্ছে (সুস্পষ্ট) দ্বর্থহীন আয়াত, ৪০ ভ 150 si: 
সেগুলোই হচ্ছে কিতাবের মৌলিক অংশ, (এ ছাড়া) ১595 ~~ ff ০৯ =? রড 


বাকী আয়াতগুলো হচ্ছে রূপক (বর্ণনায় বর্ণিত, মানুষের ₹*৭্‌ * ৫, ০ 
মাঝে) যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা (এগুলোকে binds erie 


কেন্দ্র করেই নানা ধরনের) ফেতনা ফাসাদ (সৃষ্টি করে) 2:21 গা এ 4 45125 15 3১53 45 
এবং (আল্লাহর কিতাবের অপ-) ব্যাখ্যা করার উদ্দেশে “2 ২ পপ 

এসব (রূপক) আয়াত থেকে কিছু অংশের তারা অনুসরণ 4142906 প Lota 951 
করে, (মূলত) এসব (রূপক) বিষয়ের ব্যাখ্যা আল্লাহ্‌ ns 

তায়ালা ছাড়া আর কেউই জানে না। (এ কারণেই) নানি 
যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে তারা (এসব আয়াত ০ চু... ৮ 

সম্পর্কে) বলে, আমরা এর ওপর ঈমান এনেছি, এগুলো ১০409-5) ও ৩5 ৬০ 2 jas GS 
সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে (এসেছে, সত্য 

কথা হচ্ছে, আল্লাহর হেদায়াতে) প্রজ্ঞাসম্পন্ন লোকেরাই 

কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। 


পারা ৩ তিলকার রুসুলু ৫৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 
৮. তোরা আরো বলে,) হে আমাদের রব, (একবার 1:2*45 41417473 2 পু 
যখন) তুমি (সঠিক) পথের দিশা দিয়ে CAE ০৯51250 2538 


পাপ পাপা 


(তখন তুমি আর) আারীনের মনকে বাকাকরে দিয়ো Aa a AB 
না, একান্ত তোমার কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া ০ Stein) ০7 eT 25 


2 ৯ 


করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমিই। ০ ০৬৪ 


৯. হে আমাদের রব, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে ॥, ৮৮ 
একদিন (তোমার কাছে) একত্রিত করবে, এতে কোনো *4 ০০০২ [9] ul ৮০ এ] 


| } তায়ালা ওয়াদা ন্‌ রি 
গুলিতে ভাযা ও 930০1 13191 


১০. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে * 2৯ - ০৫5০ 
তাদের ধন-সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর (আযাব) -*৪+ ০৯০] শিট Cad ul 


থকে (তাদের বাচানোর ব্যাপারে কোনো [খে A 
৮ 


ডে BAB AD পা 


৪) ১959 0 iss 


১১. তোদের পরিণতি হবে) ফেরাউন ও তাদের পূর্ববর্তী 
(না-ফরমান) জাতিসমূহের মতো; তারা আমার snd ৩৪৮৩ 1৩০৩০ 


আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো, অতপর 25 ” ৫ 

তাদের অপরাধের কারণে আল্লাহ তায়ালা তাদের (শক্ত PENA FEE LES ১০৪17 
করে) পাকড়াও করলেন; (বস্তুত) শাস্তি প্রয়োগে আল্লাহ Eo 224 A 
তায়ালা অত্যন্ত ও) ০৮ | 04১5 4/19829065 
১২. (হে নবী,) কাফেরদের তুমি বলে দাও, অচিরেই ৮*? 1 4 4২2" * ॥ 
তোমরা (এ দুনিয়ায় লা্িত) পরাজিত হবে এবং ৫:০৪ ০০৮ ৯৯ ০ 244 
(পরকালে) তোমাদের জাহান্নামের কাছে জড়ো করা Ss £35: খর 
হবে; (আর জাহান্নাম!) কতো নিকৃষ্ট অবস্থান! ০ SE 


১৩. সে দল দু'টোর মধ্যে তোমাদের জন্যে (শিক্ষণীয়) , 28711. 2? 3 ৫ 

কিছু নিদর্শন (মজুদ) ছিলো, যারা (বদরের) সম্মুখসমরে _ 1৬০ ১৩২ 240৩৩ ৩৪ 
একে অপরের সামনাসামনি হয়েছিলো; (এদের মধ্যে) 8512 রা [2255 
এক বাহিনী লড়ছিলো আল্লাহর (দ্বীনের) পথে, আর cy: Mh GOEE 
অপর বাহিনীটি ছিলো কাফেরদের, তারা চর্মচ্ষু দিয়ে 215, ye Gh gts iy 
তাদের (প্রতিপক্ষকে) তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিলো, 1m, এ ৯০ ০৬৪০ 
আল্লাহ তায়ালা যাকে চান তাকে সাহায্য (ও বিজয় দান) 11১ ৫8 ৫১1৮ €-8-4 ৬৮০ ১ ৬০০০ 
করেন; এ (সব ঘটনার) মাঝে অন্তর্দষ্টিসম্পন্ন লোকের ৮  * ৫৮৯ 7 
জন্যে অনেক কিছু শেখার আছে। SLY dN ৪১৯] 


পা 


১৪. নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, 7124] LW 
কাড়ি কাড়ি সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত +. £ Is il as 
জন্তু ও যমীনের ফসলকে (সব সময়ই) মানব সন্তানের ors BEE )৮৮0513 অত 
জন্যে লোভনীয় করে রাখা হয়েছে; (আসলে) এ সব ++”? 
হলে গতিত কির ভোলে লামিন মাজানারী হাম 2 ju LS Sl 
জীবনের) উৎকৃষ্ট আশয় তো একমাত্র আল্লাহ তায়ালার ॥§ 8945 135 EUs, PE 
কাছেই রয়েছে। তি ৪/১+৬১৭90০) 
ও 501 on Ge Beat 


পারা ৩ তিলকার রুসুলু % ৫৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
১৫. (হেনবী,) তুমি বলো,আমি কি তোমাদের এগুলোর -* বু IAW Az 2 22 
চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? (হ্যা, সে cdl ১৪৫1১ ৬০ JS A tds 
উৎকৃষ্ট বস্তু হচ্ছে) তাদের জন্যে, যারা আল্লাহকে ভয় * SULLA এপ cA 1" Ef 
করে তাদের মালিকের কাছে তাদের জন্যে রয়েছে ০৮৪ Gy Es 3) ০৯৪ 152 
(মনোরম) জান্নাত, যার পাদদেশদিয়ে প্রবাহমানথাকবে 21727 1৮৭ ০৮ 

(অগণিত) ঝর্ণাধারা এবং তারা সেখানে অনাদিকাল €019)19 195 ০২৩২ ০০1০০ 

থাকবে, আরো থাকবে (তাদের) পৃত পবিত্র সংগী ও = বৌ মারি Sz A ও” 
সংগিনীরা- থাকবে আল্লাহ তায়ালার (অনাবিল) সন্তুষ্টি, ১৭ 44944 oz ly) 9 ee 
আল্লাহ তায়ালা নিজ বান্দাদের (কার্যকলাপের) ওপর 

সতর্ক দৃষ্টি রাখেন। 


১৬. যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই An 


স্পিন 
পাতা তা 2১৪৪১ ০9৩ তা [nl 


তোমার ওপর ঈমান এনেছি, অতপর তুমি আমাদের Ge ba) os 2 ead 
গুনাহখাতা মাফ করে দাও এবং (শেষ বিচারের দিন) ডর ি 
তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাচিয়ে © Uh olde C35 Uo 55 
দিয়ো। 


Ed 


শট পাট পার পাপা £৯ পঠি টি 


১৭. এরা হচ্ছে ধৈর্যশীল, সত্যাশ্রয়ী, অনুগত এবং প ৯,71৫ ৮2187 7%*1 

দানশীল, (সর্বোপরি) এরা হচ্ছে শেষরাতে কিংবা ০ 4 ee 
মাহ য়াল ₹) সাক্ষ্য দিচ্ছেন, তিনি 17৮ লা টি 

EE ১1571 TNA ৩55 


এবংজ্ঞানবান মানুষরাও,আল্লাহ তায়ালাই একমাত্র ন্যায় 1 re 
ও ইনসাফ কার্যকর করেন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ty * bail LIE la 1519 


মা'বুদ নেই, তিনি পরাক্রমশালী, তিনি পরজ্ঞাময়। 8: 22212 


Ed 
Ed 


১৯. নিসন্দেহে (মানুষের) জীবন বিধান হিসেবে আল্লাহ , 
তায়ালার কাছে ইসলামই একমাত্র (গ্রহণযোগ্য) ০ ০311 ৩২ ৪ ১৭৬ ul 
ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেয়া 

হয়েছিলো, তারা (এ জীবন বিধান থেকে বিচ্যুত হবার YI ০৫] 559 ad 1০207 
পর) নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার ১” ++” (৮211 রানি 
বশবর্তী হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিলো, রি 13515112222 ৩৯৪ ০ 
আবার) তাদের কাছে (আল্লাহর পক্ষ থেকে) স বহি পা পা 1 ADAD 7 পাপা 
জ্ঞান আসার পর। যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার ৫7১ রা ul এ ৬৭ 9818 ৬০9 
করবে (তার জানা উচিত), অবশ্যই আল্লাহ তায়ালা 

দ্রুত হিসাব গ্রহণকারী। 


২০. যদি এরা তোমার সাথে (এ ব্যাপারে কোনোরূপ) ৮ 

বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি বলো, আমি এবংআমাকে (৪৪9 = 

যারা অনুসরণ করেছে তারা- (সবাই) আল্লাহর কাছে । 2? 75 হু এ 22 ৬ 
আত্মসমর্পণ করে নিয়েছি; অতপর যাদের (আল্লাহর 1991 wad 089, wil ৬94 
পক্ষ থেকে) কিতাব দেয়া হয়েছে এবং যারা (কোনো রি পোসিভিড 

কিতাব না পেয়ে) মূর্খ (থেকে গেছে), তাদের জিজ্ঞেস ০) (9৮৮2০০42819 ৮৮৫৭ 
করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ ০, ।*ম” PANS 
করেছো? (হ্যা,) তারা যদি আল্লাহর আনুগত্য মেনে [৮১0 19199 uscd 95১1৮71 
নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেলো, 

কিন্তু তারা যদি (ঈমান থেকে) মুখ ফিরিয়ে নেয় 


পারা ৩ তিলকার রুসুলু ৫৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
(তাহলে মনে রেখো), তোমার ওপর দায়িত্ব হচ্ছে কেবল ASA cob zc DIAN পাও টিপা 
(আমার কথা) পৌছে দেয়া; আল্লাহ তায়ালা বান্দাদের € ১00 ১৮০ 4: LI SLL |; 
(কর্মকান্ড নিজেই) পর্যবেক্ষণ করছেন। 


২১. নিসন্দেহে যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার টি রকি 
করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে- হত্যা - এ রি ৭9১৯৪ ৪7871 ৩ 


করে মানব জাতির যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার 71412275 
আদেশ দেয়- তাদেরও, এদের তুমি এক কঠোর শাস্তির এ) ০১৪৪9, (5 iE nl চি 


9 ৩১ ০2৮০0 ০9১৭ ৭০ 


পপ MLN 


২২. এরাই হচ্ছে সেসব লোক যাদের দুনিয়া আখেরাত 1 তেরা 
উভয় স্থানেই তাদের কর্ম ব্যর্থ (ও নিষ্ফল) হয়ে গেছে, টি রাতে 


এদের কোনো সাহাষ্যকারীও নেই। বাব রর 
ও ০৯১০) ue A LY 


২৩. (হেনবী,) তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো +* 1₹” "5 ্‌ রে 
কি,যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিলো, ৮ ৮2 1952০831116. 


অতপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা “£ ০214 84017৮27551 
হয়, যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের এএ ০০৬ ,৪০১৯ ০৯৪৭ 
মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক (এ 
থেকে) মুখ ফিরিয়ে নেয়, (মূলত) এরাই হচ্ছে সেসব 
লোক যারা (আল্লাহর ফয়সালা থেকে) মুখ ফিরিয়ে 
রাখে। 


ADS 92০5৯ Wawa BBA BL RG 


AI rs GAYE UF ra 


২৪. এটা এ কারণে যে, এ লোকেরা বলে, (দোযখের) { i) তাড়িত 

আগুন আমাদের কখনো স্পর্শ করবেনা, (আর করলেও +! 

তা হবে) হাতেগনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র, As Wt 

(মূলত) তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের । ০৪০৪১৯০৯১৫9 ১১৬২ 


Ed BBtr AD ৮5 


মনগড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। © 0358 EG 


২৫. অতপর (সেদিন তাদের) কী অবস্থা হবে, যেদিন তানি DR RG VAG ier 

আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করবো, যেদিন 545 DY [7 ৮২৯ 1৮০ 
সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই- সেদিন ৫ ৮৮ ৮ পঠিত AL ড9 A ৫4০০ 
প্রত্যেক মানুষকেই তার অর্জনের বিনিময় পুরোপুরি ২০১০০৮৪০০১৮৯০০-০০৪৪৪৪ 
দিয়ে দেয়া হবে এবং তাদের ওপর বিন্দুমাত্রও যুলুম করা - ৯০১০ 
হবেনা। © 


২৬. (হে নবী), তুমি বলো, হে রাজাধিরাজ (মহান =, 5 

আল্লাহ), তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, হি 15) SAL alt 9৫ 
আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নাও,যাকেইচ্ছা ০124 “অ ব্রা রা 
তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো; 102 ৩ এলো SFL EEL 


সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ; নিশ্চয়ই 4 রি টি পু ALS 2৮ 
তুমি সবকিছুর ওপর একক ক্ষমতাবান। ৩০৮? ৬০০৪9? ৬১১৪ 


SAGA Lb এ), 


২৭. তুমিই রাতকে দিনের মাঝে শামিল করো, : “৭ ১71751121৫৫ 1751 4 এন 21% 
আবার দিনকে রাতের ভেতর শামিল করো; ১০1 $৬617 SS 


পারা ৩ তিলকার রুসুলু ক ৫৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ লালে ইনরাদ 
প্রাণহীন (বস্তু) থেকে তুমি (যেমন) প্রাণের আবির্ভাব £4 
ঘটাও, (আবার) প্রাণহীন (অসাড়) বস্তু থেকে বের করে ও PE ৩০ At ১৯9 


আনো প্রাণসর্বন্ক (জীব) এবং যাকে ইচ্ছা তুমি বিনা 25 .) fw | 
হিসাবে রেযেক দান করো। eh aed ৬ 


২৮. ঈমানদার ব্যক্তিরা কখনো ঈমানদারদের বদলে 21177” রগ 
কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না, যদি তোমাদের sto এইট 11 Oy ৩৯৯ যু 


ALAW Acc cA AD A 


কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই 11) cr নটি 

থাকবে না, হী তাদের কাছ থেকে কোনো আশংকা PEA পা রি শশা 52" Azz 
(থাকলে) নিজেদের বাচানোর প্রয়োজন হলে তা ভিন্ন 1850 8550841০১০2 
কথা; আল্লাহ তায়ালা তো বরং তার নিজের ব্যাপারেই শা ভাপা কত ০,99০ পাপা 159 ৯০০১ 
তোমাদের ভয় দেখাচ্ছেন (বেশী), কারণ তোমাদের 0119৮480401 ০৫১৩০৯49৮4১ ০০০০ 


ফিরেযাবারজায় র ০৯ পনি) এ 
যাবার জায়গা তো আল্লাহর কাছেই। ৰ al 4/ 


২৯. (হে নবী,) তুমি বলো, তোমরা তোমাদের মনের ০৮ ০৯৯৫১ ৯০০ 

ভেতর কিছু গোপন করে রাখো, কিংবা তা যদি প্রকাশ ৮9৩91৮4১9০০ & L 955 ৩ J 
করে দাও, তা আল্লাহ তায়ালা (ভালোভাবে) অবগত Bihcz ৮০৫ ০৯ কিতা 
হন; আসমান যী ও এর (আত্যন্তরীণ) সবকিছু 89 ভিত 
তিনি জানেন, সর্বোপরি আল্লাহ তায়ালা সবকিছুর ওপর Zz ac 
ক্ষমতাবান। 


৩০. যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাযির 

দেখতে পাবে যা সে (দুনিয়ায়) অর্জন করেছে, যে ব্যক্তি 

কোনো খারাপ কিছু অর্জন করবে সে সেদিন কামনা ।, 
করতে থাকবে, তার এবং তার (কাজের) মাঝে যদি ০৫ 2০৮৬ 2056108৯5৫5 
দুস্তর একটা তফাৎথাকতো! আল্লাহ তায়ালা তোমাদের 21-55751425 1০1 459 1৮৮ 
তার শোস্তির) ভয় দেখাচ্ছেন, আল্লাহ তায়ালা তার tS AS ০৫৩ echs 
বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। © S053 90 Lt 


FEAT TAAL 


oa ভি চু 


৩১. (হে নবী,) তুমি বলো, তোমরা যদি আল্লাহ * ₹* দু?” 
১১৮১1 81০ 


নি পা নিশ্টিপ্টি AGN রি PLLA AD 


চলো, আল্লাহ তায়ালাও তোমাদের ভালোবাসবেন এবং 29 ৮৫৫ 9১৪৫] ১৯৯9 401৫৯ 
তিনি তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন; আল্লাহ 5 SA এগ 


তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। )-৮৯৯)-)9৯৯ 


৩২. তুমি (আরো) বলো, তোমরা আল্লাহ তায়ালা ও (*দ+4 * 
(ভার) রসূলের কথা মেনে চলো, (এ আহ্বান সত্বেও) 15191 ১৫০০১-১2০| 1৮০ 


তারা যদি (এ থেকে) মুখ ফিরিয়ে নেয় (তাহলে তুমি fl 
জেনে রেখো), আল্লাহ তায়ালা কখনো কাফেরদের © Goss YA ০৫ 
পছন্দ করেন না। 


৩৩. অবশ্যই আল্লাহ তায়ালা আদম, নুহ এবং ”* 1*( 4115 1৮* 
ইবরাহীমের বংশধর ও ইমরানের পে ১9210 19 19098552801 


রিবন লহ রা বং নত © nfl & ০১5৪5 


2 


পারা ৩ তিলকার রুসুলু ৫৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
৩৪. এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের SA পা ০9৮ ২৩ tA “BALE ০৩৬১ 
বংশধর; আল্লাহ তায়ালা (সবার কথাবার্তা) শুনতে পান ৯০৮ 4819 ০০২ ৩৩ (৩০৯৭ 2893 
এবং (সব কথা তিনি) জানেন। sn 
ং( ) $ sl 


৩৫. (স্বরণ করো,) যখন ইমরানের স্ত্রী বললো, হে AE 

আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি tay ft ৬521 
স্বাধীনভাবে তোমার (দ্বীনের কাজ করার) জন্যে উৎসর্গ 15514022 ” 40810412443 
করলাম, অতপর তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটিকে ০০1১১৯+০৮এ রে 
কবুল করে নাও, অবশ্যই তুমি (সব কথা) শোনো এবং দশ চি | 481০” 

(সব বিষয়) জানো। চি ১৭ > 


৩৬. অতপর সে (ইমরানের স্ত্রী) যখন তাকে জন্মদিলো, (22444 * £ ডা 
(তখন) সে বললো, হে আমার রব, আমি তো একটি 5559 to) ০০181555591 
মেয়ে সন্তান জন্ম দিয়েছি (একটা মেয়েকে স্বাধীনভাবে ,* 47 ০7৮7৫, 

তোমার পথে উৎসর্গ করবো); আল্লাহ ০৮198 রর ৬ 
[লোভাবেই জানতেন, ইমরানের স্ত্রী কি 772 122”57 ” 39৫2 
যেখানে) ছেলে কখনো মেয়ের মতো হয় না। (ইমরানের 7 
স্ত্রী বললো) আমি এ তার নাম রাখলাম মারইয়াম এবং 
আমি এ শিশু ও তার (অনাগত) সন্তানকে অভিশপ্ত 
শয়তানের (অনিষ্ট) থেকে রক্ষার জন্যে তোমার কাছে 
আশ্রয় চাই। 


৩৭. অতপর তার রব তার দোয়া কবুল করলেন, তাকে পাপা বত পাত তৰত 
অত্যন্ত সুন্দরভাবেই গ্রহণ করে নিলেন এবং তাকে 9৬৮৯ Jr ৰ (৩৯ 
তিনি ভালোভাবেই গড়ে তুললেন, (আর সে জন্যেই) +:71%2 ৮1 2৫17 

তিনি তাকে যাকারিয়ার তত্বাবধানে রাখলেন, (বড়ো এ ১০১ 19549, 

হবার পর) যখনি যাকারিয়া তার কাছে (তার নিজস্ব) A , ্া 
এবাদাতের কক্ষে যেতো, (তখনি সে দেখতে) পেতো Lis 2৯ Es ৮ 

সেখানে কিছু খাবার (মজুদ) রয়েছে, (তা দেখে) 

যাকারিয়া জিজ্ঞেস করতো, হে মারইয়াম, এসব (খাবার) 

তোমার কাছে কোথেকেআসে?মারইয়াম জবাবদিতো, “125 ++ 2.44% 

এ সব (আসে আমার মালিক) আল্লাহর কাছ থেকে; রি 281৩ 
(আর) অবশ্যই আল্লাহ তায়ালা যাকে চান তাকে বিনা 

হিসাবে রেযেক দান করেন। 


৩৮. সেখানে (দাড়িয়েই) যাকারিয়া তার মালিকের 
কাছে দোয়া করলো, হে আমার রব, তুমি তোমার কাছ 
থেকে আমাকে একটি নেক সন্তান দান করো, নিশ্চয়ই 51 
তুমি (মানুষের) ডাক শোনো। 


৩৯. অতপর ফেরেশতারা তাকে ডাক দিলো (এমন এক ৯৪০০ ৮ El GNA: ae 
সময়ে-) যখন সে এবাদাতের কক্ষে নামায আদায় করছিলো (৪ ৬ Cle 0385 iL 2853 
(ফেরেশতারা বললো, হ্যাকারিয়া,) অবশ্যই আল্লাহ তায়ালা কোরে 

তোমাকে ইয়াহইয়ার (জন্ম সম্পর্কে) সুসংবাদ দিচ্ছেন, (সি টি “ul ০১] 


পারা ৩ তিলকার রসুল ৯৫৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 


আল্লাহর পক্ষ থেকে সে তার বাণীর সত্যায়নকরবে,সে |” 2৫৪ | ৮৮4 এ 7 TE 
হবে (সমাজের) নেতা, সচ্চরিত্রবান, নবী, (সর্বোপরি 079100 


সে হবে) সৎকর্মশীল ব্যক্তিদের একজন। ০৬ উঠ এছ 


৪০. (এ কথা শুনে) যাকারিয়া বললো, হে আমার রব, 
আমার (ঘরে) ছেলে হবে কিভাবে, বার্ধক্য তো আমাকে 
পেয়ে বসেছে (তদুপরি) আমার স্ত্রীও বন্ধ্যা (সন্তান 
ধারণে সে সম্পূর্ণ অক্ষম); আল্লাহ তায়ালা বললেন, হা 
এভাবেই আল্লাহ তায়ালা যা চান তা তিনি করেন। 


৪১. সে (যাকারিয়া) নিবেদন করলো, হে রব, তুমি 41271113, 71 4 1170 "4115 
আমার জন্যে (এর) কিছু (পূর্ব) লক্ষণ ঠিক করে দাও, ২1০1৮421১০৯ ০৮১০০ 
তিনি বললেন (হা), তোমার (সে) লক্ষণ হবে, তুমি তিন , 1৫ 4 

দিন (তিন রাত) পর্ন মানুষের সাথে ইশারা ইংগিত 15081105151 
ছাড়া কথাবার্তা বলবে না; (এ অবস্থায়) তুমি তোমার এপ | ND + 22) 
মালিককে বেশী বেশী স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় ০505 ₹৮০9 1১5৫ ১০৪ 
(তীর) তাসবীহ পাঠ করতে থাকবে। ১) রি 


BB -০ পাঠা? 


৪২. (অতপর মারইয়াম বয়োপ্রাপ্ত হলে) আল্লাহর 
ফেরেশতারা যখন তাকে বললো, হে মারইয়াম, আল্লাহ a“ উর ic 0 319 


তায়ালা নিসন্দেহে তোমাকে (বিশেষ কাজের জন্যে) 5117 = shi 
বাছাই করেছেন এবং (সে জন্যে) তোমাকে তিনি পবিত্র sb চট ০9 559 চা ol 
করেছেন এবং বিশ্বের নারীকুলের ওপর তিনি তোমাকে প* শা 
বাছাই করেছেন। esi 


৪৩. হে মারইয়াম, (এর জন্যে) তুমি সর্বদা তোমার * ১৯ এ তির 
মালিকের অনুগত হও, (তার জন্যে) সাজদা করো এবং bd “5 EE ০১ 


যারা (তার জন্যে) রুকু করে তুমিও তাদের সাথে র a KE Eh 
করো| = এ © ০০০১ Eh 


88. (হে নবী,) এ সবই হচ্ছে গায়বের সংবাদ, আমিই নিযে 
এগুলো তোমাকে ওহীর মাধ্যমে জানিয়েছি; নেতুবা) , এ 4০১5 pall 2০0০০ এ) 


তুমি তো সেখানে তাদের পাশে হাযিরছিলেনা- (বিশেষ * «পাতা ৯7০28 ৭ উতর ৫ ঠাপ 
করে) যখন (এবাদাতখানার পুরোহিতরা) মারইয়ামের ১৩ 998123181০5 

পাষক কে হবে এটা নির্বাচনের জন্যে তাদের * * পর 42,44 পাপািত 9৩ ASB 
(লটারির) ‘কলম’ নিক্ষেপ করছিলো, আর তুমি তাদের ৪০৭ ০০৩ 09 পপ USS as 
ওখানেও উপস্থিত ছিলে না যখন তারা (এনিয়ে) বিতর্ক ৪৪৫৯4 
করছিলো! ৬১9৮০০৯ 31 


8৫. অতপর ফেরেশতারা বললো, হে মারইয়াম, - ৮৮০12 
অবশ্যই আল্লাহ তায়ালা তোমাকে (পুত্র সন্তানের জন্ম 720 ৯72 pl 
সংক্রান্ত) নিজস্ব বাণী দ্বারা সুসংবাদ দিচ্ছেন, তার নাম cA ০০০৯ A E ৮৬৩ 


উভয় স্থানেই সে সম্মানিত হবে; সে হবে (আল্লাহর) EAA 
সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। EU RF রা (৮৮৯৪ 


cA ভতাশ০টি। পা sz 


© us yh ০০9৪ 855১ 19 
পারা ৩ তিলকার রুসুলু ৭৮৫৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


৪৬. সে দোলনায় থাকা অবস্থায় (যেমন) মানুষের সাথে ৮ আ ৭৮ 2472 
কথা বলবে, পরিণত বয়সেও (তেমনিভাবে) কথা বলবে ৩:9 ১9 uel ০০] 2 


এবং সে হবে নেককার মানুষদের একজন। পে || 


৪৭. মারইয়াম বললো, হে আমার মালিক, আমার সন্তান 
হবে কিভাবে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান 
স্পর্শ পর্যন্ত করেনি; আল্লাহ বললেন, এভাবেই- আল্লাহ 
তায়ালা যাকে চান (চিরাচরিত নিয়ম ছাড়াই) তাকে 
পয়দা করেন; তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত 
নেন তখন শুধু তাকে বলেন, ‘হও’, অতপর (সাথে 
সাথে) তা হয়ে যায়। -০:/১-পাশি AMDT LAD, 


৪) ৪৯৯১ A 41 ০0987 


8৮. (ফেরেশতারা বললো,) তোমার সন্তানকে আল্লাহ 21৯1৮ 2৮9 1১7০-০৮-০৩ 

তায়ালা তার কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, 4১ 39519 LS Ll 

(তিনি তাকে) তাওরাত এবং ইনজীলও শিক্ষা দেবেন। iE ১ 
৫০৯31 


৪৯. (আল্লাহ তায়ালা তাকে) বনী ইসরাঈলদের কাছে ২5 *%% +*১০৯$ 41৭2-4" 
রসূল করে পাঠালেন (অতপর সে তাদের বললো), আমি ৩৪০212০৯1৮1 ০০ dl Y 3 
নিসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে (নবুওতের DHA Kus AD UD AW cl 225 

কিছু) নিদর্শন নিয়ে এসেছি (সে নিদরশনগুলো হচ্ছে, (৯1০5217৮423 2 28228 
আমি তোমাদের জন্যে 15550 টি 2 2 এগ ০০ 


একটি আকৃতি বানাবো এবং পরে আমি তাতে ফুঁ দেবো, 
অতপর আকৃতিটি আল্লাহর ইচ্ছায় (জীবন্ত) পাখী হয়ে 48103131555 00427 
যাবে, আর আমি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে এ elses 193. রহ 
দেবো, আল্লাহর ইচ্ছায় (এভাবে) আমি মৃতকেও জীবিত cal ১02 নিধি) 
করে দেবো, আমি তোমাদের আরো বলে দেবো, তোমরা cs ৮ এ 
কি কি জিনিস খাও, আবার কি জিনিস (না খেয়ে) ১09559529 uel bs Al 
তোমাদের ঘরে জমা করে রাখো; (মূলত) তোমরা যদি 72০ দারা 
আল্লাহর ওপর) ঈমান আনো তাহলে অবশ্যই এতে ul 44 এ, ০ দে 
তোমাদের জন্যে নিদর্শন রয়েছে। 


A AS er 


© ৩১০৪৭ 


৫০. (ঈসা আরও বললো,) তাওরাতের যে বাণী আমার ১ ' ঘর ন্যায্যতা রাজার রাড 
কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী, (তা ছাড়া) Dh ৬০ U4 rs? [৮ 0১-০59 
তোমাদের ওপর হারাম করে রাখা হয়েছে এমনকতিপয় ” £”1 চর A ABs 
জিনিসও আমি তোমাদের জন্যে হালাল করে দেবো ০ 0 Gd os Al de); 
এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে (এ) নিদর্শন HE TATE He 
নিয়েই এসেছি, অতএব তোমরা আল্লাহকেই ভয় করো al BEE 3) ০০০ 0 ১৮৫০৪: 
এবং আমার আনুগত্য করো। ৬: ৮ঠি 


৫১. অবশ্যই আল্লাহ তায়ালা আমার রব, তোমাদেরও ) ++ ০ ০৪4 ৪ 28/০ «০০০ 
রব, অতএব তোমরা তারই এবাদাত করো; (আর) 1$৮,৮9১৯০1১-৮০4)9 ৪১ “wl ul 
এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ। ts cade 


পারা ৩ তিলকার রুসুলু +৬০ নক্সা দিলা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ Esl 
কালা, 5755 এ 
৯৯৭ 055)1521 TE. dt dt ৬১০০ ০ 
আই ক Sl lel SL ০০ 


একজন) অনুগত বান্দা। 


৫৩. (হাওয়ারীরা বললো,) হে আমাদের রব,তুমি যা _ 

কিছু নাযিল করেছো আমরা তার ওপর ঈমান এনেছি ০03০১] EB LSC EE 
এবং আমরা রসূলের কথাও মেনে নিয়েছি, সুতরাং টি 
তুমি (সত্যের) সাক্ষ্যদাতাদের সাথে আমাদের (নাম) ৪ ন 3১211 fa [5515 
লিখে দাও। 


৫৪. (বনী ইসরাঈলের) লোকেরা (নবীর) বিরুদ্ধে ০” 42, 0৯০2 তত 
শঠতা করলো, তাই আল্লাহও কৌশলের পন্থা গ্রহণ ৯ ১৮৯৭9 21০5 19১49 


জে হি আল্লাহ মিররি জমজম ৪০৪১] 


৫৫. যখন আল্লাহ তায়ালা বললেন, হে ঈসা, আমি 2447+ * 
তোমার এদুনিয়ার (জীবন কাটানোর) কাল শেষ করতে “৭253 ৩1৩৭ JIGS 


যাচ্ছি এবং (অচিরেই) আমি তোমাকে আমার কাছে - এ Ep 
তুলে আনবো, যারা অস্বীকার করেছে তাদের (যাবতীয় ৬৭ a ৮ ৩১ eh 3 dt 3193 


পাপ) থেকেও আমি তোমাকে পবিত্র করে নেবো, আর “4 

যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কেয়ামত EYE 5 SDS od dels 7 
পর্যন্ত এঅস্বীকারকারীদের ওপর (বিজয়ী করে) রাখবো, » রে 
নিউ 21১2 
কাছেই, সেদিন (ঈসা সম্পর্কিত) যেসব বিষয় নিয়ে ABAD AR AG PNP নত 
তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সব কয়টি বিষয়ই = ALS bad Het ৩0০৫ 

আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেবো। টার *. | 


৫৬. যারা (আমার বিধান) অস্বীকার করেছে আমি 2? 1০15 
তাদের এদুনিয়ায় (অপমান) ও আখেরাতে (আগুনে দগ্ধ [be rege 1282 ng 
হওয়ার) কঠোরতর শাস্তি দেবো, (এ থেকে বাচানোর 40953759 COIS 640% 
মতো সেদিন) তাদের কোনো সাহায্যকারী থাকবেনা। i cA 42৬ 
€ er YS ৬ 


পা £১ টিপা] cA আপা 


৫৭. অপরদিকে যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে 
এবং ভালো কাজ করেছে, অতপর আল্লাহ তাদের ০০/০1515%291 ag Lf 


(সবাই)-কে তাদের পাওনাসমূহ পুরোপুরিই আদায় ৪ পা ০৫১ টি DAA DLA এপ তপু 
করে দেবেন; আল্লাহ তায়ালা যালেমদের (কখনো) Ys rt) ja rts ea 


Vl © cacti 


CY: এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, তা Ahi PAPAS পা 
হচ্ছে (আল্লাহর) নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ। RON a oe LES EUS 


পারা ৩ তিলকার রুসুলু ৬১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 


৫৯. আল্লাহ তায়ালার কাছে ঈসার উদাহরণ হচ্ছে 
(প্রথম মানুষ) আদমের মতো; তাকে তিনি মোতা- 
পিতা ছাড়া) মাটি থেকে পয়দা করেছেন, তারপর 
তাকে বললেন, হয়ে যাও, সাথে সাথে তা (মানুষে 
পরিণত) হয়ে গেলো। 


৬০. (এ হচ্ছে) তোমার মালিকের পক্ষ থেকে (আসা) নর ০০১৪০ JES Gl 
সত্য (প্রতিবেদন), অতপর তোমরা কখনো তাদের ৬ 


পাঠ পাটি 


দলে শামিল হয়ো না যারা সন্দেহ পোষণ করে। ৬% yo 


৬১. সে বিষয়ে (আল্লাহর কাছ থেকে সঠিক) জ্ঞান ছি 
আসার পরও যদি কেউ তোমার সাথে (খামাখা) ৪970 ৩ ৬ 453 (৯৮৯০০ 
ঝগড়া-বিবাদ ও তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের 

বলে দাও, এসো আমরা আমাদের ছেলেদের ডাকবো চি ES 1905 JS bd ৩০ 


এবং তোমাদের ছেলেদের ডাকবো, (আমরা ডাকবো) 12392” [252182 123 বি 
আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও, (সোথে) 4s রি 59৫৫9 9 


আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও (এক ; = 25 0949 রে নি LL 
সাথে জড়ো হওয়ার জন্যে) ডাক দেবো, অতপর oY 
আমরা বিনীতভাবে দোয়া করবো, (আমাদের মধ্যে) ও) মিনি ফে 401 
যে মিথ্যাবাদী তার ওপর যেন আল্লাহর অভিশাপ বর্ষিত 

হয়। 


৬২. এ হচ্ছে সঠিক (ও নির্ভুল) ঘটনা, আল্লাহ তায়ালা | A চে রা 
ছাড়া দ্বিতীয় কোনো মা'বুদ নেই; নিসন্দেহে আল্লাহ 4 1 ০০ Lye 62 ০০০৪19০ 16 ul 


তায়ালা পরম শক্তিশালী ওপ্রজ্ঞাময়। ৪2213012031 015,014 


৬৩. অতপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে (জেনে DA ISA cob আত ABs পা 
রাখো) আল্লাহ তায়ালা কলহ সৃষ্টিকারীদের (ভালো © ০৪০০৪০1০৮15 4013319196৩ uli 
করেই) জানেন। 


৬৪. (হে নবী,) তুমি বলো, হে কিতাবধারীরা, এসো মৰক টি 
আমরা এমন এক কথায় (একমত হই) যা আমাদের £ 4৫৫ চা ০1 Pl ও 


কাছে এক (অভিন্ন), আমরা উভয়েই আল্লাহ তায়ালা 12257 

ছাড়া অন্য কারো এবাদাত করবো না এবং তার সাথে Yl SAYLES পাঠ 
অন্য কিছুকে অংশীদার বানাবো না, (সর্বোপরি) আল্লাহ 42১3 ৫৯০ ১9162 45 350১৯ 9 
তায়ালা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে তুর 
প্রভু বলে মেনে নেবো না; অতপর তারা যদি (এ থেকে) 125 Ub at 95 ৬০ 4150) Lan 
মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও, তোমরা 2 
সাক্ষী থেকো, আমরা (আল্লাহর সামনে) আনুগত্যের ৪ ০9৮০০ 00 19052119158, 
মাথা নত করে দিয়েছি। d ° 


৬৫. (তুমি বলো, ) হেকিতাবধারীরা, তোমরা ইবরাহীম ৫ fi 
সম্পর্কে (অযথা) কেন (এই) তর্ক করো (যে, সে ইহুদী : ৮21০৯ 32০50 ০১6 
কিংবা খৃষ্টান ছিলো), তাওরাত ও ইনজীল যে তার পরে ' 410 ৯১315 ৰু, tel 31102 
নাযিল করা হয়েছে (সে ব্যাপারেই বা কেন তর্ক করো); ৬ ad byl 78 5 
তে মরা কি বুঝতে পারছো না? (0৮ 


পারা ৩ তিলকার রুসুলু ক্৬হ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


৬৬. হ্যা, এর কয়েকটি বিষয়ে তোমাদের হেয় তো)কিছু ,. * 27175, 4 MoT A oA 
কিছু জানাশোনা ছিলো এবং সে বিষয়ে তোমরা অনেক 4০৮৪ ৯০৯৪০ sY 5s ০৮১০ 


AS Ds পা গ্ি 


তর্ক বিতর্কও করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের ABs ০ Aa ch নে 
কোনো জ্ঞানই নেই; সেসব বিষয়ে তোমরা বিতর্কে 7 Ade 


লিপ্ত হচ্ছো কেন? আল্লাহ তায়ালাই (সব কিছু) জানেন, 1 
তোমরা কিছুই জানো না, 905০5 Y ৮2) পে 295০ 


৬৭. (সঠিক ঘটনা হচ্ছে,) ইবরাহীম ইহুদীও ছিলো 139129913১2 +*১191 01210 
না- খৃষ্টানও ছিলো না; বরং সে ছিলো একজন একনিষ্ঠ তি 5 পা 
মুসলিম; সে কখনো মোশরেকদের দলভুক্ত ছিলো না। ৩০ UL Ly: [০1০51855504 9 


cA NGA 


wa yi 
৬৮. মানুষদের মাঝে ইবরাহীমের সাথে (ঘনিষ্ঠতম) 4-1 
সম্পর্কের বেশী অধিকার তো আছে সেসব লোকের, যারা adept; ০7211 df ot 


৮১০০৩] cA শত 1 তা ০০৮ ০০৩া 


তার অনুসরণ করেছে, (আসলে) এ নবী ও তোর ওপর) , ( তি 
ঈমান আনয়নকারীরাই (হচ্ছে) ইবরাহীমের ঘনিষ্ঠতম 1 ৩৪০1 CR 


ব্যক্তি; আল্লাহ তায়ালাই হচ্ছেন ঈমানদারদের একমাত্র ভি | 94819 
সাহায্যকারী । রি 


৬৯. এ কিতাবধারীদের একটি দল তোমাদের কোনো 
না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়; তাদের এ 
বোধটুকু নেই যে, তোদের এসব কর্মপন্থা) তাদের 
নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে 


পারবে না। © নর ডি 


৭০. হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর “ABLE চি 
আয়াতসমূহকে অস্বীকার করছো, অথচ তোমরা নিজে ” | ০ 3 ০9১৯৯০০০ ০ ll Ue 


রাই (এর সত্যতার) সাক্ষ্য দিচ্ছো। ০0090983৮39 


০টি 


৭১. হেকিতাবধারীরা, তোমরা কেন “হক'-কেবাতিলের ০497” ্ 
সাথে মিশিয়ে দিচ্ছো, (এতে করে) তোমরা তো সত্যই ৬ EY SEE: 5 ০০ 


গোপন করছো, অথচ (এটা যে সত্যের পরিপন্থী) তা " 22022410222 দু 12111 
তোমরা জানো। ly ডি 


শা ADA 


ও ০০০ 


৭২. আহলে কিতাবদের মেধ্য থেকে) একদল লোক Ast রি A NESTA «43 
(তাদের নিজেদের লোকদের) বলে, মুসলমানদের ওপর 191 ch ol ৬০৭০৪ ~~ 9 


যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকাল বেলায় তার 1? 
ওপর ঈমান আনো এবং বিকেল বেলায় তা অস্বীকার 49 19:71 ০৪০] চে ৭5 dl 
LT 7 AL Az & এপ গা ur WE ডে 


ও তারা (এর ফলে ঈমান থেকে) ফিরে ৮ © 035 7 abd 5551195819)61 


৭৩. যারা তোমাদের জীবনবিধানের অনুসরণ করে, (13 Ag AGA As 
এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা এ 558৮1311558 49 
মেনে নিয়ো না; (হে নবী,) তুমি বলে দাও, দি? 

একমাত্র হেদায়াত হচ্ছে রা হেদায়াত, তি ৩21 ৪ ৬৪০1 


পারা ৩ তিলকার রুসুলু ৬৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 2 
(তোমরা একথা মনে করো না), তোমাদের যে ধরনের » 5* ৪* ৮, ০, 

(ব্যবস্থা) দেয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য Ag if 2 ES ৩০ 
কাউকেও দেয়া হবে অথবা (সে সূত্র ধরে) অন্য A ৮ cA 
লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের cl ১০৫৩৫ ৩ J =D os 
বিরুদ্ধে কোনো রকম যুক্তিতর্ক খাড়া করবে হে নবী), £ ৭1৮ € + পাতত ৯৩ 

তুমি তাদের বলে দাও, (হেদায়াতের এ) অনুগ্রহ ৯০2 1০219 205,528 ৮ ৬০৪: 
অবশ্যই আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকেই তা 

দান করেন; আল্লাহ তায়ালা বিশাল, প্রজ্ঞাসম্পন। 


৭৪. নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকেই 224 - RS Ac পা এ ৮2 
(হেদায়াতের জন্যে) নিদৃষ্ট করে নেন; আল্লাহ তায়ালা 9১ 4419৮ ere tion y3 Ue 
হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক Hah 

| © ৮4821103521 


৭৫. আহলে কেতাবদের মধ্যে এমন লোকও আছে, DALAL A, A PT 
তুমি যদি তার কাছে ধন সম্পদের এক স্তূপও আমানত 31537250591 ০5 ৩৫৭1 ০৮০০ 
রাখো, সে (চাওয়া মাত্রই) তা তোমাকে ফেরত দেবে, দা 2৯) ও ৯:০৮ ৮ ui 
আবার এদের মধ্যে এমন কিছু (লোকও) আছেযার কাছে 4" | rie Ld [5353 
যদি একটি দীনারওতুমিরাখো,সেতা তোমাকেফিরিয়ে EC 

দেবে না, হ্যা, যদি (এ জন্যে) তুমি তার ওপর চেপে 4৯ 2০১ 31 17558) ০৪ 


বসতে পারো (তাহলে সেটা ভিন্ন), এটা এই কারণে 12412 ০ 4 ~ 52 ৫১ তেরি 
যে, এরা বলে, এই (অ-ইহুদী) অশিক্ষিত লোকদের fl ০ ০ ক 


ব্যাপারে আমাদের ওপর কোনো বাধ্যবাধকতা নেই, 4/ ০) (29০৮1 
এরা (আসনে) বুঝে শুনে আল্লাহর ওপর মিথ্যা কথা £3 3৭১০০০5 ও 


বলে। © 0955৮29১921 


৭৬. অবশ্য যে ব্যক্তি আল্লাহর (সাথে সম্পাদিত) ”&। 51% ডু lag * 

প্রতিশ্রুতি রক্ষা করে এবং (সে ব্যাপারে) সাবধানতা ala ০) ১৪৯ 891 ৬ রে 
অবলম্বন করে, (তাদের জন্যে সুখবর হচ্ছে) আল্লাহ nA 2322] ০ 

তায়ালা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। ©e 1 


৭৭. অবশ্যই যারা আল্লাহর (সাথে সম্পাদিত) ৬, । ৯৫ ৮৯০ 8 ৩৯ দম 
প্রতিশ্রুতি ও শপথসমূহ সামান্য (বৈষয়িক) মূল্যে বিক্রি - wl ০৯০ রহ ৩৪১০ 


Ed প্রা 


করে দেয়, পরকালে (আল্লাহর পুরস্কারের) কোনো at LE 
অংশই তাদের জন্যে থাকবে না, এদের সাথে আল্লাহ্‌ GIy ais NE LS ela 


তায়ালা কোনো কথাবার্তা বলবেন না তিনি তাদের খু পাশ ০) op 9-০৬2০ A 
গ 48 
দিকে তাকিয়ে দেখবেন না এবং তিনি তাদের পাক Ys | ১৮:49 75581 451 


রা এদের জন্যে রয়েছে কঠোর ৪৮9 হা পা ১৪৭ 


প্র পর MDs 


৪ lf ৮1625 


৭৮. এদের মধ্যে এমন কিছু লোকও আছে, যারা * 227 5 1 21 ৮2 
কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের 49 ya 919 


জিহবা এমনভাবে এদিক-সেদিক করে নেয়, যাতে _ == | s 9৯৮০৯ 2 এ 10 
তোমরা মনে করো, সত্যি বুঝি তা কিতাবের কোনো নু 2 ৩ Ee 
অংশ, কিন্তু (আসলে) তা কিতাবের কোনো অংশই 5 টিঠি 825 ০ =| ০2৩, এ 
নয়, তারা আরো বলে, এটা আল্লাহর কাছ থেকেই A 


এসেছে, কিন্তু তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়, cf EES 7 129 481 ০২৪ ere 
পারা ৩ তিলকার রুসুলু ৬৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
এরা জেনে শুনে আল্লাহর ওপর মিথ্যা কথা বলে ৮ ABN Sea Ml ৮০৮৮ 


চলেছে। 9 05525520141 & OHH 


৭৯. কোনো মানব সন্তানের পক্ষেই এটা (সম্ভব) নয়, 2b ০০০১৩ 
আল্লাহ তায়ালা তাকে তীর কিতাব, প্রজ্ঞা ও নবুওত | 1408৭ of 7 ০৮০৮ 


পা পা ABN পা 


দান করবেন, অতপর সে লোকদের বলবে, তোমরা (51) নি 
আল্লাহকে ছেড়ে সবাই আমার বান্দা হয়ে যাও, বরং > নি ০০3৯৪-৮ 279০ = 
সে (তো এ কথাই) বলবে, তোমরা সবাই তোমাদের ৮941 093 ce d LS 
মালিকের বান্দা হয়ে যাও, কেননা তোমরাই মানুষদের _ uA Ey এ 
(এই) কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও (তা) ০090 ০৯২০ Ls ০05) 19১9 
অধ্যয়ন করছিলে। ০০ ০০ -/-০৩ 


© 095305৮22129 AS 


৮০. আল্লাহর ফেরেশতা ও তীর নবীদের রব হিসেবে ₹৮ , 41 4 *1* ৮৩ ৫ তত 
isl এ ০৯০ tS 
স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ 119 ৩৮০৭ 49 
দেবে না; একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর 2 LG 5 
সে কিভাবে তোমাদের পুনরায় কুফরীর আদেশ দিতে I ANG পি 


পারে? € ৫ ০০-০৮-১1১1 


ললো 


৮১. আল্লাহ তায়ালা যখন তীর নবীদের কাছ থেকে * 221 ২4 - 
প্রতিশ্রুতি নিয়েছিলেন (তখন তিনি বলেছিলেন, এপ op ৫52 $20 39 


হচ্ছে) কিতাব ও (তার ব্যবহারিক) জ্ঞান কৌশল, যা প্র“ ০ * এজ 
আমি তোমাদের দান করলাম, 48 ০১৮3 ০9 ০৮৫০9 ২৫০৪ 


Up An AD পা SB WoW 


যখন (আমার কোনো) রসূল আসবে, যে তোমাদের ১3259 LL BSS 


কাছে রক্ষিত (আগের) কিতাবের অত্যায়ন করবে, ol 

সু ০240০484০8৯ 45 
বলেন, তেনয় কি কর হাক এবং (35430 0+0051 0১422 
(9০9 
সাথে (এঅংগীকারে) সাক্ষী হয়ে রইলাম। 


৮২. এরপর যারা (এ থেকে) মুখ ফিরিয়ে নেবে, তারা 2+ 21” কটি ধুতি উপ 
অবশ্যই বিদ্রোহী (বলে বিবেচিত হবে)। 84579 03 ০১০১9 ৬৮ 


AD 1A 


৪ ০০৯ 


৮৩. তারা কি আল্লাহর (দেয়া জীবন) ব্যবস্থার বদলে ।$ +* দি দিন রি 
ইনার বিধা দের দত বকর হজ লারা হ ৬১০৮ “4: চরিত 21952 সা 
ও যমীনে যা কিছু আছে তা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় 4৫19 12:2912 জী 
হোক, আল্লাহ তায়ালার সামনে আত্মসমর্পণ করে আছে + 2 রি Ns রো ও 
এবং প্রত্যেককে তো (একদিন) তার কাছেই ফিরিয়ে ৯৯১৪ 
নেয়া হবে। 


৮৪. (হে নবী,) তুমি বলো, আমরা আল্লাহর ওপর 
ঈমান এনেছি, ঈমান এনেছি আমাদের ওপর যা নাযিল 2 CAE TMC dt 


করা হয়েছে তার ওপর- ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, G5 7৮৮১19০৯১21 (i df 
পারা ৩ তিলকার রুসুলু ৬৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমরান 


ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু '*” « ০ ৯৯৮৩ 
নাযিল করা হয়েছে তার ওপরও, আমরা ঈমান এনেছি, (4৮9 EL 2 ৮2০13 ০9৯29 
মুসা, ঈসা এবং অন্য নবীদের কাছে তাদের মালিকের LULL ৭ uD A LABS InN 
পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তার ওপরও, নবীদের 5১8১12823৬৫ 0g (5৪ 
কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি “As hors Phd Aout 
না, (মূলত) আমরা সবাই হচ্ছি (তার) কাছে ৪) 9% 4 549) 0: Oo us? 
আত্মসমর্পণকারী। 


৮৫. যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান 4488074 40 ৮২২ RENE 
অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে (উদ্ভাবিত) ০৪:০৮ bas [SLY 52% 6 ০০9 


উরি গ্রিন রি মাযার বির 


৮৬. যারা ঈমানের (আলোপাওয়ার) পরকুফরীকরেছে, 4751073" তি 
আল্লাহ তায়ালা তাদের কিভাবে আবার আলোর) = 574 ৯6 ৩৭ 

পথ প্রদর্শন করবেন, অথচ (এর আগে) এরাই সাক্ষ্য 
দিয়েছিলো নে জার দুল সত্য এবং দলের 32425019852 Ra) 
মাধ্যমে) এদের কাছে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছিলো; ৪০৯৪ 2195-50-৯১ 
(আসলে) আল্লাহ তায়ালা কখনো যালেমদের সঠিক টিন 


পথ দেখান না। sett Ea 


৮৭. এরাই হচ্ছে সেসব লোক যাদের কার্যকলাপের ৬2-4৭4 * £44 অনু Hh 
একমাত্র প্রতিদান হচ্ছে, তাদের ওপর আল্লাহ - wh Lal real 81৮25172 এ 


তায়ালা, তার ফেরেশতা ও অন্য সব মানুষের & ৫ শি af p03 5 2 এ 1 


অভিশাপ (বর্ষিত হবে)। 


৮৮. (আর সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম,) সেখানে » বি 
তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে, তাদের (ওপর) ৩0225 (92 ০৪91 


থেকে শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে ০৯ ৯৩ 
তাদের (কোনো রকম) বিরাম দেয়া হবে! © 9১০০২ ০৮০ ১০ 


৮৯. আর তাদের কথা আলাদা, যারা (এসব কিছুর পর) এ 3 
তাওবা করেছে এবং (তারপর) নিজেদের সংশোধন 


ActA AD কু তা৮, না] 
০০০০92০5591 
করে নিয়েছে, আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমাশীল ও ইরা ৮1৮ 


Gs 
পরম দয়ালু। © ০৯১১৪ 41 ০ 9০159 


৯০. অবশ্যই যারা একবার ঈমান আনার পর কুফরীর * Lhe 
(পথ) অবলম্বন করেছে, অতপর তারা এই বেঈমানী Ed ko on ol 


(কার্যকলাপ) দিন দিন বাড়াতেই থেকেছে, (আল্লাহর € ০3৭3 55 lL nl 1১)1 
দরবারে) তাদের তাওবা কখনো কবুল হবে না,কারণ এ 5 a nS রর 
ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। 0542 ai 


৯১. অবশ্যই যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার ৪16০ * 
করেছে এবং কুফরী অবস্থায়ই তাদের মৃত্যু হয়েছে, JS 2) PE 1952 ০8০11 ul 


তারা যদি নিজেদের (আল্লাহর আযাব থেকে) বাচানোর ডিন 
জন্যে এক পৃথিবী পূর্ণ স্বর্ণও মুক্তিপণ হিসেবে খরচ Nd 29 us LS isl 


করে, তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা * 2 এছ, 1529 
হবে না; বস্তুত এরাই হচ্ছে সে সব (হতভাগ্য) ব্যক্তি, রি 22৩৬2 J 


যাদের জন্যে মর্মস্তুদ আযাব রয়েছে, আর সেদিনতাদের এ 
কোনো সাহায্যকারীও থাকবে না। © ০৭১ 3 ৩০০৮৪) 9 ad ole 


পারা ৩ তিলকার রুসুলু ক ৬৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


৯২. তোমরা কখনো (যথার্থ) নেকী অর্জন করতে 2 
টে পারবে না, যতোক্ষণ না তোমরা এমন কিছু থেকে oe 1988 ১০ 1515৩ 


(আল্লাহর পথে) ব্যয় করবে যা তোমরা ভালোবাসো; 
gy (মূলত) তোমরা যা কিছুই ব্যয় করো, আল্লাহ তায়ালা 
0 | অবশ্যই তা জানেন। 


৯৩. (আসলে) সব খাবারই বনী ইসরাঈলদের জন্যে 44/4 ₹.44 8-42 
হালাল ছিলো, (অবশ্য) এমন (দু'একটা) জিনিস ০০1৮1০৮১১৪০ [a = 
তার নিজের ভার হারাম করে আনন SS dsl 
বলো, (যা) তোমরা তাওরাত নিয়ে এসো এবং তা 3338, 1358 3.53 30 49৩1 


৯০৪ রা 


গু) © ০৪০০৪২৫০1০9 
৯৪. এরপরও যারা এ বিষয় নিয়ে আল্লাহ তায়ালার ,+%1* 
ওপর মিথ্যা আরোপ করে, তারাই হচ্ছে যালেম। os DIO 0 & yl ৬০ 


৩৯০০১ 


© Ug Ai; ১ 


৯৫. তুমি বলো, আল্লাহ তায়ালা সত্য কথা বলেছেন, ”* '* পু 
অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে হবরাহানের 2১১ Hs 135530 5 2 G52 


মতাদর্শ অনুসরণ করো, আর ইবরাহীম কখনো x ও J 
মোশরেকদের (দলে) শামিল ছিলো না। © ০৮৯১৯ 520 9১০০ 
৯৬. নিশ্চয়ই গোটা মানব জাতির জন্যে সর্বপ্রথম যে"; A> অত 
ঘরটি (বানিয়ে) রাখা হয়েছিলো তা ছিলো বাক্ধায় GI yt J Es এ% wl 
(মক্কা নগরীতে), এ ঘর হচ্ছে মানবকুলের জন্যে [লে দি NEE iE 


কল্যাণ ও হেদায়াত ৷ © rs UI Sy 


৯৭. এখানে রয়েছে (আল্লাহ তায়ালার) সুস্পষ্ট * পাপা পান FEE ৮:০৬ 

নিদর্শনসমূহ, রয়েছে ইবরাহীমের দাড়ানোর স্থান, ৩৭2 ১৯১৯0 gt al 225 
এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে), যে এখানে প্রবেশ এ চারতলা 
জা উদিত সি SOS GT FOES 


মানব জাতির ওপর আল্লাহর হুকুম পালনের জন্যে ++”: ৯ 
(তাদের) এই দায়িত্ব দেয়া হয়েছে, যে ব্যক্তিরই ৬৮০9 ০০৮1 ELE ৬৭ এনা 


এ ঘর পর্যন্ত পৌছার সামর্থ থাকবে, সে যেন এই বি 1382 
ঘরের হজ্জ আদায় করে, আর যদি কেউ (এ বিধান) শি 192০5 alot টি 
অস্বীকার করে (তার জেনে রাখা উচিত), আল্লাহ 

তায়ালা সৃষ্টিকুলের মুখাপেক্ষী নন। 


৯৮. €হে নবী!) তুমি বলো, হে আহলে কিতাবরা, 

তোমরা কেন (জেনে বুঝে) আল্লাহর আয়াতসমূহকে ক 

অস্বীকার করো, তোমরা যা কিছু করো আল্লাহ + {5A 2% এ 
তায়ালাই তার ওপর সাক্ষী । © ০9০০0 ৫8 ০৪403 উএ/ 
৯৯. তুমি (আরো) বলো, হে আহলে কিতাবরা, তোমরা LAS LABS পদটি 
কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছো 072০2092551 ৮] 0528 
যারা ঈমান এনেছে, (কেনই বা) তোমরা তাকে বাকা 2 1 OE AIAG ৰ ৯৮ 4 
পথে ধাবিত করতে চাও, অথচ (এই লোকদের সত্যপন্থী * % ১০০৮9 495 Cae wl ভে 
হবার ওপর) তোমরাই সাক্ষী; আল্লাহ তায়ালা তোমাদের রর রি 
(বিদ্রোহমূলক) আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন। © uj (০2936 3159 
পারা ৪ লান্‌ তানা-লু ৬৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ও সূরা আলে ইমরান 
১০০. হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো- 1%% 4 

(আগে) যাদের কিতাব দেয়া হয়েছে তোমরা যদি 18238 19৮9 ০1 I 29 ভি 
তাদের কোনো একটি দলের কথা মেনে চলো, তাহলে * ৮৭৭ - 

এরা ঈমান আনার পরও তোমাদের কুফরীর দিকে ৮9১১৭ S| 55 ০911 05 
ফিরিয়ে দেবে । 


© ০৪১৮০৮০০৭০০ 


১০১. আর তোমরা কিভাবে কুফরী করবে, অথচ * 27 1১2৯2: ৯০ 

তোমাদের সামনে (বার বার) আল্লাহর আয়াতসমূহ ৮ ES ily 0953 ০3429 
তেলাওয়াত করা হচ্ছে, তাছাড়া (আয়াতের বাহক * এআ *পপ পতি পপ APA এ ০11 
স্বয়ং) তার রসুল যখন টা মাঝেই মা 


রয়েছে, যে ব্যক্তিই আল্লাহ (ও তীর বিধান)-কে শক্ত প্র ৮ ছি 
করে আঁকড়ে ধরবে, অবশ্যই তাকে সোজা পথে ৪৭৪৮ ৮1০০ Ul GY 98640 


পরিচালিত করা হবে। 


১০২. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, 
আল্লাহকে ভয় করো, ঠিক যতোটুকু ভয় তাকে করা 1% 8 GL 41519 001 26 


উচিত, (তার কাছে সম্পূর্ণ) আত্মসমর্পণকারী না হয়ে ASAD পি ভ। UAL ৩৫ 
তোমরা কখনো মৃত্যু বরণ করো না । © ৪ Ugo Sf ৩১9০9 


১০৩. তোমরা সবাই মিলে আল্লাহর রশি (কোরআন)-কে _ |" রি 
শক্ত করে আকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন HEY ses al gry yeas) 


হয়ো না, তোমরা তোমাদের ওপর আল্লাহর (সেই) { 2) $ 
নেয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা একে EE el [2 


অপরের দুশমন ছিলে, অতপর তিনি [দ্বীনের বন্ধন যি ০ 
দিয়ে) তোমাদের উভয়ের মনের মাঝে ভালোবাসার ৮299০ sto ৮৮2 


LAD ৯ ৮0 / পাঠ ar 


সঞ্চার করে দিলেন, অতপর (শত্রুতা ভুলে) তোমরা ELSES GIA Es SLL 
তার অনুগ্রহে একে অপরের ‘ভাই’ হয়ে গেলে, অথচ __, 
তোমরা ছিলে (হানাহানির) অগ্নিকুন্ডের প্রান্তসীমায়, 525 ৮৫68060201 Ce 2 
অতপর সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন; 9০, 115 ০৫০ ০4 
আল্লাহ তায়ালা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের _৮-1৯ al A wf ws WIS 
কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, আশা করা যায়, তোমরা ০৮82 
সঠিক পথ পেয়ে যাবে। ৬১9০৪ 


WA ০0 পরা পাঠ পাপা AD পা পা 


Ed 


১০৪. তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা AD SDAA DAG AK Bake 
উচিত, যারা (মানুষদের) কল্যাণের দিকে ডাকবে, ১1 1 05505 LES LE 


(সত্য ও) ন্যায়ের আদেশ দেবে, আর (অসত্য ও) 27272, & UL 
অন্যায় কাজ থেকে (তাদের) বিরত রাখবে; এরাই &* ০9৪১ ৮১১ 2 4১০49 


হচ্ছে (সত্যিকারের) সফল। eT TS Ee 


৯95৯ তানি না 


১০৫. তোমরা (কখনো) তাদের মতো হয়ো না, 4১০০ ৩৮০0৮ তাক 

যাদের কাছে (আল্লাহর) সুস্পষ্ট নিদর্শন আসার পরও [ESBS A MNES GY 
তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং - 2 1৬৮1) BIT 1  ASAA 
(নিজেদের মধ্যে) নানা মতানৈক্য সৃষ্টি করেছে; এরাই fs ৬] পঠিত ১৯ er 


id ADs 


হচ্ছে সে সব যাদের জন্যে কঠোর শাস্তি চিল 
রি ৪০252০162০2 


১০৬. (কেয়ামতের) সে দিন (নিজেদের নেক আমল দেখে) 228 রা 
কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্ছবল হয়ে যাবে, (আবার) কিছু € 8979 ১.9 599 098 
সংখ্যক মানুষের চেহারা (ব্যর্থতার নথিপত্র দেখার পর) ২: 228422 ৯ 

কালো (বিশ্রী) হয়ে পড়বে, যাদের মুখ কালো হয়ে যাবে ৯৮৯৪৪৯৪০59০] onal 


পারা ৪ লান্‌ তানা-লু € ৬৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
(জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে), ॥ 2১44৭ AALR BR AE 
ঈমানের (নেয়ামত পাওয়ার) পরও কি তোমরা 1935৩০০৮৭ 005i 
কুফরীর পথ অবলম্বন করেছিলে? অতপর তোমরা ADLAZADAD x 

নিজেদের কুফরীর প্রতিফল (হিসেবে এ) আযাব © 09584525122 41641 
উপভোগ করতে থাকো! 


১০৭. আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা * ১% * 224242 4 ত 
(সেদিন) আল্লাহ তায়ালার (অফুরন্ত) দয়ার আশ্রয়ে (5৯5৮৪ 99 wil addi 


থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। © 0901০ x5 ০১4০1 9 


১০৮. এগুলো হচ্ছে আল্লাহ তায়ালার আয়াত, আমি ০1১7৮145854) ০11 ০ 
সেগুলো যথাযথভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি; আল্লাহ ১3409 /০৫5159 wf al ls 


৮/১০ ০০০০ ০৫ 


তায়ালা (তার আয়াতসমূহ গোপন রেখে তার জন্যে LA thy 
শান্তি দিয়ে) সৃষ্টিকুলের ওপর কোনো যুলুম করতে © ৬৯০4০ LE ৩৪ 98401 Ls 


চান না। 


১০৯. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে সবই , 5/812 Pe 3 
আল্লাহর জন্যে; সব কিছুকে একদিন আল্লাহর দিকেই yo নে রা রর 
ফিরিয়ে দেয়া হবে| 5১581 ৮১50 415 


রা 


১১০. তোমরা (হচ্ছো) সর্বোত্তম জাতি, সমগ্র মানব FEU pT 


জাতির (কল্যাণের) জন্যেই তোমাদের বের করে আনা প. LA on 


হয়েছে, (তোমাদের দায়িত্ব হচ্ছে) তোমরা দুনিয়ার ৬ ০9 9০১৪১২৮৪ ০9১৮1 
মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ 0 


col A পা APN 


থেকে বিরত রাখবে, আর তোমরা নিজেরাও আল্লাহর ০21919,405 ০১১2ট১১০-৬। 


ওপর ঈমান আনবে, আহলে কিতাবরা যদি ঈমান A As ১ নর 
আনতো তাহলে এটা তাদের জন্যে ভালোই হতো; ০৮৪০ ৮৮৪ | ০0121 ৮০৫ 
তাদের মধ্যে কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, (তবে) ৮:25০10-০-০-০৮ ৮ নর্পা AD ASN 
তাদের অধিকাংশই হচ্ছে অপরাধী । © ৩৪৯৯০১১৬০19 ০৪০৪০] 


১১১. সামান্য ঃখ কষ্ট দেয়া ছাড়া তারা »* ০৯7. * 4 Zi ৯:১০ এর এজ AS 
তোমাদের ভাঙানো ক্ষতি করতে পারবে না, Bt elt lst oye 
তারা যদি কোনো সময় তোমাদের সাথে সন্মুখসমরে ৯০৪০২ ৩ 4A 

লিপ্ত হয়, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতপর ৪ ৬9১৭২১ 902 2০9 
তাদের আর সাহায্য করা হবে না। 


পা খেই জর 0900 23 20302455 
মদে al CEI MF 
লহ 
মি nt Esa vce 

Re aR i BER 


৪ ৮০৮ 
পারা ৪ লান্‌ তানা-লু ৬৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সুরা আলে ইমর 


১১৩. তারা আবার) সবাই এক রকম নয়, আহলে 2 52 ৯৫5 শট ADAG 
কিতাবদের মধ্যে এমন কিছু লোকও আছে; যারা Lf pl eH BE 


Pd 
| 


(ন্যায়ের ওপর) দীড়িয়ে আছে, যারা রাতভর আল্লাহর * এ af AAT Bo 
আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা (তীর জন্যে) ০৮৯১ us গ্ঢা wl al ০9৭ 2০ 


সাজদা করে। 909 


১১৪. তারা আল্লাহ তায়ালা ও শেষ বিচার দিনের শা ৯১০০১ পাপা 

ওপর ঈমান রাখে এবং তারা (মানুষদের) ন্যায় তত 
কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে বিরত পা নিশি 1 ৮০ | তি শো, 
রাখে, সৎকাজে এরা প্রতিযোগিতা করে, আর এ ৮১ ৬০১৪49০১১১৯৮০ 


ধরনের রাই সত্যিকার অর্থে নেক লোকদের ৮৮00৮ AT টি ও 
১ © ssl ৩০ 51919১১৯41৬ 


১১৫. তারা যা কিছু ভালো কাজ করবে তাকে কখনো ৫17,৮৫৫ তত ৫21৮2 12 
অস্বীকার করা হবে না; (কারণ) আল্লাহ তায়ালা 40195593845 yt ০2198 9 


“A, +০-০7 IGA x 
পরহেযগার লোকদের ভালো করেই জানেন । ৪ চর JE ক 


১১৬. নিসন্দেহে যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার * ৮61৮7174০৮৮ + ১24277 

করেছে, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি te INEGI EET 
তায়ালার মোকাবেলায় তাদের কোনোই উপকারে i A DD ANZ Lo 
আসবে না; (বরং) তারাই হবে জাহান্নামের অধিবাসী, £ lt 1০285 5 
সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে । 


১১৭. তারা এ দুনিয়ার জীবনে যা খরচ করে, তার 
উদাহরণ হচ্ছে (এমন লোকদের মতো), যারা নিজে 
দের ওপর অবিচার করেছে- (এটা হচ্ছে) সেই দলের 
শস্যক্ষেত্রের ওপর দিয়ে প্রবাহমান হীমশীতল (তীব্র) 


বাতাসের মতো, যা (তোদের শস্যক্ষেত) বরবাদ করে 12৮44১52781 ন্শৃ ? 
দিয়ে গেলো; (মূলত) আল্লাহ তায়ালা তাদের ওপর 2 রা Re 


কোনোই অবিচার করেননি; বরং (কুফরী অবলম্বন & 09217 Lf ৩ চান 
করে) এরা নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। ৮ ০৪৮৪ 


১১৮. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের লোক **%%16১(১ 1২54৬15177৭ 
ছাড়া অন্য কাউকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো ০৮: 3 BOSSY tpl ead জর 
না, (কেননা) এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো [71১১2২16267 3 5552 
পথই অনুসরণ করতে দ্বিধা করবে না, তারা তো 22,315 TY রে 
তোমাদের ক্ষতিই কামনা করে, তাদের প্রতিহিংসা ₹ ৮৪৮19 টি 22001 ১62 EES 
( এখন) ত র মুখ থেকেও পেতে শুরু ৬৬ ৬৬ পা 2 চে প্রা ALLA DDL A A 
করেছে, অবশ্য তাদের অন্তর যা লুকায় তা বাইরের 3230১5৮ Sf 090০ ৫ £55 C5 
অবস্থার চাইতেও মারাত্মক, আমি আমার আয়াতসমূহ 32:8০, 2 
তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি, তোমাদের © 09256 201 ৪ ০ 
যদি জ্ঞানবুদ্ধি থাকে (তাহলে তোমরা সতর্ক হতে 

পারবে)। 


১১৯. সাবধান, যাদের তোমরা ভালোবাসো; তারা 39 চি সি ডু f A i 
(কিন্তু) তোমাদের (মোটেই) ভালোবাসে না, 4 Ea 5s ff 

তোমরা তো (আমার) সব কয়টি কিতাবের ওপরও ll AE প ৯ Apo ৯০০ টি 
ঈমান আনো, (আর তারা তোমাদের কিতাবকে 1 de ely ০৪9৮১ 2 


পারা ৪ লান্‌ তানা-লু ক ৭০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


বিশ্বাসই করে না), এরা যখন তোমাদের সাথে ogo চন 0৮1 25০৯০ AD a 
সাক্ষাত করে তখন বলে, হ্যা, আমরা (তোমাদের 21 198 (11910৮59811 19 


PLLA AB 


কিতাব) মানি, আবার যখন এরা একান্তে চলে chs ৮2511০20201 Eile | 95০ 
যায়, তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা [5০০% AS 
তোমাদের (সাফল্যের) ওপর (নিজেদের) আংগুল 03 te 44 ule bel | 55 5 
কামড়াতে শুরু করে; তুমি (তাদের) বলো, যাও, As 
নিজেদের ক্রোধের (আগুনে) নিজেরাই তোমরা ৪১০] 
(পুড়ে) মরো, অবশ্যই আল্লাহ তায়ালা মনের 

ভেতর লুকিয়ে থাকা যাবতীয় বিষয় সম্পর্কে সম্যক 

অবগত আছেন। 


১২০. কোনো কল্যাণ তোমাদের (স্পর্শ করলে) +17 ০2 দুপা নিতে নপগ ॥ 
তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো ০ শিট এ 
অকল্যাণ স্পর্শ করলে তারা আনন্দে ফেটে পড়ে ৪ ০পঠুড 2৬৩৯০ * 

এ ্ রদ 
(এ অবস্থায়) তোমরা ভি, «3 219০৭ ৭ 2 


এবং সাবধান হতে পারো, তাহলে তাদের চক্রান্ত * 344 ” 


তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না; অবশ্যই ০৩৮১8 15852 1275 


পট APN ও 


আল্লাহ তায়ালা তাদের যাবতীয় কর্মকান্ডকে পরিবেষ্টন 6k += 0 2152 ০16৫ 
করে আছেন। 


১২১. (হে নবী, স্মরণ করো) যখন তুমি ভোরবেলায় 2 ০ 7 ৯ পু কত 
তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে rsh 596৫০০56599 


গ 8১৩98 পা ১০০ পা 
মোমেনদের যুদ্ধের ঘাটিসমূহে মোতায়েন করছিলে & a ls. Js Se 


(তখন তুমি নিশ্চিত জানতে যে,) আল্লাহ তায়ালা সব 
কিছু শোনেন এবং তিনি (বান্দাদের) ভালো করেই 
জানেন। 


১২২. যখন তোমাদের দু'টো দল মনোবল হারিয়ে , পা কিতা Nah 0h সি EU 
ফেলার উপক্রম করে ফেলেছিলো, (তখন সেখানে) » 358601০2০৬০ ০৮৪31 


পাপা 0১৮ ০৫৮ 


আল্লাহ তায়ালাই তাদের উভয় দলের অভিভাবক 02252152105, ‘Le 
হিসেবে মজুদ ছিলেন, আর আল্লাহর ওপর যারা ঈমান * ০ ৪০২০৪ 


আনে তাদের তো (সর্বাবস্থায়) তার ওপরই ভরসা ঙ ০9-০০] | 
করা উচিত ৷ 


১২৩, (এই ভরসা করার কারণেই) বদরে (যুদ্ধে) _ গু দু, ৯27০ Ac DY বোদা 
আল্লাহ তায়ালা তোমাকে বিজয় ও সাহায্য দান € ১0০53093052 401 ৮2525 ৪19 


৮০১০০০০০৩৪০ ভ্ুণাপ্র পা 


করেছিলেন, অথচ তোমরা কতো দুর্বল ছিলে; তোমরা ও ০০9১-০৮-4০) 481 19890 
আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা (এ 
বিজয়ের জন্যে তার) কৃতজ্ঞতা আদায় করবে । 


poh 


১২৪. (স্মরণ করো,) যখন তুমি মোমেনদের বলছিলে, *) “2০১৫ nsf" 20222 
তোমাদের রব যাদি আসমান থেকে তিন হাজার ০৮৯ ০৮০৭ fis 5ol IHS 


ফেরেশতা ঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে শে A DBAS 
তোমাদের (বিজয়ের জন্যে তা কি) যথেষ্ট হবে নাঃ উনি 


রা 2 


পারা ৪ লান্‌ তানা-লু %৭১ নানি 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ডে 


১২৫. হো) অবশ্যই, তোমরা যদি ধৈর্য ধারণ করো *৬ * ৮৮ ৯27৮৮ ০ 
এবং (শয়তানের চক্রান্ত থেকে) বেঁচে থাকতে পারো, ৩০৮2585215859195-8।, এ 
এ অবস্থায় তারা যদি তোমাদের ওপর দ্রুত আক্রমণ - পল 20৮৮-০৯-০৩ 15১ 

করে বসে তাহলে তোমাদের রব (প্রয়োজনে) পাচ 4৮৯2-৮১-৮১ 1০৯৮৪ ১25 


হাজার চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য ০০8০5. ৮৮5৬ 
করবেন। © ০০৪০০2০৭০০৪ 


০০8, শা শা পাশ 


১২৬. (আসলে) এ (সংখ্যাটা)টকে আল্লাহ্‌ তায়ালা ৪£/১2]2 "1 4৯ 
তোমাদের জন্যে একটি সুসংবাদ বানিয়ে দিয়েছেন, রে ০০৪৭৭ ১ 


এর ফলে তোমাদের মন যেন (কিছুটা) প্রশান্ত (ও RE 12 ১4৫ 

আশ্বস্ত) হতে পারে, আর সাহায্য ও বিজয়! তাতো ৮ ১5০০২) | 2 8915 
পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তায়ালার পক্ষ থেকেই ৫ ১21 চং 41 
আসে, তিনিই সর্বজ্ঞ পট ৮1] 


১২৭. আল্লাহ তায়ালা এই (যুদ্ধের) দ্বারা ॥/ 277 - ZO পুল ৮৮৯৮ 
কাফেরদের এক দলকে নিশ্চিহ করে দিতে চান, গা সি 
অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত NAA 
করে দিতে চান, অতপর যেন তারা ব্যর্থ হয়ে © unl BS Ee 

ফিরে যায় । 


১২৮, (হে নবী), এ ব্যাপারে তোমার কিছুই করার ৮ ৯ পরি ৯ টিনা 
নেই, আল্লাহ তায়ালা চাইলে তাদের ওপর দয়াপরবশ ১5৫9 5 pS ০০ ০০০] 

কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি LAD I 90 ৩ ADL WLAN Ns 
দেৱেন, টিনার রাহানে! € ৬০৪০৮ il -৮৪% ০8-91৮৫৯০ 


১২৯. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তার ,, ১ টু তি 
ইয়ান ভিসার ৩১ 22৬১৮৮18545 
ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা- শাস্তি দেবেন; আল্লাহ uA 2 Yoo এজ কলর এ A 
তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু । ৮৮৮88 ৩০ ০589 5058 ০৮] ১৪৯৪ 


BA ঢ 2৯৫ ০৬ রা 


৪৮৯১১) 988 419 | 


১৩০. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছে, Gus Te || by 91 08926 
চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না এবং তোমরা আল্লাহ 55012381545 2-18 
তায়ালাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল © ০9150 SLT Uf 19 ~ 28৯০০ 
হতে পারবে । 


১৩১. (জাহান্নামের) আগুনকে তোমরা ভয় করো, 
কাফেরদের জন্যেই এটাকে তৈরী করে রাখা 
হয়েছে। 


১৩২. তোমরা আল্লাহ তায়ালা ও (তার) রসুলের কথা € তে ৮ /১-০৮ ABA Bg ৮ শে পু 
মেনে চলো, আশা করা যায় তোমাদের ওপর দয়া 6 05০১১ Al Tym I alt xb 
করা হবে। 


১৩৩. তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার ০৮৩৯৮ ০ Aw তা 
কাজে (একে অপরের সাথে) প্রতিযোগিতা করো, 2১৯১-৮০১১০০৪১১৫ 12) 
আর সেই জান্নাতের জন্যেও (প্রতিযোগিতা করো), 2৯2 
যার প্রশস্ততা আকাশসমূহ ও পৃথিবী সমান, এটি ০০০৪ ০৯১19 Sy USE 
মোত্তাকীদের জন্যেই প্রস্তুত করে রাখা হয়েছে, 


9 পানি an 
তত 


পারা ৪ লান্‌ তানা-লু ৭২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
১৩৪. (আল্লাহভীরু হচ্ছে তারা) যারা সচ্ছল হোক "ভু 


LAPD পাঠ 


কিংবা অসচ্ছল- সর্বাবস্থায় (আল্লাহর পথে) নিজেদের 21১19 sly 8 09855 xg 


ধন-সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ ৮ -* রর 
করে এবং যারা মানুষের ক্ষমা করে দেয়; আল্লাহ ৬ yr ০৮৪19 


টি 
তায়ালা উন মানের ভারানােন। 6 ll ৮53 215,001 


১৩৫. তারা- যখন কোনো অশ্লীল কাজ করে বসে মঞ্চ 
কিংবা ত্র দ্বারা) নিজেদের ওপর নিজেরা যুলুম 19৮59 FESS 915 tad 


করে ফেলে (সাথে সাথেই) তারা আল্লাহকে স্মরণ ” 11225212116“ 
করে এবং নিজেদের গুনাহের জন্যে (আল্লাহর) ক্ষমা 4০৪2 টু ee ১০০34 hy | 


প্রার্থনা করে। (আসলে) আল্লাহ তায়ালা ছাড়া আর 1৫ +4: এ নিক 
কে আছে যে (তাদের) গুনাহ মাফ করে দিতে পারে? hye) 131499128০০ 


শট ভি পটিপ্িপা টিপার ১৯ শটিপাি পর চে 


এরা জেনে বুঝে কখনো নিজেদের গুনাহের ওপর 2s 
অটল হয়ে বসে থাকে না। le ব-৮১919৯৮০6 


১৩৬. এই হচ্ছে সে বৈশিষ্ট্যমন্ডিত) মানুষগুলো! * , এম Awe AAT হাঃ 
তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ৮93) ০৮৯০০৯৪ট Sf 


০1207 চা 


ক্ষমা, আর এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে 311৪০ ৪০০২ 
সি ঢং ০2০১ রা রর 


অনন্তকাল ধরে অবস্থান করবে। (এটা) সৎ কর্মীল গুতা ১৯০59 los ০৪০1০ 
ব্যক্তিদের জন্যে আল্লাহর পক্ষ থেকে) কতো সুন্দর 
প্রতিদান! 


ALA Ed গ পাশ9 ASD Az A Aad As 


১৩৭. তোমাদের আগেও বহু যুগ অতিবাহিত হয়ে ya ১, iw ৮451 ১০1৬5 
গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং 2 রগ ৮০2৪ রান 
দেখো, (আল্লাহ তায়ালাকে) মিথ্যা প্রতিপন্নকারীদের 20221 ০০১1 & 
কি পরিণতি হয়েছিলো! হট? LA 4৮০? 


১৩৮. এটি হচ্ছে মানব জাতির জন্যে (আল্লাহর £1 _* 4 ক 
বিধানের বিশেষ) বর্ণনা এবং আল্লাহভীরুদের জন্যে ae 2. (৪১9 LU ৮৪ হো 
সুস্পষ্ট পথনির্দেশ ও সদুপদেশ। 5 ০ 


“ 


পা ASATA | ০9 ০9টি না AD 


১৩৯. তোমরা হতোদ্যম হয়ো না, চিন্তিত হয়ো না, রত 
তোমরা যদি (সত্যিকার অর্থে) ঈমানদার হও তাহলে ৩১-১1-৮2 তি 1215 49 


তোমরাই বিজয়ী হবে। € ৯-5" Swf 


১৪০. তোমাদের যদি (কোনো সাময়িক) বিপর্যয় স্পর্শ 2৫6] ৭ 14 205 {5 ৪ 
করে (এতে মনোক্ষুণন হয়ো না), এ ধরনের আঘাত CH BT Liao 


তো (সে) দলের ওপরও এসেছে, আর (এভাবেই) SEE 
আমি মানুষের মাঝে (খান পতনের) দিনগুলোকে ৬০৮2৩, fay 119,218 
পালাক্রমে অদল-বদল করাতে থাক, যাতে করে পা পি এ 1 টি 
(এর মাধ্যমে) আল্লাহ তায়ালা জেনে নিতে পারেন, ag | aa t hc i | 
কে (সত্যিকার অর্থে) আল্লাহর ওপর ঈমান রাখে _ ৮৯ 2/5,2628 {; এ = 
এবং (এর মাধ্যমে) তোমাদের মাঝখান থেকে কিছু ' 

“শহীদ’ও আল্লাহ তায়ালা গ্রহণ করেন, আল্লাহ তায়ালা রর * || | 
কখনো যালেমদের পছন্দ করেন না। টা 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


১৪১. আল্লাহ তায়ালা (এর মাধ্যমে) ঈমানদার 4 ৮৯৮৮ ৮1৮৯ “দু ৮০০০০ 
বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তানাবুদ করে ৫১9 15:4! ০2912 ০০৮৯9 


দিতে চান। ৪ ০2১৬০] 


পা Ad 


১৪২. তোমরা কি মনে করো তোমরা (এমনি এমনি) 1৪12 Ve 
বেহেশতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তায়ালা (৮0923119155 ০ ff 


পা প্রতি পা A DA £ টিপা 1 cA 


(পরীক্ষার মাধ্যমে) এ কথা জেনে নেবেন না যে, কে 7 পু 
(তীর পথে) জেহাদ করেছে এবং তোমাদের মধ্যে কে -* ৯৮ 215৩2201215 


(বিপদে) কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে! ১০০] 


১৪৩. তোমরা তার মুখোমুখি হওয়ার আগেই (সত্যের পা AAN ABs ADAD Noa 
পথে) মৃতু কামনা করছিলে, আর (এখন) তা (তো) of Je ৩০০১০ uF AS 55 


তোমাদের সামনেই চলে এসেছে এবং (নিজের এ 
চোখেই) তোমরা তা দেখতে পাচ্ছো । © ০9১৪১-০19৮581998, 5951 


উহা হন ০০০23850552 ৩০৯59 
বত বা ভৰণ লে ছে) 02১০০০১0452 205 
নেবে আর বা য়ে সে কখনোই $ ৪৭ ০৭১০56০0০27 
দিত 


দান করবেন। ৪ CUS 


১৪৫. কোনো প্রাণীই আল্লাহর অনুমতি ছাড়া মরবে 1১০ টি iJ lS LS 
না, (আল্লাহ তায়ালার কাছে সবার) দিনক্ষণ সুনির্দিষ্ট, “ oP EB dl 
যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে আমি তাকে Cit oly Ll ie 

(এ দুনিয়াতেই) তার কিছু অংশ দান করি, আর যে » টিনা রা হি 

ব্যক্তি আখেরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, 85510 ১১৭ 2248 
আমি তাকে সে (পাওনা) থেকেই এর প্রতিফল দান টা 

করবো এবং অচিরেই আমি কৃতজ্ঞদের প্রতিফল দান ৪ HEH ১৯:০9, 1245 
করবো । 


১৪৬. অনেক নবীই (এখানে এমন) ছিলো, নবী (১৬ 2, দু ৭৬ ৭৮4 
(আল্লাহর পথে) যুদ্ধ করেছে, তার সাথে (আরো 5৭32 TS soso 9 


যুদ্ধ করেছে) অনেক সাধক ব্যক্তি, আল্লাহর পথে I sl sLef Lie ১৪০ 
তাদের ওপর যতো বিপদ-মসিবতই এসেছে তাতে 57 “৬০০০ 11530 স্টার 
(কোনোদিনই) তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও wl ort Sl 05919৮৮5059 wf 
হয়নি, (বাতিলের সামনে তারা) মাথাও নত করেনি, LAG Bo 
আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের ভালোবাসেন । © en yA ০৪৯ 


১৪৭. তাদের (মুখে তখন) এছাড়া অন্য কথা ADL ND 2 MA ABR G পপ পাপ 
ছিলো না যে, তারা বলছিলো, হে আমাদের রব, CT G35 1916 এ এ ০০9 ০৮০০9 
তুমি আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করে দাও, _ 2», রি MRL নি 
আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি (তুমি ক্ষমা 0০159০০5690) ১ 86৪9৭1902 293 
করে দাও) তুমি আমাদের কদমগ্ডলো মযবুত রাখো 


পারা ৪ লান্‌ তানা-লু 2] www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


এবং কাফেরদের ওপর তুমি আমাদের বিজয় দান 12৯০2 
করো। © ০858-1|[%0 ৫ ৫5০09 


১৪৮. অতপর আল্লাহ তায়ালা তাদের দুনিয়ার পু হানি “rd 22 ঠা 
জীবনেও (ভালো) প্রতিফল দিয়েছেন এবং [9০০৩৮ lly ales 
পরকালীন জীবনেও তিনি তাদের উত্তম পুরস্কার সন 
দিয়েছেন; আল্লাহ তায়ালা নেক বান্দাদের 6 ০০০০1০৪9555 
ভালোবাসেন । 


১৪৯. হে মানুষ, তোমরা যারা (আল্লাহর ওপর) ঈমান LA LALA ০০1৮৯ ডু টো 
এনেছো, তোমরা যদি (কথায় কথায়) এ কাফেরদের ct OH abs of gf ৩২০0 eal 
অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ।+-০12*প€ু DAB, ADS 
(ঈমান) পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে 19:16:22 22952 12৮2 
তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। 

৪ ০৯১০০ 


১৫০. আল্লাহ তায়ালাই হচ্ছেন তোমাদের অভিভাবক DAS পিতা AD LAS DY 
এবং তিনিই তোমাদের উত্তম সাহায্যকারী । © Cyl 52 225. ০৫০49 401 Jo 


১৫১. অচিরেই আমি এ কাফেরদের অন্তরে ভীতি (৮26 ৮+, ৭. 27273 "512৩ 
সঞ্চার করে দেবো, কারণ তারা আল্লাহর সাথে By ০৭০1 328 
অন্যদের শরীক করেছে, অথচ তাদের এ কাজের TEC LLL BT - AB 

সপক্ষে আল্লাহ তায়ালা কখনো কোনো দলীল প্রমাণ 34০ 2557 শশা 


পাঠাননি, এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে (জাহান্নামের) , +*” - DB CAE রাত 
আগুন; যালেমদের বাসস্থান (হিসেবে) জাহান্নাম ভবন ০০3১21১054০ 


১৫২, (ওহুদের ময়দানে) আল্লাহ তায়ালা তোমাদের ADAG DA Tons DY ৮০০2৩ পাশা ৪১ পাপ 
যে (সাহায্যের দেয়ার) প্রতিশ্রুতি দিয়েছিলেন ১:55 42255 
তিনি পালন করেছেন, (প্রথম দিকে) যখন তোমরা ॥ nL ০০০ * ০১ 

রাহ তাহ) দিযে আদের ন LASS ALI ey 


॥ পা শার্পা 


করে যখন >: AcSTAW A পাপার্পা AAA 


ফেললে এবং (আল্লাহর রসূলের বিশেষ একটি) 4,১) ৮ 
আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, 7 2 


আল্লাহর রসূল যখন তোমাদের ভালোবাসার সেই 014 ্ 
জিনিস (ও আসন্ন বিজয়) দেখিয়ে দিলেন, তারপরও 3] ০৭৭ er AUS be 
তোমরা তার কথা অমান্য করে (তার বলে দেয়া স্থান ৯০০ পাপা 92 IA DA GB 5০ /-০৯ ৮ 
ছেড়ে) চলে গেলে, তোমাদের কিছু লোক (তখন) ১৫০০8৭24013 rs) 
বৈষয়িক ফায়দা হ সল করতে চাইলো, (অপরদিকে) ADNAN ৫ Neds BK Da che, A BN 
তোমাদের কিছু লোক (তখনও) পরকালের কল্যাণই ৮৮--০ ০ ০৪19 Ula ee 
চাইতে থাকলো, অতপর আল্লাহ তায়ালা (তোমাদের) LA AA Az ৮০৬০ 
পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তিনি তোমাদের © x5 FB ০59১ 4419 
ও দিকে চা দিলেন, তারপর আল্লাহ তায়ালা 

করে দিলেন, আল্লাহ তায়ালা 

সি, ওপর দয়াবান। 


১৫৩. (ওহুদের বিপর্যয়ের সময়) তোমরা য 

(ময়দান ছেড়ে পাহাড়ের) ওপরের দিকে a 35:519300755০935288 
যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের 

প্রতি লক্ষ্যই করছিলে না, অথচ আল্লাহর রসূল 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


তোমাদের (তখনও) পেছন থেকে ডাকছিলো, তাই এ? 14 5 ০৭০৯ 
আল্লাহ তায়ালা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, ৫ টি 00 ELL 
যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং 39 4300 1৮53৭] 
যা কিছু বিপদ তোমাদের ওপর পতিত হয়েছে, ্ ৫০ a SE 
এর ব্যাপারে তোমরা উদ্িগ্ন না হও, আল্লাহ ও ৬9০৯) ০ ৭১০১৯ Ul 
তায়ালা তোমাদের সব ধরনের কর্মকান্ড সম্পর্কেই 


ওয়াকেফহাল রয়েছেন। 


তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়, আর *? 251 

আরেক দল, যারা নিজেরাই নিজেদের উদ্দিগ্ন করে 
রে পক ও ut রি রিনি cb 
নলের তের মেলৰ কথাবার্তা নোপন কে রেখেছ Sl tks 
বলে, এ লন) খাম আমানের ৩৫053 ০০০০ 3০১৪৮ 
৩০0549599৮৫ 
GALL NHL es 
০ 


DAN 


তায়ালা তোমাদের পরীক্ষা করেন এবং এ (ঘটনা) (484: 
দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও Cait 0125198৯05০ যা ০০৪] 


পরিশুদ্ধ করে দেন, তোমাদের মনের কথা সম্পর্কে , AD APL LAD ADD NA, 
আল্লাহ তায়ালা সম্যক ওয়াকেফহাল রয়েছেন। ৮৮০৪9 CE CL asl A900 


4 ISA তা ৮০৫) পা 


৪3১৫1 5০105 ate 4019 


ডু পা 


১৫৫. দু'টি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি 2555 ER 
হয়েছিলো, নিসন্দেহে সেদিন যারা (ময়দান থেকে) 211 


পালিয়ে গিয়েছিলো তাদের একাংশের অর্জিত কাজের ১৮১ [2.৫] 151, 

জন্যে শয়ত + তাদের পদস্থলন ঘটিয়ে য়ে ছলো, রেজা এ 
অতপর (তারা অনুতপ্ত হলে) আল্লাহ তায়ালা তাদের 241 915522249৫2 SHS 
ক্ষমা করে দিলেন; অবশ্যই আল্লাহ তায়ালা একান্ত বানি বাটি 
ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। © ln ১০৯১ 


১৫৬. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কাফেরদের -* হদু1৮ 2402424147 হুট 
2 US| 5 = ০০] ০ 
মতো হয়ো না, কাফেরদের কোনো ভাই (বন্ধু) যখন ৩২১19553192 a জি 


বিদেশ (বিভূইয়ে) মারা যেতো, কিংবা কোনো যুদ্ধে ০94 Sf "৯5172319115 9193242 
লিপ্ত হতো, তখন এরা তাদের ভাইদের বলতো, রিটন জহি 


পারা ৪ লান্‌ তানা-লু ক ৭৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
এরা যদি আমাদের কাছে থাকতো, তাহলে এরা 1৯21৮ *৭ ৪221৮ "(7 ১১৮২ 
(এভাবে) মরতো না এবং এরা নিহতও হতো না, এটা 1৮251 -91555591 5১81 


<A পাপা AD 


ত ত ০৬ 
জেলে) পরিণত কয়ে না (লেন “| ES LLL Lie 


মানুষের দীন দেন, তিনি মানুষের মৃতু ঘটান এবং ৮০2৭ ১ 
তোমরা (এই দুনিয়ায়) যা করে যাচ্ছো আল্লাহতায়ালা * es 88৮৯ DS 


শা পা টিপাটিপি পা Whe BDA Br 


তার সব কিছুই দেখেন ৪১৮০ UF Us lr re 


১৫৭. তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা 2৩ Acs ৯ আত ৯ 4 ADDN DA sid 
(সে পথে) তোমরা মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহর ১x১ 91441 ০০ এ ৬5 
পক্ষ থেকে (যে) রহমত ও ক্ষমা (লাভ করবে), এটা LALA Ww SAL 2৮৮৩৩ & 

তার চাইতে অনেক বেশী উত্তম (কাফেররা) যা সঞ্চয় © ০৪৯ be ১৭৯ 2০৯১9 4813 টা 
করে! 
১৫৮. তোমরা যদি (আল্লাহর পথে) মৃতুবরণ করো, 
অথবা (তার পথে) তোমরা যদি নিহত হও, (উভয় 
অবস্থায়ই) তোমাদের একদিন আল্লাহ তায়ালার 
সমীপেই জড়ো করা হবে। 


১৫৯. এটা আল্লাহর দয়া যে, তুমি এদের জন্যে ছিলে - 2 *+-*-্া ৮ ASAIN 
কোমল প্রকৃতির (মানুষ,) যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ LE ৮2 LIC 


78৯, ALA ৮৮১ BL 


হৃদয়ের হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ 51] টি 6 Et £ NE 15 
থেকে সরে যেতো, তুমি এদের (অপরাধসমূহ) মাফ * লিভার তর 


করে দাও, এদের জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা * 22 চিন 2681 টিতে এ 
প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে 3 2 2- 2292 


পরামর্শ করো, যখন তুমি (কোনো কাজের) সংকল্প ৮481 04১22 ০৮ jibe Vt 
করবে, তখন (তার সফলতার জন্যে) আল্লাহর ওপর ” ডে উপ HEA 2 ও 
ভরসা করো; অবশ্যই আল্লাহ তায়ালা (তার ওপর) ও © ০৮1০ 2222) 1০ 2 ut 
নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। Sb 


১৬০. যদি আল্লাহ্‌ তায়ালা তোমাদের সাহায্য করেন ++ * ০০৯৪৩ A 
তাহলে কেউই তোমাদের পরাজিত করতে পারবে UIT IESG ০০১৪ ৩ 
না, আর তিনিই যদি তোমাদের পরিত্যাগ করেন 1১৬ ৮০০০৪ A = Aew ৮০০৯৪ ৮ 
তাহলে এমন কোন্‌ শক্তি আছে যে অতপর তোমাদের ০৮০৮১৯ Goll 1১ ৬০১-৮/০৯৪ 
সাহায্য করতে পারে; কাজেই (আল্লাহর ওপর) যারা AD ASN ও ৮৮৯৮ এ 

ঈমান আনে তাদের আল্লাহর ওপরই ভরসা করা © ০9০) 05554 481 89-5১5 
উচিত। 

১৬১. (কোনো) নবীর পক্ষেই খেয়ানত করা সম্ভব 475 ++, দু 52112 
নয়; (হা মানুষের মধ্যে) কেউ যদি খেয়ানত করে U3 ৩9" ০৯৭0555915০ 
তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তি তার (খেয়ানতের) এর ০ 
সে বস্তুসহ হাযির হবে, অতপর প্রত্যেকেই তার 0০89 এল 5s ০5০ 
অর্জিত (ভালো মন্দের) পাওনা সঠিকভাবে আদায় AIRBG RD SR GE Nea 

করে দেয়া হবে, (সেদিন) তাদের কারো ওপরই SUEY Amel ০০ 
অবিচার করা হবে না। 


১৬২. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ ৫৮ তালিদ 
করে, তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা oe He HON El চা 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৭ www.alquranacademylondon.org 


ZAz Bc পা রি 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
যায়, যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার 2 yt 
ক্রোধই অর্জন করেছে, তার জন্যে জাহান্নামের © yn ০০এ IA II 
আগুন হবে একমাত্র বাসস্থান; আর তা (হচ্ছে) 

নিকৃষ্ট আশ্রয়স্থল! 


১৬৩. এরা (নিজ নিজ আমল অনুযায়ী) আল্লাহর ০:৮5: 22812,48 চারি 
কাছে বিভিন্ন স্তরে (বিভক্ত) হবে, এরা যা কিছু করে 5: টা গার 


আল্লাহ তায়ালা তা জানেন। © ৬৭1০ 


১৬৪. আল্লাহ তায়ালা অবশ্যই মোমেনদের ওপর * ৯, পপর্পাটি। পাজি ৯৪৭) ৫৮৫) ওত এনে 
অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মাঝ থেকে এ ০৯০১1 sis hE af ৬ ০৪ 


একজন ব্যক্তিকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদের ।.' |” +121+17% 281 "এ লা 
কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় তে [ra el rs Y 5) 


এবং (সে অনুযায়ী) সে তাদের জীবনকে পরিশুদ্ধ 4 NES AE তত 
করে, (সর্বোপরি) সে তাদের আল্লাহর কিতাব ও ce AD ol 9 02S 55 


PLAz A 


(তার গ্রন্থলব্ধ) জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দেয়, যদিও এরা রি 
সবাই ইতিপূর্বে স্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলো। ৪ ৬০০5 0214 co 19 


১৬৫. যখনি তোমাদের ওপর (ওহুদ যুদ্ধের) বিপদ “এ A DNs Az BLA 0৮ :০৮,০ক Daas 
নেমে এলো, (তখনি তোমরা বলতে শুরু করলে, ৮৪০০৮ | 05 তা | 


পরাজয়ের) এ বিপদ আমাদের ওপর কিভাবে এলো- AD DAs A DA. 
অথচ (বদরের যুদ্ধে) এর চাইতে দ্বিগুণ (পরাজয়ের) Geet 1১ ০1 
বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে; (হে 242 Lob 
নবী,) তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের 873% AYE GF aol 
কারণেই; আল্লাহ তায়ালা অবশ্যই সর্ববিষয়ের ওপর 

ক্ষমতাবান । 


১৬৬. €হুদের ময়দানে) দু'দলের সম্মুখ লড়াইয়ের রত 
দিনে যে (সাময়িক) বিপর্যয় তোমাদের ওপর ৬১ ১5 ০০1 919 2৫05 
এসেছিলো, তা (এসেছে) আল্লাহর ইচ্ছায়, (এর AAS RGR RG oe ll 
দ্বারা) তিনি জেনে নিতে চান, কারা সত্যিকার গু © us jl পি এ wl 
মোমেন, 


১৬৭. আর তাদের (পরিচয়ও) তিনি জেনে নেবেন, ৮4৮৮1 
যারা (মোনাফেকী) করেছে, এদের যখন বল ০৮9 819890০2311 Ls 


হয়েছিলো, আল্লাহর পথে লড়াই করো, অথবা , 

(কমপক্ষে নিজেদের শহরের) প্রতিরক্ষাটুকু তোমরা 15259 220 9০190 1915 
করো, তখন তারা বললো, যদি আমরা জানতাম 517 ৰ 
(আজ) যুদ্ধ হবে, তাহলে অবশ্যই আমরা জোনতাম PEE নে 
অনুসরণ করতাম, (এ সময়) তারা ঈমানের চাইতে ১১) 

কুফরীরই বেশী কাছাকাছি অবস্থান করছিলো, এরা ৩৮7৯-৮৪-৩০ ০০০ 597 ১০] 


A Az ABAD 


মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই; আর ১৮৪ ০০০৪৪ ০০ 
আল্লাহ তায়ালা ভালো করেই জানেন যা কিছু এরা টি টন তে 


গোপন করে। 6 09245024293 


১৬৮. যারা (যুদ্ধে শরীক না হয়ে ঘরে) বসে থাকলো * 41 «৫ ay 
(তারা তাদের) ভাইদের সম্পর্কে বললো, তারা যদি 9119৩589-783155)1910 ০894 
(ঘরে বসে থাকতো এবং) তাদের কথা শুনতো, /৯ ৩১ -9৮৪১ cz লি লিল 
তাহলে তারা (আজ এভাবে) মারা পড়তো না; (হে ৬ 95) (8, PEE Loe 2161 
নবী,) তুমি বলো, যদি তোমরা (এ দাবীতে) সত্যবাদী 


পারা ৪ লান্‌ তানা-লু কচ ৭৮ www.alquranacademylondon.org 


২৪ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


হও তাহলে তোমাদের কাছ থেকে (তোমাদের + AS ০৪ রা 
মৃত্যুটাকে সরিয়ে দাও । ৃ | ৪ sige ASN Dj ৮০) 


১৬৯. যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের চক 
তোমরা কোনো অবস্থাতেই ‘মৃত’ মনে করো না, JUS STAs; 


তারা তো জীবিত, তাদের মালিকের কাছে তাদের * ৩৪ রা ৮1 
(রীতিমতো) রেষেক দেয়া হচ্ছে। 2১০০ [০০ 5141 


৮ 5277০ 


© uy 


১৭০. আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহ দিয়ে তাদের AAD hehe NALA nD BB Bf as 

যা কিছু দান করেছেন তাতে তারা পরিতৃপ্ত এবং Oy LSS 0544 ০০০ 0০৯১৫ 
যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো A AWA APL NANG 
তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও ১৪1 ৮০০৪1০8০4৮1 ৩৭১12 
এরা (এই মর্মে) সুসংবাদ দিচ্ছে যে, এমন ধরনের টি 
লোকদের জন্যে কোনো ভয় নেই এবং তারা (সে দিন ৪ ০১০32491255 
কোনোরকম) চিন্তাও করবে না। 


১৭১. এরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নেয়ামত ০1 LAD Ach 
ও অনুগ্রহের সুসংবাদ লাভ করে, আল্লাহ তায়ালা ols’ 2 
কখনোই ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। ৪০৭11 239 


১৭২. তাদের ওপর (বড়ো) আঘাত আসার পরও '* 
যারা আবার) আল্লাহ তায়ালা ও তীর রসূলের ডাকে ১১4১58০5129 


সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক (27174 0 CHC 
কাজ করেছে, (সর্বোপরি) সর্বদা যারা আল্লাহকে ভয় 19 ৩৪৪০, 91০ i ৯ 


BA পা গু ৯ি প্রা ASD পা ADA 


করে চলেছে, এদের জন্যে রয়েছে মহাপুরস্কার | © abe ১৯1198919০৯ 


১৭৩. মানুষরা যখন তাদের বললো, তোমাদের ॥Z - 5 অ ০১০০ৰ 4124" দা 
বিরুদ্ধে (কাফেরদের) এক বিশাল বাহিনী জমায়েত C5 Cf wf tt JG cad 
হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, (এ 51? SAAD পা ADA £21 ADS ADs 
বিষয়টা) তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিলো, তারা * পি A ms 
বললো,আল্লাহ তায়ালাই আমাদের জন্যে যথেষ্ট এবং AG oT 
তিনিই (আমাদের) উত্তম কর্মবিধায়ক ৷ ৪ 05451253529 CLL 1516 


১৭৪. অতপর আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা * Nie id - ‘73517 
(এমনভাবে) ফিরে এলো যে, কোনো বকর আন ০১552০22825 


তাদের স্পর্শ করতে পারলো না, এরা আল্লাহর সন্তুষ্টির ৮4071513127 নি না 
পথই অনুসরণ করলো; (বস্তুত) আল্লাহ তায়ালা মহা “” এ কিতা এ 
| 


© be G5 33 als 


১৭৫. এই হচ্ছে তোমাদের (প্ররোচনাদানকারী) ৭414101 7, 7+ * 
শয়তান, তারা (শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা 1 ০৮০৮5 ১9৭৭ hci ০ 


বলে) তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়, তোমরা ২ ৬ $157 
তাদের ভয় করো না, (বরং) আমাকেই ভয় করো, ১1৩ 2০৯১ 33 


যদি তোমরা ঈমানদার হও! 


১৭৬. (হে নবী,) যারা দ্রুতগতিতে কুফরীর ৯ পা ০০9 তা পাটি ১ LAD Kom 
পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকান্ড যেন সপ এরা 
তোমাকে চিন্তাৰিত না করে, তারা কখনো 7844, 82574" 

আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না; ১0০৯৪ uf 19১১71-7৪ 1, ০১8৫1 


পারা ৪ লান্‌ তানা-লু ৭৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


রা ভি ৮০4 ৮ ৯৮ Dood, oA এ 
(পুরস্কারের) কোনো অংশই রাখতে চান না, তাদের ০৯১৯ ই 


জন্যে অবশ্যই কঠিন আযাব রয়েছে। sAL রাত 


Gabe olde ly 


১৭৭. যারা ঈমানের বদলে কুফরী খরিদ করে নিয়েছে, as 2A 
তারা কখনোই আল্লাহ্‌ তায়ালার ক্ষতি করতে পারবে st x 19) ০০1 ৩ 


GAZ 5 ad NDar FAs Ph BOD AS 


না, এদের জন্যে মর্মান্তিক শাস্তি রয়েছে। ৪০১16০৮৮152 wl fo yee 


১৭৮. কাফেররা যেন এটা কখনো মনে না করে, *1+- 1” ৯০-7 ডি রি 
আমি যে তাদের টিল দিয়ে রেখেছি এটা তাদের ৫1৮০0197801 ০০5 


জন্যে কল্যাণকর হবে, (আসলে) আমি তো তাদের *£+44 * 2," ড় BY GAS AD 
অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহ (-এর বোঝা) 8 gi Sf “০৪০৪ টু) 


আরো না পারে, তাদের জন্যেই রয়েছে ৪ ৪ ০০ ole allt 192155] 


১৭৯. আল্লাহ তায়ালা কখনো মোমেনদের- তোমরা ॥ ০২4 টি 1 cA ABN প তত ০৫ 
বর্তমানে যে (ভালো মন্দে মিশানো) অবস্থার ওপর শত ৫ ০৮2০1951০৫০ 


আছো এর ওপর ছেড়ে দিতে চান না, যতোক্ষণ না LATS Az" 
তিনি পাকপবিত্র (মানুষ)দের অপবিত্র (লোক)দের ‘sh ৩2৬ সু ০5 sole 


থেকে আলাদা করে দেবেন; (একইভাবে) এটাও * কতা গারো 
আল্লাহ তায়ালার কাজ নয় যে, ভিন তোমাদের ৬:12 528] EF Abt এ 9 


৮2০৯০ DE A A তা ৯ তা পা 


গায়বের কিছু অবহিত করবেন, তবে আল্লাহ তায়ালা » £14 8 ৫2 415 টি 44 
তার রসূলদের মাঝ থেকে যাকে চান তাকে (বিশেষ 


কাজের জন্যে) বাছাই করে নেন, অতপর তোমরা 915:5861954159545 |: 


আল্লাহ তায়ালা ও তার রসূলদের ওপর বিশ্বাস স্থাপন Yh ERAT A RIO 
করো, তোমরা যদি (আল্লাহর ওপর) ঈমান আনো © abe ১ AL 85 
এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের 

জন্যে মহাপুরস্কার থাকবে। 


১৮০. আল্লাহ তায়ালা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে TST পিসির পিসি ৯ ঢ-৮৮ ৮ 

প্রাচুর্য দিয়েছেন যারা তা আল্লাহর পথে ব্যয় করতে (৮2051520891 ৮:৯5 Yo 
কার্পণ্য করে- তারা যেন কখনো এটা মনে না করে, ADE AL co OAL A ob Doi 
এটা তাদের জন্যে কোনো কল্যাণকর কিছু হবে; না, এ sl 15 5১45 ৩54 শা 


AGB পা শটি 


(কৃপণতা আসলে) তাদের জন্যে খুবই অকল্যাণকর; 42 টানি 
কার্পণ্য করে তারা যা জমা করেছে, কেয়ামতের দিন ' 219৮০ দু ie Tr 


অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া sf i টা ৮৮০ 
হবে, আসমানসমূহ ও যমীনের উত্তরাধিকার আল্লাহ Ez ভর ৮০55 2 ৪2, 
তায়ালার জন্যেই, আর তোমরা যা করো আল্লাহ 6 ১৮৫ 05556105289, ০৪১12 
তায়ালা তা সম্পর্কে সম্যক অবগত আছেন। 


১৮১. আল্লাহ তায়ালা সেই (ইহুদী) লোকদের টিন না 
ৰথ ভেলে কেই) অনছেন, তা দি কলে) ৩! 2041 98401 ৮৮০ ০৪] 
বলেছিলো, অবশ্যই আল্লাহ গরীব, আর আমরা ATL ৭ 2 ০৯০4০ 
হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা ১০ ৩৩০৪ 


Ac তা ৮571 চক ENE Fd Td AD পপ or 


হিসাবের খাতায়) লিখে রাখবো, (আমি আরো লিখে , 4 
রাখবো) অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার 1৩০ ৯ ০5১81 ০5126 ০ 

য়টিও, ( ) আমি তাদের বলবো, এবার ADAD BABU 
তোমরা জাহান্নামের স্বাদ উপভোগ করো । © 98941 ০১1৬০ | 959১ ০1989 


পারা ৪ লান্‌ তানা-লু ক ৮০ www.alquranacademylondon.org 


ন 


২৪ওয়াকফে লাষেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
৮৮ ABA Az AW 


১৮২. এ (আযাব) হচ্ছে তোমাদের নিজেদেরই এ 
পাঠানো আমল, আল্লাহ তায়ালা কখনো (তীর) a A Ea ; 


বান্দাদের প্রতি অবিচারক নন। 6 ০৯ Ur (362০ 


১৮৩. যারা বলে, (স্বয়ং) আল্লাহ তায়ালাই তো 

আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো 1 65219115059) 
রসূলের ওপর ঈমান না আনি, যতোক্ষণ না সে 172 ৮ 

আমাদের কাছে এমন একটা কোরবানী এনে হাযির 30980559527] ০8 
করবে, যাকে গোয়ব থেকে এক) আগুন এসে খেয়ে 2০০৯ ০৩ মিরা 
ফেলবে; (হে মোহাম্মদ,) তুমি (তাদের) বলো, হ্যা 0০১৮০965055) এও 


A Az AW 


আমার আগে অনেক উজ্বল নিদর্শন নিয়ে তোমাদের * 212 * 
কাছে বহু নবী রসূল এসেছে, তে তোমরা যে কথা বলছো পাও (০155 sdb li ০ 


তা সবই (তারা নিয়ে এসেছিলো, ) যদি তোমরা 1 ADAD A * ০৯০1৫ ie 
(তোমাদের দাবীতে) সত্যবাদী হও তাহলে কেন © ০৪০০০০১৫০01 ৮১৮25 51$ 


তাদের হত্যা করলে? 


১৮৪. (হে মোহাম্মদ,) এরা যদি তোমাকে অস্বীকার *৬ ০০ ৮ ৬০ A 

করে (তাহলে তুমি রা না, কারণ), তোমার ৬৮০ Um) ০১০৪6 I dS ul 
আগেও এমন বহু নবী রসূল (নবুওতের) সুস্পষ্ট 1/114 ০৫ 

দলীল প্রমাণ ও (হেদায়াতের) দীপ্তিমান গ্রন্থমালা HN bse ৩05 
নিয়ে এসেছিলো, তাদেরও (এমনিভাবে) অস্বীকার i 
করা হয়েছিলো। ৪ yl 


১৮৫. প্রত্যেক প্রাণীই মরণের স্বাদ ভোগ করবে; 17517, 1৪517 14 82 
? তি, ৬ 9] টি ১০৮১০ 

(অতপর) তোমাদের (কর্মকান্ডের) পাওনা কেয়ামতের 9 | al 
Az A PN 


দিন পুরোপুরি আদায় করে দেয়া হবে, যাকে * ১০৪1 f 
(জাহান্নামের) আগুন থেকে বাচিয়ে দেয়া হবে এবং ue (He ATONE 
জান্নাতে প্রবেশ করানো হবে; সে-ই সফলতা পাবে। 5005 তি ৫5১ 5১20৫) 
(মনে রেখো,) এই পার্থিব জীবন (কিছু বাহ্যিক) ADIN Dp পাশা 

ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয় । EE 


১৮৬. 55075 EERE নাতে নোনা 
(ক্ষতি সাধনের) মাধ্যমে তোমাদের পরীক্ষা নেয়া -১৮-০-৯১19-৮%019শ1 8০ 


হবে। (এ পরীক্ষা দিতে গিয়ে) তোমরা ৰহ 1 BAL ৮৯5 ািনিন্যালারা 
তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়- যাদের (আল্লাহর) লিনা 
কিতাব দেয়া হয়েছিলো এবং যারা (আল্লাহর সাথে পুর AD LAS cA EEE রা 
অন্যদের) শরীক করেছে, তাদের (উভয়ের) কাছ ৮৮১1 15258 nd 9 ALS ore 
থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে; এ অবস্থায় 4 দে 2 

তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় ১ uli 19559 19১০5 919, 1১4৫ 


৯০০৫ A 


করে চলো, তাহলে অবশ্যই তা হবে বড়ো ধরনের 
এক সাহসিকতার ব্যাপার । ৪351 [5 ৬০ 


১৮৭. (স্মরণ করো,) যখন আল্লাহ তায়ালা তাদের টির টির 
কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি (| 19655801195 28621 ১19 
গ্রহণ করেছিলেন যে, তোমরা অবশ্যই একে মানুষদের ০* £৮₹৫. প৫*০ঠ% ৮০ ০৮০০০ 
কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে ৮9০৯১১০১9০২ 5 LU 4৮৮1 


না, কিন্তু তারা এ প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে hse পদে 
রাখলো এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিলো; Jl ০ Fs 9195819৯38৮ slg 


পারা ৪ লান্‌ তানা-লু ৮১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 
বড়োই নিকৃষ্ট ছিলো যা তারা বিক্রী করছে! 


১৮৮. এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো 

ভেবো না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ 

করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্যেও ।+72৮৮ বা) 42448 ॥ 8 
প্রশংসিত হতে ভালোবাসে, তুমি কখনো ভেবো না, 191১7৮1 os) 90552 ut 09৯৭9 


এরা (বুঝি আল্লাহর) আযাব থেকে অব্যাহতি পেয়ে , প্র) FERAL, FABLE AGE 
শাস্তি । 


Eid AMBDar 


রি তিতা 


১৮৯. আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব এককভাবে (28121 ১৭৬12 এ? 
আল্লাহর জন্যে,আল্লাহ তায়ালা সবকিছুর ওপর একক ০$ 4419 উঠ /9 
ক্ষমতাবান । 


লন 25294০58235 


লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। 6 LENIN GI J 


১৯১. যারা দাড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ 15125 1” ৯০ দুল পন 
তায়ালাকে স্মরণ করে এবং আসমানসমূহ ও যমীনের যাগ 4891532890052 95403 ag 


এই সৃষ্টি (নৈপুণ্য) সম্পর্কে চিন্তা গবেষণা ৮1 LAGI ৪:৯০ 
(এবং এসব দেখে তারা বলে), হে আমাদের ত্র হে ১৪০] GLE UE 03 5 


জগত)-এর কোনো বি মি অযথা পয়দা 
এ ত তি EE মাদের ৮০1৩৯ ALL je 


জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও । 9321 LAGE (3 রত 


১৯২. হে আমাদের রব, যাকেই তুমি জাহান্নামের * 24- ডু 
আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমানিত SEIU Js 03 2 SSL) 


করবে। (সেদিন যালেমদের কোনো সাহায্যকারীই LAT NA পপ ৮৮৮৮৯৫ 
ই | 8 JL urs Greil C53. E3541 


১৯৩. হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি * | 
একজন আহবানকারী (নবী- মানুষদের) ঈমানের CLG UCLA LUE 
দিকে ডাকছে (সে বলছিলো, হে মানুষরা), তোমরা ধর [১-1 *{ এ” 

তোমাদের মালিকের ওপর ঈমান আনো, (হে রব, 32522521522 09০30 
সেই আহ্বানকারীর কথায়) আমরা ঈমান এনেছি, CEE 
হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা +" NE 
করে দাও, (আমাদের আমলনামা থেকে) আমাদের $)15+%1 20396 
গুনাহসমূহ তুমি মুছে দাও, (তোমার) নেক লোকদের 

সাথে তুমি আমাদের মৃত্যু দান করো । 


EAE MEA 


১৯৪. হে আমাদের রব, তুমি তোমার নবী রসূলদের 
মাধ্যমে যেসব (পুরস্কারের) প্রতিশ্রুতি আমাদের 45447) 41553555551955) 
দিয়েছো তা তুমি আমাদের দান করো এবং কেয়ামতের ০৯ Y SL. Les 53 ০১৯ 
দিন তুমি আমাদের অপমানিত করো না; নিশ্চয়ই তুমি ” ৮১০৮৫ 
ওয়াদার বরখেলাপ করো না। ৪ ১৯৪] 


পারা ৪ লান্‌ তানা-লু ৮২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান 


১৯৫. অতপর তাদের রব (এই বলে) তাদের ডাকে DA DOL & এর ৯ ভিত ADS = 
সাড়া দিলেন যে, নর-নারী নির্বিশেষে তোমাদের যে চি ২ cil tl) ০1৯৮3 


যেই কাজ করে, আমি তাদের কোনো কাজ কখনো A + 4-০ 
বিনষ্ট করবো না এবং তোমরা তো একে অপরের KEE ৩০৫০ gl ০০০ 

বিচির তা 
মতো, অতপর যারা (নিজেদের ভিটেমাটি ছেড়ে) |95 ০৪8976০১০০৩ ৮৫৪ 


হিজরত করেছে এবং যাদের নিজেদের জন্মভূমি 


থেকে বের করে দেয়া হয়েছে, আমারই পথে ADADLS A el হী 
যারা নির্যাতিত হয়েছে, (সর্বোপরি) যারা (আমার ৫8153919৮৯১ ?১০৮215৯১হগি 


41 ৮ ৬শ০প AP Dz 8১০ A Az 


জন্যে) লড়াই করেছে এবং (আমারই জন্যে) জীবন $:2 Ls 
দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে বে এ es 2 275 


দেবো, অবশ্যই আমি তাদের (এমন) জান্নাতে প্রবেশ ৩১৯৯ ৯ 
করাবো, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে, টা বি 
এ হচ্ছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পুরস্কার, 15৩01760৮5৩ 
আর (যাবতীয়) উত্তম পুরস্কার তো আল্লাহ তায়ালার ” ” টার্কির 
কাছেই রয়েছে! গু) ৪ ৮1911 ০2 35523 


১৯৬. (হে মোহাম্মদ,) জনপদসমূহে যারা (আল্লাহ ADs রা EAE PA 

তায়ালাকে) অস্বীকার করেছে, তাদের (দা্তিক) SBS ANAS S LY 
পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না খু? 
করে। ® ১১! 


১৯৭. (কেননা তাদের এ পদচারনা) সামান্য এ৪-- ৯17 তত তত" 
(কয়দিনের) সামগ্রী মাত্র, অতপর তাদের নিবাস ৮৮০৯৯৮৯১9০০ £০০ 


(হবে) জাহান্নাম; আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম 
আবাসস্থল! 


১৯৮. তবে যারা নিজেদের মালিককে ভয় করেছে, SUL AoA ALD SA 

টা জন্যে রয়েছে দর) উদ্যানমালা, যার Gis ad Sl ০0154 
দিয়ে প্রবাহিত হবে ঝ ধারা, সেখানে তারা AW £22 LA cA DIAN পা Az A 

অনাদিকাল থাকবে, এ হবে আল্লাহ তায়ালার পক্ষ ৬৮০ ০2১ ভি ০৪০১০1০১৯৩০ 

থেকে তোদের) আতিথেয়তা, আর আল্লাহ তায়ালার ৮৮ SAS 

কাছে যা আছে, তা অবশ্যই নেককার লোকদের 83131 ah 9505,4195 

জন্যে অতি উত্তম জিনিস! 


১৯৯. (ইতিপূর্বে) আমি যাদের কাছে কিতাব &। ৮ ঠ ॥-4 

পাঠিয়েছি, দৰ কিতাবধাৱী লোবদের নাবে এন dl sh ০০1 I ৩১ 55019 

লোক অবশ্যই আছে, যারা আল্লাহকে করে, ॥ * 5 

তোমাদের এ কিতাবের ওপর তারা (যেমনি) বিশ্বাস = dy 9 45175 

করে, (তেমনি) তারা বিশ্বাস করে তাদের ওপর ০০১ 9৮৮: এ 
কিতাবের ওপরও, এরা হচ্ছে আল্লাহর ভীত ০641 ০৪৪০2৮374৯০ 

সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা, এরা আল্লাহর আয়াতসমূহকে » ৬. LL ৯2০০ % ০ ০ 

(স্বার্থের বিনিময়ে) সামান্য মূল্যে বিক্রি করে না, এরাই * ৮৪) ৩০৮০2 এগ, Sb 

হচ্ছে সেসব ব্যক্তি, যাদের জন্যে তাদের মালিকের BR oe La 

কাছে পাওনা (সংরক্ষিত) রয়েছে, নিসন্দেহে আল্লাহ ৪ ৮০5 0১০ 20101 

তায়ালা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী। 


২০০. হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা 

ধৈর্য ধারণ করো, (এ কাজে) সুদৃঢ় থেকো, (শত্রুর লি 
মোকাবেলায়) তৎপর থেকো, একমাত্র আল্লাহকেই ৮০১০১০৮০০০০ ০ 
ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হতে 05420 SLT 40119) 


পারা ৪ লান্‌ তানা-লু +৮৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 8 সূরা আন্‌ নেসা 


উর 7 

ই ই fo ess 
69822553569 
অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি 5 3৮০০5 08০26 ut 


রাখেন। 
La ch 


২. এতীমদের ধন-সম্পদ তাদের কাছে দিয়ে দাও, | 17552 |] fll 5 
(তাদের) ভালো জিনিসের সাথে (নিজেদের) খারাপ 41৮ রি 


"21201 AAA 


জিনিসের বদল করো না, তাদের সম্পদসমূহ কখনো _৮৪19| 17219. ০৪৪5 এল 
নিজেদের মালের সাথে মিলিয়ে হযম করে নিয়ো না, AAS a SER চিট 
অবশ্যই তা জঘন্য পাপ। 91555109205 2152019 


৩. আর যদি তোমরা এ আশংকা করো যে, তোমরা ক oh 
এতীম (মেয়ে)-দের মাঝে ন্যায়বিচার করতে পারবে dV Ais 919 
না, তাহলে (তাদের বদলে সাধারণ) নারীদের মাঝে $ 2৮5৮7 ৮ 2 
থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের দুই জন, £ ঠা POST 


তিন জন কিংবা চার জনকে বিয়ে করে নাও, যদি * 

তোমরা ভয় করো যে, তোমরা (একের অধিক হলে 

তাদের মাঝে) ইনসাফ করতে পারবে না, তাহলে * 1: 

(তোমাদের জন্যে) একজনই (যথেষ্ট), কিংবা যে ০ 28০15 121943 
তোমাদের অধিকারভুক্ত; (তাদেরই যথেষ্ট মনে করে এ): ৮৪ 
নাও ।) সীমালংঘন থেকে বেঁচে থাকার জন্যে এটাই OY ১৮০১ 
(উত্তম ও) সহজতর (পন্থা)। 


৪. নারীদের তাদের মোহরানার অংক খুশী মনে "15,1 প পিল 

be (মালিকানায়) দিয়ে দাও; অতপর তারা যদি ০. US e302 FU 5 
হয়ে এর কিছু অংশ তোমাদের (ছেড়ে) দেয়, 21৮21235234 ৪72 42 7 

তাহলে তোমরা তাও খুশী মনে ভোগ করো। bl ৮০০০৩ আনি 


হম আইনত 


৫. আল্লাহ তায়ালা তোমাদের যে সম্পদ (দুনিয়ায়) ভা চট 
তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ বানিয়ে দিয়েছেন, NANG 39 
তা নির্বোধ লোকদের হাতে ছেড়ে দিয়ো না, (অবশ্যই LA A DADA ৩ BAL ee 
এ থেকে) তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের ৭৪253219 1৮৮০৮০19155 
পোশাক সরবরাহ করবে, (সর্বোপরি) তাদের সাথে ZA DAD GAS ADs ABAD ADADNA 

ভালো কথা বলবে। ডি 275 25০11959০১5 


৬. এতীমদের প্রতি লক্ষ্য রাখতে হবে । 21771 77৯২ 
যতোক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌছে, 19৯751১1 টিবি, sts 


অতপর যদি তোমরা তাদের মধ্যে (সম্পদ ক /১-০ ১০৯০৪ 
পরিচালনার) যোগ্যতা অনুভব করতে পারো, 1০-2১-০৪২০ ৮৯9 05625) 


পারা ৪ লান্‌ তানা-লু ৮৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 
তাহলে তাদের ধন-সম্পদ তাদের হাতেই তুলে দেবে ৯৪০০ লজ Aa, নিন 
এবং তাদের বড়ো হবার আগেই (তাড়াহুড়ো করে) 5419 EAB) 19১১ 


TE as ST CSS 501 


Acs /১ ৩৯ তত BD তা 


থেকে) বেঁচে থাকে (তবে হ্যা), যদি সে (পৃষ্ঠপোষক) ৫/3৮595$ -৮৪২৪ ৮৫ ০0০ 
গরীব হয় তাহলে (সমাজের) প্রচলিত নিয়ম অনুযায়ী ০ _. 91582 
সে যেন তা থেকে (নিজের পারিশ্রমিক) গ্রহণ করে, ০858510$555951502801 চি 
যখন তোমরা তাদের ধন-সম্পদ তাদের ফিরিয়ে A AGS A 1৮৯৫ ৯৭ 
দেবে, তখন তাদের ওপর সাক্ষী রেখো, (যদিও) "$= 55980 ll 


হিসাব গ্রহণের জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট! © Cel dl (589 


৭. (তাদের) পিতামাতা ও আত্মীয়-স্বজনদের রেখে ০1191 ডঃ Le ০০৮2 ০৯১1] 
যাওয়া ধন-সম্পদে পুরুষদের (যেমন) অংশ রয়েছে, ০৮০০০ 


(একইভাবে) নারীদের জন্যেও (সে সম্পদে) অংশ পিল SUS 
2755৮ EE EA Gu 
রেখে গেছে, (পরিমাণ) অল্প হোক কিংবা বে ৮৮০০ ১৬12 ut ts 
(উভয়ের জন্যেই এর) 0 ae রর ্ এর 
হয়েছে। ০ ১০91 4০ 


৮. (মৃত ব্যক্তির সম্পদ) বন্টনের সময় যখন (তার) "21 নে পৰ 
জিন এতীম ও মেসকীনরা (সেখানে) এলে পৌর 122 0125199 


হাযির হয়, তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং $ 
তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে । 4০২০০৮৯989১ ৬৭৪19 cl 


ZADLDAD ZA ADs ১১০9 2১০৪৩ 


909১৯ 95৮৪1191989 


পা AcN 


৯. মানুষের (এটুকু) ভয় করা উচিত, যদি তারা ০৪552158580 ০৯9 


(মৃত্যুর সময় এমনি কিছু) দুর্বল সন্তানদের পেছনে রড 

রেখে চলে আসতো, তাহলে (তাদের ব্যাপারে) তারা 2 19251 rele [LE (5 £ ১৫8) 
(এভাবেই) ভীত শংকিত থাকতো, অতএব তারা AGE NO RGALG 
যেন আল্লাহকে ভয় করে এবং এদের সাথে ন্যায়- 91649615585 
ইনসাফের কথাবার্তা বলে। 


পা টিপা “APL PDAs cA 


১০. যারা অন্যায়ভাবে এতীমদের মাল-সম্পদ ভক্ষণ 
করে, তারা যেন আগুন দিয়েই নিজেদের পেট ভর্তি | ০197 ১১9৮৭ ০৪০1 ul 


করে, অচিরেই এ লোকগুলো জাহান্নামের আগুনে , 170 Rs ০ ES LE eA 
জ্বলতে থাকবে। “১ 60905 8০9০ [310৮6 


FA পা পা টিপা ডি পাপা পা 


© lym এ 


১১. আল্লাহ তায়ালা (তোমাদের রেখে যাওয়া সম্পদে) / ছু 11৮ ০০ ৭7 754৬৪ ০ 2A As 
তোমাদের সন্তানদের সম্পর্কে (এ মর্মে) তোমাদের 224005423১ 91 $ 41৮59 
জন্যে বিধান জারি করছেন যে, এক ছেলের অংশ গত , ভ ০ ৯ ৯৮৯০৪ ০০ GA 
হবে দুই কন্যা সন্তানের মতো, হা (উত্তরাধিকারী) ৮৮৮৮ ৮ ০65৬৭৮০1৮৯০ 
কন্যারা যদি দু*য়ের বেশী হয় তাহলে তাদের জন্যে লা যারা হারা রা 
(থাকবে) রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ, 51917120995 tis 
আর (সে) কন্যা সন্তান যদি একজন হয়, তাহলে চিনি 

তার (অংশ) হবে (রেখে যাওয়া সম্পত্তির) অর্ধেক; att lS ut 


পারা ৪ লান্‌ তানা-লু ৯৮৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 
মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতার প্রত্যেকের অ চর 
জন্যে থাকবে (সে সম্পদের) ছয় ভাগের এক ভাগ, ০০৩-৩-।৮৯১১০০/৪%%, 
(অপর দিকে) মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না পদ * ০- 
থাকে এবং পিতামাতাই যদি হয় (তোর একমাত্র) LE doled SITUS MT 
উত্তরাধিকারী, তাহলে তার মায়ের (অংশ) হবে তিন _ ০৪৫4০ কার ক 
ভাগের এক ভাগ, যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন ৩০6০4৪36৯55 ১5 
(বেঁচে) থাকে তাহলে তার মায়ের (অংশ) হবে ছয় AFR ০০৯ 
ভাগের এক ভাগ, (মৃত্যুর) আগে সে যে ওসিয়ত 2০৫2 OEE 35715 
করে গেছে এবং তার (রেখে যাওয়া) খণ আদায় করে €₹ 5৯. 
দেয়ার পরই (কিন্তু ভাগ-বাটোয়ারা করতে হবে); LOLA ইতর 
তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের ৫. ৮৯ ০4 oA, AD 
সন্তান-সন্ততির মধ্যে কে তোমাদের জন্যে উপকারের 444১5৮1৪১৮ ১১51 ৪710) 00৭ 
দিক থেকে বেশী নিকটবর্তী । (এ হচ্ছে) আল্লাহর i চি ৫ 
বিধান, অবশ্যই আল্লাহ তায়ালা হচ্ছেন বিজ্ঞ, পরম 91252101205 91, 2 
| রা রা পার্ট রা 


১২. তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের ৮ 4" 
অংশ হচ্ছে অর্ধেক_ যদি তাদের কোনো সন্তানাদি না ul esl BL has 9 
থাকে, আর যদি তাদের সন্তান থাকে তাহলে (সে অন ৮1৮ ০ *০৩৭দু 
সম্পত্তিতে) তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ, +] ক ৩3০ 045 ০৪1 ar 


তারা যে ওসিয়ত করে গেছে কিংবা (তাদের) খণ 
পরিশোধ করার পরই (কিন্তু তোমরা এই অংশ পাবে); ০ ০ ৩১ 50৮1-2 ১9 


তোমাদের স্ত্রীদের জন্যে (থাকবে) তোমাদের রেখে 2০৪ রি লন 
যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ- যদি তোমাদের কোনো ৫৮ ৮21 ues ‘3 2 গাঁও রা দে 9 


সন্তান না থাকে, যদি তোমাদের সন্তান থাকে, তাহলে হ12 "4 “৫০7 টুর, 5, 
তারা পাবে রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক রি 2 dl 5 


ভাগ, (মৃত্যুর আগে) তোমরা যা ওসিয়ত করে যাবে [৯ TAGE 
কিংবা খণ (তোমরা রেখে যাবে) তা পরিশোধ করে | oe ole ul 
দেয়ার পরই (এই অংশ তারা পাবে); যদি কোনো পুরুষ 9620; ts ১৯৪ 

কিংবা নারী এমন হয় যে, তার কোনো সন্তানও নেই, ut চট রা 3 ্ বি 
পিতা মাতাও নেই, (শুধু) আছে তার এক ভাই ও এক 9 US ০4992 ০৯) এ 19 ৬৭১ 
বোন, তাহলে তাদের সবার জন্যে থাকবে ছয় ভাগের AZT 

এক ভাগ, (ভাই বোন মিলে) তারা যদি এর চাইতে Sh dS sl st 
বেশী হয় তবে (রেখে যাওয়া সম্পদের) এক- তৃতীয়াংশে *& E+ ০০০৮ ০০5০০ 
তারা সবাই (সমান) অংশীদার হবে, অবশ্য (এ সম্পত্তির & ৩৫৪15026০৩৬ চে 
ওপর) মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোনো ০ ০7৮৩ ৮৫ 
খণ (পরিশোধ)-এর পরই (এ ভাগাভাগি সম্পন্ন হবে), ১৯ ৬৮০ ৬ ৪ টিতে 0১ 
তবে (খেয়াল রাখতে হবে, us উত্তরাধিকারীদের ৮৮2৮ ত 2 ad 
অধিকার পাওয়ার পথে) তা যেন ক্ষতিকর না হয়, ১4 ১৯ gal es 98% 2৯59 


(কেননা) এ নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে; আর SA SALA টি হট 
আল্লাহ তায়ালা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল । ৪ alo ale 219,401 ০2 ৪ 


১৩. এগুলো হচ্ছে আল্লাহ তায়ালার সীমারেখা; যে ৭*-₹ ৬ সিজার 
ব্যক্তি (এর ভেতরে থেকে) আল্লাহ ও তার রসূলের 21925241658 ০22,441 56203 
আনুগত্য করবে, (আল্লাহ তায়ালা) তাকে এমন এক 14৫৯, পা ৯ ৪ ba GR RG 
জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে বর্ণাধারা TN xsd cre (SYS i HS 03 


প্রবাহিত হবে, সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান DAN DAS ০৪ 
করবে; (মূলত) এ হচ্ছে এক মহাসাফল্য। ৪5982115521 ৪1১3, 35891 


পারা ৪ লান্‌ তানা-লু +৮৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৪. (অপরদিকে) যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার 
রসূলের না-ফরমানী করবে এবং আল্লাহ তায়ালার 
(নির্ধারিত) সীমারেখা লংঘন করবে, তিনি তাকে (জলন্ত) 
আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে অনন্তকাল থাকবে, 
তার জন্যে (রয়েছে) অপমানকর শাস্তি । 


৪ সূরা আন্‌ নেসা 


DA ABDTAN DD Boor ০৮ তা পা) / Acs 


lS 0213302 O23 p33 dl ৩০৭৩ 


পা 


Sj noe SE £583191206 


১৫. তোমাদের নারীদের মধ্যে যারা (ব্যভিচারের) * টি 


দুক্র্মে অভিযুক্ত হয়ে আসবে তাদের (বিচারের) ওপর 
তোমরা নিজেদের মধ্যে থেকে চার জন সাক্ষী যোগাড় 
করবে, অতপর সে চার জন লোক যদি (ইতিবাচক) 
সাক্ষ্য প্রদান করে তাহলে সে নারীদের তোমরা ঘরের 
ভেতর অবরুদ্ধ করে রাখবে, যতোদিন না মৃত্যু এসে 
তাদের (জীবনের) সমাপ্তি ঘটিয়ে দেয়, অথবা আল্লাহ 
তায়ালা তাদের জন্যে অন্য কোনো ব্যবস্থা করেন। 


রি ১1107 ll 
(9655 ৩৫০ 80৩5 19০6 
০ ws ০০টি) DIAS A 


ZA তা ৬: cA BD AN 


oS: SATIS 


১৬. আর তোমাদের মধ্যে যে দুজন (নর-নারী) এ * 4 


(ব্যভিচারের) কাজ করবে, তাদের দুজনকেই তোমরা 
শাস্তি দেবে, (হা) তারা যদি তাওবা করে এবং নিজে 
দের সংশোধন করে নেয়, তাহলে তাদের (শাস্তি 
দেয়া) থেকে তোমরা সরে দীড়াও, অবশ্যই আল্লাহ 
তায়ালা তাওবা কবুলকারী এবং পরম দয়ালু। 


পাশ ৯ ০9 1 


“AD 


2401, (০৮515৯১০019 LL 
৪1০৮১01960৫ 


১৭. আল্লাহ তায়ালার ওপর শুধু তাদের তাওবাই 
(কবুলযোগ্য) হবে, যারা অজ্ঞতার সাথে গুনাহের কাজ 
করে, অতপর (জানা মাত্রই) তারা দ্রুত (তা থেকে) 
ফিরে আসে, (মূলত) এরাই হচ্ছে সেসব লোক, 
যাদের ওপর আল্লাহ তায়ালা দয়াপরবশ হন; আর 
আল্লাহ তায়ালাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী, কুশলী । 


AAW APN cA de Lo Aw 


NON gD EE 
ists os 04d ss 


তা. ১১৩০০) cid A Asc DADS 


৪৮৪55541049 ০৪৩4৪ oF 


১৮. আর তাদের জন্যে কোনো তাওবা নেই, যারা 
(আজীবন) শুধু গুনাহের কাজই করে, এভাবেই 
একদিন তাদের কারো (দুয়ারে) যখন মৃত্যু এসে 
হাযির হয়, তখন সে বলে (হে আল্লাহ), আমি এখন 
তাওবা করলাম, তাদের জন্যেও (কোনো তাওবা) 
নয় যারা কাফের অবস্থায় ইহলীলা সাংগ করলো; 
এরাই হচ্ছে সেসব লোক, যাদের জন্যে আমি কঠিন 
যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। 


০51৮০442878 5 i 


৮9 টি পা পা প্রা শা পা রা 


425255510০৮, ৭০1 


85520808105 452 


Lr পা ১০9৮৯ পঠিপা cA নু 


2০9,082 505895 ৬৭০ 
lf ০9162911927 


১৯. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের 
জন্যে কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের 
পণ্য বানানো বৈধ নয়, (বিয়ের সময় মোহর হিসেবে) = 
যা তোমরা তাদের দিয়েছো তার কোনো অংশ তাদের 
কাছ থেকে নিয়ে নেয়ার জন্যে তোমরা তাদের 
আটক করে রেখো না, যতোক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য 
কোনো ব্যভিচারের (অভিযুক্ত) না হয়ে আসে, তাদের 
সাথে সপ্তাবে জীবন যাপন করো, তোমরা যদি 
তাদের পছন্দ নাও করো, মনে রেখো এমনও তো 
হতে পারে, যা কিছু তোমরা পছন্দ করো না 


পারা ৪ লান্‌ তানা-লু ৮৭ 


LET dN 059] ও 


ge MESES 1985 


পে MY 5:১9 ০5219284 
cil 52255595228 als 


ডি পা ADDN Na টিটি ০ -০/-০-০/ ৮ 


62512459১15 LSE LOU 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সূরা আন্‌ নেসা 
র আল্লাহ তায়ালা (তোমাদের জন্যে 
অফুরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন। 91738155 a5 wf একর 


A Db তত ৮ পাজি 


২০. আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আরেক ৮৫ « a ৮ 
ত্র হণ করার সংকল্প করেই নাও, তাহলে (মোহর ৮657 ৩৫০ Oj drt if os 


হিসেবে) সে বিপুল পরিমাণ সোনাদানা তোমরা ॥* ?21 4 A DALIT 
দিয়েছো তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে 34 3: ies ০৪১৬৯1৮৪০৪9 


ফেরত নিয়ো না; তোমরা কি (মিথ্যা) অপবাদ দিয়ে Ls [9৮652 2 
ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছো? ত টি 


A 


৪1৫2 


IAz Nar ah BLM শা Aad 


২১. তোমরা (মোহরানার) সে অংশটুকু ফেরত ADIDAS ন ee 
নেবেই বা কি করে? অথচ (বিভিন্নভাবে) তোমরা তো ৫1৮ 558 ১9০০ 9 


একে অপরের স্বাদ গ্রহণ করেছো, (তাছাড়া) তারা 9 Bile Glo tie Ud ua 
তোমাদের কাছ থেকে (বিয়ে বন্ধনের) পাকাপাকি 
একটা প্রতিশ্রতিও আদায় করে নিয়েছিলো। 


২২. নারীদের মধ্য থেকে তোমাদের পিতা টন দানি 
(পিতামহ)-রা যাদের বিয়ে করেছে তাদের তোমরা £ ৬৪ 
কখনো বিয়ে করো না, হ্যা, এ নির্দেশ আসার) আগে , ? Ve 

যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, এটি (আসলেই) EEG OGL GL GLY 
all (নির্লজ্জ) কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট a টি পু 


২৩. (বিয়ের জন্যে) তোমাদের ওপর হারাম করে * 821 পপ /১:9-21 0 /১39 ৮ ৮৮ ৮০০ 
দেয়া হয়েছে- তোমাদের মা, তোমাদের মেয়ে, AI A শী ভি 


তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, 172 "221 কু hs 42529 ৭2 %9219 


না 


ভাইদের মেয়ে, বোনদের মেয়ে, (আরো হারাম করা 


হয়েছে) সেসব মা- যারা তোমাদের বুকের দুধ -০:-9- 1 0-০৮ 
খাইয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের ills AY ০০5 ol 


মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা 1015501431925 
সহবাস করেছো তাদের আগের স্বামীর গুরসজাত - El os ০৩ 5 


মেয়েরা- যারা তোমাদের অভিভাবকত্ে রয়েছে, & | টি Lt 
{ pl ০ 3) ৫ | 
যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে, ABR ন্‌ EE Me 


(কিন্তু) কখনো তোমরা তাদের সাথে সহবাস 215 চে 2250 2 ০2-৮১5৯৯ 


করোনি, তাহলে (তাদের আগের স্বামীর মেয়েদের হিরা 

বিয়ে করায়) তোমাদের জন্যে কোনো দোষ নেই, EES FS 1 003১৩ ডি 

(তোমাদের জন্যে) তোমাদের নিজেদের গুরসজাত টির 

ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে; (উপরন্তু এ ৫5329, পি 

বিয়ের বন্দনে) তোমাদের ওপর দুই বোনকে একত্র » ৮ » ২. 

করাও (হারাম করা হয়েছে), তবে যা কিছু (এর) 19৯০৯) ০19 ৮৮৫১০ ০ ৩০ 2d 

আগে সংঘটিত হয়ে গেছে (তা তো হয়েই গেছে, সে Hrs 

ব্যাপারে) অবশ্যই আল্লাহ তায়ালা বড়োই ক্ষমাশীল 24191, sl 3০1৬৫ লে 

ও একান্ত দয়াবান । ZA ৯০০৩ তত 
ও La) ul 


পারা ৪ লান্‌ তানা-লু ৯ ৮৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


২৪. নারীদের মাঝে (বিয়ের) দুর্গে অবস্থানকারীদেরও ছু 1 A oh 
(তোমাদের জন্যে হারাম করা হয়েছে), তবে যেসব UT 
পিন) নারী (যুদ্ধবন্দী হয়ে) তোমাদের অধিকারে এসে ০9 

পড়েছে তারা ব্যতীত, (এ হচ্ছে বিয়ের ব্যাপারে) 92 

তোমাদের ওপর আল্লাহ তায়ালার বিধান, এর বাইরে ১245০" টি 

যে সব (নারী) রয়েছে, তাদের তোমাদের জন্যে (এ 5 ৮৮৫3) 


toch A 


শর্তে) হালাল করা হয়েছে যে, তোমরা (বিয়ের জন্যে , এ ot ee 
মোহরের) কিছু সম্পদ দ্বারা তাদের পেতে চাইবে ors oR ৬৯১০৯০০৮19৩ 


রা তোমরা (বিয়ের) সংরক্ষিত দুর্গে অবস্থান করবে, 

অবাধ যৌনস্পৃহা পূরণে ত হবে না; cA ADNAN dc cB Lz ক্র পাঠ পা তেতো ০০০০ 
অতপর তাদের মধ্যে যাদের তোমরা (বিয়ের) মাধ্যমে 2 
উপভোগ করবে, তাদের বিনিময় (মোহর) ফরয ১ ৰ র্‌ ৫ 
হিসেবে আদায় করে দাও, (অবশ্য) মোহর নির্ধারিত এ ১242৭ ০২৪ Ay 
হয়ে যাওয়ার পর যে (পরিমাণের) ওপর তোমরা 5 us 
উভয়ে একমত হও, তাতে কোনো দোষের কিছু নেই, ৪1০১5 bale ০০ ut 
নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, কুশলী, 


২৫. আর তোমাদের মধ্যে যে ব্যক্তির স্বাধীন ও সন্ত্ান্ত + “ও ALAC A LA ৯) ০*৮*মু তত 


কোনো ঈমানদার নারীকে বিয়ে করার (আর্থিক) 0554 ৬১ gb ০৮০০৮] ৩৪ 


সামর্থ থাকবে না, সে যেন তোমাদের অধিকারভুক্ত * ৮7-5 * 12-71-৮৯০৭ 
কোনো ঈমানদার নারীকে বিয়ে করে নেয়; তোমাদের যা 
ঈমান সম্পর্কে আল্লাহ তায়ালা সম্যক অবগত আছেন; ১০1 পু AWA DL AG 
(ঈমানের মাপকাঠিতে) তোমরা তো একই রকম, 215,585 ws La 


AZSIAW A Dp Ave শি পাটির 
অতপর (যারা তোমাদের অধিকারভুক্ত) তোমরা c টি এপ 21 


তাদের অভিভাবকদের অনুমতি 5 করো এবং গন তু, 

তাদের ন্যায়-ইনসাফভিত্তিক যথা মোহরানা দিয়ে 52559 ৬০ 2, =< KE 
দাও (এর হচ্ছে), ভিন বিয়ের দুর্গে ক শা & শা ৮22 ০৮৯ -০০ 
নুর ত হয়ে যায়-(স্বেচ্ছাচ ন হয়ে) পরপুরুষকে Ea so তেও 

আনন্দদানের কাজে নিয়োজিত না থাকে, Lg জা এ 
যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেয়া হলো, 15919-1 ৬১০৯০০১১৬৯০ 
তখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয়, (তখন) তাদের ডি *০ 
ওপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু (বিয়ের) ০১০১৩28৮0০০ ০৫০০০ 
দুর্গে অবস্থানকারিণী স্বাধীন (স্ত্াত্ত) নারীদের ওপর রি তি 
(আরোপিত শাস্তির) অর্ধেক; তোমাদের মধ্যে যাদের SWS DG re at 2 
ব্যভিচারে লিপ্ত হবার আশংকা থাকবে, (শুধু) তাদের চা টির 
জন্যেই এ (রেয়াত)-টুকু (দেয়া হয়েছে, কিন্তু) তোমরা চা ১৮০০] tk ord 
যদি ধৈর্য ধারণ করতে পারো, তা তোমাদের জন্যে SA অভ ক ০৫০ ABE SAS 
কল্যাণকর এবং আল্লাহ তায়ালা একান্ত ক্ষমাপরায়ণ, © at) 4019 ৮০৪০ ১৯ 


পরম দয়ালু । 


২৬. আল্লাহ তায়ালা (তার বাণীসমূহ) তোমাদের +--+ ৯ ৮৮৫ পপ 4 ৫৮৮1৬) 24 এ 
কাছে স্পষ্ট করে বলে দিতে চান এবং তিনি ৬৮০৮৭ 0039 A ভগ] এ০| ০৪ র 


তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী (পুণ্যবান) মানুষদের , * £*1৮ 7 তার ১1725 ন্‌ 
পথে পরিচালিত করতে চান, আর (এর মাধ্যমে) ২ ০৫5 ০95294175০০ ০৯০৭ 


তিনি তোমাদের ওপর দয়াপরবশ হতে চান, আল্লাহ SAL SA cobs 
তায়ালা সর্বজ্ঞ, কুশলী । ০৮৯ ০4019 


৭. আল্লাহ্‌ তায়ালা তোমাদের ওপর ক্ষমাপরবশ চান, A DAZ পা ADD AZ PDA 
i * kd ০৮০১72০১880 65)542 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৮৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


(অপরদিকে) যারা নিজেদের (পাশবিক) লালসার *?% কি ASD ডু LA BDA Do 
অনুসরণ করে তারা চায়, তোমরা সে (ক্ষমার পথ শু 3 ১9৯১৭ ৩৭০1 ০৭১৭9 
থেকে) বহুদূরে (নিক্ষিপ্ত হয়ে গোমরাহ) থেকে যাও । ডি ১824521756 রর 


২৮. আল্লাহ তায়ালা তোমাদের ওপর থেকে (নানা Ac CYL Acad, ০৯০ 
ধানের বোবা) লহ কে (টীকা ও 9০৮০৩ ০৪৪৯৭ ff 0237 


করে) দিতে চান, (কেননা) মানুষকে (আসলেই) ৪185 ০৮০ 
দুর্বল করে পয়দা করা হয়েছে। 


২৯. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা * ০4৮4 272 74 প ৯৮1 

একে অপরের ধন-সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো ০০901723891 

না, হ্যা,) ব্যবসা-বাণিজ্য যা করবে তা তোমাদের ? শি Cv 

পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো 8) 503650 y ০ > 

(স্বার্থের কারণে) নিজেদের হত্যা করো না, অবশ্যই » ১০৫05 a2 Ss 

আল্লাহ তায়ালা তোমাদের প্রতি মেহেরবান। টির গো 
Os) Hos UF Bf wt 


৩০. যে কেউই বাড়াবাড়ি ও যুলুম করতে গিয়ে এই ₹. *পপু 72৪) AAD ৯০৮ 
(নর হত্যার) কাজটি করবে, অচিরেই আমি তাকে 9% 52 OLR ৬2 
আগুনে পুড়িয়ে দেবো, (আর) আল্লাহর পক্ষে এটা 41 & EUS ULES. 0521: 
একেবারেই সহজ । 


FA 


1১৯ 
৩১. যদি তোমরা সে সমস্ত বড়ো বড়ো গুনাহ ০৮ Ac 
থেকে বেঁচে থাকো, যা থেকে তোমাদের নিষেধ করা £:20951812 TCs ot 
হয়েছে, তাহলে তোমাদের (ছোটোখাটো) গুনাহ আমি = » » ৯৯-০৮-০19৩ A PDAS AW ০০ 
(এমনিই) তোমাদের (হিসাব) থেকে মুছে দেবো এবং ALE ASI তি 


রা ৬ সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ 912১2 Et 


৩২. আল্লাহ তায়ালা তোমাদের একজনের ওপর 2 54 BEE 
আরেকজনকে যা (কিছু বেশী) দান করেছেন, তোমরা 8 ais A 5 3324 ৩১০ 19৮ 9 
(তার) লোভ করো না, যা কিছু পুরুষরা উপার্জন ১155281০০৮০ JU ০ 
করলো তা তাদেরই অংশ; আবার নারীরা যা কিছু । 27284 ৮৪টি | (ডিএ ভি 

অর্জন করলো তাও তাদেরই অংশ; তোমরা আল্লাহ 19549 ০3০৮০৮৫8251, 
তায়ালার কাছ থেকে তার প্রার্থনা করো; “2 
রা 5৬৪ ০০৪ OU Bol. 1১০5০ 
ওয়াকেফহাল রয়েছেন। ও) 


TE 


Ed 


৩৩. পিতামাতা ও আত্মীয়-স্বজনের রেখে যাওয়া 5) 1 { লা 6 
সম্পত্তিতে আমি সবার জন্যেই অভিভাবক বানিয়ে ৮ লু dls ৪9 


রেখেছি; যাদের সাথে তোমাদের কোনো চুক্তি ০4৯79, ১2৬৩] | 
কিংবা অংগীকার রয়েছে তাদের অংশ আদায় করে 5755 Ea 
দেবে, আল্লাহ তায়ালা অবশ্যই প্রতিটি বিষয়ের & 
ওপর সাক্ষী । 


ADA শু নি টিং AGL পানি, পা A পাপা 
রে 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ৯০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


ৰে ৮-০০/৫ 2 UD Na: IEA Bia Ae bd. 
করেছেন, কেননা (প্রধানত) তারাই (দাম্পত্য জীবনের ৩১ 1951 [9 ৮১৯৪ ৯ পতন wf 
জন্যে) নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে; অতএব সতী- 51২1 51 . টা 
সাধ্বী নারীরা হবে (একান্ত) অনুগত, (পুরুষদের) ০০৯৫৯ sd ০০০ ০৯4০০ ৪115 
অনুপস্থিতিতে তারা (স্বয়ং) আল্লাহর তত্ত্বাবধানে +*1€ 4 652 মা 
(থেকে) নিজেদের (ইযযত-আবরু ও অদেখা অন্য ১৪৩৯০ ঠা BELL 


সব কিছুর) রক্ষণাবেক্ষণ করবে; আর যখন তোমরা $39 ৯০ ARS 24 
কোনো নারীর অবাধ্যতার আশংকা করো, তখন ৪ ৬৯১১৯১ ৬৯৪৯ ৬৯৪ 


A ০ পাঠিত প্রা MN or ASD 


তোমরা তাদের (ভালো কথার) উপদেশ দাও, (তা “45286171155 

কার্যকর না হলে) তাদের সাথে একই বিছানায় থাকা ৃঁ ১৮? ol 
ছেড়ে দাও, (তাতেও সংশোধন না হলে চূড়ান্ত ব্যবস্থা 012 4 ০৮2০ প্র onl 2127 
হিসেবে) তাদের (মৃদু) প্রহার করো, যদি তারা অনুগত ৩৫ 1০1. রঃ 
হয়ে যায়, তাহলে তাদের (খামাখা কষ্ট দেয়ার) ওপর ৪ 1১০ LL 
অজুহাত খুঁজে বেড়িয়ো না; অবশ্যই আল্লাহ তায়ালা 

সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে মহান! 


৩৫. আর যদি তাদের (স্বামী-স্ত্রী এ) দুজনের মাঝে 1৮21৮2৭1217 
বিচ্ছেদের আশংকা দেখা দেয়, তাহলে তার পরিবারের LE fl Lem GES is 


পক্ষ থেকে একজন এবং তার স্ত্রীর) পরিবারের রি ও 
পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো, এরা 1৩৯৩1, 19০ এন or 


উভয়ে যদি নিষ্পত্তি চায়, তাহলে আল্লাহ তায়ালা 714 42704০৬ 
তাদের (মীমাংসায় পৌছার) তাওফীক দেবেন, lit dot. ০2520 5 ১ 
নিশ্চয়ই আল্লাহ তায়ালা সম্যক জ্ঞানী, সর্ববিষয়ে 
ওয়াকেফহাল । 


FA পা GFA পা 


৩৬. তোমরা এক আল্লাহ তায়ালার এবাদাত করো, 1£ 45 yy 9 
কোনো কিছুকেই তীর সাথে অংশীদার বানিয়ো 2152 2৯ 1521153-415 
না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পা (5০9 Guat lies 
যারা (তোমাদের) ঘনিষ্ঠ আত্মীয়, এতীম, মেসকীন, ' SE 
আত্মীয় প্রতিবেশী, কাছের প্রতিবেশী, পাশের লোক, 2212 ৬৯19 ৩০০০9 
পথচারী ও তোমার অধিকারভুক্ত (দাস দাসী, তাদের 11 251 2 f 
সাথেও ভালো ব্যবহার করো), অবশ্যই আল্লাহ 2 রি 2 19০51 
তায়ালা এমন মানুষকে কখনো পছন্দ করেন না, যে ০৫০1 9, Jes ee COE IE 


অহংকারী ও দান্তিক, -্ [ny এ ০৫ A os ZR 
| ৩৬৯০ 2 ৩1, » ৮৫১০৪] 
AES 


® 1)৯ ১1০৯৯ 


৩৭. (আল্লাহ তায়ালা তাদেরও ভালোবাসেন না) যারা AN BIN EA AAG EG RESE REE 
নিজেরা (যেমন) কার্পণ্য করে, (তেমনি) অন্যদেরও Ul ০9১59 955৮1 ০৪1 
কার্পণ্য করার আদেশ করে, (তাছাড়া) আল্লাহ তায়ালা ‘al A Dh ০০ 511 ৮১০০০ ৮৮৩ [) 
তাদের যা কিছু (ধন-সম্পদের) অনুগ্রহ দান করেছেন ॥ ৩০41৪ TES ETE 

তারা তা লুকিয়ে রাখে; আমি কাফেরদের জন্যে এক AE 1942 
লাঞ্জনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ৪1815 2162 on yi ০৪০9 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
৩৮. (আল্লাহ তায়ালা তাদেরও পছন্দ করেন না) ৮12 * পপ ৮7৮52 58০ ৩ 

যারা লোক দেখানোর উদ্দেশে নিজেদের ধন-সম্পদ Ly ell OY ate dl 
ব্যয় করে, তারা আল্লাহ তায়ালা এবং শেষ বিচারের 1) 41 EJ 
দিনকেও বিশ্বাস করে না; (আর) শয়তান যদি কোনো [%) 25: রি $০১2৫85৩০ | 


ব্যক্তির সাথী হয় তাহলে (বুঝতে হবে) সে বড়োই 0338 41 chil ৭ ৬ 9৮ ১581 
খারাপ সাথী (পেলো)! 


৩৯. কি (দুর্যোগ) তাদের ওপর দিয়ে বয়ে 91, ১৫151১12101 
টা তে সী বালের [19 A রর 


বদলে) আল্লাহ তায়ালা ও পরকাল দিবসের ওপর 018940128) Le EDS ১5৯ 
ঈমান আনতো, আল্লাহ তায়ালা তাদের যা কিছু 
দান করেছেন তা থেকে তারা খরচ করতো; 
আল্লাহ তায়ালা অবশ্যই তাদের সম্পর্কে জানেন। 


৪০. আল্লাহ তায়ালা কারো ওপর এক বিন্দু পরিমাণও 
যুলুম করেন না, (বরং তিনি এতো দয়ালু যে,) নেকীর 
কাজ যদি একটি হয় তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ 
করে দেন এবং (এর সাথে) তিনি নিজ থেকেও বড়ো 
পুরস্কার দান করেন। 


৪১. সেদিন (তাদের অবস্থাটা) কেমন হবে যখন 

আমি ৪ উম্মতের (কাজের) সাক্ষী (হিসেবে নু 

তাদের নবীকে) এনে হাযির করবো, (হে মোহাম্মদ,) রি তো পাটের. 
এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি (সেদিন) © 105 sY $e & ০৯5 
তোমাকে নিয়ে আসবো । 


৪২. যারা কুফরী করেছে এবং রসূলের বিরুদ্ধাচরণ ॥৮ 4/৭24 ৮ দূত 
করেছে, তারা সেদিন কামনা করবে, ভূমি (যদি ধ্বসে 19 3157 ads ১5298 


Az cA 


যেতো এবং) মাটি যদি তাদের ওপর এসে সব সমান রর 
হয়ে যেতো! (সেদিন) মানুষ কোনো কথাই আল্লাহ 49. ৯) -8০৯52455 


তায়ালার কাছ থেকে গোপন করতে পারবে না। ৪০:১৯ এ] ০১০৪ র 


৪৩. হে ঈমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত Dake রি 
অবস্থায় নামাযের কাছে যেও না, ডেকা পর্যন্ত রি 197১ y [Eh AI Us 


(তে নিশ্চিত না হবে যে,) যাকিছু ADLDahNs £ 

বলছো তা তোমরা (ঠিক ঠিক) ত (ও বুঝতে) 71১৮৯ ৬৯৩ Cd 
পারছো, অপবিত্র অবস্থায়ও (নামাযের কাছে যেও) 15811185045 
না, যতোক্ষণ না তোমরা গোসল সেরে নেবে, তবে J 033 yt 8549. 3 
সফরে তা ভিন্ন কথা, যদি f AW 33 9 9 A 
অসুস্থ হয়ে পড়ো অথবা প্রবাসে থাকো, কিংবা 5 ৩৮৮১১ 2 
তোমাদের কেউ যদি পায়খানা থেকে (বেরিয়ে) ৮512] ৫৭০ Aft চে 
আসো অথবা তোমরা যদি (দৈহিক মিলনের সাথে) 72 রর Lo দি 
নারী স্পর্শ করো (তাহলে পানি দিয়ে নিজেদের 15385459০02 
রি করে রা 7812 5 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ৯২ কলার GU 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


(তার পদ্ধতি হচ্ছে, তা দিয়ে) তোমাদের মুখমন্ডল ও সরা ০ 
তোমাদের হাত মাসেহ করে নেবে, অবশ্যই আল্লাহ ute laf le 33953 [sls 


তায়ালা গুনাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল । ৪1095 IE OE 2 


88. (হে নবী,) তুমি কি তাদের (অবস্থা) দেখোনি, LW GA ADAP A RT 
যাদের (আসমানী) এর (সামান্য) একটা অংশই sei al dl 
দেয়া হয়েছিলো, (কিন্তু) তারা গোমরাহীর পথই কিনে ছি এল তৰত 1 S558; J 
নিচ্ছে, তারা চায় তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও । ০9 9৭9 lal WL a 


8৫. তোমাদের দুশমনদের আল্লাহ তায়ালা ভালো 75) 4 1 বা 
করেই জানেন; অভিভাবক হিসেবে আল্লাহ তায়ালা $5 wl ৫2 LEGA 
যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও আল্লাহ তায়ালাই i ১ 
যথেষ্ট ৷ গু 1১০94 Bd ও 5559 


৪৬. ইহুদী জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা + (411 7+*ত* 
(রসূলের) কথাগুলোকে মূল জায়গা থেকে সরিয়ে Al ০৯১ 190 ০৬1০ ৩০ 


(বিকৃত করে) দেয়। তারা বলে, আমরা শুনলাম ভজন চিনির 5 শনি 
এবং (সাথে সাথে) অমান্যও করলাম, (আবার ৮৭১ ০ 9 রি ++৩০ 
বলে) আমাদের কথা শুনুন, (আসলে) দ্বীনের মাঝে ০৪৮21৮10939 9 
অপবাদ দানের উদ্দেশে নিজেদের জিহ্বাকে কুঞ্চিত 7” ৮৮৮০ ১৪৯ 6০৮ 


৮০00 ৯ পু্পা FAs 


করে এরা বলে (হে নবী), আপনি শুনুন, (সাথে 1515 ef 519+ wat bab 
সাথেই বলে), আপনার শ্রবণশক্তি রহিত হয়ে'যাক 2-224. 2 ABDALLA AER 7৮-৮৮-৮7০৮ 
তারা যদি বলতো (হে নবী), আমরা শুনলাম 1 35 oa Gab bao 


এবং মেনে নিলাম ৷ আপনি আমাদের কথা শুনুন, ০০, ০০ ০পাপাছে A পা তপাউিনশ ADD SA 
আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে এ বিষয়টা dl real ৬19, fs তি 
তাদের জন্যে খুবই ভালো হতো, তাই হতো (বরং) WE চটি দাতার 

তাদের জন্যে সংগত, কিন্তু সত্য অস্বীকার করার ন্প 31528 ১ 2 
কারণে তাদের ওপর আল্লাহ তায়ালা অভিশাপ 

দিয়েছেন, অতপর (তাদের) সামান্য কিছু লোকই 

মাত্র ঈমান এনে থাকে । 


৪৭. হে মানুষেরা, যাদের কিতাব দেয়া হয়েছে, 12 140,10 20740৭457" 
তোমরা সেই গ্রন্থের ওপর ঈমান আনো, যা আমি 1921 ৮৮211979০৪০ Lal 


(মোহাম্মদের ওপর) নাযিল করেছি, (এ কিতাব) 1 এ 2-৮৭1 

288 2৯৬2৬ 69০05 0 
র করে, (ঈমান আনো) সে সময় আসার আগে, 53 12552515222 ০৮৪ 0 

যখন আমি (পাপিষ্ঠদের) চেহারাসমূহ বিকৃত করে 2: il নে শর এ 

পবিত্র দিন) শনিবারের অবমাননাকারীদের প্রতি" টিনের রা 

আমি যেভাবে অভিশাপ নাযিল করেছি (তেমনি ও pe wf ১০] 09 

কোনো বিপর্যয় আসার আগেই তোমরা ঈমান 

আনো), আর আল্লাহ তায়ালার হুকুম, সে তো 

অবধারিত! 


৪৮. নিসন্দেহে আল্লাহ তায়ালা কখনো (সে গুনাহ) মাফ 
করবেন না (যেখানে) তীর সাথে কাউকে শরীক করা হয়, 42 ১৪ uf i ay a 1 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


এ ছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে *”* ভি 01575516227 
দেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শেরেক করলো সে *১:৮ ৬] a উি 
সত্যিই আল্লাহর ওপর) মিথ্যা আরোপ করলো যা €) 91282 01 5) ০৪405 ৩১১৪ 
বড়ো ধরনের একটি গুনাহ । 


৯০ ০০০৪১ ত 50৮০ ESAT 


৪৯. (হে নবী,) তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা , ৪83 ৮8১10 | 
নিজেদের খুব পবিত্র মনে করে, অথচ একমাত্র আল্লাহ 2 ১১০%: ৩৪ 31415 


তায়ালাই যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। (যারা ০91: Yo 5104 441 032 
অহংকারী) তাদের ওপর বিন্দু পরিমাণও যুলুম করা ৬ ০১৪ 
হবে না। ৪ ৬০০ 


৫০. তাকিয়ে দেখো (এদের দিকে), কিভাবে এরা দির 
আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করছে, প্রকাশ্য 90121 ৫ ০১০, | 
গুনাহ হিসেবে এটাই তো তার জন্যে যথেষ্ট! Ol bd) 49 2058৫9 


জিরার 61502714171 
উন ৬০৮5০250582 
তং কেরি আপদ 1১৮৫০ SD OH 
হারার জো যারা কত EE 


৫২. এরাই হচ্ছে সেই (হতভাগ্য) মানুষগুলো, যাদের ০% ৯৮৮ 24০০০০4 ০৪ 
ওপর আল্লাহ তায়ালা অভিসম্পাত করেছেন, আর ৬৪ 525,282 Gg এএগ 


আল্লাহ তায়ালা যার ওপর অভিশাপ পাঠান তার জন্যে ডি: 28 
তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। ৪1১০১ 4 USL wl 


৫৩. অথবা (এরা কি মনে করে), তাদের ভাগে রাজত্ব ৮০৭৭ 
(বরাদ্দ করা) আছে? তেমন কিছু হলে এরা খেজুর FE 36 এএলা। ০০ ০৮০৫ পা Ff 


পাতার একটি ঝিল্লিও কাউকে দিতো না। $1 (2 07 


৫৪. অথবা এরা কি অন্যান্য মানুষদের তার ওপর 22 11151 ৮ ০০ NIE AG 
হিংসা করে, যাদের আল্লাহ তায়ালা নিজস্ব ভান্ডার il Lb COG ff 
থেকে (নানা কিছু) দান করেছেন, আমি তো MEA 
(ইতিপূর্বে) ইবরাহীমের বংশধরদেরও (আয) ও ০০২৮ 1০০38 1১5 cre if 
(ও সেই গ্রন্থলব্ধ) জ্ঞান-বিজ্ঞান দান করেছিলাম, আমি 1৫. [এ " ৮'*5%12 2৫ 

তাদের বিশাল রাজতৃও দান করেছিলাম । (21-7৪-5019 Let ll 


Ed 


ok 


৫৫. অতপর তাদের মধ্যে কিছু লোক ছিলো যারা তার 204 ঢ্ুপ AB AA 47} NA ৫ 
ওপর ঈমান এনেছে, আবার কেউ ছিলো যারা তার *4- ১০ ৬৮০৫ 2943 ৩০1 ৩০৮০০ 


থেকে মুখ ফিরিয়ে নিয়েছে; এদের জন্যে জাহান্নামের SALAMA 
জলন্ত আগুনই যথেষ্ট! © fs ৫৪৯৪ ০59 


AD a পাট পা 


৫৬. যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে 14719885481] 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ৯৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


আমি অচিরেই তাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে * - KAD ERG 
৩. iE 
দেবো, অতপর যখনি তাদের দেহের চামড়া গলে ০২৪০৩ 1) Aer ST 


যাবে তখনি আমি তাদের নতুন চামড়া বদলে দেবো, | টানি | ১৪০০১ 
যাতে করে তারা আযাব ভোগ করতে পারে, অবশ্যই 5 3 FT 
আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী, বিজ্ঞ কুশলী । © 1H OE Bf ০1,162] 


৫৭. অপরদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ 
করেছে, তাদের অচিরেই আমি এমন এক জান্নাতে CR 15559 FES POLE 


প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত Le 
হবে, সেখানে তারা থাকবে চিরকাল, তাদের জন্যে ie পনি, টি 


থাকবে পৃতপবিত্র (সংগী ও) সংগিনীরা, (সর্বোপরি) [2 ছি ০8013 
আমি তাদের এক চির স্নিগ্ধ ছায়ায় প্রবেশ করিয়ে ১০ tf 3 nls VI 


ADD SLULS গু ১৮ 


দেবো। 4১463 ৮৪5০39১85০০" 019) 


৫৮. অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের নির্দেশ 
দিচ্ছেন, তোমরা আমানতসমূহ তাদের (যথার্থ) 0, ০৮০১5 fot 


মালিকের কাছে সোপর্দ করে দেবে, আর যখন 7 ঢ nz 
মানুষের মাঝে (কোনো কিছুর) ব্যাপারে তোমরা বিচার ৩1৩71 ০৫ 1225 


ফয়সালা করো তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে * 287 {* 
করবে; আল্লাহ তায়ালা তার মাধ্যমে ফোর ভিডি ০6০1০520101, ১৩০৪১ 


A Af FA তা 
be Ab Ls আল্লাহ 61505 ০০ র্‌ 31.5 


৫৯. হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর - 

আনুগত্য করো, আনুগত্য করো (তীর) ৬ 2 Ce BES NEED bee 
এবং সেসব লোকদের, যারা তোমাদের ~ 

দায়িতৃপ্াপ্ত, অতপর কোনো ব্যাপারে তোমরা রি ০5241 ৮5422112৯ 
একে অপরের সাথে মতবিরোধ করো, তাহলে সে 8) ০১৭৪ ADAGE 
বিষয়টি (ফয়সালার জন্যে) আল্লাহ তায়ালা ও তীর - 2141 রে ৪5৫ (৮০১০০ ul 
রসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও, যদি তোমরা 4810 

আল্লাহর ওপর এবং শেষ বিচার দিনের ওপর ঈমান *. পা 

এনে থাকো! (তাহলে) এ (পদ্ধতিই) হচ্ছে বিরোধ 

মীমাংসার) সর্বোৎকৃষ্ট উপায় এবং পরিণামের দিক 

থেকেও (এটি) হচ্ছে উত্তম পন্থা । 


৬০. (হে নবী,) তুমি কি তাদের (অবস্থা) দেখোনি 

যারা মনে করে, তারা সে বিষয়ের ওপর ঈমান 

এনেছে যা তোমার কাছে পাঠানো হয়েছে এবং তার 19 

ওপরও ঈমান এনেছে, যা তোমার আগে নাযিল 

করা হয়েছে, (কিন্তু বিচার ফয়সালার সময় আমার ৮21 তত ATTA IA 
7৮8৯ EE ৩550451 
ফয়সালা পেতে চায়, অথচ এদের নির্দেশ দেয়া ত 
হয়েছিলো তারা যেন এ (মিথ্যা মাবুদ)-দের অস্বীকার bay: by uf sx 655 


LT elo SLs a a3 ০0581 


Ao PLA 


৬১. এদের যখন বলা হয়, আল্লাহ তায়াল তার টির SE font EEE SE BS 


রসূলের ওপর যা কিছু নাযিল করেছেন তোমরা JC 41151125517515 


পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত *% ৯৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


তার দিকে (ফিরে) এসো, তখন তুমি মোনাফেকদের 
দেখবে, এরা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে তে 


৬২. অতপর তাদের কৃতকর্মের কারণে যখন তাদের ,* « দু” ডু ০2, RE “ ? 
ওপর কোনো বিপদ- নত এসে পড়ে, (তখন এদের 2 i Bok 
অবস্থাটা) কি হয়? তারা তখন সবাই তোমার কাছে wl 

(ছুটে) আসে এবং আল্লাহর নামের কসম করে আমরা রর 

তো কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছুই চাইনি। ইত 


৬৩. এরা হচ্ছে সেসব লোক যাদের মনের ভেতরে কি চারি Ei ghee 
নি 48 ME এল, 
(অভিসন্ধি) আছে তা আল্লাহ তায়ালা জানেন, তাই 2553 | ad sf 


তুমি এদের এড়িয়ে চলো, তুমি এদের ভালো উপদেশ দু? ৪ 108 31০০9 ৮৪০ (১১১০1 
দাও এবং তাদের এমন সব কথা বলো, যা তাদের না রে 
অন্তরে পৌছে যায়। © bl Y 5 | 


৬৪. আমি যখনই (জনপদে) কোনো রসূল পাঠিয়েছি, 1 
তাকে এ জন্যেই পাঠিয়েছি যে, আল্লাহর নির্দেশ 5১০65131০৯১ ০4১05 
অনুযায়ী তার আনুগত্য করা হবে; ভালো হতো এরা “31 রা! চি 175 
যখনি নিজেদের ওপর কোনো যুলুম করবে, তখনি 7 ০. টা রি ঠা রর 
তারা তোমার কাছে (ছুটে) আসবে এবং নিজেদের Ea Eee 441 এট, Ios 
কৃতকর্মের জন্যে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা ZA এ Ef cz DAD 
করবে এবং রসূলও (তাদের জন্যে) ক্ষমা চাইবে, ৪১০৯১) 1019 ul 9635) ০911 
তাহলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও 

অতীব দয়ালু হিসেবে (দেখতে) পেতো! 


ADW cp UL AD ADL পাপা 


৬৫. (হে নবী,) তোমার মালিকের শপথ, এরা এ নি 
কিছুতেই ঈমানদার হতে পারবে না, যতোক্ষণ নাতারা ১০ টি কের 


তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে 4 y= পল 
(শৈর্তহীন রর DU ths Ne 
ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে কোনো 9৮৮79 ০৯০১ ০০ ১৯৮৯০ 
দ্বিধাদ্বন্দ্‌ থাকবে না এবং তোমার সিদ্ধান্ত তারা ” ah Rs 
সর্বান্তকরণে মেনে নেবে। ৪০৮ 


৬৬. আমি যদি তাদের ওপর এ আদেশ জারি করতাম 1৯17 হা 
যে, তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা [ lof gL - ও 


তোমরা নিজেদের ভিটেমাটি ছেড়ে বের হয়ে যাও, ৮0১০519৯০12 AS 
(তাহলে) তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা ০ 2 ER নি 
করতো, যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি ৮৬99-৮৮-81 522০ 

তারা মেনে চলতো, তবে তা তাদের জন্যে অবশ্যই * ০ দু । ৮৯ 74 ৮৯৮৯৪ বন 
কল্যাণকর হতো এবং (তাদের) মানসিক স্থিরতাও x 1১০ ul 5 3 ge le 175 


(এতে করে) মযবুত হতো! ৫12৫ + ৬৪? 


৬৭. এমতাবস্থায় আমিও আমার পক্ষ থেকে তাদের SU 
বড়ো ধরনের পুরস্কার দিতাম, 


পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত ৯৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


রি 


৬৮. (উপরন্তু) আমি তাদের সরল পথও দেখিয়ে ou 2০ bye যা 


তাম! 


৬৯. যারা আল্লাহ তায়ালা ও (তার) রসূলের আনুগত্য - - AME ESL G 8 ns 
করে, তারা (শেষ বিচারের দিন সেসব) পুণ্যবান ET Al Een 
মানুষদের সাথে থাকবে, যাদের ওপর আল্লাহ তায়ালা A Az ০) পা পার cA দু 
নেয়ামত বর্ষণ করেছেন, এরা (হচ্ছে) সকল নবী, ors os gel SST ca 


2 


(আরো) যারা (নবুয়তের) সত্যতা স্বীকার করেছে, 2০010144855 এ এ 
(আল্লাহর পথে জীবন উৎসর্গকারী) শহীদ ও অন্যান্য cosa 51০9119 ৩০৪৭32119 


নেককার মানুষ, সাথী হিসেবে এরা সত্যিই উত্তম! és; এএগা ৫ রে 


৭০. এটা (মানুষদের প্রতি) আল্লাহ তায়ালার (বিরাট) ৪11 4 লি 
অনুখহ, (কোনো কিছু) জানার জন্যে আল্লাহ তায়ালাই ও 6 CAL dl 349,491 ০0381 এ, 
যথেষ্ট! 


৭১. হে ঈমানদাররা, (শত্রুর মোকাবেলায়) তোমরা * চাট 
তোমাদের প্রতিরক্ষা (ও প্রস্তুতি) অব্যাহত রাখো। 2362 ds 1921 00225 


দলে দলে বিভক্ত হয়ে, কিংবা সবাই একসংগে শেক্রর 
মোকাবেলা) করো । 9৯ 1955)1 2 এ টা 19550 


৭২. অবশ্যই তোমাদের মধ্যে এমন (মোনাফেক) “০১০৮5 2+ 

লোক থাকবে, যে (যুদ্ধের ব্যাপারে) গড়িমসি করবে, ule wr uls 
তোমাদের ওপর কোনো বিপদ-মসিবত এলে সে ৪4০৫ ০:2৫ Bh BKB hes aie 
বলবে, আল্লাহ তায়ালা আমার ওপর বড়ো অনুগ্রহ tb af Sf ৩5 ০ ০৮০০৮ 


করেছেন, (কেননা) আমি সে সময় তাদের সাথে শর 
ছিলাম না। 91০ ৮৪০ ld} 3 


৭৩. আর যদি তোমাদের ওপর আল্লাহ তায়ালার অ4*2-4 4 ১৯27৫ 

পক্ষ থেকে (বিজয়ের) অনুগ্রহ আসে, তখন সে wll df 52 023 Ll 5 
(এমন সম্পর্কবিহীনভাবে কথা) বলে, যেন তার সাথে ॥ পর্পা্চ ভভ পপ ০/০ A পক ৯52৭ দু A 
তোমাদের কোনো রকম বন্ধুতুই ছিলো না, সে (তখন) টল ৪১৪০ 439 ন ৩০৪০৬ 
বলে, কতোই না ভালো হতো যদি আমি তাদের Nii Nai Nor DAS 
সাথে থাকতাম, তাহলে (আজ) আমিও অনেক বড়ো ole 1) 9509১ ৮৪০ ০০৮ 
সফলতা অর্জন করতে পারতাম! 


৭৪. যেসব মানুষ পরকালের বিনিময়ে এ পার্থিব 7১27? টা? 
জীবনকে বিক্রি করে দিয়েছে, মানুষের উচিত আল্লাহ 9১ জে এ ৩:৮০ 4363 
তায়ালার পথে (তাদের বিরুদ্ধে) লড়াই করা, যে [9% ও 1১17) 
আল্লাহর পথে লড়াই করবে সে (এ পথে) নিহত হবে oe ০০৩৮০ ৭১ 
কিংবা সে বিজয় লাভ করবে, (উভয় অবস্থায়ই) আমি ১৮০১ ০৯491 ০৬৫১ 401 Jas ও 
তাকে বিরাট পুরস্কার দেবো Ee 

© 0০১821১৯14০ 


টি পর পাপা 


৭৫. তোমাদের এ কি হয়েছে, তোমরা আল্লাহর পথে Sl Jes BOLE ১৫০1 9 
সেসব অসহায় নর-নারী ও (দুস্থ) শিশু সন্তানদের ” AA SRL RDA 
(বীচাবার) জন্যে লড়াই করো না, যারা (এই বলে) ১31551450৩০ aiid 


ফরিয়াদ করছে, হে আমাদের রব, যালেমদের এই ছা AN BAD Aris A 
জনপদ থেকে তুমি আমাদের বের করে নাও, i ০9798 i ad 91৩)549 


Lf AB 25 ০৩০ ors CS 


পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত %৯৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
অতপর তুমি আমাদের জন্যে তোমার কাছ থেকে 

একজন অভিভাবক বানিয়ে দাও, তোমার কাছ থেকে 

আমাদের জন্যে একজন সাহায্যকারী বানিয়ে দাও! 


৭৬. যারা ঈমান এনেছে, তারা (সর্বদা) আল্লাহর পথে 0598 KSA 4A Te 

যুদ্ধ করে, আর যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার cal ys “৪9 191 ৬৪০৪7] 

করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের পথে, , 572 

অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা- ds ৩ ‘hie 

চামুন্ডাদের বিরুদ্ধে, অবশ্যই শয়তানের ষড়যন্ত্র একান্ত ₹ ৮৮ 81121219105 ১61 

দুর্বল। দা দির 
152১5 005 went i) 


্ নবী, মি কি তাদের দিকে তাবি 
মেতে হি গানে 5০১3014195০ 


তোমরা (আপাতত লড়াই থেকে) নিজেদের হাত 28515] নি 
গুটিয়ে রাখো, (এখন শুধু) নামায প্রতিষ্ঠা করো be 97 রর 019 9 এ 


যাকাত প্রদান করো (তখন তারা লড়াই করার জন্যে |$ 2] ৯৮০ ০ Lc 

অস্থির হয়ে পড়েছিলো, অথচ) যখন (সত্যি সত্যিই) 945 Az Az ০৮ ০9৬৪ 2 
তাদের ওপর লড়াইর হুকুম নাযিল করা হলো (তখন) TASS SUN ০৯535 
এদের একদল লোক তো (প্রতিপক্ষের) মানুষদের £ তির AR 
এমনভাবে ভয় করতে শুরু করলো, যেমনি ভয় শুধু ৮1154) Ger 42191 4/1 


আল্লাহ তায়ালাকেই করা উচিত; কিংবা তার চাইতেও (22০ ৰ" 
বেশী ভয়! তারা বললো, হে আমাদের রব, তুমি 05১০9 ০ JEU Ele Sie 


আমাদের ওপর যুদ্ধের হুকুম (এতো তাড়াতাড়ি) ।-* এ - fl 
জারি করতে গেলে কেন? কতো ভালো হতো যদি চা IE ১ Jf dt 


তুমি আমাদের আরো কিছুটা অবকাশ দিতে? (হে ME EE 0০5 


নবী,) তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত ১2০ ৯৮০ 5 বনি 


সামান্য; যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) ভয় করে, তার €) © ১৯১ ০০৮৮ 
জন্যে পরকাল অনেক উত্তম, আর (সেই পরকালে) 
তোমাদের ওপর কণামাত্রও যুলুম করা হবে না। 


৭৮. তোমরা যেখানেই থাকো- তোমাদের *44 + *- 
নাগাল পাবেই, cf নিব দুর্গেও 2128198- 


DA dl ADD A, A DAD 


থাকো (সেখানেও মৃত্যু এসে হাযির হবে। এদের * ou 
অবস্থা হচ্ছে), যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ ** ols ৪৩ (০ 


করে তখন তারা বলে, (হ্যা) এ তো আল্লাহর পক্ষ CA ঠ 1৯৯ 
থেকেই এসেছে, অপরদিকে যখন কোনো ক্ষতি (ও ০9: x Sede ly য় রি 
অকল্যাণ) তাদের স্পর্শ করে তখন তারা বলে, এ ‘9 ce 300 13 28 Bo ote 
(সব) তোমার কাছ থেকেই এসেছে, তুমি (তাদের) A Aw Bo Ao 
বলে দাও, (কল্যাণ-অকল্যাণ) সব কিছুই আল্লাহর EEE JU. gic oe BH 
পক্ষ থেকে আসে; এ জাতির হয়েছে কি, এরা মনে LL ASEAL LAD ood 
হয় কথাটি বুঝতেই চায় না। 


৭৯. যে কল্যাণই তুমি লাভ করো (না কেন, 
মনে রেখো), তা আল্লাহর পক্ষ থেকেই আসে, 
আর যেটুকু অকল্যাণ তোমার ওপর আসে 
তা আসে তোমার নিজের কাছ থেকে; 


পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত ৯৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


আমি তোমাকে মানুষদের জন্যে রসূল বানিয়ে 
পাঠিয়েছি; আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তায়ালাই 
যথেষ্ট । 


৪ সূরা আন্‌ নেসা 
LADS পাট 1 AAs 


440 58৫2, 39০) 27511 Lf 


ZA তা 


© 1৯৪০ 


৮০. যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে (যেন) 
আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি (এ আনুগত্য 
থেকে) মুখ ফিরিয়ে নেয়, (মনে রেখো) তাদের ওপর 
আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি । 


০:51 £6 38 ৫421 2৬৫০০ 


FA পা এ ANNA: পল 


© 16০৯০ ose SLMS dS 


৮১. তারা বলে, (আমরা তোমার) আনুগত্য (স্বীকার 
করি), কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে 
সরে যায়, তখন তাদের একদল লোক রাতের বেলায় , 
একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই 
সলাপরামর্শ করে; তারা (রাতের বেলায়) যা শলা 


লিখে রাখছেন, অতএব তুমি এদের এড়িয়ে চলো এবং 


শুধু আল্লাহ তায়ালার ওপরই ভরসা রাখো, অভিভাবক 
হিসেবে তো আল্লাহ তায়ালাই যথেষ্ট! 


5৩৯টি 


2 
৮ 7১-০০০৩৭৪ -০ Dh ০০ তা 


4819 


MAB তা পাপা 


© 9 345 YL Ee 555 


APA A 


৮২. এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? 
এ (গ্রন্থ)-টা যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো 
কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা 
অনেক গরমিল (দেখতে) পেতো । 


54 313.05 37553 Sl 
3১2১1551932 ৭ pk ০১০৩০ 


ZA তা 


912০ 


৮৩. এদের কাছে যখন নিরাপত্তা কিংবা ভয়জনিত 
কোনো খবর আসে, তখন (সত্য মিথ্যা যাচাই না 
করেই) এরা তা প্রচার করে বেড়ায়; তারা যদি এ 
বিষয়টা (আল্লাহর) রসূল এবং তাদের দায়িতৃপ্রাপ্ত 
ব্যক্তিকে জানিয়ে দিতো, তাহলে এমন সব লোকেরা 
তা জানতে পারতো, যারা তাদের মধ্যে থেকে 


০3941991০৪১ ০৯৪ঠ5 
০১৮১৫115425 


dL ee Yl ds 


A Dhar wb ৮9 / পা L(A ADNAN তালা 6১০ (চিতা ভি া 


সেই খবরের যথার্থতা যাচাই করতে পারতো; Re MUS TT 


তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ না থাকতো, তাহলে 
(এ প্রচারণার ফলে) হাতেগোনা কিছু লোক ছাড়া 
তোমরা অধিকাংশই শয়তানের অনুগত্য করতে! 


IAD ৮০ -9৯পাতে (THAN 


94681 0৮8 8৬ 2595 


৮৪. অতপর (হে নবী), তুমি আল্লাহর পথে লড়াই 
করো, তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যেই দায়ী 
করা হবে, তুমি মোমেনদের (আল্লাহ তায়ালার পথে 
লড়াই করতে) উদ্বুদ্ধ করতে থাকো, সম্ভবত আল্লাহ , 
তায়ালা অচিরেই কাফেরদের শক্তি চূর্ণ-বিচূর্ণ করে 
দেবেন; আল্লাহ তায়ালা শক্তিতে প্রবল, শান্তিদানে 
তিন কঠোরতর। 


11208০4০৮৮0 0086 
০৮ AD Woes পাও পা ঠা 
সি os ১০১5 445 
25, 19০5591০০০৪ of 


প্রা ZA 


৪ Le SH CU of 


৮৫. যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ 
করে, তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে, 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ৯৯ 


AAU BNA GOD NIU Gs, bs রে ৪৫5 Az 


৫৬০ ৩১০১ ৬4৭ 2৯৬৪ (583 ৬০ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে 
সুপারিশ করবে, (তার সৃষ্ট অকল্যাণেও) তার অংশ 
থাকবে, আল্লাহ তায়ালাই হচ্ছেন সকল কাজের একক 
নিয়ন্ত্রণকারী । 


TU ALD ZU কতা পারা ASAD ৯ পাশা 


0১০4 ০৫ Be LUG ০6৯৪ ০29 


৮৬. যখন তোমাদের (সালাম বা অন্য কিছু) দ্বারা 
অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতেও 
উত্তম পন্থায় তার জবাব দাও, কিংবা ততোটুকু ফেরত 
দাও, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছুর হিসাব 
রাখেন। 


60 


ah ৩9৯ 


৮৭. আল্লাহ তায়ালা (মহান সত্তা)- তিনি ছাড়া 
(দ্বিতীয়) কোনো মাবুদ নেই; অবশ্যই তিনি 
কেয়ামতের দিন তোমাদের এক জায়গায় জড়ো 
করবেন, তাতে কোনো রকম সন্দেহ নেই; আর এমন 
কে আছে যে আল্লাহ তায়ালার চাইতে বেশী সত্য 
কথা বলতে পারে? 


[741৫2228101 


Doh Acs RAE ALE 


০3০০ a3 42 জি 2৯৪11 
টি 


৮৮. একি হলো তোমাদের! তোমরা মোনাফেকদের 
ব্যাপারে দু'দল হয়ে গেলে? (বিশেষ করে) যখন 
আল্লাহ তায়ালা তাদের কৃতকর্মের জন্যে তাদের 
ওপর অভিশাপ নাযিল করলেন; আল্লাহ তায়ালা 
যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন তোমরা কি তাদের 
সঠিক পথে আনতে চাও? (বস্তুত) আল্লাহ তায়ালা 
যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্যে কোনো পথই 
(খুঁজে) পাবে না। 


uf ১308, 52 


201 018 ৯০৮2/ 02 ৮:19328 


ZA coi < Ad 


৪ Jim 4 055 ০ 


৮৯. তারা তো এটাই কামনা করে যে, তারা যেভাবে 
কুফরী করেছে তোমরাও তেমনি কুফরী করো, অতপর 
তোমরা উভয়ে একই রকম হয়ে যাবে, কাজেই তুমি 
তাদের মধ্য থেকে কাউকে নিজের বন্ধুরূপে গ্রহণ 
করো না, যতোক্ষণ না তারা আল্লাহ তায়ালার পথে 
নিজেদের ভিটেমাটি ত্যাগ না করবে, আর যদি 
তারা এ কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে 
তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং 
(শত্রুদের সহযোগিতা করার জন্যে) তাদের হত্যা 
করবে, তাদের মধ্য থেকে কাউকেই তোমরা বন্ধু ও 
সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। 


পর £৯ পি /৯ টি পাপ ও / পটি পাপ, ds “ALPINA 


0305515560৫ 0% 51555 
NA DISS I 27 
1100.4 ০৮০ 1১2 
৬৮০৯৪ 95$-8 
bs et চা YS SELES 


ZA পা শার্ডে 


© y=) 


৯০. অবশ্য তাদের কথা আলাদা যারা তোমাদের সাথে 
চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত 
হবে, আবার (তাদের ব্যাপারও নয়-) যারা তোমাদের 
সামনে (দ্বিধাগ্রস্থ অন্তর নিয়ে) আসে, তাদের অন্তর 
তোমাদের সাথে (যেমনি) লড়াই করতে বাধা দেয়, 
(তেমনি) নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই 
করতে বাধা দেয়; আল্লাহ তায়ালা যদি চাইতেন তিনি 


£৯ ৮0 পাঠ পা 


A, [5841 0522 AY 


A DASA SB LAW ৯ পাঠিত 
০০১৩৮০৪গ 9 0০০ পক 
০০ চিন 8০9 8৯ শর্ট AZADA DD 


Ot HSE ০239৩ 


A PAze NoDeBcamh, o> Mae £ ০৮৯৫ 


তোমাদের ওপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন, ০৮০1 ৮৪০4 wf sli 919 ৮৮৪০ 25 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত 


*% ১০০ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই * 4 ES ৪ 
করতো, অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা ES 5 ০৮৫9158 


হয়ে যায়, লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের ক on বুদ 2 ক ক 
কাছে (শান্তি ও) সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের lt ০০119819০96 
বিরুদ্ধে অভিযানের কোনো পন্থাই আল্লাহ তায়ালা মারে কারার রানে 
তোমাদের জন্যে (উনুক্ত) রাখবেন না। © ১০৮৮ ০০ পি af ০ ০৪ 


৯১. অচিরেই তোমরা আরেকটি দল পাবে, যারা ॥A/ ০ টিনা 
তোমাদের দিক থেকে (যেমন) শান্তি ও নিরাপত্তা uf 9532)7 ০৪১1993 রন 

পেতে চায়; (তেমনি) তারা তাদের নিজেদের জাতির ৩০ দু ৪ পদ | দিতির ৪ 2 ABA 
কাছ থেকেও নিরাপত্তা পেতে চায়, কিন্তু এদের যখনি 19১) LS se 95 19-79-৮918 


কোনো বিপর্যয়ের দিকে ডাক দেয়া হবে, তখন সাথে *1 4175 ১07 ০ 8০7,11 
’ lose Li 
সাথেই তারা তার মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হবে, এরা ০৮ 1৮2 | এ 


যদি তোমাদের (সাথে যুদ্ধ করা) থেকে সরে না ০০০৯৫ 
কাদের বোকা ০ 1702222শ 


পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে, RI 
ং i ০১৪ 40৭1 
তাহলে তাদের রে বন এ র্ 
করবে এবং (বিদ্রোহের জন্যে) তাদের তোমরা হত্যা [212 ৫০৪] [ESSE এডি 
করবে; (মুলত) এরাই হচ্ছে সেসব লোক, যাদের রড রে ছিরে 
ওপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। OL Ll ০4০০ ০৬৯০ ৮ 


৯২. এটা কোনো ঈমানদার ব্যক্তির কাজ নয় যে, ₹ ১০4৯০ Az 
সে কোনো ঈমানদার ব্যক্তিকে হত্যা করবে, অবশ্য yt ০০ uf ৬০৪০] 92109 


ভুলবশত করে ফেললে তা ভিন্ন কথা, যদি কোনো ৮ + পু গন ভারি হো SACLE 
(ঈমানদার) ব্যক্তি আরেকজন ঈমানদার ব্যক্তিকে ভুল Ay Sit 25 ভাত 
করে হত্যা করে, তাহলে (বিনিময় হিসেবে) সে চড় ০ আদ টু কা 
একজন দাস মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির Yad dr 72855 Lele 2) 
পরিবার-পরিজনকে (তার) রক্তের মূল্য পরিশোধ এ ৯ - 87555 2 
করে দেবে, তবে (নিহত ব্যক্তির) লোকেরা যদি 9 [55০2৩ ut 330-2 এ 
(রক্তমূল্য) মাফ করে দেয় তবে তা আলাদা; এ- 2৩ পরলে LA Aci ১০৩৮৮ ৯০৭ 
(নিহত) ঈমানদার ব্যক্তি যদি এমন কোনো জাতির 9৮০8 45) 3 ys ৩৮০০ FIA 
(বা গোত্রের) লোক হয় যারা তোমাদের শত্রু এবং 

সে (নিহত ব্যক্তি) মোমেন হয় তাহলে (তার বিনিময় 

হবে) একজন মোমেন দাসের মুক্তি; অপরদিকে সে ০ 

(নিহত) ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ £ 

হয়ে থাকে, যাদের সাথে তোমাদের কোনো সন্ধি 

চুক্তি বলবত আছে, তবে তার রক্তের মূল্য আদায় এ 

করার (সাথে) একজন ঈমানদার দাসের মুক্তিও 

(অপরিহার্য), যে ব্যক্তি (মুক্ত করার জন্যে কোনো এ 

দাস) পাবে না, (তার বিধান হচ্ছে) ক্রমাগত দুই 

মাসের রোযা রাখা, (এটা হচ্ছে) আল্লাহ তায়ালার 

পক্ষ থেকে (এই গুনাহর) তাওবা, আল্লাহ তায়ালা 

সর্বজ্ঞ, কুশলী । 


৯৩. যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদার গত ৮ পুর পআততর্ী = 2০ NDAD Ac 
ব্যক্তিকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে 591১৯1০০৯৮০ ০৩9০ ০৪০59 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ক ১০১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
জাহান্নাম, সেখানে সে অনন্তকাল থাকবে, আল্লাহ্‌ ++” ০4১ টে 
তায়ালা তার ওপর ভীষণ রুষ্ট হন, তাকে তিনি লানত 4৯-০ 441 ০5891581921 ক 


দেন, তিনি তার জন্যে যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে 2A এল পৰ তত গতৰ" 
রেখেছেন। li © bebe 0165 এ ০০9 29 


৯৪. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন আল্লাহ্‌ ”$ ” 20451411" * | 
ইহ সহে বলে) রতয় জের হব ত 7 BLL Aga 
(সবকিছু) যাচাই বাছাই করবে, কোনো ব্যক্তি যখন *"]।"1"3% < 

তোমাদের সামনে (শান্তি ও) সন্ধির প্রস্তাব আল ANE YS ed 21 এ 


Ape Nat টিপ 


টা j Ld Sf 
নও, তোমরা তো বৈষয়িক জীবনের (স্বার্থ) সন্ধান i a ০ 11 


করো, আল্লাহ তায়ালার কাছে অনায়াসলভ্য সম্পদ 3:56299118 1০৬ ০09৯5 
প্রচুর রয়েছে । তোমরাও আগে এমনই ছিলে, অতপর Awa ০৪ এ ৪১০ ১ রী 
আল্লাহ্‌ তায়ালা তোমাদের ওপর অনুগ্রহ করেছেন, ৬ SUS Bs SU auf 
তোমরা যা কিছুই করো আল্লাহ তায়ালা অবশ্যই সে তি 22217 
ব্যাপারে সম্যক অবগত আছেন । HA লা ক APANG a 


A 
~~ 
[] 


৪1৮৮৯ ০91০৫ 
৯৫. মোমেনদের মাঝে যারা কোনো রকম (শারীরিক) ”*, 2] ১৯৪] ন 
অক্ষমতা না থাকা সত্তেও (ঘরে) বসে থেকেছে, আর ৬৯ sol ors 096: ১৭ 


যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তায়ালার ($ ০৭০-৬-₹-৮]| 75] Lt 
পথে জেহাদে অবতীর্ণ হয়েছে- এরা উভয়ে কখনো ঢল টিটি রঃ ৩ গে 
সমান নয়; (ঘরে) বসে থাকা লোকদের তুলনায় 0) os 264 es 
(ময়দানের) মোজোহেদদের- যারা নিজেদের জান টি 

মাল দিয়ে আল্লাহ তায়ালার পথে) জেহাদ করেছে- ell de “nt 


আল্লাহ তায়ালা তাদের উঁচু মর্যাদা দান করেছেন, শপ Bo 
(ময়দানের জেহাদ তখনো ফরয ঘোষিত না হওয়ায়) 24 ৩০১১৫৪৮৪৯১১ ০৪৬৮৪] 


এদের সবার জন্যেই আল্লাহ তায়ালা উত্তম পুরস্কারের { ” ৩৪৯৮ 281 05 ~~ 
ওয়াদা করেছেন; (তবে) আল্লাহ তায়ালা (ঘরে) Gon ঞ EE cA 


বসে থাকা লোকদের ওপর (সংগ্রামরত ময়দানের) © Labs 1১1 ৬ ১৯] 
মোজাহেদদের উৎকৃষ্ট বিনিময় দান করেছেন। 


৯৬. (এই) মর্যাদাসমূহ স্বয়ং আল্লাহ তায়ালার পক্ষ 281 7122 ৮৫575 (8800 2৬ ৩2 
থেকেই, এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া, আল্লাহ ভিড রি নেনে 
তায়ালা বড়ো ক্ষমাশীল ও অতীব দয়ালু । © (৮১৯)1)982 


৯৭. যারা নিজেদের ওপর যুলুম করেছে ফেরেশতারা €% *1।৩৩৮ক ৫৭ 

তাদের মওতের সময় যখন তাদের জিজ্ঞেস করবে, 92511172896 0801 ot 

(বলো তো!) সেখানে তোমরা কিভাবে ছিলে? তারা 

বলবে, আমরা দুনিয়ায় দুর্বল (অক্ষম) ছিলাম; 

ফেরেশতারা বলবে, কেন, (তোমাদের জন্যে) আল্লাহর 

এ যমীন কি প্রশস্ত ছিলো না? তোমরা ইচ্ছা করলে এ 

হিজরত করে যেখানে চলে যেতে পারতে, (আসলে) 51571215115 ?212 4৭1 
5 [iS রি + 

এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল জাহান্নাম; = = ed 3000 4৮51544 ০১০ 

আর তা খুবই নিকৃষ্ট আবাস! 81" রা ছি 

পারা ৫ ওয়াল মুহ্ছানাত ++ ১০২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


৯৮. তবে সেসব পুরুষ, নারী ও শিশু সন্তান, ss CZ LAAN 
যাদের (হিজরত করার) শক্তি ছিলো না, কোথাও - - 9521 cs iY 
যাওয়ার কোনো উপকরণ ছিলো না- তাদের কথা 4৯ ১০০ bs SY utd ls 
i LA তা cA Doh পাতি 
© ১৮৮ 90502) 


৯৯. এরা হচ্ছে সেসব লোক- আল্লাহ তায়ালা A -০/৮ ৮৪৯ Aco i 
সম্ভবত যাদের (গোনাহসমূহ) মাফ করে দেবেন, ৮22 2801 452 9 
অবশ্যই আল্লাহ তায়ালা গুনাহ মোচনকারী ও পরম ERO. BE 
ক্ষমাশীল ৷ © 5 19০ 401 0149 


১০০. আর যে কেউই আল্লাহ তায়ালার পথে হিজরত নে 
ভিত ৬১০০৭ ০৪ 


অগণিত ধন-সম্পদ পেয়ে যাবে; যখন কোনো ব্যক্তি "2৮427 JOE TEM yf 
আল্লাহ তায়ালা ও ভার রসূলের উদ্দেশে হিজরত TT RR ১১ 
করার জন্যে নিজ বাড়ী থেকে বের হয় অতপর 4] 7241 FH ০44 Cc 
এমতাবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে 929০ ed বি হিতে রিতা 
তার (অপূর্ণ হিজরতের) পুরস্কার দেয়ার দায়িত্‌ আল্লাহ Essa ৮59 0৪৬ ০০ nwt 
তায়ালার ওপর; আল্লাহ তায়ালা বড়ো ক্ষমাশীল ও bi CC রি (পা এ 

পরম দয়ালু। 91০১)1992 21 052,41 


Acc পা 


১০১. তোমরা যখন সফরে বের হবে, তখন তোমরা * ৮৮1 ” শা? 
যদি তোমাদের নামায সংক্ষিপ্ত করে নাও তাতে LEE Gaal SNS 2 


রে Aa 


তোমাদের ওপর কোনোই দোষ নেই; তোমাদের যদি ofS Lal Ce 573 ০0055 


এ আশংকা থাকে যে, কাফেররা (নামাযের সময় ৮ 15. LA ০২৫০2 
আক্রমণ করে) তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, ০1, ১198০ 0501 ০০ ul ts 
তাহলে (তোমরা সতর্ক থেকো), নিসন্দেহে কাফেররা SAD Bo ADS ADs cA 

হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন ৷ © Gaze 1968 LO 1G 2 ji 


১০২. (হে নবী,) তুমি যখন মুসলমানদের মাঝে নোভা 
ই ০০ ০825% 


(ইসস জন্যে (নামাযে) দাড়াবে, তখন যেন 19১19 Slee ros Lb xl 
তাদের একদল লোক তোমার সাথে (নামাযে) দীড়ায় ons ০ তি 
এবং তারা যেন তাদের অস্ত্র সাথে (নিয়ে সতর্ক) 199:৮15 1305 3b aif 
রাখে; অতপর তারা যখন (নামাযের) সাজদা সম্পন্ন 

করে নেবে তখন তারা তোমাদের পেছনে থাকবে, uy isk wil ss 


দ্বিতীয় দল- যারা (তখনো) নামায পড়েনি তারা 2 দা 
তোমার সাথে এসে নামায আদায় করবে, (কি 1৯৮19 4০15 + ০ 


সু সর্বাবস্থায়ই) তারা যেন সতর্কতা অবলম্বন করে ০২০15 ১9 ০০৯০৮৮9৮৯৭৬ 
এবং সশস্ত্র (অবস্থায়) থাকে, (কারণ,) কাফেররা * RL: ALND BRERA KBE 


তো এ (সুযোগটুকুই) চায়, যদি তোমরা তোমাদের = ৪9155911958 
মালসামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান i UE Ge PE A Sf 
হয়ে যাও, যাতে করে তারা তোমাদের ওপর _ ৮০9 কুন ls 
(আকস্মিকভাবে) ঝাঁপিয়ে পড়তে পারে; অবশ্য ইতি রি মেরে, 
(অতিরিক্ত) বৃষ্টি বাদলের জন্যে যদি তোমাদের কষ্ট TAD ০৯ ০৯০ লজ ৮০81 

হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও, Cr ASI টিচি ৬০ SES 


পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত * ১০৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


তাহলে (কিছুক্ষণের জন্যে) তোমরা অস্ত্র রেখে দিতে পারো; ADA ১8০ 5৮ 
(অন্তর রেখে দিলেও) তোমরা কিন্তু নিজেদের সাবধানতা টি 19053: ০৮৫০ 197 01 


Bz 


বজায় রাখবে; অবশ্যই আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে ৪12 ক es GHG ০২১8] ৩2410 
এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন। 


১০৩. অতপর তোমরা যখন নামায শেষ করে নেবে, চক 
তখন দাড়িয়ে, বসে এবং তোমাদের শোয়া অবস্থায় 11952308905 1০ 2 


2 [তে AoW 


আল্লাহ তায়ালাকে স্মরণ করতে থাকবে, এরপর যখন * কাছে fe As 
তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন (যথারীতি) “= i 131 নবি 


নামায আদায় করবে, অবশ্যই নামায ঈমানদরাদের = CL CHE 
ওপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরয করা হয়েছে। ৮/-০৪০ প্রা, LA APN 


86585 04 ০০80 ৫ 
১০৪. কোনো (শক্র) দলের পেছনে ধাওয়া করার 


সময় তোমরা বিন্দুমাত্রও মনোবল হারিয়ো না; তোমরা 16750141581 ESS eV 
যদি কষ্ট পেয়ে থাকো (তাহলে জেনে রেখো), তারাও 4৭47৫142. 4? - "দত “৫ 
তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে, ঠিক যেমনিভাবে ৩৫৪৮0৩3৮৯৯5 ০9০1 
তোমরা কষ্ট পাচ্ছো । (কিন্তু) তোমরা আল্লাহ্‌ তায়ালার 4127, 72 NC ৫, 0৮৫৭ 
কাছ থেকে যে জান্নাত) আশা করো, তারা তো সেটা © 565৯৯ Ci ce 033585 


করে না; আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, কুশলী । 6 ১ [54224 


১০৫. অবশ্যই আমি সত্য দ্বীনের) সাথে তোমার 4751 ; ৮ * চু টা 
ওপর এগ্রন্থ নাযিল করেছি, যাতে করে আল্লাহ তায়ালা (5415 ০৮৪1 এ] 12152101 


তোমাকে (ওহী দ্বারা) যা দেখিয়েছেন তার আলোকে 1৩০৮ sts 


Ss বিচার মীমাংসা করতে পারো; € 
(মীমাংসার সময়) তুমি কখনো বিশ্বাসঘাতকদের 2৭ “46 


১০৬. তুমি আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা CAN ও GAD Ls পথু)। এ) ৫ এ [r) 
করো; অবশ্যই আল্লাহ তায়ালা বড়ো ক্ষমাশীল ও ৩৯১ 0. Je ul 18282 
পরম দয়ালু । 


১০৭. যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, 441744" 
তুমি কখনো এমন সব লোকের পক্ষ থেকে কোনো ০১০ cal ১০১৯৪ 
বিতর্ক করো না, অবশ্যই আল্লাহ তায়ালা তাকে ০০০০৬৭৩], ৮৪০৪ 
কখনো পছন্দ করেন না যে পাপিষ্ঠ বিশ্বাসঘাতক। 

GU 0195 


১০৮. এরা মানুষদের কাছ থেকে নিজেদের (কর্ম) 0+£22: খর হা টন 
লুকিয়ে রাখতে চায়, যদিও আল্লাহ তায়ালার কাছ ০১ 4 ৩ ৩০ /9৯৯০৭ 
থেকে তারা কিছুই লুকাতে পারবে না; তারা যখন 17 0১277] 2 

রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলাপরামর্শ করে Be উর ১1-৮৩-৯9৯9 | ০ 


2 


যেসব কথা (ও কাজ) আল্লাহ তায়ালা পছন্দ করেন (7 155 
না, তখনও তিনি তাদের সাথেই থাকেন; এরা যা কিছু 1০31৩ ্ Isl নি 


করে তা আল্লাহ তায়ালা (পুরোপুরিই) পরিবেষ্টন করে 2165 
ছে b= 9০৯ 


১০৯. হ্যা, এরাই হচ্ছে সেসব লোক, দুনিয়ার জীবনে A ADA ৮০১৮ । শী Aon 
(সঠিক জ্ঞানের অভাবে) তোমরা যাদের পক্ষে কথা বলেছো, ১১ wi ig EEN 57১০০) 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত ১০৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
কিন্তু কেয়ামতের দিনে আল্লাহ তায়ালার সামনে কে A 4! 2৮ ৯ ০৪৫ ০৬ পর ৯৭ 
তাদের পক্ষে কথা বলবে, কিংবা কে তাদের ওপর | এল [9৭ ৮৪-০ ul EE we 
সেদিন) অভিভাবক হবে? ZA 8 Azz ০৮০ AD 
( ৪49০2120547 ০৮ 
১১০. যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা (গুনাহ অ 2-১ 8 A442 তনিআ উপ 
করে) নিজের ওপর যুলুম করে, সে আল্লাহ তায়ালার A tS dba Hf fs pm ০০৯ ৮০9 


BD 2A cb নিপা টিপা 


৪০০১3105850 ৩৯3 9 ১32 


Az [তা ০ Az পার্টি শা AD Acs 


১১১. যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করে, সে এর ০৪০৫ ৮৫৪ ০৩ ৮1 ০৮০৫৪ ০০ 
দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করে, আল্লাহ তায়ালা 


SA cob তা শা 


সবকিছুই জানেন, তিনি কুশলী । ৪1৮৮৯1৮5401 UU 
১১২. যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ Ac ৮) ৮৫৮০৮ | / ৮৮ 
করে; কিন্তু সে দোষ চাপিয়ে দিলো একজন নির্দোষ 12[১৫-০০012055 ৮৭ ৮ 
১৬ [ব্যক্তির ওপর, (এ কাজের ফলে) সে (প্রকারান্তরে) 21 ৫ (15 কেশ - 


₹ঘাতিক একটি অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা (0৮৮0০744112 
নিজের ঘাড়ে উঠিয়ে নিলো । 


১১৩. যদি তোমার ওপর আল্লাহ তায়ালার অনুগ্রহ * অব 2-147 হাপাঁত এ ৩ "1 

ও দয়া না থাকতো, তাহলে এদের একদল লোক সা 229 এপ] OGY ঠা? 

তো তোমাকে (প্রায়) ভুল পথে পরিচালিত করেই 71441551725) 5১ 

ফেলেছিলো! যদিও তারা এই আচরণ দিয়ে তাদের © টি 

নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে /$ SOI 

পারছিলো না, (অবশ্য) তাদের এ (প্রতারণামূলক) Fo ১৮ চাট TY 

কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে LE EX ” xl} এ 5] Te wf ০99 

সক্ষম হতো না! (কারণ) আল্লাহ তায়ালা তার 21 জানি এয়ার রোলার চারি নি 
ও (সে গ্রন্থলব্ধ) কলা- কৌশল তোমার ওপর নাযিল hes wis ৮:৪1 ০৫ 51০০9 

করেছেন এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান নির্যাতিত 

শিক্ষা দিয়েছেন, যা কখনো তোমার জানা ছিলো না; © Lake SLL 401 

(আসলেই) তোমার ওপর আল্লাহ তায়ালার অনুগ্রহ 

ছিলো অনেক বড়ো! 


১১৪. এদের অধিকাংশ গোপন সলাপরামর্শের (1 হর 11 5 
ভেতরেই কোনো কল্যাণ নিহিত নেই, তবে যদি কেউ ১” ৬৮ রে ০০ ডি 
(এর দ্বারা) কাউকে কোনো দান-খয়রাত, সৎকাজ ও , | ১০; f ৰ 92695 
85587 এর আদেশ ৩. on d x3 . 
দেয়- তা ভিন্ন কথা; আর আল্লাহ তায়ালার সন্তুষ্টি ul ১০১১ 852 0১ 0৯৪৪ ৩০9 
অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে A 825 
অতি শীঘ্রই আমি তাকে মহাপুরক্কার দেবো। ৪1821১৯1458 395 
১১৫. (আবার) যে ব্যক্তি তার কাছে প্রকৃত হেদায়াত এ ০৪০ ৮ AAA 4৮ টান 
স্পষ্ট হয়ে যাওয়ার পর রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং এ তল 5০৯০০ 05521 0৬৪ ৩৮9 
ঈমানদারদের পথ ছেড়ে (বেঈমান লোকদের) অন্য এ.» ১5১ ০ টনি 


ধরনের নিয়ম-নীতির অনুসরণ করবে, তাকে আমি 4 | ০৮০ sual 
55478 এর ডি 


১৭ | (এর শাস্তি হিসেবে) তাকে আমি জাহান্নামের আগুনে রি 4৪৯ এ 
গৰু | পুড়িয়ে দেবো, (আর) তা কতো নিকৃষ্ট আবাসস্থল! 6 2 ০? 4 548 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত +১০৫ www.alquranacademylondon.org 


পা ALAW ভু 


রা 5 
৯ 

428 
2 ৮৪০০ রদ 


Mob A Aoc2Ac টি 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
১১৬. আল্লাহ তায়ালা (এ বিষয়টি) কখনো ক্ষমা » ,॥-- এ? 225) « 
করবেন না যে, তার সাথে (কোনো কিছুকে) শরীক ১৯৯৭3 13 ১৯৭ 01১৯8 af of 
করা হবে, এ ছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে +। ঠএ ॥// হু ॥- 1৮৯ 
ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেবেন; যে ব্যক্তি 5/ 324 ৩০9৮ %0৭ ৬] SUS ০)9১ Lb 
আল্লাহ তায়ালার সাথে (কাউকে) শরীক করলো, সে ৬৪৬ We asd 

১ SG ৪1৩55 ১1১ ০০ ০৪১ wl 


১১৭. আল্লাহকে ছাড়া এরা (যদি কাউকে ডাকে)- রর ৪৯০৯৪ 
ডাকবে কোনো (নিকৃষ্ট) দেবীকে কিংবা কোনো ৩19 (211314393০202268 5) 
বিদ্রোহী 


5 6 163y Cesk পেলে 


১১৮. (যে এভাবে ডাকে) তাকে আল্লাহ তায়ালা ৮117 A এ 4৮2৬) ০০০ 
অভিশাপ দিয়েছেন। (কারণ) সে (আল্লাহকে চ্যালেঞ্জ 205 ৬০ ১০৯ ৩৯ ৫ Go wh 445 


দিয়ে) বলেছিলো, আমি তোমার বান্দাদের এক চালা রা্যারে 
অংশকে নিজের (দলে শামিল) করেই ছাড়বো । ৪ 159১৯ (৮০১ 


১১৯. (শয়তান আরো বলেছিলো,) আমি অবশ্যই * ৮-১ ০5৪০৬০১ * দু ১৪ 
তাদের গোমরাহ করে দেবো, আমি অবশ্যই তাদের NY 2 


হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা (বাসনা) জাগিয়ে * ০দ₹»2 Neuer 
তুলবো এবং আমি তাদের নির্দেশ দেবো যেন তারা ৮৪০১১91[ rE 9191 wc 


(কুসংস্কারে লিপ্ত হয়ে) জন্তু-জানোয়ারের কান ছিদ্র JU * ৮৮ ৯ বু 
করে, আমি তাদের আরো নির্দেশ দেবো তারা যেন ৩৯৯৭ 4 GH Ts 
আল্লাহ তায়ালার ক বিকৃত করে দেয়; (মূলত) 7 ১29) AS + LAS 

যে ব্যক্তি (এ EE ০৯854 533 ৩৪ 2০13 het 


শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, সে এক +A হি? 
সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে । $ 1৮০0 1১ 


১২০. শয়তান তাদের (নানা) প্রতিশ্রুতি দেয়, তাদের ৮111 ০৩ ৩ পাত ON এআর ৪৩৩ ৩ 
(সামনে) মিথ্যা বাসনার (মায়াজাল) সৃষ্টি করে, আর ৩৮৯০ ০১ ০2৪০9৮৮৫০9৫ ৩৪৪ 
শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া আর ৮৪০ ৩৪ 
কিছুই নয়। 91399 yt 


১২১. ale als HE 09053 ১19) METS ais 
কোনো পদ্থাই (সেদিন) তারা (খুঁজে) পাবে না। 


১২২. অপরদিকে যারা (শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা 
ই উন আন Eo A 


ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক (৪০৭ নিলি 
জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা , go EI ys Ah 
বইতে থাকবে, তারা সেখানে অনন্তকাল অবস্থান 41029, 1৩০11৮3০৪৩০ ১৯১81 
করবে; আল্লাহর ওয়াদা সত্য; আর আল্লাহর চাইতে LATA 

বেশী সত্য কথা কে বলতে পারে? © 54 Ge 3৩০529,85 


১২৩. (কারো ভালোমন্দ যেমন) তোমাদের খেয়াল , , 

খুশীর সাথে (জড়িত) নয়, (তেমনি তা) আহলে ০০1 ১42০2943০০৮ 
কিতাবদের খেয়ালখুশীর সাথেও (সম্পৃক্ত) নয় LAS IRD টা A 

(আসল কথা হচ্ছে), MB V3: 53s dons or Et 
কাজ করবে, তাকে তার প্রতিফল দেয়া হবে, আর সে - 
ব্যক্তি (সেদিন) আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকেই 91১৯০ 4901241 UN ৩৫ এ 53 
তার পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। 


পারা ৫ ওয়াল মুহ্ছানাত + ১০৬ www.alquranacademylondon.org 


A Ti A 


২৪ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
১২৪. (পক্ষান্তরে) যে ব্যক্তি কোনো ভালো কাজ ** ried ALAD Acs 
করবে- নর কিংবা নারী, সে যদি ঈমানদার অবস্থায়ই 9) 3০০৯৫০1০208 ০25 
তা (সম্পাদন) করে, তাহলে (সে এবং তার মতো ”*%5 


Ee) A! শা শটি পা IAD 


অন্য) সব লোক জান্নাতে প্রবেশ করবে, (সেদিন) 09202 519 ৬৮০৪ 9৯9 Tn) 
তাদের ওপর বিন্দুমাত্রও অবিচার করা হবে না। ৪ 8198৫ র্‌ 18 422 


১২৫. তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে & ৮৮৮ ৮1%3 Au A oA 
পারে, যে আল্লাহ তায়ালার সামনে মাথানত করে, 44০৯5 ers b23 ef r5 
(মূলত) সে-ই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি, (তদুপরি) সে 10,7 ৮৮১19 5 
ইবরাহীমের আদর্শেরও অনুসরণ করে; আর আল্লাহ Le ০৯১১1 256019০০০৩9 


তায়ালা ইবরাহীমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন । ৪৬০12 2১১1 28 GSS 


১২৬. আসমান ও যমীনে যা কিছু আছে তার সব 
নি অর জলে, আৱ আল রস ৮৬০৯১১৮1০55 
নি চিঠি সব কিছুই পরিবেষ্টন করে $ 106: = ERAS 


১২৭, (হে নবী,) তারা তোমার কাছে নারীদের 2 ss if Te HESS HE 
ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়, তুমি বলো, আল্লাহ ৪ টে ৬ ০ 


তায়ালা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন, শি 2০০5, rtrd পর 
আর এ কিতাব থেকে যা কিছু তোমাদের ওপর পঠিত 

হচ্ছে, সেই এতীম নারীদের সম্পর্কিত (বিষয়), তিনি Vt 5552 0৮২৫1 
তাদের যেসব অধিকার দান করেছেন যা তোমরা 7 4৭০৭ অঞ্ন 4 214 অ০৫৮22 


শে 


আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের বিয়ে 2 
(ঠিকই) করতে চাও, অসহায় শিশুদের ব্যাপারে LAS টি 


(তোমাদের বলা হচ্ছে) তোমরা যেন এতীমদের 4 ভিডি 


ব্যাপারে সুবিচার কায়েম করো; তোমরা যেটুকু রি 55117 
ভালো কাজই করো, আল্লাহ তায়ালা সে সম্পর্কে _ ১22০8 ৮ 


সম্যকভাবে অবহিত রয়েছেন । a“ 0 ১০৫ ৬০ 1917 29,৮1১ 
Lake 49 915 


ক লাল জলাহ ক বম ন CG LILY 
লো লা পল চন লাস 
শনার নিলে লে সনম হৰত হয সড় দি 22 

(কিন্তু) তোমরা যদি সততা ও তাকওয়া অবলম্বন এ এ রি ৬০ 
করছেন। 


১২৯. তোমরা কখনো (একাধিক) স্ত্রীদের মাঝে AZ AG ROA ০৯৫ দত 
ইনসাফ করতে পারবে না, যদিও (মনে প্রাণে) 92211 GSS Of bil 


তোমরা তা চাইবে, তাই তাদের একজনের A DA 2৮5 
দিকে তুমি এমনভাবে ঝুঁকে পড়ো না, (মনে JUS yee ১১-৮০-০১৯9 
পারা ৫ ওয়াল মুহ্ছানাত +১০৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


হবে) আরেকজনকে তুমি ঝুলন্ত অবস্থায় (রেখে রঃ IE 
দিয়েছে); তোমরা যদি সংশোধন এবং তাকওয়া 1১০4. ol HLS 5 
৪৮278 শলা ৪ (৯১ 1958 0624 ul 19859 


১৩০. (অতপর) যদি তারা একে অপরের কাছ cz Aw Bool ডে 
থেকে বিচি হযে যায, তাহলে আল্লহ তায়ালা তার “১৯ ০2 ১৪ ৯ 4 ৪) ৩9 
ভান্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক 

মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন, আল্লাহ তায়ালা ৪1০০ 2১122 0149 
প্রাচূর্যময় ও প্রশংসাভাজন। 


১৩১. আসমান যমীনে যা কিছু আছে সবই আল্লাহ , ৬1 £12 11 ৪ 111 £ 172 
তায়ালার জন্যে, তোমাদের আগেও যাদের কিতাব ৩১21৬ রা 489 
দেয়া হয়েছিলো, তাদের ও তোমাদের আমি এ ৮ ১০ fl AT 
নির্দেশ দিয়েছিলাম যেন তারা ও তোমরা আল্লাহ * 1152 og 3 045 


তায়ালাকে ভয় করো । যদি তোমরা (আল্লাহকে) 251) 7 CG 

id করো (তাহলে জেনে রেখো), আসমান pl ত “৭ Ades 
ন যা কিছু আছে সব কিছুই আল্লাহ তায়ালার ৬০ el lL wl 

জন্যে; আল্লাহ তায়ালা কারোই মুখাপেক্ষী নন, সব a 

প্রশংসা তার । 91552158201 023, NE 


১৩২. অবশ্যই আসমান-যমীনের সব কয়টি জিনিসের , ,$ 12, বা 
মালিকানা আল্লাহর, অভিভাবক হিসেবে আল্লাহ ৩ এ ১৯৮14 রি 
তায়ালাই যথেষ্ট! ৪ ১59 wl £৫ ১9 


১৩৩. হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় ?:৮৮ ০ 5 DA 2০৯৬ 
(যমীনের কর্তৃত্ব থেকে) তোমাদের অপসারণ করে ৯৮2 ০৮J| feeds চি ৩| 
অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন, এ 
কাজের ওপর আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমতাবান ৷ 91540841১৫2 US): yb 


১৩৪. যে ব্যক্তি এ দুনিয়ার পুরস্কারটুকুই পেতে চায় <4" 41% পু ০৯০ ৮1৮ 
(তোর জেনে রাখা উচিত), আল্লাহ তায়ালার কাছে ET Gr 03) 01252 
তো ইহকাল পরকাল (এ উভয়কালের) পুরঙ্কারই 21712 0 

রয়েছে, আল্লাহ তায়ালা সব কিছু শোনেন এবং সব 2810 ELSE ৩]| 15640 


A শা? রি রা 
কনুই দেখেন । ] 1১৮০০ bao 


১৩৫. হে ঈমানদাররা, তোমরা ইনসাফের ওপর ৮* ৫37225907০8 
(দৃঢ়ভাবে) কায়েম থেকো এবং আল্লাহ তায়ালার ৩০95 19১95 07398 এট 


জন্যে সত্যের সাক্ষী হয়ে যাও, যদি এ (কাজ)-টি *£ 2% 4-4 &৫ 
তোমার নিজের, নিজের পিতামাতার কিংবা নিজের ESE HST HEE ৮05 


আত্মীয় স্বজনের ওপরেও আসে (তবুও তোমরা তা 
পালন করবে), সে ব্যক্তি ধনী হোক কিংবা গরীব ৩৫ ole 2731 AOE 


হোক! (মনে রাখবে) তাদের উভয়ের চাইতে আল্লাহ ২$. 415 

তায়ালার অধিকার অনেক বেশী, অতএব তুমি কখনো =, ১ এ Wi ০ এজ 
ন্যায়বিচার করতে দিয়ে ডের খেয়ালখুশীর অনুদরণ 1৭157 ০1951 ০০০ || 9: 
করো না, যদি তোমরা পেঁচানো কথা বলো কি Ce 1 ০১৪ দি 
(ইনসাফ থেকে) বিরত থাকো, তাহলে (ডি 09555120128 ul নি 
রেখো,) তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ HA 2 
তায়ালা তার খবর রাখেন । @ 1১৯৮৯ 


পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত * ১০৮ www.alquranacademylondon.org 


ন 
+ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


১৩৬. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ঈমান আনো রা দা রি 
আল্লাহর ওপর, তীর রসূলের ওপর, সে কিতাবের 423225 att Gag es 


Le পট 4 


ওপর যা তিনি তিনি তার রসুলের ওপর নাযিল 41 ১ J ০| BETS 
করেছেন এবং সেসব কিতাবের ওপর যা (তিনি তারও CA i রবে মি 


আগে) নাযিল করেছেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালা, ০৮০ 9৮ 0৭ ৩০০5১ ০| ৮৫115 
তার ফেরেশতা তার কিতাবসমূহ, তার নবী রসূল ৮০০ ৮০4, ৮9 
ও পরকাল দিবসকে অস্বীকার করবে, সে অবশ্যই 2135 ED ESL Yl 23 


মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে যাবে! (5) ton SLs IE ০৪১5১ [512 


১৩৭. নিসন্দেহে যারা ঈমান আনলো আবার কুফরী ADL! DD ADS ৰ 
করলো, (কিছু দিন পর) আবার ঈমান আনলো, IAEA tl ০8011 ৩1 


৮০ তা ৯ ঢু AD AD cA ডে ALi আহ 


এরপর (সুযোগ বুঝে) আবার কাফের হয়ে গেলো, ৬৮ LEILA TS IBIS 9S 
এরপর কুফরীর পরিমাণ তারা (দিনে দিনে) বাড়িয়ে ff ZA - AD Lc ADs Az, DY 
দিলো, আল্লাহ তায়ালা এমন লোকদের কখনো ক্ষমা & 6 Jas ei de ১9০৪ ১] wf 
করবেন না, না কখনো তিনি এসব ব্যক্তিদের সঠিক 

পথ দেখাবেন! 

১৩৮. (হে নবী,) মোনাফেকদের তুমি সুসংবাদ দাও » 91171 4৮ ৰ ঘর) ০৯ 

যে, তে ভয়াবহ আযাব রয়েছে, Le Glide ub ill ১8: 


Ed 


১৩৯. যারা (বৈষয়িক স্বার্থে) ঈমানদারদের বদলে A ১৪ অ ”* 
কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা (কি এর ৩০৪0 195480129৬৯ en! 


9 ০০ পাঠ পা ০9টি পার্ল পা ADNAN 


দ্বারা) এদের কাছ থেকে কোনো রকম মান-সন্মানের AS RO ec 93 
প্রত্যাশা করে? অবশ্যই (সবটুকু) মান-সম্মান তো ০:75 ভন 


আল্লাহ তায়ালার জন্যেই (নির্দিষ্ট) । ৪1০০০4485৮1 ৩৫৪১০ 


৪০. তিনি ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে ৯ পপ 
তোমাদের পর নাল কল 9] ৪ 0১: 0% 


তোমরা যখন শুনবে (কাফেরদের কোনো বৈঠকে) | a 9092 491 al পতি 
আল্লাহ তায়ালার নাযিল করা কোনো আয়াত অস্বীকার 2 হেল বিবি 
করা হচ্ছে এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রপ করা হচ্ছে, 195৯৪ AE DOI 
তখন তোমরা তাদের সাথে (সে মজলিসে) বসো না, 


যতোক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়, তে 10০01 iy এ ৩ & 
৮ 


(এমনটি করলে) তোমরা তো ঠিক তাদের মতোই টে, ১1০ রিতা 
হয়ে গেলে, (জেনে রেখো) আল্লাহ তায়ালা অবশ্যই ০৪১৪9 nti ৮০০ 1০1 
০9৭ পা পাপা 


সব কাফের ও মোনাফেকদের জাহান্নামে একত্রিত © + ক 
করে ছাড়বেন। 
পচ £৯:-9 0 পাপা cA 


১৪১. যারা সব সময়ই তোমাদের (শুভ দিনের) “4101 ত nol 
প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তায়ালার কাছ থেকে ₹ ৪ ATE RAY 


তোমাদের বিজয় আসে তখন এরা বলবে, কেন, FH G auf এ 
আমরা কি (যুদ্ধে) তোমাদের সাথে ছিলাম না 1০০ 5 রত 
(আবার) যদি কখনো কাফেরদের (ভাগে বিজয়ের) LE ০৯১৪1] 912 ৩19 

ংশ (লেখা) হয়, তাহলে এরা বলবে, আমরা এ * ০ ৯৮৮০৮ 229৯2 ৯ পট পু* শর 
কি তোমাদের ঘিরে রাখিনি? এবং তোমাদেরকে eri Ae 3S | 


পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত +১০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? (আসলে) শেষ 7" 10270422 ১4/৩৯4 ৩ 
বিচারের দিনে আল্লাহ তায়ালাই তোমাদের উভয়ের হর YL ol 


cA AD Ac 


মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তায়ালা পপ eh রা 
(সেদিন) মোমেনদের বিরুদ্ধে কাফেরদের কোনো yl ৩৯৩9 dhl 


(অজুহাত পেশ করার) পথ অবশিষ্ট রাখবেন না। € © ১৬৮ ৩৯৮০ 5 | 


১৪২. অবশ্যই মোনাফেকরা আল্লাহ তায়ালাকে ধোকা * ৮? রঃ LAS toch 
দেয়, (মূলত এর মাধ্যমে) আল্লাহ তায়ালাই তাদের 1 1১৩৯ ০০১৪০] ol 


প্রতারণায় ফেলে দিচ্ছেন, এরা যখন নামাযে দীড়ায় eB Lait GHGS 1520 
তখন একান্ত আলস্যভরেই দাড়ায়, তারা কেবল ». * ০০৯. ৮০ 

লোকদের দেখায়, এরা আল্লাহ তায়ালাকে (আসলে) 095৫832-001 09215 402 
কমই স্মরণ করে। ২1? 


84:51 


১৪৩. এরা (কুফরী ও ঈমানের) দোটানায় দোদুল্যমান, দত পদ শিব 
(এরা) না এদিকে না ওদিকে; যাঁকে আল্লাহ তায়ালাই এ ০১ ০০ ০৫৭৫৮ 


গোমরাহ করে দেন তুমি সে ব্যক্তিকে কখনো (সঠিক) 2 ৮ 
পথ দেখাতে পারবে না। 4০১৯০ এত? 


পা তাপ তা পা £৯ পপ 


৪ ২৮41 ৩৯5৩5 


সঃ মানুষ তোমরা যারা ঈমান এনেছো, |? ২ 92২1" 2 
রর রানে Re BESSY I হে 


দের বসের করো লা য়ন কিছ £ | 9 রি xl 
তোমরা কি আল্লাহ তায়ালার কাছে তোমাদের বিরুদ্ধে পপ ভাত 


ভি Naw i) AP 8 পা Ag পা ডি 9৯ 
(কোনো) সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? ws of 0902 


SAB 72০০ 
১ 


৩৪৪) 


১৪৫. অবশ্যই মোনাফেকরা জা র সর্বনি্নস্তরে - [5.৬ শি ৮2550 
অবস্থান করবে দশা 1 59০41 & ৬৯৮০৮ of 


সাহায্যকারী (খুঁজে) পাবে না। 


1725৮০1৯5৮9) 


১৪৬. তবে তাদের কথা আলাদা, যারা তাওবা করে 17255 শা HE পতি NE ENE 
; ড রর র 
এবং (সে আলোকে নিজেদের) সংশোধন করে নেয়, 5৮০519194০191 95 att 


আল্লাহ তায়ালার রশি শক্ত করে ধরে রাখে এবং 5, Gass Lf at 
একমাত্র আল্লহ তায়ালার উদ্দেশেই তারা তাদের &' a 2 


জীবন বিধানকে নিবেদন করে নেয়, এসব লোকেরা 2 8 ” ] 
অবশ্যই (সেদিন) ঈমানদারদের সাথে থাকবে; আর টি এসির টির | 
অচিরেই আল্লাহ তায়ালা তার ঈমানদার বান্দাদের SUE 
বড়ো ধরনের পুরস্কার দেবেন। 


১৪৭. তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ তায়ালা কি * বিরত 
করবেন- যদি তোমরা (তীর) কৃতজ্ঞতা আদায় করো ৮6১০৪ ০1৮০1 ৫০5 28 02215 
এবং তার ওপর ঈমান আনো; ত) আল্লাহ টিনার 
তায়ালাই হচ্ছেন (সর্বোচ্চ) রাত সম্যক © bale 150% 28101252299 
ওয়াকেফহাল। 

পারা ৫ ওয়াল মুহ্‌ছানাত * ১১০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


১৪৮. আল্লাহ তায়ালা প্রকাশ্যভাবে মন্দ বলা পছন্দ ৫৭) ৮ ৮৪ , টি 4 ও [তে 
করেন না, তবে যে ব্যক্তির ওপর অবিচার করা হয়েছে JH ০০ ৮2৮15 Set Uf ৮৪৭ Y 


ও তার কথা আলাদা; আল্লাহ তায়ালা সবকিছুই শোনেন © Lal Gee রর PRAT RA 


১৪৯. ভালো কাজ তোমরা প্রকাশ করো কিংবা তা "4 2G ন 22 A 2A 22 
গোপন করো, অথবা কোনো মন্দ কাজের জন্যে ৬11 তি 1১ 12০৩ ul 


যদি তোমরা (কাউকে) ক্ষমা করে দাও, তাহলে OG wh 1G 
(তোমরা দেখতে পাবে,) নিসন্দেহে আল্লাহ তায়ালা bi 59 ৪ 1১5 ন a এ 


অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান । 
AA DA Dr <ADLON cA 


১৫০. নিশ্চয়ই যারা আল্লাহ তায়ালা ও তার 2 als রর 
রসূলদের অস্বীকার করে এবং আল্লাহ তায়ালা ও কপ 354 ১ 181 
রসূলদের মাঝে যারা পার্থক্য করতে চায় তারা বলে, ০? 05158724129 240 রা ভরি 
আমরা (রসূলদের) কয়েকজনকে স্বীকার করি আবার FM APA টড 
কয়েকজনকে স্বীকার করি না, এর দ্বারা (আসলে) ০1 ৭০ নৌ 5 

এরা নিজেদের জন্যে) একটা মাঝামাঝি রাস্তা বের নি রিনা 
করে নিতে চায়। SIS 


১৫১. এরা হচ্ছে সত্যিকারের কাফের, আর আমি 141771 রঃ 
কাফেরদের জন্যে এক চরম লাঞ্চিনাদায়ক শাস্তি নির্দিষ্ট [932225285 0958401 55 | 


চি রি © Cie BIG AyD 


১৫২. (অপরদিকে) যারা আল্লাহ্‌ তায়ালা ও তীর ADWSD Air ডা 
রসূলদের ওপর ঈমান এনেছে এবং তাদের একজনের 155365 455 19521089115 


সাথে আরেকজনের কখনো কোনো রকম পার্থক্য * ALAS + ₹ 1 ৮7০ ৮০৯০০ শা তক 
করেনি, এরা হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই পির ০১৯ hes ০1 un? 


SA 2 Eb Bf শশা নিত 


অনেক পুরস্কার দান করবেন, আল্লাহ তায়ালা অত্যন্ত € (০৯০ 441 (01৫০৮ 
এনা ৪1০১31১9841 ০৫১১০৯১০স 


, মহাদয়ালু । 
৮০৮ ৪১৩ 


১৫৩. আহলে কিতাবের লোকেরা তোমার কাছে *.+1 1৫ 7 
চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্যে কোনো ০ 5০৯) ১৩10 এপি 


কিতাব নাযিল (করার ব্যবস্থা) করো! এরা (কি ,_, LC 5৪1 

সু) মূসার কাছে এর চাইতেও বড়ো রকমের দাবী এ. a - eo টিটি 
পেশ করেছিলো, তারা বলেছিলো (হে মুসা), তুমি 855 in | 12 05 
স্বয়ং আল্লাহ তায়ালাকেই আমাদের প্রকাশ্যভাবে ত * 2৪ বিবির 
দেখিয়ে দাও, অতপর তাদের এই সীমালংঘনের এ ০৮৪65 iat 
জন্যে তাদের ওপর প্রচন্ড বজ্রপাত নিপতিত হয়েছে ০০৯ 

এবং (নবুওতের) সুস্পষ্ট গ্রমাণসমূহ তাদের কাছে ন: ৮ oxo Gl 193 
আসার পরও তারা গো-বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ শট ক কপিল 2 Wah 
করেছে, তারপরও আমি তাদের এ (অপরাধ)-টা 0225195501১ 5165826 ০৪21 
ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণ 211 
(-সহ কিতাব) দান করলাম। ক (৮ 


১৫৪. এদের কাছ থেকে (আনুগত্যের) প্রতিশ্রুতি 17147 * ০০০৯০ নে 
আদায় করার জন্যে আমি তুর কা এদের 045 5০55৯১35811 2595105 


ওপর উঁচু করে ধরেছিলাম, A ০৭ ১৮759 ৮ পাটি) PIA DDE 
নগরের দরজা দিয়ে প্রবেশ করার অ সময় + L1G 2 
একান্ত অনুগত হয়ে ঢুকবে, আমি তাদের বলেছিলাম, 

পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ ১১১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


তোমরা শনিবারে (মাছ ধরে আমার বিধানের) * 2: AETV STEEN 
সীমালংঘন করো না,(এ ব্যাপারে) আমি তাদের কাছ ০ | ১১১০ 


থেকে শক্ত প্রতিশ্রতিও আদায় করে নিয়েছিলাম । 1৮12 10125 


১৫৫. অতপর তাদের (এই) প্রতিশ্রুতি ভংগ করা, ssl 25 RESO f 8128 
আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং ch 329 05 পর 


Az টি 


অন্যায়ভাবে নবীদের তাদের হত্যা করা, (তদুপরি) ০0589 EG ss ৪1594 এ] 
তাদের (একথা) বলা যে, আমাদের অন্তরসমূহ (বাতিল _॥০০০১ ৮৮7 ৯০০০৯ ০০ 
চিন্তাধারায়) আচ্ছাদিত (হয়ে আছে), প্রকৃতপক্ষে (৮৮524 Eb Us BELG 


তাদের কুফুরীর কারণে আল্লাহ তায়ালা স্বয়ং তাদের উ ২153 OE ও 
দিলের ওপর মোহর মেরে দিয়েছেন, অতপর এদের গু কট এ ০০9৭ ASG 


কমসংখ্যক লোকই ঈমান আনে । 


ক্র cA ccs [তানি Acc A ADL DW 


১৫৬. যেহেতু এরা (আল্লাহকে) অস্বীকার করতেই (50390 
থাকলো এবং এরা (পুণ্যবতী) মারইয়ামের ওপরও 1০৮2০ £১ ৫৯ -৮2:1959-৮১১৯৪9 


জঘন্য অপবাদ আনলো, 


১৫৭. উপরন্তু তাদের উক্তি যে, আমরাই আল্লাহর ই 
রসূল মারইয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, onl os Cre CES 01-2215 


9৯ টিপ পর Ar BAL. শা £৯ ০টি পাট পার পাঠ পা 


(আসলে) তারা কখনোই তাকে হত্যা করেনি, s go Los 1255 48 
তারা তাকে শূলবিদ্ধও করেনি, (শুধু ধাধার কারণে) ১, কঠিন 41455-8 


তাদের কাছে এমনি একটা কিছু মনে হয়েছিলো; 198551০8114 “৮৪1 45৯ ৩৪9 
(সঠিক ঘটনা না জানার কারণে) যারা তার STATE 
ব্যাপারে মতবিরোধ করেছিলো, তারাও (এতে 41০০4 পা ১4223 2802 
করে) সন্দেহে পড়ে গেলো, আর এ ব্যাপারে * » ৮ ০৮৫৫ তি 

তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক 9০৬8 ৪9০ 10595 it 203131 
কোনো জ্ঞানই ছিলো না, (তবে) এটুকু নিশ্চিত, 

তারা তাকে হত্যা করেনি । 


১৫৮. বরং আল্লাহ তায়ালাই তাকে তীর নিজের কাছে (৫9: 248। 714 4] লন 
তুলে নিয়েছেন; আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী ও 17444 এ 9৮2 10255) 


মহাপ্রজ্ঞাময় ৷ চি 


[2 


১৫৯. আহলে কিতাবদের মাঝে এমন একজনও 7 ১ 4৫1,1৮4 71: 
থাকবে না, যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার 42৩ 29৮১1 ০৮৫1 9০152 এ19 


(তিরোধান সম্পর্কে আল্লাহ তায়ালার এই কথার) ++ ৮+2 cI LA 
ওপর ঈমান আনবে না, কেয়ামতের দিন সে তো ৪৮০ ০৪৪ লি 
নিজেই এদের ওপর সাক্ষী হবে। রবে Rs 


১৬০. ইহুদীদের বাড়াবাড়ি ও সীমালংঘনমূলক A Azz ADL 
আচরণের জন্যে (এমন) অনেক পবিত্র জিনিসও আমি ea ৮০১৯ 19212 adi 2০8 


টি ছি নি; 


তাদের জন্যে হারাম করে দিয়েছিলাম যেটা তাদের 1৯ ৮ *৫* 
জন্যে (আগে) হালাল ছিলো, এটা এই কারণে যে, Ue ০০-০9-০০56 


এরা ব কে আল্লাহ তায়ালার পথ থেকে বিরত 
রেখেছে টা ১14 রি 
পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১১২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 
১৬১. (লেনদেনে) এদের সুদ গ্রহণ করা, এবং এদের * (21 2212৫ 137 

অন্যের মাল-সম্পদ ধোকা প্রতারণার মাধ্যমে গ্রাস পিএ 19১ 559 10 ০১৩৯9 
করা; অথচ এদের তা থেকে (সুস্পষ্টভাবে) নিষেধ 1 দি 4 2] AAG 
করা হয়েছিলো, তাদের মধ্যে (এ সব অপরাধে লিপ্ত) ১০৪, শুরা শরীর 1411 


কাফেরদের জন্যে আমি কঠিন আযাব নির্দিষ্ট করে ৰা টে 
এগ 1৮] Gli es ৩৪১৯৭] 


১৬২. কিন্তু তাদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা * 
রয়েছে তারা এবং এমন সব ঈমানদার যারা তোমার 18871 


ওপর যা কিছু নাযিল হয়েছে তার ওপর বিশ্বাস করে, এনা! এ ৮৮ SEE f 
(সাথে সাথে) তোমার পূর্ববর্তী নবী ও রসূলদের _॥ %* a 524 5212 
ওপর যা নাযিল হয়েছে তার ওপরও বিশ্বাস করে, esi ed 
নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, (সর্বোপরি) ৮০০ ASN ০০-০০-০৪১৮ ৮ 

আল্লাহ তায়ালা ও শেষ দিনের ওপর ঈমান আনে; Syston ish 


(মূলত) এরাই হচ্ছে সেসব (সৌভাগ্যবান) মানুষ, ঞ ys 
যাদের অচিরেই আমি বড়ো পুরস্কার দেবো । BES 20 গা NIA BL 


SA পা LAS 


৪১০1১ 


১৬৩. (হে নবী, আমি তোমার কাছে আমার ওহী 7**€ 1 Lf হি এ] দি টু 
পাঠিয়েছি, যেমনি করে আমি ওহী পাঠিয়েছিলাম নূহ 6১০1 ৯1৮০ ক 201 ্ 
ও তার পরবর্তী নবীদের কাছে, আমি (রো) ০ 01010525592 ols 
পাঠিয়েছি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব “2 on es 
ও তার বংশধরদের কাছে, (ওহী পাঠিয়েছি) ঈসা, ৮2০19 5১985893০19 0৯৮০5 
আইয়ুব, ইউনুস, হারুন ও সোলায়মানের কাছেও এবং ৮৯ 1৮ পনি তত ৩ কউ ৮৩ 
আমি দাউদের ওপর যাবুর গ্রন্থ) অবতীর্ণ করেছি। ০ 


প্র ৯১ cq পা SA ০1 /১-০ ৮ 


81055) 291505519-০০19 


১৬৪. রসূলদের মাঝে এমন অনেক আছে, যাদের 3 ETE SATE 72552 
কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু ৬০ ৩০-৮৮০০৪ ০৪১১9 


Dh Bic AAS 8০9০০ ৯৮৯ Zoo 


এদের মাঝে এমনও বহু রসূল আছে যাদের (কথা) এ রহ 
কখনো আমি তোমাকে বলিনি; মুসার সাথে তো ul SS ES 


আল্লাহ তায়ালা কথাও বলেছেন। ভা 129 টি 


১৬৫. রসূলরা (হচ্ছে জান্নাতের) সুসংবাদবাহী ও LAB ৩৯ ০০৩ cA WB %৫-০ 
(জাহান্নামের) ভয় প্রদর্শনকারী, (তাদের এ জন্যেই © ০৪৭১৩ ৬৭১১--০9 ৩১-১৭১৯১ 
পাঠানো হয়েছিলো) যাতে করে রসূলদের আগমনের 

পর আল্লাহ তায়ালার ওপর মানব জাতির কোনো ১0251 078৯2165080 
অজুহাত খাড়া করার সুযোগ না থাকে; (সত্যিই) পন, 16 
আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । ৪৮০৮৪ 1১১ 44 9129 


১৬৬. কিন্তু আল্লাহ তায়ালা তোমার ওপর যা * - 
কিছু নাযিল করেছেন তা তার (প্রত্যক্ষ) জ্ঞানের Cb এপ] ০5025952192) 


মাধ্যমেই করেছেন, ফেরেশতারাও তো (এর) সাক্ষ্য 4, লা নার না বান রে 
দেবে; যদিও সাক্ষ্য প্রদানের জন্যে আল্লাহ তায়ালাই 4 30585950909 isl focal 


যথেষ্ট ৷ 6 Geo 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ +১১৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪ সুরা আন্‌ নেসা 


১৬৭. নিশ্চয়ই যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার Ac AS ABS ৯০৫৮ LA GO 
করে এবং (অন্য মানুষদেরও) আল্লাহ তায়ালার এ পথ নি? 1১৯০ ০:০1 এ! 
থেকে সরিয়ে রাখে, তারা গোমরাহী ও পথভ্রষ্টতায় (৮3৩12 মিনি ড়া 
অনেক দূর এগিয়ে গেছে। 1915 5 4/1 


১৬৮. নিশ্চয়ই যারা কুফরী করলো এবং সীমালংঘন এ , ৫ 11+-162152 
করলো, (তোদের ব্যাপারে) এটা কখনো হবে না যে, 9০৭1৮622553 ৩1 


আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করে দেবেন, আর না 1? ৪5] 
তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন! গু ayo ০৭ ১৪ 3:১৮ ১৪ 


১৬৯. কিন্তু (তোদের জন্যে উনুক্ত থাকবে) শুধু 
জাহান্নামের রাস্তা, যেখানে তারা অনন্তকাল পড়ে 
থাকবে; (শাস্তি প্রদানের) এ কাজ আল্লাহর জন্যে 
খুবই সহজ । 


১৭০. হে মানুষরা, তোমাদের মালিকের কাছ থেকে ও 
তোমাদের জন্যে সঠিক (বিধান) নিয়ে রসূল এসেছে, GLI ILE 05 lH 


(এ বিধানের ওপর) তোমরা ঈমান আনো, (এতেই) ৯12১৮ 21002107150 2% 
তোমাদের জন্যে কল্যাণ (রয়েছে), আর তোমরা ০19৮-- 1১৯12092১৬2 


যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে (জেনে , ond 04 শি 

রেখো.) আসমান-যমীনে যা কিছু আছে তার সব ৩৪১19, 1৩। 2০০, by 
কিছুই আল্লাহ তায়ালার জন্যে এবং আল্লাহ তায়ালা ৪ (৮ bale 41 uly 
সর্বজ্ঞ, কুশলী । 


১৭১. হে কিতাবধারীরা, নিজেদের দ্বীনের মাঝে খু 4 কী ১১১31954৭৩৮ 


তোমরা বাড়াবাড়ি করো না এবং (ঈসার ঘটনা নিয়ে) 

আল্লাহ তায়ালার ওপর সত্য ছাড়া কোনো মিথ্যা » ৯ THUS 41,014 
চাপিয়ো না; (সে সত্য কথা হচ্ছে,) মারইয়ামের পুত্র | 1১211, 4৫ চি 
মাসীহ ছিলো অল্লাহর রসূল ও তীর (এমন এক) না 3 ১০ ৩৯1 (প se 
বাণী, যা তিনি মারইয়ামের ওপর প্রেরণ করেছেন রি নিলি 

এবং সে ছিলো আল্লাহ তায়ালার কাছ থেকে পাঠানো dL Ll Be 85755524122 
এক ‘রূহ’, অতএব (হে আহলে কিতাবরা), তোমরা ০ টা 

আল্লাহ তায়ালা ও তার রসূলদের ওপর ঈমান আনো, 115৮. 24512558৮45) 
আর (কখনো) এটা বলো না যে, (মাবুদের সংখ্যা) *75%+ " 

তিন; এ (জঘন্য মিথ্যা) থেকে তোমরা বেঁচে থেকো, ০১) ০৯555192012 115 


(এটাই) তোমাদের জন্যে উত্তম; নিসন্দেহে আল্লাহ পু, শু পু ০5০5 
তায়ালা একক মাবুদ; তিনি এ থেকে অনেক পবিত্র যে, 5 ৪1৩০ ০1941 498 


তার কোনো সন্তান থাকবে; এ আকাশ ও ভূমন্ডলের 8 ৬৭৫2 ঠা ৮70৩ S| 
সব কিছুর মালিকানাই তার, আর অভিভাবক হিসেবে dR KA ও 
আল্লাহ তায়ালাই যথেষ্ট । 


১৭২. (ঈসা) মাসীহ কখনো (এতে) নিজেকে ।**৮ ৮৪ ৪ 
বহ মল কি থে, লা হৰ আাহ তারানা ৬০৩5 of Ee ও En 


পা ৮০ ৩০০) পাপা bw 


বান্দা, ঘনিষ্ঠ ফেরেশতারাও (একে লজ্জাকর মনে টা z 
করেনি); কোনো ব্যক্তি যদি (আল্লাহ তায়ালার) ০৮১৯৯ 1254 Ys 


বন্দেগী করাকে লজ্জাকর বিষয় মনে করে (এবং * ০০29 455152 ০ EE 
J -9 4 LE ০১০২৪ 
এটা ভেবে) সে অহংকার করে (তার জানা উচিত), 4” 4 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ % ১১৪ www.alquranacademylondon.org 


ম্যাদ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


তিনি অচিরেই এদের সকলকে তীর সামনে একত্রিত 
(করে দন্ডাজ্ঞা দান) করবেন । 


৪ সূরা আন্‌ নেসা 


Az | চি টি পি শি Nasr 


ines: 


১৭৩. যেসব মানুষ (আল্লাহ তায়ালার ওপর) ঈমান 
এনেছে এবং ভালো কাজ করেছে, (সেদিন) তিনি 
তাদের এর জন্যে পুরোপুরি পুরস্কার দেবেন, (আল্লাহ 
তায়ালা) তার একান্ত অনুগ্রহ থেকে তাদের (পাওনা) 
আরো বাড়িয়ে দেবেন, অপরদিকে যারা তার বিধান 
মেনে নেয়াকে লজ্জাকর মনে করলো এবং অহংকার 
করলো, তাদের তিনি কঠোর শাস্তি দেবেন, তারা 
(সেদিন) আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও 
সাহায্যকারী পাবে না। 


পারা ADL! পা 0 ৪4 
Az AW 8১ ০9 ৮9৮ পাশা &ি টিপা ভি পি টি 20৬৬ পাশটিপা 


০4102 22 


Lz 


SB St dt Lf 


09৫৯9 Uf GIG es br 3 


ADL AW ADs 


© 1১৮০ YS 5 4 09° er 


১৭৪. হে মানুষ, তোমাদের মালিকের কাছ থেকে 
তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং 
আমি তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি নাযিল 
করেছি। 


ডি তি 


ZA 0৮৯০৮৮০2১৮৯ A DUD 


9 laze 05 Et 0159-৮-) 


১৭৫. অতপর যারা (সে জ্যোতি দিয়ে) আল্লাহর 
ওপর ঈমান আনলো এবং তা শক্ত করে আকড়ে ॥ 
থাকলো, তিনি তাদের অচিরেই তার অফুরন্ত দয়া ও 
অনুগ্রহে (জান্নাতে) প্রবেশ করাবেন এবং তিনি তাদের 
তার দিকে সঠিক পথে পরিচালিত করবেন। 


০ পা পাটি পা Wb ৫ ৮ 


yal Yb yt ০৯01 ০ 
BEE ৮৯০০৪ 


A £ A Ac 


০০৪০০ bl ye এ ০৪৪৬ 


১৭৬. (হে নবী,) তারা তোমার কাছে জানতে চায়; 
তুমি বলো, আল্লাহ তায়ালা সে ব্যক্তির (উত্তরাধিকার 
বিষয়ে) তোমাদের তার সিদ্ধান্ত জানাচ্ছেন; যার মাতা 
পিতা কেউই নেই, আবার তার নিজেরও কোনো 
সন্তান নেই, (এ ধরনের) কোনো ব্যক্তি যদি মারা যায় 
এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি 
বোন থাকে, তাহলে সে বোনটির জন্যে (মৃত) ব্যক্তির 
পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ থাকবে, অপরদিকে সে 
যদি নিসন্তান হয়,তাহলে সে তার বোনের (সম্পত্তির) 
উত্তরাধিকারী হবে; (আবার) যদি তারা দুজন হয়, 
তাহলে তাদের দু বোনের জন্যে সেই পরিত্যক্ত 
সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পরিমাণ অংশ থাকবে; 
যদি সে ভাইবোন ও মহিলারা কয়েকজন হয়, তাহলে 
মেয়েদের অংশ এক ভাগ ও পুরুষদের অংশ দুই & 
ভাগ হবে; আল্লাহ তায়ালা (উত্তরাধিকারের এ আইন) 
সুস্পষ্টভাবে তোমাদের জন্যে বলে দিয়েছেন, যাতে 
করে (মানুষের উদ্ভাবিত বন্টন পদ্ধতিতে) তোমরা 
বিভ্রান্ত হয়ে না পড়ো; আল্লাহ তায়ালা সব কিছুর 
ব্যাপারেই সম্যক ওয়াকেফহাল। 


তাপ পা টিপি পাও পা BD 


21071805185 wf LS 


গত APT Bar 


cL ০৬০০ ll wld 919 


31515) ৮৫210108525 


(০254111525০ LSS ub 
255545)85211585 415, 855 
০৪, তান 


পু w op হী 2 


৪৮512 


Ed 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ +১১৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 


ADA Kooi 


7 ঢ 
ওয়াদাসমূহ পূরণ করো (মনে রেখো); তোমাদের 2১98৯] এটি পর 
জন্যে চার পা'বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, Cy (301 25৮ আর 
সেসব (নত) ছাড়া, যা (বিবরণসহ) তোমাদের পড়ে 40811 টব 


LL /৬ ৮০/ প্রা Loh A ৮টি ভি প্র 


শোনানো হচ্ছে, তবে এহরাম (বাধা অবস্থায় এসব ০5২ 519 unt cls Sk kel 
জন্তু) শিকার করাও বৈধ নয়; অবশ্যই আল্লাহ তায়ালা 6 ৮58১%-48 
যা চান সে আদেশই তিনি জারি করেন। 0325157৫০52 401০1 


2 
tL AS 


২. হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তায়ালার -; 
নিদর্শনসমূহের অসম্মান করো না, সম্মানিত ১৮ 93351951501 ag এ 


মাসগুলোকে ুদ্ধ-বিগ্রহের জন্যে) কখনো হালাল ২ পপ 2144) 
বানিয়ে নিয়ো না, (আল্লাহর নামে) উৎসর্গীকৃত 5 ০18505417৯0 Y 424 
জন্তুসমূহ ও যেসব জন্তুর গলায় (উৎসর্ণের চিহ্ন ₹179 পি 
হিসাবে) পট্টি বেঁধে দেয়া হয়েছে, যারা (আল্লাহর) 01১1 cl | Y 3338) 
অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে (আল্লাহর) পবিত্র 44/5 আয ৯24৫ ৯৫৯৫ 
ঘর কাবার দিকে রওনা দিয়েছে (তাদেরও তোমরা ৮৮১19239৮88) ৩০ ১৩ ০৭৯৮ 
অসম্মান করো না), তোমরা যখন এহরামমুক্ত হবে * 25৮ * 4৩৮ এ 
তখন তোমরা শিকার করতে পারো। (বিশেষ) ১৯385, (bol AL 
কোনো সম্প্রদায়ের বিদ্বেষ- (এমন বিদ্বেষ যার ES EE 
কারণে) তারা তোমাদের (আল্লাহ তায়ালার) পবিত্র ১.০ ৬ 02 of [5০০৪ 
মাসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিলো, যেন 
তোমাদের (কোনো রকম) সীমালংঘন করতে mG 1959035 - 190553 uf [1541 
প্ররোচিত না করে, তোমরা নেক কাজ ও তাকওয়ার 
ব্যাপারে একে অপরের সহযোগিতা করো, পাপ VG |9$9155 ১০০ ৪৭৪19 
ও বাড়াবাড়ির কাজে (কখনো) একে অপরের ০* পা পা) ABN 
সহযোগিতা করো না, সর্বাবস্থায়ই আল্লাহ তায়ালাকে 02.0% 2 01,20119815-8129205 
ভয় করো, কেননা আল্লাহ তায়ালা দন্ডদানের ব্যাপারে ৫ 
অত্যন্ত কঠোর! ও ১১৫] 


৩. মৃত জাত্তু, রক্ত, শুয়োরের গোশ্ত ও যে জন্তু Acc ৩ ত cz ০৮৯৮৪, DD DHA ৯৩০০ 


আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নামে যবাই Bolly Eel el Bf 


(কিংবা উৎসর্গ) করা হয়েছে, (তা) তোমাদের ওপর ৪ 
হারাম করা হয়েছে । শ্বাসর্ধ হয়ে মরা, আঘাত 2419৮ 79585 এ 


২০ পাও পা পাশ পা PASI ESE FAA AoA পা 


খেয়ে মরা, ওপর থেকে পড়ে মরা, শিংয়ের আঘাতে 28১১০ EE | = 
মরা, হিংস্র জন্তুর খাওয়া জন্তুও (তোমাদের জন্যে 2 এ 2 ’ 


হারাম), তবে তোমরা তা যদি (জীবিত অবস্থায় 12%1 1৮ ০০119 iS 
পেয়ে) যবাই করে থাকো (তাহলে তা হারাম ey 
নয়)। পূজার বেদীতে বলি দেয়া জন্তুও হারাম, ৩ ৩৫ ত১৮১ ৯৯ 
(লটারি কিংবা) জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য 

নির্ণয় করা (হারাম), এর সব কয়টাই হচ্ছে বড়ো * (০৮1১, চি |. 
(বড়ো) গুনাহের কাজ, আজ কাফেররা তোমাদের * 2, * টি মি 
বনি হিরা) রবে হতাশ হয়েছে, ৮৫58১ ০৫1958০5801 ০০ oa [gl 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ ১১৬ www.alquranacademylondon.org 


শহীদ 


1৩1২)11 এ২০৬৯।1২৪ ৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই + 4১ £*-' REIN 
ভয় করো; আজ আমি তোমাদের জন্যে তোমাদের Alf [9৮158 5152 585 ১১৬ 


দ্বীন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের ওপর পা A DAs DANS 89৩98 ০9৩ 
আমার (প্রতিশ্রুত) নেয়ামতও আমি পুরো করে Eo ale ool 9 23 


দিলাম, তোমাদের জন্যে জীবন বিধান হিসাবে আমি iE ভি 5 
CE ১9-31-৮০৯2) 
ক্ষুধার তাড়নায় (হারাম খেতে) বাধ্য করা হয়, কিন্তু uli, AY His ১৭৯ 2 4৮3০০ ৫ 
(ইচ্ছা করে) সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে SA ভি ৯2৫ cd 
না চায় তোর ব্যাপারে) অবশ্যই আল্লাহ তায়ালা ৩-৮৯১-১৪৯১ wf 
ক্ষমাশীল পরম দয়ালু। 


৪. তারা তোমার কাছ থেকে জানতে চায় কোন্‌ ছু 2 2A pz he 
কোন্‌ জিনিস তাদের জন্যে হালাল করা হয়েছেঃ : 929 ৮9320553553 


তুমি বলো, সব ধরনের পাক-সাফ বস্তুই (তোমাদের )13 চাটি ডি sls BEE ss 21421 


(জন্তু ও পাখীর) ধরে আনা (শিকার) তোমরা খাও, বিবি ০6১০৯ ০০৭ 
যাদের তোমরা (শিকার করার নিয়ম) শিক্ষা দিয়েছো, _ DA A DAzz ৮৯৮৪ BD ৯৮ 
যেভাবে আল্লাহ তায়ালা তোমাদের শিক্ষা দিয়েছিলেন, “| 202০ wf ০০195 
(তবে) এর ওপর অবশ্যই আল্লাহ তায়ালার নাম নেবে, - প% রি এ 
তোমরা আল্লাহ তায়ালাকেই ভয় করো; অবশ্যই ar রি ole a 55 4 al 
আল্লাহ তায়ালা দ্রুত হিসাব গ্রহণকারী । 5051 


৫. আজ তোমাদের জন্যে যাবতীয় পাক জিনিস £171৮ 9725 ০79 
হালাল করা হলো; যাদের ওপর (আল্লাহর) কিতাব [রা sl ০০ 


নাযিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্যে .” ৫ ৭ ০৮৪] of El 
হালাল, আবার তোমাদের খাদাদ্রব্যও তাদের জন্যে 7 , ০১০ রোগ 7 3) 
হালাল । (বিয়ের) দুর্গে অবস্থানকারী মোমেন নারী ৩০০০০০০৯119 rel Us lb 
ও তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিলো- [n] ০1 ৩৮০০৭ 1 ADA 

যখন তোমরা (তাদের) মোহরানা আদায় করে দেবে, ৩২১1 os a= ss Fo 


সেসব (আহলে কিতাব) সতী সাধ্ী নারীরাও (তখন শা E* 
তোমাদের জন্যে হালাল হয়ে যাবে), তোমরা (থাকবে a SL SM 


চরিত্রের) রক্ষক হয়ে, কামনা চরিতার্থকারী কিংবা বানি কউ 
গোপন অভিসারী হয়ে নয়; যে কেউই ঈমান অস্বীকার 3৮ ০৮৭ ৬ ৫ 
করবে, তার (জীবনের সব) কর্মই নিষ্ফল হয়ে যাবে 525,952 ৬০৯০9 ০৮৯০০ 
এবং শেষ বিচারের দিনে সে হবে (চরমভাবে) . ৮০৮ ০2০০ A Non 
ক্ষতিগ্রস্তদের একজন । 9৯9, এ 5 08 230) 


Sopot 


ho A ৯৮-20-০৩79 79 0 2 -2-2১ ৩1 


৬. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাযের ২ 191। 7। 2) 24144: 487 
৬ i 4 + Li 
জন্যে দীড়াবে- তখন (ওযু করবে, আর ওযুর - 89-০11 dco BE gt ea Oh leat 
2৮০25 5 ০207৮১9৯919 ঠা 
র হাত দুটো ধুয়ে নেবে, অতপর ADA AD 8৩ পাজি পা 
তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো AL e733 133 917 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ ১১৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

গোড়ালি পর্যন্ত (ধুয়ে নেবে,) কখনো যদি (এমন 
বেশী) নাপাক হয়ে যাও, তাহলে (গোসল করে) 
পবিত্র হয়ে নেবে, যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো 
কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের 
কেউ যদি মলমৃত্র ত্যাগ করে আসে অথবা যদি নারী 
সম্ভোগ করে থাকো (তাহলে পানি দিয়ে পবিত্রতা 
অর্জন করো), আর যদি পানি না পাও তাহলে পবিত্র 
মাটি দিয়ে তায়াম্মুম করে নাও, (আর তায়াম্মুমের 
নিয়ম হচ্ছে, পবিত্র) মাটি দিয়ে তোমরা তোমাদের 
মুখমন্ডল ও হাত মাসেহ করে নেবে; (মূলত) আল্লাহ 
তায়ালা এটা চান না যে, তোমাদের ওপর তিনি কোনো 
কষ্ট পৌছাবেন; বরং তিনি চান তোমাদের পাক-সাফ 
করে দিতে এবং (এভাবেই) তিনি তোমাদের ওপর 
তার নেয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান, আশা করা 
যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে । 


৫ সূরা আল মায়েদা 
497৮ (৯০১৫০9০৮১০৭ এ 
ELLEN sr 
UAH bs ce Le ৩2 ১21 
15516255190 dU bbs 
| LEE, 1971 
ঢৈ- তো 0212 ৩ 


পাঠ ০ ০9 টিপা 2০9 ভেতর ADA 


ERE 


৭. তোমরা তোমাদের ওপর আল্লাহ তায়ালার 

য় স্মরণ করো এবং তোমাদের কাছ 
থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন 
(সে কথাও স্মরণ করো), যখন তোমরা বলেছিলে 
(হে আমাদের রব), আমরা (তোমার কথা) শুনলাম 
এবং তো) মেনে নিলাম, তোমরা আল্লাহ তায়ালাকে 
ভয় করো, অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের 
অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত 
আছেন। 


ESS ef Elio hy 
Us Aes LEC Gl 


+ তা ৪৯ তন 


৮1220 oft yf 


04h ti; 


৮. হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্যে 
(সত্য ও) ন্যায়ের ওপর সাক্ষী হয়ে অবিচলভাবে 
দাড়িয়ে থাকো, (বিশেষ) কোনো সম্প্রদায়ের দুশমনী 
যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে, 
(এর ফলে) তোমরা (আর তাদের সাথে) ন্যায় ও 
ইনসাফ করবে না, তোমরা ইনসাফ করো। কারণ 
এ (কাজ)-টি (আল্লাহ তায়ালাকে) ভয় করে চলার 
অধিক নিকটতর; তোমরা আল্লাহ তায়ালাকে ভয় 
করো; অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের কর্মকান্ড 
সম্পর্কে পূর্ণাংগ ওয়াকেফহাল। 


dh Goa 13438 51539] জেতে 


চরিত ADU 


wh ELS Neal 939 
FE NE LEIP 


(52554 of di 8০১১ 


৪ ০ 


৯. যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ 
তায়ালা তাদের সবাইকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের 
জন্যে (তার কাছে বিশেষ) ক্ষমা ও বড়ো পুরস্কার 
রয়েছে 


১৬০৯4০15551: 0891 24 629 


GBA পা BAAS, AD ADs 


৪৮১০১৯১৯১৯০ 


১০. (অপরদিকে) যারা কুফরী করেছে এবং আমার 
আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই হচ্ছে এমন- 
যারা জাহান্নামের অধিবাসী । 


58019598195 059112 


LIAS 


৪ 521 = 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ + ১১৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১১. হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ওপর আল্লাহর 


নেয়ামত স্মরণ করো, যখন একটি জনগোষ্ঠী তোমাদের - 


বিরুদ্ধে হাত ওঠাতে উদ্যত হয়েছিলো, তখন আল্লাহ 
তায়ালা তাদের সে হাতগুলোকে তোমাদের ওপর 
(আক্রমণ করা) থেকে বিরত রাখলেন, তোমরা 
আল্লাহ তায়ালাকে ভয় করো, মোমেনদের তো আল্লাহ 
তায়ালার ওপরই ভরসা করা উচিত। 


৫ সুরা আল মায়েদা 


dl S558 15:51 ese 
esl লা 31৫5 
1922, -০5429৫-2 


Ee পা ৯০ APN ০... খু এশা পা 


রি 


১২. আল্লাহ তায়ালা বনী ইসরাঈলদের (আনুগত্যের) 
অংগীকার গ্রহণ করলেন, অতপর আমি (এ জন্যে) € 
তাদের মধ্য থেকে বারো জন সর্দার পাঠালাম; আল্লাহ « 
তায়ালা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের 
সাথে আছি, তোমরা যদি নামায প্রতিষ্ঠা করো, 
যাকাত আদায় করো, ঈমান আনো আমার রসুলদের 
ওপর এবং (যদি) তোমরা তাদের সাহায্য সহযোগিতা 
করো, (সর্বেপিরি) আল্লাহ তায়ালাকে তোমরা যদি 
উত্তম খণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি 
তোমাদের (হিসাব) থেকে (তোমাদের) গুনাহসমূহ 
মোচন করে দেবো এবং অবশ্যই আমি তোমাদের 
এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে 
ঝর্ণাধারা প্রবাহিত, এরপর যদি তোমাদের কোনো 
ব্যক্তি কুফুরী করে, তাহলে সে সরল পথ থেকে 
অনেক বিচ্যুত হয়ে পড়বে । 


টি প্র পা পরা মিলতে 
পা পা পার নি পাটি PLA 


Ls GE Bl HHS 
if TEC AE (৪0০৪৩ 15529 


। 280198511 LAB od গে 
AFD CL 3 Ah 565 
LLL OEY CLL SSI LESH 
os GIS ৬০৮৫ ০০15১42৮995 
৪১5555০৩০০৯ 


0৮ Ac ADA 


টা 


১৩. (অতপর) তাদের সেই অংগীকার ভংগ করার 
কারণে আমি তাদের ওপর অভিশাপ নাযিল করেছি 
এবং তাদের হৃদয়কে কঠিন বানিয়ে দিয়েছি তোদের 
চরিত্র ছিলো), তারা (আল্লাহর) কথাগুলোকে তার 
নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিতো, 


তল A PI AD ডি A 
Azz 5 পা ৯০9৬ পাতি জা IABLNLLZ 
চা হারে 


/১-০ ০১০, Bw BD. 


(হেদায়াতের) যা কিছু তাদের শিক্ষা দেয়া হয়েছিলো ৫42 ৭19১১ চে be 19-3,4৯519 
তার অধিকাংশ কথাই তারা ভুলে গেলো; তুমি 5 * ০৯৬ 
তাদের দেখতে পাবে, তাদের সামান্য (একটি Yee ESL Eb ALESIS 


অংশ ছাড়া অধিকাংশ মানুষই (আল্লাহর সাথে) 
বিশ্বাসঘাতকতা করে চলেছে, তুমি তাদের ক্ষমা 
করে দাও, (যথাসম্ভব) তুমি তাদের (কার্যকলাপ) 
মার্জনা করো; অবশ্যই আল্লাহ তায়ালা কল্যাণকামী 
মানুষদের ভালোবাসেন । 


পু ডে AzcA পা ADAz BDA sADLAW GA পা 


01 Oo Et 
৪০৯০০] ক 


১৪. আমি তো তাদের (কাছ থেকেও 
আনুগত্যের) অংগীকার গ্রহণ করেছিলাম, যারা 
বলে আমরা হচ্ছি খৃস্টান, অতপর এরাও 
(অংগীকারের) অধিকাংশ কথা ভুলে গেলো, 


আমি তাদের মধ্যে কেয়ামত পর্যন্ত (স্থায়ী) 
শত্ৰুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম; 


পারা ৬লা 


১১৯ 


Reale তা 


পা | পা পাটি) ৮9 ৩9 তা ডি পা 


যা তাদের স্মরণ করানো হয়েছিলো, অতপর $$ 


চট ABA পুত 


AAs Nar 


RE EM 
At A AAV পদ 8 8৮ x 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 


(দুনিয়ার জীবনে) তারা যা কিছু উদ্ভাবন করতো |” 
অচিরেই আল্লাহ তায়ালা তাদের তা বলে 
দেবেন । 


১৫. হে আহলে কেতাবরা, তোমাদের কাছে আমার ৬৮০ 14*ত * ৮ পল 
(পক্ষ থেকে) রসূল এসেছে, (আগের) কিতাবের যা ৬৯ Wo) esl 68 ০৭1 লি 
কিছু তোমরা এতোদিন গোপন করে রেখেছিলে তার ৯225 ৩৯০15 এ।প৮০৫* ০৭ 
বহু কিছুই সে তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছে, আবার 2208 ৯৯০ It সি 


ই পা Az ১৮৬ ০9৬ পা পা 


অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে; তোমাদের কাছে “2” 
(এখন) তো আল্লাহর পক্ষ থেকে বাজে ৫০৯ ৩৪১ TE of bas Sl 


সুস্পষ্ট কিতাবও এসে গেছে। ০৪ র্‌ ১21০৫ 7 


১৬. এর দ্বারা আল্লাহ তায়ালা তাকে শান্তি ও 12 2512 পাশা 25০ 
নিরাপত্তার পথ বাতলে দেন, যে বাতি আতা ০*" 8 4! ৫৭ 


ABD 


করে তার সন্তুষ্টি Kl করতে চায়, ১ তিনি টা : 


কে উনাদের) পাতে বেররিরোজানেল, আর ৮ iE রী 
(এভাবেই) তাদের তিনি সঠিক পথে পরিচালিত = ble নীতি টিটি ২ Ee 
করেন। 


নি ADB 


১৭. নিশ্চয়ই তারা কুফরী করেছে, যারা বলেছে, DA ৮৯৮০ পু BD Acc Rinses 
অবশ্যই মারইয়ামের পুত্র মাসীহই আল্লাহ; (হে ০০541 ৩116০49150৪ 
মোহাম্মদ,) তুমি তাদের বলো, আল্লাহ তায়ালা যদি 12*% 4 TE TA 
Sl lb ne 41 ৩০ Bas 0d ais ol 
যা আছে- সব কিছুও ধ্বংস করে দিতে চান, “44 প৪ 77৮7 

এমন কে আছে যে আল্লাহ তায়ালার কাছ থেকে "2" ০৮ ০০০ এ 93 5991 


০০১০০ be Acc ০00-০৮ 


এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমন্ডল ৪115 4 রি KT 4০] 
উড তার সার্বভৌমত্ব Le ই হের 
আল্লাহ তায়ালার জন্যেই (নির্দিষ্ট); তিনি যা ইচ্ছা তাই ঠেস leis be yr গা 
সৃষ্টি করেন; আল্লাহ তায়ালা সকল বিষয়ের ওপর BOT রি 

একক ক্ষমতাবান । ৪ 5898 ৪৪ Kb 40959 ০ 


1১০০4190150 
বলবেন কে (সূত) তোমনা বই ০০০৯-০০-20 
কার মাই মা বরে * SE Et DE tS 
পন ও হলের হি 254438৩০০৭9 2০ 


মালিকানা আল্লাহ তায়ালার জন্যেই (নির্দিষ্ট), তার 31৮17 
কাছেই হচ্ছে সবার ফিরে যাওয়ার জায়গা । 1252553515০] SUL 
© yall 42119 


১৯. হে আহলে কিতাবরা, রসূলদের (আগমন _4॥০০ 242 চট 
ধারার) দীর্ঘ বিরতির পর আমার (পক্ষ থেকে) [197 ৮৫9৯ 03 টিকে 
তোমাদের কাছে একজন রসুল এসেছে, 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদ 


জে 232211০05৮০ ০৮৭ 
ইক জল সহ 9 ৮5 
2৭ ৪৮৩০ 


১ হাসি A 


২০. যখন মুসা তার জাতিকে বলেছিলো, হে আমার ॥*+ 1 রি 
সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তায়ালা তোমাদের 194১ EEE 4558] (৮৪২ *0 319 


ওপর যে নেয়ামত নাযিল করেছেন তা তোমরা স্মরণ - ef & LA টিকে A ADA 4 £40, 
করো, (সে নেয়ামতের কথাও স্বরণ করো) যখন * 5; Ux Sale 4। 
তিনি তোমাদের মাঝে বহু নবী পয়দা করেছেন, তিনি £৯415? ! £045 277"" 
তোমাদের (এ যমীনের) শাসনকর্তা বানিয়েছেন, = EE 
এছাড়াও তিনি তোমাদের এমন সব নেয়ামত দান ZA GIN, ৬ Mies 
করেছেন যা তিনি সৃষ্টিকুলের আর কাউকে দান © east ০21০1 
করেননি। 


২১. হে আমার জাতি, আল্লাহ তায়ালা তোমাদের ‘4৭51 
জন্যে যে পবিত্র ভূখন্ড লিখে রেখেছেন তোমরা Ls SNA 


তাতে প্রবেশ করো এবং (এ অভিযানে) কখনো Abst Gb oS ১9 A wf eS 
পশ্চাদপসরণ করো না; তারপরও তোমরা যদি ফিরে HENS 


আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। © ০৪১০০1918৩5 


২২. তারা বললো, হে মূসা, সেখানে (তো) এক & -* ০ 2১ কা 
দোর্দভড প্রতাপশালী সম্প্রদায় রয়েছে, তারা সেখান ই ৩৯১০৯0০১5০3 0 ng I 
থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা কিছুতেই _17* 1৯ 2৭ পরত "ভৰ" 
সেখানে প্রবেশ করবো না, (হা) তারা সেখান থেকে ০০৮02 


২৩. তাদের দুজন লোক, যারা (আল্লাহ তায়ালাকে) 4-11 4127" 7715 
ভয় করছিলো, যাদের এর আলাহ তায়ালা অহ ৯01০58০4০৪1 52%১ 4 
করেছিলেন- তারা (এগিয়ে এসে) বললো, তোমরা 159 EES bs "201 
(সদর) দরজা দিয়েই সেখানে প্রবেশ করো, আর belles ssl 


(একবার) সেখানে প্রবেশ করলেই তোমরা বিজয়ী 401 পর্ণ 5 পা IA oD টু ০৯০০৭ পাপা 
হবে, তোমরা যদি (সত্যিকার অর্থে) মোমেন হও ” 9 Uy Sl ৮9৮৯1-১ 


তাহলে আল্লাহর ওপরই ভরসা করো । ও ৬৯০০৪ ৮০০ 01191-55 


A ৯০ ADLAD A নি অ পলাল 


২৪. তারা বললো, হে মুসা, সেই (শক্তিশালী) 207 2 ৮ ৯ শী AGN AD 
লোকেরা যতোক্ষণ সেখানে থাকবে, ততোক্ষণ আমরা ০15 ০১০01০১ 19115 
কখনো সেখানে প্রবেশ করবো না, তুমিই (বরং) যাও, তিক শি 

তুমি ও তোমার রব_ উভয়ে মিলে যুদ্ধ করো, আমরা 33 299০ 2 52115 
এখানেই বসে রইলাম । © 365 Ceo Bf 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ ১২১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 


২৫. মুসা বললো, হে আমার রব, (তুমি জানো) 
আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো cd fy ৮১০ 


ওপর আমার আধিপত্য নেই, অতএব আমাদের ও (9811 0259152553১ 1$ ৮519 
এই নাফরমান লোকদের মাঝে তুমি একটা মীমাংসা টি ৩৮ এ 
করে দাও । 


২৬. আল্লাহ্‌ তায় ঢু বললেন, হী, আগামী) চল্লিশ ই AA Az A AZ SU 2 PE i 
বছর অবশ্যই সে (জনপদ)টি তাদের জন্যে নিষিদ্ধ ০4০ sl ০৪৮০ Lys Sl J 

করে দেয়া হলো, (এ সময়ে) তারা উদ্ভ্রান্ত হয়ে JHE Al লি St রিনা 
পৃথিবীতে ঘুরে বেড়াবে; সুতরাং তুমি এই না-ফরমান ৮ IE ৬৯০৮ DYE ০9০৭ 
লোকদের ওপর কখনো দুঃখ করো না। 


২৭. (হে মোহাম্মদ,) তুমি এদের কাছে আদমের দুই ৮+91:£71 8747/4 সাত 2 
পুত্রের গল্প যথাযথভাবে শুনিয়ে দাও! (গল্পটি ছিলো * (850১1 21 0৮2৯5 9509 
এই,) যখন তারা দুই জন (আল্লাহর নামে) কোরবানী Bo 
পেশ করলো, তখন তাদের মধ্যে একজনের কাছ [০১০০০ ৫58530005585)521 
থেকে কোরবানী কবুল করা হলো, আরেকজনের কাছ 2৪1 ৫০৯ পর্ণ 
থেকে কবুলই করা হলো না, (যার কোরবানী কবুল * এস JE AY ০০029 
করা হয়নি) সে বললো, আমি অবশ্যই তোমাকে LA BoA ৩০, scr CG J ঢু 
হত্যা করবো, (যার কোরবানী কবুল করা হলো), © esl ৬০ 481 Ua LoS 

সে বললো, আল্লাহ তায়ালা শুধু মোত্তাকীদের কাছ 

থেকেই (কোরবানী) কবুল করেন, 


২৮. (হিংসার বশবর্তী হয়ে) তুমি যদি আজ 14112 12571414" ১০০1৮ 
আমাকে হত্যা করার জন্যে আমার দিকে তোমার ৮৮ EES Jeb 


~~ 


হাত বাড়াও, তাহলে (মনে রেখো) আমি (কিন্তু) * 
তোমাকে হত্যা করার জন্যে তোমার প্রতি আমার ০ ০৪৪ এক Gon ৮০15 


ডি পাতি নত ০ টি পা পা 
হাত ছিব অনিতা মি © ct ৮341 Sf 


২৯. আমি (বরং) চাইবো, তুমি আমার গুনাহ ও 
তোমার গুনাহর (বোঝা) একাই তোমার (মাথার) ০9 কেসি 525০ 38001 


ওপর উঠিয়ে নাও এবং (এভাবেই) তুমি জাহান্নামের 10325 15) ৮৭৫ 
অধিবাসী হয়ে পড়ো, (মূলত) এটাই হচ্ছে যালেমদের BE 15253 | os 03 


(যথার্থ) কর্মফল | রি সপে 


৩০. অতপর তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার শালি তে A 7 ৮৪১৮ ০০9 /১০ 26 ৪ ৮ তশি 
কাজে উক্কানি দিলো, একপর্যায়ে সে তাকে খুন করে C৮০১ এ 4 ০০৪ 4৮৪১৭ ০০9৪ 
ফেললো এবং (এ কাজের ফলে) সে ক্ষতিগ্রস্তদের 

অন্তর্ভুক্ত হয়ে গেলো । 


৩১. অতপর আল্লাহ তায়ালা (সেখানে) একটি কাক পি 4224 ৮ পপর 
৮ 
খুঁড়তে লাগলো, উদ্দেশ্য, তাকে দেখানো কিভাবে 7” 85 
সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে; (এটা দেখে) hg 06,45৫ ৪9 319 i 
সে (নিজে নিজে) বলতে লাগলো, হায়! আমি তো 20141 42 

এই কাকটির চাইতেও অক্ষম হয়ে পড়েছি যে, 5158116০৫55 Of of Sys 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ ক ১২২ www.alquranacademylondon.org 


লক ক 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
পাশা ডি পা পা daa পা 


আমি আমার ভাইয়ের লাশটা গোপন করবো, EY SE EE ১185 Es 
অতপর সে সত্যি সত্যিই (নিজের কৃতকর্মের * টির 


জন্যে) অনুতপ্ত হলো । ৪8 ০৮০৭ 


৩২. ওই (ঘটনার) কারণেই (পরবর্তীকালে) আমি বনী নি ,” 1 87 

ইসরাঈলদের জন্যে এই বিধান জারি করলাম, কোনো তে” ৬2০ & 10১ yal for 
মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ _*$ 2 রি রা রী রি Je ১ 
(করার শাস্তি প্রদান) ছাড়া (অন্য কোনো কারণে) 2৯2 *+- ০০৩৬ 2 
কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব 0093 (155 ENE ১০59 ০৪ 
জাতিকেই হত্যা করলো; (আবার এমনিভাবে) যদি 254 ০ * ০০ 

কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন (৮১১ 121৮1 ০০9 ১০ GU 


গোটা মানব জাতিকেই বাঁচিয়ে দিলো; এদের কাছে * ৮2৮৮5 ॥ ৫” ৮৮৭ 
আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলো, ০৮৯৪৯ 9595 ৯০৮০1 


28১ ৯ ৩৩ “P22 


তারপরও এদের অধিকাংশ লোক এ যমীনের বুকে 5 লি 
সীমালংঘনকারী (হিসেবেই) থেকে গেলো । ৯১০ 1১৯ ul ds ১৬৪ 9 


পা APD ADs 


৪ 05১০ NG WS Gs 


৩৩. যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরুদ্ধে 4% Er PU EGA 
যুদ্ধ করে এবং (আল্লাহর) যমীনে বিপর্যয় সৃষ্টির কা ৬৭৪ 18১৯ ৮৮1 


অপচেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে, তাদের হত্য 2012 LS 9$| রর 4 
ull ডা 01৭ 9 
করা হবে কিংবা তাদের শুলবিদ্ধ করা হবে, অথবা + ৬ ্ রি 


As পা ৩৩ পা Ns নিও ৮০৮০ নি ০০ 


বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে ফেলা ০8579 19279191757 


হবে, কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা 2৯০৯৫ ০০ ১০০০9 ০০ ০৯ পাশা 
হবে; এই অপমানজনক শাস্তি হচ্ছে তাদের দুনিয়ার ৩০ 19 9 sls rls 


(জীবনের) জন্যে, পরকালে তাদের জন্যে ভয়াবহ A 
আযাব তো রয়েছেই । CNG Gs rd SSN 


ADar 


© ৮982 IGE BY Sl) 
৩৪. তবে (এটা তাদের জন্যে নয়,) যাদের ওপর 


তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা 13980 JS ce 0 gy 


তাওবা করেছে, তোমরা জেনে রেখো, আল্লাহ তায়ালা GA USGA. Yb ADA A 6 
একান্ত ক্ষমাশীল, পরম করুণাময় । Ons 3% df of Lele Uc পণ 


৩৫. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ চা 

তায়ালাকে ভয় করো এবং তার দিকে (এগিয়ে Peet EY BHA gl 226 
যাওয়ার) উপায় খুঁজতে থাকো (তার দিকে এগুনোর 

বড়ো একটি উপায় হচ্ছে), তোমরা তার পথে জেহাদ 41৮82 81932155 He Dt এল] 
করো, আশা করা যায় তোমরা সফলকাম হতে AD AD ABE 


পারবে। © OILS Al 


৩৬. অবশ্যই যারা ঈমান আনতে অস্বীকার করেছে, অ+ ০ A427" 
(কেয়ামতের দিন) পৃথিবীর সমুদয় ধন-দৌলতও ৮৮০1০ HBL adel 
যদি তাদের করায়ত্ত থাকে-(তার সাথে আরো) যদি ADA তাপ Tih BD GA ৩ 
সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, (এ সমূদয় 4 42 oid iE deg bros ০০০ 
সম্পদকে) মুক্তিপণ হিসেবে দান করেও যদি তারা ॥০॥ 44221 

কেয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি ase GSU LATS ৮185৮ 
পেতে চায় (তাও সম্ভব হবে না), তাদের কাছ থেকে 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১২৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ নে আল মায়েদ 


(এর কিছুই সেদিন) গ্রহণ করা হবে না, তাদের জন্যে র্যাব 
(সেদিন) কঠোর আযাব নির্ধারিত থাকবে । নেনে olde ly 


৩৭. তারা (সেদিন বারবার) দোযখের আগুন থেকে ॥০ -- a AD Az AAA এ 
বেরিয়ে আসতে চাইবে, কিন্তু (কিছুতেই) তারা সেখান -৮৯ 9) tor 53752 ০ 9৭১ 
থেকে বেরিয়ে আসতে পারবে না, তাদের জন্যে স্থায়ী _ ₹*৫ ০ 4 "পপ 

আযাব নির্দিষ্ট হয়ে আছে। © se ০৮1০০৮৪:9, 1: ০৯১৯৪ 


৩৮. পুরুষ ও নারী- এদের যে কেউই চুরি করবে, 1৮ 
তাদের উভয়ের হাত কেটে ফেলো, এটা তাদেরই aga 15:68 Ll ৪১৮19 
কর্মফল, (এটা) আল্লাহর পক্ষ থেকে (একটি শিক্ষণীয়) 42, 87 2 পিট 
নির্ধারিত দন্ড; আল্লাহ তায়ালা মহাশক্তিশালী, প্রবল 215 df GY (7৫1০2 গ১৯ 
প্রজ্ঞাময় । 


৩৯. যে ব্যক্তি তার যুলুমের পর (আল্লাহ তায়ালার * 

কাছে) তাওবা করবে এবং (নিজের) সংশোধন করে ৮ 

নেবে, অবশ্যই আল্লাহ তায়ালা তার প্রতি দয়াপরবশ ২ ** HEE 2 এ রিনা 
হবেন; নিসন্দেহে আল্লাহ তায়ালা বড়ো ক্ষমাশীল, ৩-৯১ 1৩. 9৭ 4] 
দয়াময় । 


৪০. তুমি কি জানো না, এই আকাশমন্ডলী ও যমীনের 1০4৬ ০17৫৭ বা 
একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তায়ালার জন্যে; ১৪৮|| SLU ul 
যাকে ইচ্ছা তাকে তিনি শান্তি দেন, (আবার) যাকে *প1-8242 2188 7470429, ৩ 
ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন; আল্লাহ তায়ালা সব ভিন না VET ০১19 


- ws নারির ০৮ 


কিছুর ওপর একক ক্ষমতাবান ৷ ৪১:০8 ৪৪02৫ 2019, slay 


৪১. হে রসূল, যারা দ্রুতগতিতে কুফরীর পথে ধাবিত ৮৭ ২৭215 44 এন 
হচ্ছে, (তাদের) এই বিষয়টি যেন তোমাকে দুঃখ না ৪১৭৩১১৯৭০১১) লে 


দেয়, এরা সে দলের (লোক) যারা মুখে বলে, আমরা (৭118 লু মরি 
ঈমান এনেছি, কিন্তু (সত্যিকার অর্থে) তাদের অন্তর 2 Ca ও নি 
কখনো ঈমান আনেনি, (অপর দিকে) যারা ইহুদী- ৮৪91 ০০৪৮9 el p30 1521 
তারাও মিথ্যা কথা শোনার জন্যে (সদা) কান খাড়া নারি bs 

করে রাখে এবং (তাদের বন্ধু সম্প্রদায়ের) যেসব ১921) ০০৭৯৮ এটা 
লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সে অপর টিলা 
সপরদায়টির জন্যেই নিজেদের কান খাড়া করে রাখে; 5 $30.4» ০৪১৪1581০১৯ 
তারা (আল্লাহর কিতাবের) কথাগুলো আপন জায়গায় 8৮৫৯৮ ৮৪০ ৮৩ 
(বিন্যস্ত) থাকার পরেও তাকে বিকৃত করে এবং ০4৯19 ০৯ ০০০1৫৭1058৭ 


(অন্যদের কাছে) বলে, (হা) যদি এ (ধরনের বিধান) টিটি শা ৯৭ ১০9০ 
তোমাদের দেয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, রে ৭১৩৯৪1৩১৯০০ ol 05 


আর তা দেয়া না হলে তোমরা সতর্ক থেকো; ছি ৮5 085 
(আসলে) আল্লাহ তায়ালা যার পথচ্যুতি চান, তাকে 278 2°33 ক 


আল্লাহর (পাকড়াও) থেকে বাচানোর জন্যে তুমি ০৪ ale TAAL ৫৪ 
কিছুই করতে পারো না; EERE wo রানা 

লোক, আল্লাহ তায়ালা যাদের অ্তরওলোকে কখনো 5863 U1 8 3240 gl Suef 
পাক-সাফ করার এরাদা পোষণ করেন না, তাদের ৬ গু * ০১72 ৩০৯ ০9০9 
জন্যে পৃথিবীতে রয়েছে অপমান ও লালা 65816801821 *৮৪2915 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ক ১২৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 
পরকালেও তাদের জন্যে ভয়াবহ আযাব রয়েছে। চি 
ki i ৪852 SIGE TY dls 


৪২. (ইহুদীদের চরিত্র হচ্ছে,) এরা (যেমন) মিথ্যা A টা LADY. 
কথা শুনতে অভ্যস্ত, (তেমনি) এরা হারাম মাল ৬৯4192৮৩4০8 ০৮৮ 


খেতেও ওস্তাদ; এরা যদি কখনো (কোনো বিচার (7১২21142247 "2419 22 ডি ul 
নিয়ে) তোমার কাছে আসে তাহলে তুমি (চাইলে) BE ঠা রর 


LEAMA A PDAs AD A PDAs 


তাদের বিচার করতে পারো কিংবা তাদের উপেক্ষা 9 0 ৮৪:09 uls EDEL 
5৮৮7 2 


(নিশ্চিত থাকো), এরা কখনো তোমার কোনো al ০০৮৫ 0124৯ 
অনিষ্ট করতে পারবে না, তবে যদি তুমি তাদের Sik 

বিচার ফয়সালা করো তাহলে অবশ্যই ন্যায়বিচার ৪ Chill oss 211, bully 
করবে; নিসন্দেহে আল্লাহ তায়ালা ন্যায় বিচারকদের 

ভালোবাসেন । 


৪৩. এসব লোক কিভাবে তোমাকে বিচারক মানবে, £2 A ৮:৯৮ 2৬ ৮১৯৮৩ 
" ৬০9 SL 
যখন তাদের নিজেদের কাছেই (আল্লাহর পাঠানো) ble 592 = > 


ActA LABLLLA UD Yb DAD cA 


তাওরাত মজুদ রয়েছে, তাতেও তো আল্লাহর বিধান ৩১৬০) 481 ৮৫ [৪৯৪ 
আছে, (তুমি যাই করো না কেন) এরপরই তারা ” 5 ৪৫ 


তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, এরা কেউই 8০০80 519 LS 
(আল্লাহর কিতাবে) বিশ্বাসী নয় । 


96০৩০০০০১৮8 


ADNAN cA 0৮৩ পা ০9০ ৯৩ 


ছিলো, আমার নবীরা- যারা আমার বিধানের আনুগত্য 19০. Hae ০ 
করতো- তারা ইহুদী জাতিকে এ (হেদায়াত) oi রি 

মোতাবেকই বিচার ফয়সালা দিতো, (নবীদের পর 29515 ৩৮০১9 1950 2 
তাদের) জ্ঞানসাধক এবং ধর্মীয় পন্ডিতরাও (এ দশ 15-। ০ A AD, ০% 
অনুযায়ী বিচার-আচার করতো), কেননা, (নবীর পর) £1515941 © cs hi 
আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেয়া ,+% ২14,” [5] রর 
হয়েছিলো, তারা (নিজেরাও) এর ওপর সাক্ষী ছিলো, কি 1158. , 53 739 
সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে 725 ৮18০৫ 1১1১ 9292 
আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহকে » Hi এ Ee ih রি নি 
(তাদের মতো) সামান্য মূল্যে বিক্রি করো না; খরা ৮285425305০ 
আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার-ফয়সালা টা 

করে না, তারাই (হচ্ছে) কাফের । ৪ 29581 


৪৫. সেখানে আমি তাদের জন্যে (এই ফৌজদারী) ৪1০৭ টিবি 
বিধান নাযিল করেছিলাম যে, প্রত্যেক জানের ০০২51 of ors পি মা 


বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে BY dl 02105, Eb JL 
নাক, কানের বদলে কান, দাতের বদলে দাত, 

(শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক) যখমটাই sl ০80 08৩12 ১ 
কিন্তু আসল দন্ড (বলে বিবেচনা করবে); অবশ্য * 7 টি রাকা 
(বাদী পক্ষের) কেউ যদি এই দন্ড মাফ করে ৬৮ ০০০০ 6215, or 
দিতে চায়, তাহলে তা তার (নিজের গুনাহ- « মু - 
খাতার) জন্যে কাফফারা (হিসেবে পরিগণিত) হবে; * 47 8) ০2৪58 রি 2০০5 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১২৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 


~~ 
ADASAD Ac 


ফয়সালা করে না, তারাই হচ্ছে যালেম। 18595401০৯1 os S30 ৬9 


৪৬. এ ক্রমধারায় অতপর আমি মারইয়াম-পুত্র ঈসাকে + -"- করিব 
পাঠিয়েছি, (সেখানে) আগে থেকে তাওরাতের যা €*2° ৬ এ ০০ ১1৬ 3 
কিছু (অবশিষ্ট) ছিলো, সে ছিলো তার সত্যায়নকারী, 1 f 4204 রি Gy Ee 
আর আমি তাকে ইনজীল দান করেছি, তাতে ছিলো Ee 2 
হেদায়াত ও নূর; তখন তাওরাতের যা কিছু তার কাছে 1255০৩৯০৩৮৯ এষা? 
(বর্তমান) ছিলো- সে তার সত্যায়নকারী ছিলো, IAD Acc পা টিপা তা zw ৮ ০ 
(তদুপরি) তাতে মোস্তাকী লোকদের জন্যে পথনির্দেশ রি Ge 03 x3 lo Byars 


or 


উ শ১১৬০11৮ পাচ 
ও উপদেশ (মজুদ) ছিলো । রি 22118655254 


৪৭. ইনজীলের অনুসারীদের উচিত ছিলো এর ভেতর +24 NDA ERS 
আল্লাহ তায়ালা যা কিছু নাধিল করেছেন তার ভিত্তিতে 44 9024৯১৫৭০৫০ 


ET Eo A DD ASAD Ac 


বিচার ফয়সালা করা; (কেননা) যারা আল্লাহর নাযিল পা 1173-৮2-৭৭ a 
করা আইনের ভিত্তিতে বিচার করে না তারাই হচ্ছে ০৮, Shs i 


ফাসেক। ৪ 096-511 ০2 509 


৪৮. (হে মোহাম্মদ,) আমি তোমার প্রতি সত্য সিনা Sh hz 
(দ্বীন)-সহ এ কিতাব নাযিল করেছি, (আগের) ০ ০40 Slt At SH 
কিতাবের যা কিছু তার সামনে মজুদ রয়েছে, এ » ৯.7 Ne ARS 
কিতাব তার সত্যতা স্বীকার করে, (শুধু তাই নয়), এ ee Slt ৩০ 48৩৭ ০৪৯০5 
কিতাব তার হেফাযতকারীও বটে! (সুতরাং) আল্লাহ MOM E 
তায়ালা যেসব বিধি-বিধান নাযিল করেছেন তার ১3117৮৬৮০৯0 এও 
ভিত্তিতেই তুমি তাদের মধ্যে বিচার-ফয়সালা করো, 

আর (বিচারের সময়) তোমার নিজের কাছে যে 

সত্য (দ্বীন) এসেছে, তার থেকে সরে গিয়ে তাদের 

খেয়াল খুশীর অনুসরণ করো না; (কেননা) আমি 210, 

৮5 (সম্প্রদায়ের) জন্যে শরীয়ত ও 

কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি; আল্লাহ তায়ালা গা কপ nz 

চাইলে তোমাদের সবাইকে একই উন্মত বানিয়ে PGE 

দিতে পারতেন; কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন 2৮৯1৯ 2 sf /১:-9৮ ৯০৮ এ 
তা দিয়ে তোমাদের যাচাই-বাছাই করে নিতে চান, 1982০0১৮010 8 9 
অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা HA EAA GH ৯০৪ 

করো; (কেননা) আল্লাহ তায়ালার কাছেই তোমাদের (৯৯ +3)” df dhe ya 
সকলের প্রত্যাবর্তন করার স্থান, (এখানে) তোমরা EE রি গিনি 


যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, (ওখানে) তিনি তা 0915৯ এ এক LS 1০ পট 
তোমাদের বলে দেবেন। ৬৩ 


৪৯. (অতএব, হে মোহাম্মদ,) তোমার ওপর আল্লাহ ৬ BAAS A 
য়ালা (আইন-কানুনের) যা কিছু নাযিল করেছেন ১9 2 ০) 22228 uf 
বতা এদের মাঝে বিচার ফয়সালা করো ১০ AS ALAA Ac ৯০০৯ 
, /9০৬ a HAL 
দের থেকে সতর্ক খংলো, যা কিছু আল্লাহ তায়ালা রিট নটি 
তোমার ওপর নাযিল করেছেন তার কোনো বিষয়ে তারা » 1 21 128 প্রা 2৩৮২2 
যেন কখনো তোমাকে ফেতনায় না ফেলতে পারে; 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ ++ ১২৬ www.alquranacademylondon.org 


3 2 


tele)lle এ২)৩৯।)২৪১ ৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 
অতপর (তোমার ফয়সালা থেকে) যদি এরা মুখ * 7০% নদ টা B 
ফিরিয়ে নেয়, তাহলে জেনে রেখো, আল্লাহ তায়ালা of wf ৩১৪ 1০0৮6015196 908 
তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্যে তাদের ৮৮ ৩ পা ৯৮৮ ০০৮৮১ 0 
কোনো মসিবতে ফেলবেন; অবশ্যই মানুষের মাঝে 52198৫ ol 9003 73 ১৯০ পর 
অধিকাংশ হচ্ছে অবাধ্য । টির 


তি 


৫০. তবে কি তারা পুনরায় জাহেলিয়াতের বিচার ৮9 পাটির hoz + 10124 
ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা (আল্লাহতে) oe EES 
একনিষ্ঠভাবে বিশ্বাস করে, তাদের কাছে আল্লাহ্‌ LAD AB LAZY 452 bo 
তায়ালার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? © ৩9৪9 [51:40 


৫১. হে ঈমানদার লোকেরা, তোমরা (কখনো) ইনুদী- ++? বি 
খৃষ্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। 5501935358150 বে ও 


(কেননা) এরা নিজেরা (সব সময়ই) একে অপরের 5 A 2 টা 
বন্ধু; তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু g Jol rds রি 9 ১০49 


A BLA ভু 15 A LAW A -০0৩াপাি Acs 


বানিয়ে নেয় তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে ৮ 490 EES 
re ৬৮০ ০১৯ 
যাবে; আর আল্লাহ তায়ালা কখনো যালেম সম্প্রদায়কে 2 এর ভা, 


হেদায়াত দান করেন না। © Ceti সা ony Bot 


৫২. অতপর যাদের অন্তরে (মোনাফেকীর) ব্যাধি =,- ও * 

রয়েছে তাদের তুমি দেখবে, তারা (বিশেষ) তৎপরতার ০৯৮০০৪295০৯ ০৮৪ 
সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে, “আমাদের Sf TT ৯৮৮৯০৪৩০৮৯৪ রি 
আশংকা, কোনো বিপর্যয় এসে আমাদের ওপর © ৩৫৯০222৪৯০১) 
আপতিত হবে’ । (পরে) হয়তো আল্লাহ তায়ালা ৪ +০৫ 

(তোমাদের কাছে) বিজয় নিয়ে আসবেন; কিংবা চে, 0 Gt Cre 
তীর কাছ থেকে অন্য কিছু (অনুগ্রহ তিনি দান 17 ৮/১2 *- Aw AEN 
করবেন), তখন (এ) লোকেরা নিজেদের মনের ভেতর by 13540 ey 00 
যে কপটতা লুকিয়ে রেখেছিলো, তার জন্যে ভীষণ ৮৩৮7 
নিরবে? i © Grd emily 


৫৩. (তখন) ঈমানদার লোকেরা বলবে, এরাই কি ০৯2৩ 
সেসব মানুষ, যারা আল্লাহ তায়ালার নামে বড়ো বড়ো জেট পি ig ০959 


£৯ 9 পা চিপ 


শপথ করতো যে, তারা অবশ্যই তোমাদের সঙ্গে ৮৪01, ৪০0০2 Ges dL ty 
আছে; আজ (তাদের সমগ্র কার্যকলাপ) বিনষ্ট হয়ে "0 Lh A 5 ০৫ 7১০০৭ 


গেলো এবং তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়লো । 135 Ulf whee en 


© ৩৭ ১ 


৫৪. হে ঈমানদার ব্যক্তিরা, (জেনে রেখো) *” ৭A 2A ৯ ৯৮৯০৫] ৮৮ 

তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দ্বীন টিন ১৪০27 AGEL 
(ইসলাম) থেকে মোরতাদ হয়ে যায় তাহলে (তার * রি লন 
জায়গায়) আল্লাহ তায়ালা অচিরেই (এখানে) এমন টে [195 5 cil রি 
এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের তিনি 

ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে, (তারা 

হবে) মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের ॥4 hs ূ 
প্রতি কঠোর, তারা আল্লাহর পথে জেহাদ করবে, 401 03252 & 096১4705১81 


পারা ৬ লা-ইউহিববুল্লাহ +১২৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 
কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না; LAG ৯) 2 

(মুলত) এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যাকে চান 400590১2552 055 39 
তাকেই তিনি তা দান করেন; আল্লাহ তায়ালা SA ছে ৯৩ সিন 
প্রাচূর্যময় ও প্রজ্ঞাময় । ৪৮০ 559857285 এন্টি 


৫৫. অবশ্যই তোমাদের পাষক হচ্ছেন আল্লাহ 1 LAB TADS DY PE: 
তায়ালা, তীর রসূল এবং রঃ ঈমানদার লোকেরা, 19 ০৪১19 4199 20:21 ৮1 


যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, 24847 SIE 
(সর্বোপরি আল্লাহ চাযাদায় সামনে জানা নামি 76273 89111 Gyo ০৪। 


oe ৩5১০ 64১ 


৫৬. আর যে ব্যক্তি আল্লাহ তায়ালা, তার ও LALIT পাকি Boosh পা | অনপাপান্ড Ac. 
ঈমানদারদের নিজের বন্ধুবূপে গ্রহণ নে [gt ০৭১19419৮99 wl U2 ৬৮০9 
নি, আহ জার দল 80802331০30 


৫৭. হে ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের -* ।॥। 4 , 5৫1৯2০1৮৮17 
(আল্লাহ তায়ালার) কিতাব দেয়া হয়েছিলো, তাদের টি তা 
মধ্যে যারা তোমাদের দ্বীনকে বিদ্রপ ও খেল- * *1* 91৮22 271 

তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং ০ ০5575125722 ডিক] 


LAP পা A 


কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিয়ো AZ A 
না, যদি তোমরা সত্যিকার অর্থে মোন ই খে পু ৩ ৮০411935237 


হয একমাত্র আল্লাহ তায়ালাকেই (বন্ধু বানাও * 222, “ 5৪12] 12) 
রর LES uf BE 5 193 19 


শা ৪ Nd 


© = 


৫৮. যখন তোমরা (মানুষদের) নামাযের জন্যে টি নি টি 
ডাকো, তখন এ (ডাক)কে এরা হাসি-তামাশা ও 19১ EOE dL ASCE 
খেলার বস্তু বানিয়ে দেয়; এটা এ জন্যে যে, এরা + ৯75৮ দুদ A I 

হচ্ছে এমন এক সম্প্রদায়, যারা (সত্য মিথ্যার) কিছুই 0৮, [9600 1১০০৪ 


বোঝে না। 


৫৯. (হে রসূল,) তুমি বলো, হে আহলে কিতাবরা, 7৮, 9 » ৯.৭ এটা ৪৩ 
তা SEO EEN Y 1১505 ০০ ৫0 oy 0১ 


নিচ্ছো, যে, আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি এবং +. 171" 
ঈমান এনেছি আমাদের ওপর আগে ও বর্তমানে যা Jy Ls El TTL ty Cf of 


কিছু নাযিল করা হয়েছে তার ওপরও, (আসলে) ! 
তোমাদের অধিকাংশ (মানুষই) হচ্ছো গুনাহগার । © 9 48১-০৫ ১ ০9, bs wr 


ADBDocNs Doar 


৬০. (হে রসূল,) তুমি বলো, আমি কি তোমাদের ++ 211 এ 5৫ ১ ০৫ A 12 
বলে দেবো- আল্লাহর কাছে এর চাইতে নিকৃষ্ট নিত তি le 
(শাস্তি) কে পাবে? (হী) সে লোক (হচ্ছে) যার 127" রাগ EE 2% 


41 441 aid br 
ওপর আল্লাহ তায়ালা অভিশাপ দিয়েছেন, যার ক | ৬৮০৮4 1 Ge 


ওপর তার ক্রোধ রয়েছে এবং যাদের কিছু লোককে UY 
তিনি বানর (কিছু লোককে) শুয়োরে পরিণত করে চলি 19851 es ০৯9 


দিয়েছেন, যারা মিথ্যা মাবুদের আনুগত্য করেছে; (৫01%14,০ ৪? এত; ৮০216) 
এরাই হচ্ছে সেসব লোক, (পরকালে) যাদের ls Ei sf | 
অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং (দুনিয়াতেও) এরা 0 || ৪19৮ uw 
সরল পথ থেকে (বন্ুদুরে) বিচ্যুত হয়ে পড়বে। 


পারা ৬ লা-ইউহিবুল্লাহ % ১২৮ www.alquranacademylondon.org 


11২21) Ib ৩৫ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 
৬১. তারা যখন তোমাদের সামনে আসে তখন বলে, 175 এর" 

আমরা ঈমান এনেছি, (আসলে তোমার এ জায়গায়) 155১ ১৪91251 176 ৮2522 BE 
তারা কুফরী নিয়েই প্রবেশ করছিলো এবং তা নিয়েই ০4৭4০৬০ টা তা 

(তোমার কাছ থেকে) তারা বেরিয়ে গেছে; (তারা -৮০19/194919৯52 0529 jib 
তাদের মনের ভেতর) যা কিছু লুকিয়ে রাখছিলো, আল্লাহ টি AD x 
তায়ালা সে ব্যাপারে পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন। (০০ 19০19 


৬২. তাদের অনেককেই তুমি দেখতে পাবে, গুনাহ, ভি A oAw AAs 
বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে একে ০১০) পাট | টিসি ১% 


অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে; এরা যা ১০০01 21259195205 AY 
করে (আসলেই) তা বড়ো নিকৃষ্ট কাজ! 


পর APA AD 


ও u jh 1502-0০-22 


৬৩. (কতো ভালো হতো, এদের) ধর্মীয় নেতা ও 9 EO a চহা 
পভিত ব্যক্তিরা যদি এদেরকে এসব পাপের কথা ও 4 YO AY 
হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখতো! (কারণ) ৮ ,৫ চপ প ছু 

এরা যা কিছু (সংগ্রহ) করছে তা বড়োই জঘন্য! শা কেডা ০19 ০2 


পর ADNAN AD পার্ট 


ও ০১9*:-০৪ |50615 ০০] 


৬৪. ইহুদীরা বলে, আল্লাহর (দানের) হাত বাধা 52 20127 boc ৮০৪১ -পাটি 52 
পড়ে গেছে; (আসলে আল্লাহ তায়ালার নয়-) তাদের ০০, sh 01 ০৪ ১৪৯]| ৬০ 9 


নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে, আর তারা যা ()7| JEL lf 
কিছু সে কারণে ত 22 টি ADL ক 
হয়েছে। আল্লাহর তো উভয় হতই ত, যেভাবে ৮ $& ১৮ ৯১ ৬৮৮ 9৮ ৪০৪ 
তিনি চান সেভাবেই তিনি দান করেন; (আসলে) BA ০, 
তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর BANE 7০০০১? 
নাযিল করা হয়েছে, তা অবশ্যই তাদের অনেকেরই 1228 112, LE ESN 
সীমালংঘন ও কুফরীকে বাড়িয়ে দিয়েছে; (ফলে) 9৮ 2, 9 2) ৩৪ 
আমি তাদের মাঝে কেয়ামত পর্যন্ত শত্রুতা ও পরস্পর [৭ |22£ 20 § SGA ein 
বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি; যখনি তারা যুদ্ধের আগুন ” [xi dts Se রে ০, 

জ্বালিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তায়ালা (তখনি) ৮+১4-,1)0 9639 LL * ‘Zoe 
তা নিভিয়ে দিয়েছেন, তারা (বার বার) এ যমীনে 2 cc cAcNoz DY, পাপ ডি 
বিপৰ্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে; আল্লাহতায়ালাবিপ্যর 344 5) 8 ug A ০৫ 


সৃষ্টিকারীদের পছন্দ করেন না। ও 089 | «5৫289 


AA পাপা পা 


৬৫. যদি আহলে কিতাবরা ঈমান আনতো এবং 1* টু 1271 মা 
(আল্লাহকে) ভয় করতো, তাহলে অবশ্যই আমি 195 55 এগ ভি 


ADIALATLS A IWS ADA পাঠ 0 ৩০৫ 


তাদের গুনাহখাতা মুছে দিতাম, অবশ্যই আমি তাদের ALY rile 03১৯৫ 


নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম । 


AD ০ 
শার্ট তর রা 


৬৬. যদি তারা (আল্লাহর যমীনে) তাওরাত ও ও 
ইনজীল এবং যা তাদের ওপর তাদের মালিকের ৩০৯0522৮৯19 al গু 


কাছ থেকে নাযিল করা হয়েছে তা প্রতিষ্ঠা করতো , পি) ১০০৮৪৮1১9৮5 
পারা ৬ লা-ইউহিবুল্লাহ ১২৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

তাহলে তারা তাদের মাথার ওপরের (আসমান) 
থেকে ও তাদের পায়ের নীচের (যমীন) থেকে 
পাওয়া রেষেক ভোগ করতে পারতো; তাদের মধ্যে 
একদল (ন্যায় ও) মধ্যপন্থী লোক রয়েছে, তবে 
তাদের অধিকাংশই হচ্ছে এমন, যাদের কর্মকান্ড 


খুবই নিকৃষ্ট! 


৫ সুরা আল মায়েদা 

DAS Az A A Az A AB 
lf = a9 0395 ce [NY 
Ed A DAW GBA পূ BL ৮206 20-০১-০০৮১ 
Ls ৮৪০০ 3: 5S 948 ants Lol 0s 


পা APs 


ও ০৭1৬ 


৬৭. হে রসূল, তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু 
তোমার ওপর নাযিল করা হয়েছে তা তুমি (অন্যের 

কাছে) পৌছে দাও, যদি তুমি তো) না করো তাহলে 
তুমি তো (মানুষদের কাছে) তার বার্তা পৌছে দিলে 
না! আল্লাহ তায়ালা তোমাকে মানুষের (অনিষ্ট) থেকে 
বাচিয়ে রাখবেন; আল্লাহ তায়ালা কখনো কোনো 
কাফের জাতিকে পথ প্রদর্শন করেন না। 


৩2 এ ০9১০2054525 ৪৪ 


reas! পা AB পাপা NALASAD 


HL) LAS 50d fg) 


৯৮০০৫ ৩ 


2 ule lt ৬০ Sari uly 
৪ 58384411581 5০ 


৬৮. তুমি (তাদের) বলো, হে আহলে কিতাবরা, 
যতোক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজীল ও 
তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে 

যা নাযিল করা হয়েছে তা (এ যমীনে) প্রতিষ্ঠিত 
না করবে, ততোক্ষণ পর্যন্ত মেনে করতে হবে,) 
তোমরা কোনো কিছুর ওপরই প্রতিষ্ঠিত নেই; তোমার 
মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাযিল 
করা হয়েছে (গৌড়ামীর কারণে) তা অবশ্যই তাদের 
অনেকেরই সীমালংঘন ও কুফরীকে বাড়িয়ে দেবে, 
সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্যে মোটেই 
আফসোস করো না। 


৮ পাত ০৯৩ LAL 
£ 


০৪ [০ 410১8 J 
Jy C5 Gs 3G B53 19০8 
TTS ESTES) 
1989-50-50 


৪ ০8৫41 [511 & ০০৪১৪ 


পা ৮৯ 


99 


রত 


ও ভিপি 


৬৯. নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ছিলো 
ইহুদী, সাবেয়ী, খুষ্টান- (এদের) যে কেউই এক 
আল্লাহ তায়ালা ও শেষ বিচার দিনের ওপর ঈমান 4) 
আনবে এবং (মানের দাবী অনযায়ী) নেক কাজ 
করবে, (পরকালে) তাদের কোনো ভয় নেই, তারা এ 
কোনো দুশ্চিন্তা করবে না। 


0 ab yt ০৪৪11 01 
0১০০ ৬ yl SPS 


53617100529 VIN 


LADLANA AD LAA Agr 


© 9১১৯৬ -৮৮ Yo reste 


Sr 


হি 


৭০. আমি বনী ইসরাঈলের কাছ থেকে (আনুগত্যের) 
অংগীকার আদায় করে নিয়েছিলাম এবং আমি তাদের 
কাছে রসূলদের প্রেরণ করেছিলাম; কিন্তু যখনি কোনো “2 
রসূল তাদের কাছে এমন কিছু (বিধান) নিয়ে হাযির “* 
হয়েছে, যা তাদের মন পছন্দ করেনি, তখনি তারা 
(রসুলদের) একদলকে মিথ্যাবাদী বলেছে, আরেক 
দলকে তারা হত্যা করেছে। 


2 
নিক 
(62১5, POE ৪9১5103৩527 


পা APLLAD SA crx ALD. 


© 9987 G3 391 0 


Edd 


রিচ 


৭১. তারা ধরে নিয়েছিলো, (এতো কিছু করা সত্তেও) 
তাদের জন্যে কোনো বিপর্যয় থাকবে না, তাই তারা 
(সত্য গ্রহণ করার ব্যাপারে) অন্ধ ও বধির হয়ে থাকলো, 
তারপরও আল্লাহ তায়ালা তাদের ওপর ক্ষমাপরবশ হলেন, 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ 


চে তি 


ছি ১5০ 9 


A zs তা DY 


www.alquranacademylondon.org 


hile ৩২০২১11২৪১৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 
অতপর তাদের অনেকেই আবার অন্ধ ও বাধর হয়ে 15% ৮৯, ৮899 গু ৩ ABs ADDL 
গেলো; তারা যা কিছু করছে আল্লাহ তায়ালা তা ১৯০৯ 4/19৮-৪-০ ১৪ | 9৮০91 9০৯০৮ 


রা 


পর্যবেক্ষণ করছেন | ভি 3 


৭২. নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা (একথা) *& ই 
টকা 22115553385 5 


অথচ মাসীহ (নিজেই একথা) বলেছে যে, হে বনী হুঃ Jf JE. Ee 

ইসরাঈল, তোমরা এক আল্লাহর এবাদাত করো, যিনি 7 4. এ 3 
আমারও রব, তোমাদেরও রব; অবশ্যই যে ব্যক্তি ESE TEE NAPLES 
আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তায়ালা তার ॥ ৫4 ৬ Banc «5০০ 
ওপর জান্নাত হারাম করে দেবেন, আর তার (স্থায়ী) ৬৪5 445 ১৪৭ ৬৪1 “৮৪9 
ঠিকানা হবে জাহান্নাম; এই যালেমদের (সেদিন) 172, ক Az ৪৭০ 
কোনো সাহায্যকারী থাকবে না। 45:3011 5979 2 25০ 7 


৭৩. তারাও কুফরী করেছে যারা বলেছে, তিন জনের ৪০৬ নটর 
মধ্যে তৃতীয় হচ্ছেন আল্লাহ। অথচ এক ইলাহ ছাড়া 415 9112 ০৫৩41 ১8 ০৪1 
আর কোনো ইলাহ নেই; তারা যেসব (অলীক) » অ, AE 
কথাবার্তা বলে তা থেকে যদি এখনো ফিরে না আসে, ols: IYI 51 ০০০১০ 
তবে তাদের মাঝে যারা (একথা বলে) কুফরী করেছে, Daas ৮৯০৯৮ Da ADAALAD 
তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে ০8911 ৬০ OH Lo ge 
যাবে। শা ADA ADBow 


© lf ০০162 es 19১ 


৭8. তারা কি আল্লাহর কাছে তাওবা করবে না? এবং চি 41৫ খা 
(কখনো কি) তারা তীর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? 9 yd 4 05752 


DA ঢ 2৯ ob পদ 
আল্লাহ তায়ালা বড়োই ক্ষমাশীল, দয়াময় ৷ ৪০৯১১১৯১401 


৭৫. মারইয়াম পুত্র মাসীহ তো রসূল ছাড়া কিছুই ॥/ A০০5 ৮৪৯৮ 7 
ছিলো না, তার আগেও (তার মতো) অনেক রসূল ১১০০৮১২1৭১৭ onl et 
গত হয়েছে; তার মা ছিলো এক সত্যনিষ্ঠ মহিলা; w ০ ৩৫ ALLE 
তারা (মা ও ছেলে) উভয়ই (আর দু'দশটি মানুষের ৮889৮ 2415, SEE 


মতো করেই) খাবার খেতো; তুমি লক্ষ্য করে দেখো, ৮ ০, ৮+ Ef, FEE) a 112 
আমি কিভাবে তাদের জন্যে (আমার) আয়াতগুলো 5 2 ১৮1 ef | 518 


এনা করছি, অতপর তুমি দেখো, কিভাবে _ 44454 খা 
জল | করছি, অতপর ভুমি দেখো, কিভাবে 50225840501 5601.০6 2 


৬. তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে টানার 
এমন কিছুর এবাদাত করছো- যা তোমাদের কোনো এল) ০ | ৬১১৬০০১০- J 
ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না; 

(প্রকৃতপক্ষে) আল্লাহ তায়ালা (সব কিছুই) শোনেন (৮০195 25,085 9 | ১১৮৫ 
এবং জানেন। লর্ড 


দি 


[দা Assi 


৭৭. তুমি বলো, হে আহলে কিতাবরা, তোমরা কখনো এ +*৫ ৮? A 4 As 
নিজেদের দ্বীনের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না, lA 1 ১০৫ bl yw 


পারা ৬ লা-ইউহিব্বুল্লাহ %০১৩১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 
তোমরা সেসব জাতির খেয়াল-খুশীর অনুসরণ করো A AF AZ AZ LITA Rb be Lc 
না, যারা আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক ৩% 9475 ০৪ [95 9191 19৯: ১9 
লোককেই গোমরাহ করে দিয়েছে, আর তারা নিজে ধু কত AYLD A LAB PAS 
রাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ৪19৮ ৬০191591976 Laut ag 


৭৮. বনী ইসরাঈলদের মাঝে আরে৷ যারা (মাসীহের Asis ৮৪ 

ব্যাপারে আল্লাহর এ ঘোষণা) অস্বীকার করেছে, 03৮51 ০ ৬1955 58011 ০ 
তাদের ওপর দাউদ ও মারইয়াম পুত্র ঈসার --॥- পপ Ey 
মুখে অভিশাপ দেয়া হয়েছে; কেননা, তারা ৮৮৪১০ ৬1 52 5313 Jb 
আল্লাহর বিরুদ্ধে) বিদ্রোহ করেছে এবং সীমালংঘন ০৮৯৮ ) ৯212 

ক | © 09622150691522 Ls EUS 


৭৯. তারা যেসব গর্হিত কাজ করতো তা থেকে তারা , 5১155 ১৫ রিনি নি 12 
একে অপরকে বারণ করতো না, তারা যা করতো ভি & > 


নিসন্দেহে তা ছিলো নিকৃষ্ট ৷ © 0 0122 2 


৮০. তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে LAWL LL ৯ ৪৯এ FAS 
সার জেনানদারদের বদলে) কাফেরদের সাথে $০2 384. ye 058 


Ed £৯ ০০ পাশা 


বন্ধত করতেই বেশী আগ্রহী, তারা নিজেরা নিজে গল ADs Ac বে 
দের জন্যে যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে ৮ পেশি পি ০৪৪ ০০ 95 
তাও অতি নিকৃষ্ট, এ কারণে আল্লাহ তায়ালা তাদের পরীর 65 রা 
ওপর ক্রোধান্বিত হয়েছেন, Se ৪ ০০1৫০] dS oe ogre 
ধরে আযাবেই নিমজ্জিত থাকবে। 


৮১. তারা যদি আল্লাহ তায়ালা, (তীর) নবী ও তার 17 As Ao AS 
প্রতি যা কিছু নাযিল করা হয়েছে তার প্রতি যথাযথ CSL oY নে 


ঈমান আনতো, তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে * 
গ্রহণ করতো না, কিন্তু তাদের অধিকাংশ লোকই হচ্ছে 


AD 1 ADAW SA পাট 
গুনাহগার । © Ln টে ৫ 


৮২. মানুষদের মাঝে যারা ঈমান এনেছে- তাদের 75150 824 
সাথে শত্রুতার ব্যাপারে অবশ্যই তোমরা ইহুদী ০৪91891৩০৩৮ । ১৪০৫৯ 


ও মোশরেকদেরই বেশী কঠোর (দেখতে) পাবে, "2 % 7৯ 
(অপরদিকে) মোমেনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে 19278 Ad yet 
তোমরা সেসব লোককে (কিছুটা) নিকটতর পাবে, 1:০৮” 11757 471 120 
যারা বলেছে অবশ্যই আমরা খৃস্টান; এটা এই ভিত ভিত 


রর SAL MEL রতি $13115115 

ও সংসারবিরাগী ফকীর-দরবেশরা মজুদ ছিলো, ১ 1191 ০৪91 
আর এ (ধরনের) লোকেরা (বেশী) অহংকারও করে 
না। 


Asa কুরপাটিগিপা LA AU OA BLA ক্র 
+ 

৮৪19 (30৮ )9 ০৯৯০৪ ৪৪০০ LS 
পরা পার পা পা 


AAD টিপা রর 


৪ ৬9১০০০০৪ 


পারা ৬ লা-ইউহিববুল্লাহ ১৩২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৮৩. রসূলের ওপর যা কিছু নাযিল করা 
হয়েছে তা যখন এরা শোনে, তখন সত্যের যেটুকু 
এরা জেনেছে- সে কারণে তুমি এদের অনেকের 
চোখকেই অশ্রসজল দেখতে পাবে, (নিবেদিত হয়ে) 
তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, 
তুমি আমাদের (নাম) সত্যের সাক্ষ্যদাতাদের সাথে 
লিখে নাও ৷ 


৮৪. আল্লাহ তায়ালার কাছ থেকে আমাদের কাছে 
যা কিছু সত্য এসেছে তার ওপর আমরা ঈমান 
আনবো না কেন? আমরা তো (ররং) প্রত্যাশা করবো 
যে, আমাদের রব আমাদের সৎকর্মশীলদের সাথে 
(জান্নাতে) দাখিল করবেন, 


১5101672543 ৩০৯10 


AB পা AS Aa Bohr 


Sustain of els 


৮৫. অতপর তারা যা বললো সেজন্যে আল্লাহ তায়ালা 
সন্তুষ্ট হয়ে তাদের এমন এক জান্নাত দান করবেন, 
যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, 
সেখানে তারা হবে চিরস্থায়ী; আর এটা হচ্ছে নেককার 
লোকদের পুরস্কার । 


১৯৪ ০৪190 Ls Si 0 


13546 nls So | ৯6৩5 


ADA ইলিশ 


৮৬. অপরদিকে যারা কুফরী করেছে এবং আমার 
আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই 
হবে জাহান্নামের অধিবাসী । 


~~ 
Ed LS ক্স শট এ পাপা AMBLesp rh 


51491 (৮3502; 


৮91 টিপা 


6 msl =f 


© url sf 
£ 


৮৭. হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তায়ালা তোমাদের 
জন্যে যে পবিত্র জিনিসগুলো হালাল করে 
দিয়েছেন, তোমরা সেগুলোকে (নিজেদের জন্যে) 
হারাম করে নিয়ো না, আর তোমরা সীমা লংঘন করো 
না; নিসন্দেহে আল্লাহ তায়ালা সীমালংঘনকারীদের 
পছন্দ করেন না। 


1 
cb, DB A ৪৪০ শক ৮৮ Das পি 
481 01৮19০১9৮৪4 dot be 


APA 


6 Gy ৮3 Y 


৮৮. আল্লাহ তায়ালা তোমাদের যে হালাল ও 
পবিত্র রেযেক দান করেছেন তোমরা তা খাও এবং 
সে আল্লাহ তায়ালাকে ভয় করো, যার ওপর তোমরা 
ঈমান এনেছো। 


BCE BLS Co 


A DA RA 


SU Sd 


৮৯. আল্লাহ তায়ালা তোমাদের অর্থহীন শপথের জন্যে 
তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা 
শক্তভাবে করো সে ব্যাপারে আল্লাহ তায়ালা অবশ্যই তোমাদের ?' 
পাকড়াও করবেন, (এ ধরনের শপথ ভংগ করলে) তার 
কাফফারা হচ্ছে দশ জন গরীব মেসকীনকে মধ্যম মানের 
খাবার খাওয়ানো, যা তোমরা (সচরাচর) নিজেদের পরিবার 
পরিজনদের খাইয়ে থাকো, কিংবা তাদের পোশাক পরানো, 
অথবা একজন ক্রীতদাস মুক্ত করে দেয়া; যে ব্যক্তি (এর 
কোনোটাই) পাবে না, তার জন্যে (কাফফারা হচ্ছে) তিন দিন 2 
রোযা (রাখা); যখন তোমরা তোমাদের শপথ ভাংগো তখন 
এই হচ্ছে তোমাদের শপথের কাফফারা; (অতএব) তোমরা 
তোমাদের শপথসমূহ রক্ষা করো; আল্লাহ তায়ালা এভাবেই 
তার আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন- 
যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। 


Ic AD EA 


৬০923218295 
58082550100 ELE (৮2$51% 


Obi Cb ce Gr BAST Lb 


dei pif iy 1 Al 
Bu iif 1600০ ১৯৭পা 


1৬৫00156222 1101 


LADD As ABs 11 ADSI Puc 


৪ UIE lal sh A 01 ০2 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৩৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৯০. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো 
(তোমরা জেনে রেখো), মদ, জুয়া, পূজার বেদী ও 
ভাগ্য নির্ণয়কারী শর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ, 
অতএব তোমরা তা (সম্পূর্ণরূপে) বর্জন করো, আশা 
করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে। 


DL ASN পা DAA 


sla ০0015415398 ৪৫ 


৫ সূরা আল মায়েদা 


Kori A 


AW হি 


০০০ ৩৮০ ০ 6১12 LLY 


LAD AD A GUaa BAS A প্‌ IAD 


© IS Alls nal ৬৮৯৪] 


৯১. শয়তান মদ ও জুয়ার মধ্যে (ফেলে) তোমাদের 
মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং 


০৪ পরমা পা নি 5৯ পা শটি Law 


পি 5:০৯] ap S| 


পা পাপা 


এভাবেই সে তোমাদের আল্লাহ তায়ালার স্মরণ ও 95221852829 82102 


নামায থেকে দূরে সরিয়ে রাখে, (এরপরও) কি :. 


তোমরা (এ কাজ থেকে) ফিরে আসবে না? 


c¥ lal oes 


AoA A PAG Nt 


৯২. তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো 
(তার) রসূলের, (হারাম কাজের ধ্বংসকারিতা থেকে) 
সতর্ক থেকো, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও 
তাহলে জেনে রাখো, আমার রসূলের দায়িত্ব হচ্ছে 
সুস্পষ্টভাবে (আমার কথাগুলো) পৌছে দেয়া। 


দা 2D শা পা) 


না RT 
2 15212062478 0519)৯19 


PLA PN ০12 পাও 8 Fa 


© eget ELIT) 


৯৩. যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, (এ 
নিষেধাজ্ঞা জারির আগে) তারা যা কিছু খেয়েছে তার 
জন্যে তাদের ওপর কোনোই গুনাহ নেই, (হা, ভবিষ্যতে) 
যদি তারা (হারাম থেকে) বেঁচে থাকে, (আল্লাহর ওপর) 


ঈমান আনে এবং নেক আমল করে, অতপর (আল্লাহ 
তায়ালার নিষেধসমূহ থেকে) তারা সতর্ক থাকে, (এভাবে 
যতোক্ষণ পর্যন্ত) তারা ঈমান আনবে ও নেক আমল 
করবে, আবারও (আল্লাহ তায়ালাকে) ভয় করবে ও 
সততার নীতি অবলম্বন করতে থাকবে (আল্লাহ্‌ তায়ালা 
অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন, কেননা); আল্লাহ 
তায়ালা সৎকর্মশীল মানুষদের ভালোবাসেন । 


পর্ণ পা 


19155915155511 GF on 
91১০25505৪০) 


পারা /১-০৩া 10 AAD 


০6 ৬৯৭]152215591 ৯0 


০০৩ &ি পুতি ASD Dp ADI 


বি 


A PAN 


৯৪. হে ঈমানদার লোকেরা, (এহরাম বাধা অবস্থায়) » 
আল্লাহ তায়ালা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু 
দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন, যেগুলো তোমরা 
সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো, 
যেন আল্লাহ তায়ালা এ কথা ভালো করে জেনে নিতে 


পারেন, কে তাকে গায়ব থেকে ভয় করে, এরপরও ৬৯ 


যদি কেউ সীমালংঘন করে, তার জন্যে যন্ত্রণাদায়ক 
আযাব রয়েছে। 


Az Dh, DDD ৮০9তাপ5 ১১০০০] cA 


tks BALL 29 G2 


£৯ ৮9 ৮টি পা পা ALA AZT cc 


2 dealt 52 


নে Br EAL 
sity BS dD 


পা পার তোরা 


মিটি নিও 46 SWS Sx sos 


৯৫. হে ঈমানদার ব্যক্তিরা, এহরাম (বাধা) অবস্থায় 
তোমরা কখনো শিকার হত্যা করো না, যদি তোমাদের 
কেউ (এ অবস্থায়) জেনে-বুঝে শিকার হত্যা করে 
(তার জন্যে এর বিনিময় হচ্ছে), রা 
করেছে তার সমান পর্যায়ের একটি গৃহপালিত জন্তু 
কোরবানী হিসেবে কাবায় পৌছে দেবে, (যার) ফয়সালা 
করবে তোমাদের দু'জন ন্যায়বান বিচারক ব্যক্তি, 


পারা ৭ ওয়া ইযা সামিউ 


+১৩৪ 


2 
ভিন A ৭ এ sls 


০ গু 


25028 


11 সা 


০০1 EL UO LS JOR 43 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সুরা আল মায়েদা 


কিংবা (তার জন্যে) কাফফারা হবে (কয়েকজন) গরীব- 211 3৮77৮৭21৩20 1521 
মেসকীনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোযা রাখা, Us ১০91 ০৯৫০০ 5 80০41 
যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম ০১% ০৮৪ 

হয়। (এ নিষেধাজ্ঞা জারির আগে) যা কিছু গত হয়ে গেছে bo wl নি 969 5921 চা 
আল্লাহ তায়ালা তা মাফ করে দিয়েছেন; কিন্তু (এর পর) 219 ৮525 28 82528 512 0295০. 
যদি কেউ (এর) পুনরাবৃত্তি করে, তাহলে আল্লাহ তায়াল 819, es ’ Veda i টি 
(অবশ্যই) তার কাছ থেকে প্রতিশোধ নেবেন; আর আল্লাহ © [8591 9১১7০ 
তায়ালা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান 


৯৬. তোমাদের জন্যে সমুদ্রের শিকার হালাল করা 11৮৮ ০,4!" ০৯০ A224 হু 
হয়েছে এবং তার খাবার তোমাদের জন্যে ও (সমুদ্রের) ০০০ LUE y= ০৮০৫৭ ০১ 


পর্যটকদের জন্যে (উৎকৃষ্ট) সম্পদ, (মনে রাখবে), £1৩ "12"? 
যতোক্ষণ পর্যন্ত তোমরা এহরাম (বাধা) অবস্থায় ০ Oe IE SR 
থাকবে, ততোক্ষণ পর্যন্ত (শুধু) স্থলভাগের শিকার 220 AAD Ws 

তোমাদের জন্যে হারাম থাকবে; তোমরা ভয় করে৷ ৩191 যা 
আল্লাহ তায়ালাকে, ধীর সমীপে তোমাদের সবাইকে ৪ ৫9১ নি 5 asi 


জড়ো করা হবে। 

৯৭. আল্লাহ তায়ালা কাবা ঘরকে সন্মানিত করেছেন, 1৮" 0) “41৫471 

মানব id জন্যে (তার) ভিত্তি হিসেবে (তিনি 3 fl ৩] 2৯০14 ul Os 
এটা প্রতিষ্ঠা করেছেন), একইভাবে তিনি সম্মানিত 292 রঃ 
করেছেন (হজ্জের) পবিত্র মাসকে, কোরবানীর জন্তুকে লা | 7৮81 st 

এবং (এ উদ্দেশে) পঞ্টি বাধা জস্তুগুলোকে, এটা পর df of fee ETE 
জন্যে, যাতে করে তোমরা (এ কথা) জেনে নিতে 5 

পারো যে, আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু of NISL srl 


আছে আল্লাহ তায়ালা তা সবই জানেন, অবশ্যই SALAS Wo Ah 
আল্লাহ তায়ালা সব বিষয়ে সর্বজ্ঞ । © ale 3 


৯৮. তোমরা জেনে রাখো, অবশ্যই আল্লাহ তায়ালা Pf, (8) ০% fe 
শাস্তিদানের ব্যাপারে (খুবই) কঠোর, নিসন্দেহে (পুরস্কারের ul ড | ১৯০৪ a 31১. রা 


বেলায়ও) আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। © 23154 Uf 


রা 


৯৯. রসূলের দায়িত্ব (হেদায়াতের বাণী) পৌছে দেয়া নি 2 L 
ছাড়া আর কিছুই নয়, আল্লাহ তায়ালা জানেন তোমরা যা 9" Ely 135-20% রি 


কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো । ৪ ০9০০ by ০9০ Le 


১০০. (হে রসূল,) তুমি বলো, পাক এবং নাপাক ॥4- এ এড 

জিনিস কখনো সমান হতে পারে না, নাপাক জিনিসের 22০03 এ FY ও 
প্রাচুর্য যতোই তোমাকে চমৎকৃত করুক না কেন! 

অতপর হে জ্ঞানবান মানুষরা, তোমরা আল্লাহকে রা 180০৪] 8৮১০০ 


ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হতে 6082. 6 25 
পারবে। 6 09186155011 4898 


৮৮০০ 
হবে, (অবশ্য) কোরআন মা হত যান 1)14-509০০৫-5৮137801 
রা হবেন (এ বিধান জারির আসে যা কিছ 2০৮00580108) 5৫ ০০৯ UE 
EEF eo 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৩৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 


১০২. তোমাদের আগেও কিছু সম্প্রদায় (তাদের 2০০ পির 2৯5 AZ AW BAZ 1 AZ 
নবীকে এ ধরনের) প্রশ্ন করেছিলো, কিন্তু পরক্ষণেই 19 এ 26157 
তারা তা অমান্য করতে শুরু করলো । © en les 


১০৩. দেবতার উদ্দেশে প্রেরিত (কান ছেড়া) EX 
“বহীরা’, (দেবতার নামে উৎসগীর্কৃত) “সায়েবা", ICY 5 


(দেবতার রা ছেড়ে নর ও মাদী Gd SE 7৮935 


দেয়া দশ বাচ্চা প্রসবকারিণী উদ্বী) হাম’- এর , 88588 
কোনোটাই কিন্তু আল্লাহ তায়ালা বানিয়ে দেননি, SHG sy 7S 
বরং কাফেররাই (কুসংস্কার দিয়ে) আল্লাহর ওপর AP Az "2০28 
মিথ্যা আরোপ করে, আর এদের অধিকাংশই কিছু ৪ LY ১5809 
উপলব্ধি করে না। 


১০৪. যখন এদের বলা হয়, আল্লাহ তায়ালা যা কিছু 481,129 রর পপ 
নাযিল করেছেন তোমরা সেদিকে এসো, (এসো তীর) রা ৫58০4 19 শা 01919 
রসুলের দিকে, (তখন) তারা বলে, আমরা আমাদের 153 ০০০ Gy 1৫! 
বাপ-দাদাদের' যার ওপর পেয়েছি তা-ই আমাদের আমাদের রে ঠা 13-7 dhs 
জন্যে যথেষ্ট; যদিও তাদের বাপ-দাদারা (সত্য-মিথ্যা YG OE 5. GGG এ 
সম্পর্কে) কিছুই জানতো না এবং তারা হেদায়াতের cA পাঠিত LD ZA ADM 
পথেও চলতো না । © 990598 Ys Usk ০9০ 


১০৫. হে ঈমানদার লোকেরা, তোমাদের নিজেদের /১:9 ৮০০৮৫ NBA AD! Ed 
দায়িত্‌ তোমাদের নিজেদের ওপর, কোনো ব্যক্তি যদি ALBA ০৪1 ah 
গোমরাহ হয় তাহলে সে ব্যক্তি তোমাদের কোনো * এ ০০০ 
তি সাধন করতে পারবে না, যতোক্ষণ পর্যন্ত তোমরা dhs ০ St 05 ০৫১৫৬ 
নিজেরা পথের ওপর চলতে থাকবে; তোমাদের ॥ ০ / ADHD FA তা ADD Az 4 
সবার ফিরে যাওয়ার জায়গা আল্লাহর কাছে, অতপর ন (০৪ ০৮৫০ দিত পেস্ট ১০ | 

তোমাদের (সেদিন) তিনি তোমাদের বলে দেবেন টি 
(দুনিয়ায়) তোমরা কী করছিলে! © ০9:০৯ 


রে LE ASE 
ই পাক থাক (রোজ) আন হাদি তোমরা 8 2 ns 3 ASS 
প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের ওপর *£41* 1৮175 BAW 

মৃত্যুর বিপদ এসে পড়ে, তখন বাইরের লোকদের Aol dps gl Asus 


A Re 


মধ্য থেকে দু'জন ব্যক্তি সাক্ষী থাকবে; (পরে যদি) 3 টির কি 
তোমরা কোনো সন্দেহ প্রকাশ করো, তাহলে (সাক্ষী) , চাটি iG 2 


দু'জনকে নামাযের পর আটকে রাখবে, অতপর তারা ॥ i a eign jj 
আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো নে ০ 
স্বার্থের খাতিরে এ সাক্ষ্য বিক্রি করবো না, (এমনকি) 43 (৪ ১২3০১ 39 ৩1445 ৬০৯ 
ঘনিষ্ঠ আত্মীয় হলেও (নয়), এ টু একি) 12০2৯8০৮01৫ পপ পা পার্ট £ছি পা পাশ 
গোপন করবো না, আমরা যদি তেমন কিছু করি 8১1৬০ ৮০১9, > 51 06590০ 
তাহলে আমরা গুনাহগারদের দলে শামিল হয়ে 

যাবো। 


~~ 


১০৭. অতপর যাদ 
দু'জন সাক্ষী (সাক্ষ্য গোপন করে) অপরাধে লিপ্ত ছিলো, 


পারা ৭ ওয়া ইযা সামিউ + ১৩৬ www.alquranacademylondon.org 


1৩1২211০ ৩২৭১11২৪২৬১ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ সূরা আল মায়েদা 

বা ভার লাস 5301 Gs LAE 3h; রে 
আরা সারা শোনার আনে 2 চুর el 
রি St STs 
তাহলে আমরা যালেমদের দলভুক্ত হয়ে পড়বো । © gt God BG 4০০০1 


১০৮. এ (পদ্ধতি)-তে বেশী আশা করা যায়, তারা tu KS এ 
ঠিক ঠিক সাক্ষ্য নিয়ে আসবে অথবা তারা অন্ততপক্ষে ৫৮০০১) 198 303, 5 


এ ভয় করবে, (তাদের) কসম আবার অন্য কারো এপ 152 

কসম দ্বারা বাতিল করে দেয়া হবে; তোমরা আল্লাহ ৩৯০০১৮৩1১০ 05 
তায়ালাকে ভয় করো এবং (রসুলের কথা) শোনো; WSs 19:19 | 5 31০71 
আল্লাহ তায়ালা কখনো পাপী লোকদের সৎপথে রী রর bute 
পরিচালিত করেন না । (1৮ S002) 


১০৯. যেদিন আল্লাহ্‌ তায়ালা সকল রসূলকে একত্রিত এডি ৪৮8 
করবেন, রি হে রসূলরা, তোমাদের 102 098 এ oss fs 
(দাওয়াতের মানুষদের পক্ষ থেকে) কিভাবে - 2 
সাড়া দেয়া হয়েছিলো; তারা বলবে, আমরা তো এ SSL eV 5G cf 
(তার) কিছুই জানি না; যাবতীয় গায়বের বিষয়ে *০7 ড় 
তুমিই ভালো জানো । ০৯৮11 


১১০. (স্মরণ করো,) যখন আল্লাহ তায়ালা বলবেন, "৫ 217-%” 
হে মাইরয়াম-পুর ঈসা, আমার সেই নেয়ামতের ৮৯৮০৭ ৩০0 
কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার এ উরি CELE 
মাকে দান করেছিলাম, (বিশেষ করে) যখন আমি caf 559689০০৪০৪ 
পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম eld SAEs SHC 
তুমি মানুষের সাথে (যেমনি) দোলনায় থাকতে কথা ৮.১ ৯. কন ১০ GALS 
বলতে, (তেমনি বলবে) পরিণত বয়সেও, আমি যখন 5546 ll এ৪2219০4৯০5 
তোমাকে কিতাব, জ্ঞান-বিজ্ঞান, তাওরাত ও ইনজীল - 2172 দু£। 

দান করেছিলাম, যখন তুমি আমারই হুকুমে কাচ Gs GSS dns byl 


মাটি দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাতে, অতপর 12”5 88395 33৬, ০ 
তাতে ফুঁ দিতে, আর আমার আদেশক্রমেই তা পাখী Rye 2 32৯0 ets seit 


হয়ে যেতো, আমারই হুকুমে তুমি জনান্ধ ও কুষ্ঠ 9 258 & 3১121 

রোগীকে নিরাময় করে দিতে, আমারই আদেশে তুমি 3 ley 2৯ রা 
বের করে ও আমি দি ০১০], এ চে 

সাধন) থেকে ইসরাঈলদের ত করে দত পন নি ০০ 

রেখেছিলাম যখন টপ কাছে (নবুওতের) SE 021০০] 3 Ae 
এসব নিদর্শন নিয়ে ৫ তখন তাদের মধ্যে যারা (১452 “* 

(তোমাকে) অস্বীকার করেছিলো তারা বললো, এ bE all 6, sl ts 5 ১ 
নিদর্শনগুলো যাদু ছাড়া আর কিছুই নয়। 2721 


১১১. (আরো স্মরণ করো,) যখন আমি হাওয়ারী নু 

দিতির নারি তোমরা 19:21 of lg এ! ৬৮০০ 319 
আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আনো, 

তারা বললো (হে রব,) আমরা (তোমার ওপর) ১৪৪19091510 015৮529055 

ঈমান আনলাম, তুমি একথার ওপর থেকো যে, টি Ao A, 

আমরা তোমার অনুগত । © ৬৭০৮০ ০5 


পারা ৭ ওয়া ইযা সামিউ +১৩৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫ ll আল মায়েদা 
১১২. (অতপর) যখন এই হাওয়ারীরা বললো, হে +-*- +» 

যত পা চা যা ও 
খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্যে পাঠাতে 

পারেন? ঈসা বললো, (সত্যিই) যদি তোমরা মোমেন 

হয়ে থাকো তাহলে (অহেতুক দাবী পেশ করার ৩ 

ব্যাপারে) আল্লাহ তায়ালাকে ভয় করো। 


১১৩. তারা বললো, আমরা (শুধু এটুকুই) চাই, ও ০৮5414 12%: 5 {20% 441৫ 
আমরা সেই টেবিল থেকে (কিছু) খাবার খাবো, ৬2 ০ Sst 58১1910 


প্রন পাপা নি ALL 


এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে, (এতে করে) + *ঠুহুলপ শঠ তল সদ = 
আমরা এও জানতে পারবো যে, তুমি আমাদের কাছে 35459053505 ৩ পেশ ও 0915 


৪ ০ এর ওপর $ 29 sf fz 


১১৪. মারইয়াম-পুত্র ঈসা (আল্লাহর দরবারে) বললো, [£5 মনে রিল 

হে আল্লাহ, হে আমাদের রব, তুমি ০ balay el | ০৪ ০0৪ 
আসমান থেকে খাবার সঙ্জিত একটি টেবিল পাঠাও, ৮৮ দু 775 

০ আমাদের পূর্ববর্তী ও আমাদের ০ ৮০০15386302 Jy 
পরবত জন্যে তোমার কাছ থেকে (পাঠানো) € 212 Ei Galo [21 
একটি আনন্দোঘসব এবং তোমার (কুদরতের একটি) 2815 টি 2 IN 1৩০ 
নিদর্শন, তুমি আমাদের রেষেক দাও, কেননা তুমিই 
হচ্ছো উত্তম রেযেকদাতা । 


LA 00 OAS পা টিনা পা AABN তা 
৬৪১১]| ১৯ ০০191059019 


১১৫. আল্লাহ তায়ালা বললেন, (হা, অচিরেই) আমি “4৪ COIL LUT 5% 105 
তা তোমাদের ওপর পাঠা, এরপর যদি তোমাদের এপ ৫2145 
কেউ (আমার ক্ষমতা) অস্বীকার করে তাহলে তাকে 121৩০ 42০1 (013০০ 0৯ 

আমি এমন কঠিন শাস্তি দেবো, যা আমি সৃষ্টিকুলের 2 রা 
কাউকেই আর দেবো না। 6 oll or tof Sef 


১১৬. যখন আল্লাহ্‌ তায়ালা বলবেন, হে মারইয়াম 12772 0 1; 
পুত্র ঈসা! তুমি কি কখনো (তোমার) লোকদের Ar ৩৪০1৩ 319 
(একথা) বলেছিলে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে দা $= 4148 
আমাকে ও আমার মাকে ‘ইলাহ’ বানিয়ে নাও; যে eo ০2 555৩5 ks 

কথার উত্তরে) সে বলবে (হে আল্লাহ), সমথ পবিত্রতা ঠিক এ] ০9১ ৬০ 
তোমার জন্যে, এমন কোনো কথা আমার পক্ষে শোভা ৯৯4 
পেতো না, যে কথা বলার আমার কোনো অধিকারই ul Ln ee 
ছিলো না, যদি আমি তাদের এমন কোনো কথা ৮/০42 ললিত উপুর গিনিতে ০৯৪ 
বলতামই, তাহলে তুমি তো অবশ্যই তা জানতে; ELL le ০৪৬ 4০415 ০০৪ 
নিশ্চয়ই তুমি জানো আমার মনে যা কিছু আছে, শি 2707" 

কিন্তু আমি জানি না তোমার মনে কি আছে; যাবতীয় al ০০৪০ ELLY 


গায়বের খবর অবশ্যই তুমি ভালো করে জানো। ® ১9201 ডিএ if 


১১৭. তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছো 17. * রপ্ত ৭ এ ০ 121" 
দি (অন্য) কিছুই , (আর রা AE ০০190 
সে বিষয় লো), তোমরা শুধু আল্লাহ তায়ালার +2 ॥A2- A 2০ 

এবাদাত করো, খিমি আমার রব, তোমাদেরও রব, 343 63) 2/193221 
আমি যতোদিন তাদের মধ্যে ছিলাম ততদিন A A DD AP BD 2A 

আমি (নিজেই তাদের কার্যকলাপের) সাক্ষী ছিলাম, ₹৮-৪$ ০০১ ৮ 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৩৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমিই ছিলে AAT LAD HLA LAD A পথিক এ 
তাদের ওপর একক নেগাহবান, যাবতীয় ক্রিয়াকর্মের ৪০ ০311 Sl oS ৪97 bl 


ws [তর oh 


১১৮. তাদের (অপরাধের জন্যে) তুমি যদি তাদের * 5 3" 57025475" 
শান্তি দাও (দিতে পারো), নিসন্দেহে তারা তোমারই 919০ 2/১৮০-৮৪-৮-৮৪৮১ ০1 


ADEN Ac 
+ + 


বান্দা, আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও (তাও _ 052%, “1 51517 রড 


প্রজ্ঞাময় । 


১১৯. আল্লাহ তায়ালা বলবেন (হা), এ হচ্ছে সেদিন, 234 ০৯341 22501149110 
যেদিন সত্যবাদী ব্যক্তিদের তাদের সততা (প্রচুর) *-৮৯১০ ৬১১০] gia [32 tos wf Jb 
কল্যাণ দান করবে; (আর সে কল্যাণ হচ্ছে) তাদের * 53 এ ৮১৫ ee 
জন্যে এমন সুরম্য জান্নাত, যার তলদেশ দিয়ে অমীয় x) - 5) = র 
বরণাধারা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরদিন * 2222814-51,107125 ০1১1 
থাকবে; আল্লাহ তায়ালা তাদের ওপর সন্তুষ্ট থাকবেন 1০) [el এ 


এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট থাকবে; (বস্তুত) এ EGE ETNA EI 
হচ্ছে এক মহাসাফল্য । ভিত জি 52) 


১২০. আকাশমালা, যমীন এবং এর মধ্যবর্তী সমগ্র এ 4/0 1151 2175 এ 
সৃষ্টিলোকের ভেতর যা কিছু আছে তার সমুদয় resi bg ৩০১19 gt Sow 
বাদশাহী আল্লাহর জন্যেই এবং তিনিই সব কিছুর 


EELS 


€ GA £257 wo 
ওপর ক্ষমতাবান। & ১৭, (৫ ৩ ০৪9৮9 


5৮৯15647205 
অন্ধকারসমূহ ও আলো সৃষ্টি করেছেন; যারা (আল্লাহ ৪৮৮৯৫ fe fl 17 স্পা শা পা ১৯9) 
তায়ালাকে) অস্বীকার করে, তারা প্রকারান্তরে অন্য 5 ho ৮511 ০৯9 ০5১19 


রি তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাড় 9 Ul e333 193% 58911 


২. তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, 72 ৭1 ৯০৮৫৫ (দু 
অতপর তিনি (সবার বাচার একটি) মেয়াদ নির্দিষ্ট ০ ৬৮ ৩৪-৮৮-৮৪৪7 


7 
ADPDAzZ DB porch পাডি তৰ 


করে দিয়েছেন, (তেমনি তাদের মৃত্যুরও) তার কাছে * 531 370 ESN 
একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে, তারপরও তোমরা তি Lt এরি 


পাটি পা 


৩. আসমানসমূহ ও যমীনের (সর্বত্র) তিনিই হচ্ছেন 21+. ২, ১৮ 111) ১০৬ 
একমাত্র আল্লাহ; তিনি (যেমনি) তোমাদের গোপন 25৩53199৮41 ০৯৭০19৯9 
ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, (তেমনি) তিনি _ 44০ 2%1৮ ৮1৮৫ $44 ৯০ অ 
জানেন তোমরা (পাপ-পুণ্যের) কতোটুকু উপার্জন ও) ০০৮৮১ ০ ২৪ ১০৯১-০০১০ 
করছো- তাও। 


8. তাদের মালিকের আয়াতসমূহের মধ্যে এমন একটি |” ৬, Tp ৮ ৮ খা থা 
আয়া ৮৪5 ০০৮] er এল] এ টি 

মাতও নেই, যা তাদের কাছে আসার পর তারা তা ১1 935 a ore Il re পাপা 5 
থেকে মুখ ফিরিয়ে নেয়নি। © ৯ ১৯০ ০1956 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৩৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 
৫. তাদের কাছে যতোবারই সত্য ) এসেছে 0 জল উল wo ADDL AZ 
ততোবারই তারা তাকে মিথ্যা বলেছে; অচিরেই Cy 3A Ld Gl 1208 0% 
তাদের কাছে সে খবরগুলো এসে হাযির হবে যা নিয়ে LAD ৪৮৪ রি 4 

তারা বিদ্রুপ করছিলো । ও ys SECS ash 


বি খনি AZ AWA Az A AAAs Aa Noch পু 
ত বি দেল, কাদে আলে আমি এ 0590201 COIL 


এমন প্রতিষ্ঠা দান করেছিলাম, যা তোমাদেরও দান EE C 

করিনি । আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি 09০০ Ed EON TEES 
বর্ষণ করেছি, আবার তাদের (মাটির) নীচ থেকে (312904 WE 
আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি, অতপর তাদের el \ এ YF 
পাপের কারণে আমি তাদের (চিরতরে) ধ্বংস করে EELS EEE 
দির লা তাদের জামি বক নতুন জাতির ৫ গাহি চেনা 


উত্থান ঘটিয়েছি। 92521074505 


৭. (হে নবী,) আমি যদি তোমার ওপর কাগজে লেখা ৮147 ১৫৭54 ৯4 
কোনো কিতাব নাযিল করতাম এবং তারা যদি তাদের ৩16১5 815৮৮0০17৯8 95 


হাত দিয়ে তা স্পর্শও করতো, তারপরও যারা কুফরী টি ৪০০৮৪ A 
করেছে তারা বলতো, এটা তো সুস্পষ্ট যাদু ছাড়া আর 1558 08011 JO el sgl 


85 ০০০০ 7s) dsc 


৮. তারা বলে, এ (নবী)-র প্রতি কোনো ফেরেশতা € ৯1৮ 4,432 4045" 
নাধিল করা হলো না কেন? যদি সত্যিই আমি কোনো sae ১9119109 


ফেরেশতা পাঠাতাম তাহলে (আযাবের) ফয়সালা Upon Zid No As Ar 
(তখনি) হয়ে যেতো, এরপর তো আর কোনো >" ATIVAN UL OST 


অবকাশই তাদের দেয়া হতো না। ৪0১০৪ 


৯. (তা ছাড়া) আমি যদি (সত্যিই) ফেরেশতা পাঠাতাম, ।:০প্া পরত 2৭৭ - দু ত 217৩ দত 
তাকেও তো মানুষ বানিয়েই পাঠাতাম, (আজ) যেমন (৮449১৯১44৯4 915 
এরা সন্দেহ করছে তখনও আমি এমনিভাবে তাদের ৮৯৩7৮ GA As" 
(মনের) ওপর সন্দেহ বসিয়ে দিতাম । © ৪৭ ০৮৫৯৩ 


১০. (হে রসূল,) তোমার আগেও বহু নবী-রসূলকে 21175 পে FE Fe 
এভাবে ঠা্টা-বিদ্বপ করা হয়েছিলো, (অনন্তর) তাদের - 2 "73 Ey | ১5 
মধ্যে যারা নবীর সাথে যে ঠাষ্টা-বিদ্রপ করেছে 1906 ০ 3352 ০8912 9.5 
তাই (তাদের আযাবের আকারে) পরিবেষ্টন করে 5 রি রে রে 

ফেলেছে! © UIs Ym 42 


১১. (হে নবী,) তুমি বলো, তোমরা পৃথিবীতে ঘুরে- 7১21৯? 
ফিরে দেখো, দেখো যারা ১০১ মিথ্যা Gx EH CDV 195০ 4৪ 
প্রতিপন্ন করেছে তাদের কী (ভয়াবহ) পরিণাম 

হয়েছে। 


ননদ রি 5 নর ও ‘DN msg Le 18 


তুমি বলো, (এর সবকিছুই) আল্লাহ তায়ালার জন্যে; , 3 aS Ee 
(মানুষদের ওপর) দয়া করাটা তিনি তীর নিজের ob PIE 


ওপর (কর্তব্য বলে) স্থির করে নিয়েছেন; কেয়ামতের ESCA 
দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন, i [57 des 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৪০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


এতে সন্দেহ নেই; যারা নিজেরাই নিজেদের ক্ষতি * 2-244 2 = যেতো 
সাধন করেছে, তারা (এই দিনকে) বিশ্বাস করে না। Al ly ০8974 BY 


ASD PE 


৪ ০১9,০৪৭ 2 ০৪ 


১৩. রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করেছে , রি 
তার সব কিছুই তার জন্যে; তিনি সব শোনেন এবং DET all Sol 9 


tial © rll ৫৮1 


১৪. (হে নবী,) তুমি বলো, আমি কিভাবে আসমানসমূহ ''অ 41817 4, ছা ৬০ 2 
ও যমীনের মালিক আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে অন্য 25522 


কাউিকেরিজের পাষক বানিয়ে নেবো, অথচ তিনিই ০০১০২ 
(সবাইকে) As তাকে কোনো রকমের ld ১০2672০5252 U5 


আহার যোগানো যায় না; (তুমি) বলো, আমাকে আদেশ | দানি 
দেয়া হয়েছে, যেন সবার আগে আমি তার অনুগত হই YL er dS হল uf yf 


এবং (আমাকে এ মর্মে আরো) আদেশ দেয়া হয়েছে- J 
তুমি কখনো মোশরেকদের দলে শামিল হয়ো না। © ৩০১৯ 1৩০০৫ 


১৫. (তুমি) বলো, আমি যদি আমার মালিকের ” 44  * € এ 
অবাধ্য হই, তাহলে আমি এক মহাদিবসের আযাব 2" ০০৯৪ ut 5 তে SE 


(আপতিত হওয়ার) ভয় করি। © be [9 ০১1৬০ 


১৬. সে মহান দিবসে যাকে সে আযাব থেকে রেহাই 977 05 1/07 387 ১,78 এপ 
দেয়া হবে, তার ওপর (নিসন্দেহে) আল্লাহ তায়ালা 2) ০5 ০০০94 HS ০১১০৫ er 


PAN DAN 


অনুগ্রহ করবেন, আর এটিই হচ্ছে সুস্পষ্ট সাফল্য । ৪ ur 530k 40১০ 


১৭. যদি আল্লাহ তায়ালা তোমাকে কোনো দুঃখ ‘us LA AAD As 


পৌছান তাহলে তিনি ছাড়া আর কেউই তা দূর 51235 22520 ০৭ ০19 
করতে পারবে না; অপরদিকে তিনি যদি তোমার 1৮৮৫ Ac AD = 
কোনো উপকার করেন তাহলে (কেউ তাতে বাধাও $30 ya ০০০ ০191 yt 
দিতে পারে না, কেননা) তিনি সব কিছুর ওপর 

ক্ষমতাবান! ১1১৪ 55 


১৮. তিনি তার বান্দাদের ওপর একচ্ছত্র ক্ষমতার _ 4 4) ০৯, ৮ রি 
অধিকারী; তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকেফহাল। 9 yl asl pals G5 p00 


১৯. তুমি বলো, সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে , ৪ ০55 

বড়ো? তুমি বলো, (হী) একমাত্র আল্লাহ তায়ালার, ০১ 201 018-855 ১০ ₹৮৫ ld 
যিনি তোমাদের এবং আমার মধ্যকার (সর্বোত্তম) = 874 8 ০ পপ ৪, 

সাক্ষী। এ কোরআন (তার কাছ থেকেই) আমার প্রতি 

নাযিল করা হয়েছে, আমি যেন তা দিয়ে তোমাদের £1৮৫*৮₹ 

এবং (তোমাদের পর) যাদের কাছে এ গ্রন্থ পৌছবে সঃ 2S 91581 Gs 


(তাদের আযাবের) ভয় দেখাই; তোমরা কি একথার দু ৫০৯৩৮ পর্ণ ৭০০ আঁ 
সাক্ষ্য দিতে পারবে, আল্লাহর সাথে আরো কোনো 2511 lS uf ০০৩৯৯-০০ 


lel) ৩২০২১11২৪১৬ 


ইলাহ রয়েছে ? (হে নবী,) তুমি (তাদের) জানিয়ে ৪] 
দাও, আমি (জেনে-বুঝে) কখনো এ ধরনের (মিথ্যা) JP Std SAY 0, yx 


সাক্ষ্য দিতে পারবো না, তুমি বলো, তিনি একক, ১ 7+22% 1 
তোমরা (আল্লাহ তায়ালার সাথে) যে শেরেক করে © 0% pS Ls G7 ls ০15 


যাচ্ছো, তার থেকে আমি অবশ্যই মুক্ত । 
পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৪১ www.alquranacademylondon.org 


sa El 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
২০. (তোমার আগে) যাদের আমি কিতাব দান 1৮5 ৫৯৩ নিত + A DHIAS! cA Bz 
করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে, যেভাবে পি ed ts 21০৭৬] 


তারা তাদের ছেলেদের চেনে, (কিন্তু অজ্ঞতার বশবর্তী দু. + মি ৮ Ac 
হয়ে) যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে 19৮৮ ০:০7 ইউ 19১৯৭ 


LAD ADL AD ADDN 


তারা (কখনো) ঈমান আনবে না। © uj RY -০৪১ ৮৪১1 


স্রু-ুলদ্ 


২১. তার চাইতে বড়ো যালেম আর কে আছে, যে * টা 
স্বয়ং আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে; 26521 ৩/ি oes Af ত 


কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে, আসলে ৯1 
’ ual 
যালেমরা কখনো সাফল্য লাভ করে না। © 09811 0223 Shea 2 


LAL 92 A পেশ 


২২. একদিন আমি তাদের সবাইকে একত্রিত করবো, ডি 
অতপর যারা শেরেক করেছে তাদের আমি বলবো, ০১০ ৮০০ ১ 


তোমাদের সেসব শরীকরা কোথায় (আজ)? কোথায় 101 1১০ ১৪ 1০811 
৪০৮৮৮ 8 ০৩২ LCA 


করতে! ও ০১9০০১১৮০১৪ 
২৩. অতপর তাদের (সেদিন) একথা (বলা) ছাড়া 


রা লরি Aa A BLLAN ৯০০ তা ৮১০৫ 079 


কোনো যুক্তিই থাকবে না যে, আল্লাহ তায়ালার কসম, wl 190 Sf YH ০৩:০৩ চি চি টি] 
যিনি আমাদের রব, আমরা কখনো মৌশরেক AD 2 ৮০০ 
না। i L il গু oS ye LS Lis 
২৪. (হে নবী,) তুমি দেখো, কিভাবে (আজ) এরা ০৪ 0৮৩ তত — Az ADASL 
নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং তাদের ০53০) 192১ ০১৮ ১৮41 
নিজেদের বানানো কথা (কিভাবে আজ) নিষ্ফল হয়ে 275 


রি 095282150৫2 


২৫. তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যাকে 1৮১৮৮ LAU ৪৩৮০৯ ৮ 
(দেখলে মনে হয়) তোমার কথা সে কান দিয়ে শুনছে, ৫৯5০৩৮0৭০০৯ 
(কিন্তু আসলে) আমি তাদের মনের ওপর পর্দা ঢেলে ০৯০৫০ ৯ ZU AS. 
দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে 17593 sg ৩2৫৮ 
পারে না, আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি; Bs ALD A 
(মূলত) তারা যদি (আল্লাহর) সব কয়টি নিদর্শন ৩195৯ Bl bn ol 
দেখেও নেয়, তবু তারা তাতে ঈমান আনবে না; চাটি 

এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন ০8011 058 32১41 5:51 5 
তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে, দি 

সম্পর্কে) কাফেররা বলবে, এ তো পুরনো © ws | ঠি 121115১0115 $ 
গল্পকথা ছাড়া আর কিছুই নয়। ©? xt প 1195 


২৬. তারা (যেমন) নিজেদের তা (শোনা) থেকে 40252202252 ছি পিট 2 22 
বিরত রাখে, (তেমনি) অন্যদেরও তা থেকে দূরে ০19 (08494-5 UT A 


রাখে, (এ দিয়ে ত) তারা নিজেদেরই ধ্বংস সাধন Az ch ০9৯২8) AS AS 
করছে, Sonn ও ০9১৯৬ bs 1991 
২৭. তুমি যদি (সত্যিই ত তাদের) দেখতে পেতে_ AD নল ডে Ar ALLA নু Acs 
যখন এদের আগুনের ওপর এনে দীড় করানো হবে, 1910851৮411 s+ Sty 92 
তখন তারা বলবে, হায়! যদি আমাদের আবার & ০47171" 
(দুনিয়ায়) ফেরত পাঠানো হতো, তাহলে আমরা El HY i 08 
(আর কখনো) আমাদের মালিকের আয়াতসমূহকে ৪ 

মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা (অবশ্যই) রি 
ঈমানদার লোকদের দলে শামিল হয়ে যেতাম । 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৪২ www.alquranacademylondon.org 


A ABar 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


২৮. এর আগে যা কিছু তারা গোপন করে আসছিলো 9১8 ৩9-9১-১89৩ DAD পাপা No 
(আজ) তা তাদের জন্যে উনুক্ত হয়ে গেলো; যদি * Us ere ৩০৭ [st ৮৪11৯ 5% 


তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানোও হয়, তারা * ০০4 Sn NOS Ae 
তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা Ale Cl 3200 72 
হয়েছিলো, অবশ্যই তারা মিথ্যাবাদী । ও 9594 


২৯. এরা বলে, আমাদের এ পার্থিব জীবনই হচ্ছে 
একমাত্র জীবন, আমরা কখনোই পুনরুজ্জীবিত SOLELY Go 15305 


না AA ADA LAs পাপা 
ALL © ৬০০৯৪ ০৯১০9 


৩০. হায়! তুমি যদি সত্যিই (সে দৃশ্য) দেখতে পাত,” ০1172 89 £ 2 
পেতে- মন তাদেরকে তাদের মালিকের সামনে 05৮58) B15 3 5527 


দাড় করানো হবে এবং তিনি বলবেন (বলো), এ »14 রি Ls 
দিনটি কি সত্য নয়? তারা বলবে, হা, আমাদের ' 2)912191 nl fs sdf 


মালিকের শপথ (এটা সত্য); তিনি বলবেন, তাহলে US ডি 155965 J 
(আজ) সে আযাব ভোগ করো, যাকে তোমরা €.৮ ৮১০৪৯ 
অবিশ্বাস করতে । © ০9১৯ 


৩১. অবশ্যই তারা (ভীষণভাবে) ক্ষতিগ্রস্ত হয়ে ঢু ০৯ 
পড়েছে, যারা আল্লাহর সামনা সামনি হওয়াকে ১019 815 3 13304 ৩৭9৭ ৮৮5 05 


মিথ্যা বলেছে; আর একদিন যখন (সত্যি সত্যিই) ।+11 ৫227 2 
কেয়ামতের ঘন্টা হঠাৎ করেই তাদের সামনে এসে 1270 25 নি 1০ 


পি পা তা পাশার Ar 


হাযির হবে, তখন তারা বলবে, হায় আফসোস, 15-51-৮154 
চা Ute > রঃ 2 


টিপা chad পা 


করেছি, সেদিন তারা নিজেদের (পাপের) বোঝা নিজে রনির 
দের পিঠেই বয়ে বেড়াবে; (দেখো,) কতো নিকৃষ্ট উড তি 
বোঝা সেটি- যা সেদিন তারা বইবে! ও ০9১৮৭ be sl 


~ 
Ed 


৩২. আর (9 বৈষয়িক জীবন তো নিছক খেল- 45 AEG শনি পপ 
টি 55০21151725 


তায়ালাকে) ভয় করে পরকালের বাড়িঘরই তাদের ৮০) ৬৭০7 = 
জন্যে উৎকৃষ্ট; তোমরা কি (মোটেই) অনুধাবন করো এ ০ ১১ 
না? 


15০০5 


tls 


৩৩. (হে রসূল,) আমি জানি, এরা যা বলে, তা * 

তোমাকে পীড়া দেয়, (এসব বলে) এরা শুধু) 

তোমাকেই মিথ্যা সাব্যস্ত করছে না; বরং এ যালেমরা ৭ 202 চালাত তত 
(এর মাধ্যমে) আল্লাহ তায়ালার আয়াতকেই অস্বীকার দি সি ১58 
করছে। © 9১৯৯ df 212 লেট] 


৩৪. তোমার আগেও রসূলদের মিথ্যাবাদী সাব্যস্ত 1৮74: 211”% "এ ০০ me 
করা হয়েছিলো, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা 127৮ SE ও ০৮১ ০৪৪ ০89 
ও (নানাভাবে) নির্যাতিত হবার পরও তারা ধৈর্য ধারণ * 5 খা 38515: 
করেছে, শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে 7» রর ১275 

হাযির হয়েছে। (আসলে) আল্লাহর কথা বদল করার 385-51 ০০4০3 Tn Ye 
কেউ নেই, অবশ্য নবীদের সংবাদ তো তোমার কাছে ASA 

(আগেই) এসে পৌছেছে। © ৬৮১০] ০5১ ৬০ 2? 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৪৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


৩৫. (তারপরও) যদি তাদের এ উপেক্ষা তোমার G22 SMES EE MES 

কাছে কষ্টকর মনে হয়, তাহলে তোমার সাধ্য থাকলে = টিন ও 2১০ ৩৩19 
তুমি (পালানোর জন্যে) ভূগর্ভে কোনো সুড়ংগ কিংবা ০৯১। 026০ of Sab 
আসমানে কোনো সিঁড়ি তালাশ করো এবং (সেখান প। & ০. ১ ০৯ Jon 
থেকে) তাদের জন্যে কোনো নিদর্শন নিয়ে এসো; 72৮৮0 55 sd CL 


৮5 Ace 


আল্লাহ তায়ালা যদি চাইতেন তিনি তাদের সবাইকে ০4448 রা 
[8 
হেদায়াতের ওপর জড়ো করে দিতে পারতেন এবং 35০০] Fe ্ঃ 579 


তুমি কখনো মূৰ্খ লোকদের দলে শামিল হয়ো না। ৪ ale ne i380 


৩৬. যারা (এ কথাগুলো) লা অয জলা 22 
(আল্লাহর) ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে * ০9৯৮৮ তেল কিল 


নে 2 284 88 


আল্লাহ তায়ালা তাদেরকেও কবর থেকে উঠাবেন, 4471 «8481 7327 f 
অতপর (মহাবিচারের জন্যে) তারা সবাই তার সামনে ” Rl ০০) 
প্রত্যাবর্তিত হবে। নি wg 


৩৭. এরা বলে, নবীর ওপর তীর মালিকের পক্ষ এ * এ 

থেকে (আমাদের কথামতো) কোনো নিদর্শন নাথিল “(2১ + Hil 4৮5০4211915 
রা ? মি বলো, অবশ 10 Zo 44 

তা (oe 51981 TS Of BSG Ht ot 


ক্ষমতা রাখেন, কিন্তু এদের অধিকাংশ লোকই (এ OS ANE? 
ব্যাপারে) কিছু জানে না। © ৪০-২১-০১১১ 


৩৮. যমীনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা 

Tn Re ছা 553585৩০১81 2৮3 ৩25 
কোনো পাখী- যারা তোমাদের মতো সৃষ্টি নয়- আমি 1৫১] 2,০০2 AY ০০৪ 
(এ) গ্রন্থে তোদের) বর্ণনার কোনো কিছুও বাকী ॥ 2. 1525৯ 

রাখিনি, অতপর এদের সবাইকে তাদের মালিকের ৮৪ | ₹০৪ ০০৮৪1 & 
কাছে জড়ো করা হবে। © 0১52 এ 


৩৯. যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে, ২ € 9০5 ৪ » দু ++ 

তারা (হেদায়াতের ব্যাপারে) বধির ও মুক, তারা $ Skis Cab tp 2015 
অন্ধকারে পড়ে আছে; আল্লাহ তায়ালা যাকে চান * এ 21122 এ গার: 
তাকে গোমরাহ করে দেন; আবার যাকে চান তাকে ০৮9" | অরিন! 
তিনি সঠিক পথের ওপর এনে স্থাপন করেন। © nine ble b ss ty 


৪০. তুমি বলো, তুমি কি তোমাদের (নিজেদের * টড 
অবস্থা) দেখেছো' যান তোমাদের অত আনহা dl NSA LSB 
পক্ষ থেকে কোনো আযাব আসবে, কিংবা হঠাৎ করে + ০৪ A 

কেয়ামত এসে হাযির হবে, তখন তোমরা কি আল্লাহ ৩1599503 A Ee 


তায়ালা ছাড়া আর কাউকে ডাকবে? (বলো) যদি টা 
তোমরা সত্যবাদী হও! রি ৬১৩০০ 


৪১. বরং তোমরা (তো তখন) শুধু তাকেই ডাকবে, cAD Az পা Acc পা ADA 
তোমরা যে জন্যে তাকে ডাকবে তিনি চাইলে তা © SL BSS O03 
দূর করে দেবেন (এবং) যাদের তোমরা (আল্লাহ হ 4/৫ ২% | রি 
তায়ালার) অংশীদার বানাতে, তাদের তোমরা ভুলে ৩) £ SCOPE of al 
যাবে। 


পারা ৭ ওয়া ইযা সামিউ *% ১৪৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
৪২. তোমার আগের জাতিসমূহের কাছেও আমি 51175 44 গিরি দি 
আমার রসূল পাঠিয়েছিলাম, তাদেরও আমি নানা , ৫: ৬০৫০] "3০72 
দুঃখ-কষ্ট ও বিপর্যয়ে আটকে রেখেছিলাম, যাতে করে 5151 1 7413 55210 8826 
তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। LAE ar 
© ০9০55 


তা ADB পা পা cPLA পানি প্রা 


৪৩. যদি এমন হতো যে, তাদের ওপর আমার বিপর্যয় = 
এসে আপতিত হলো, তারা বিনীত হয়ে গেলো, কিন UE 


তারা যা করে যাচ্ছিলো, শয়তান তাদের কাছে তা ন ৩১2-৯2০ ০ ভিসি 
শোভনীয় করে তুলে ধরছিলো। © ug tpt 


88. অতপর তারা সে সব কিছুই ভুলে গেলো, যা তাদের * Ass 
(বার বার) স্মরণ করানো হয়েছিলো; তারপরও আমি ই ০৮555 


তাদের ওপর (সচ্ছলতার) সব কয়টি দুয়ারই খুলে দিলাম; KB 2 ৯:42 ০0৮ 
শেষ পর্যন্ত যখন তারা তাতেই মত্ত হয়ে গেলো যা তাদের ls yt 15, ৪৪ ০19 


দেয়া হয়েছিলো, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে প ৯০ (ন্ট ৯০11৫ দত ৯০1 LEA 1 
নিলাম, তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়লো । © ০৮১ BL Es dot 


৪৫. যারা আল্লাহ তায়ালার ব্যাপারে) যুলুম করেছে, , 1৮10 71/2317 770 2 
তাদের সবার ূলোচ্ছেদ করে দেয়া হয়েছে; আর সকল *19৮ - ৫৯-10-5121 ৫৮৯, 


cA পা তা Yb DAA 


নতি তাও যিনি সৃষ্টিকুলের ভি sf 540 4/ ৮419 
| 


৪৬. (হে রসূল) তুমি বলো, তোমরা কি একথা ভেবে /১:০০ তা টি পা ০৫) 2 পু ৯5 পপ ৭2 
দেখেছো, যদি আল্লাহ তায়ালা কখনো তোমাদের ৮৮৯৮৮ এ ৩৯ of ant 02 


AUD AS ABD [শা তা পাপা পা AB char 


শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের 41| = ১২ ০51 
হল ০ রি 2 


তায়ালা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে কি, যে ০৯০১৪4৮৫৯০৪ 401 ১০ 
তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে: তাকিয়ে ৯০৮০৪7৩০৮০৭ 
দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে © ০5১৩-৫ 0 Yl ০১১৯) 
বর্ণনা করছি, এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। 


৪৭. তুমি বলো, তোমরা কি তাদের দেখেছো, যদি রেড 
Br শর $e 
কখনো গোপনে কিংবা প্রকাশ্যভাবে তোমাদের ওপর 4 / ld | 1০০1 ৩ 


আল্লাহর আযাব আপতিত হয়, (তাতে) কতিপয় If 13141 00০ ৯১৪ 91 45৯5 
যালেম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস 58) যি ৯০১৪ 


করা হবে কি? © ৬০৮) 


AD পাপা 


৪৮. আমি রসুলদের (জান্নাতের) সুসং্‌ w LAr 
(জাহান্নামের) সতর্ককারী ছাড়া অন্যভাবে পাঠাই ই ১০২1০ এ 4 রে 


না, অতপর যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজেকে _ ৮১৯১৩ ০০19 crcl ০০১০ ০৪১৩০০9 
সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নেই পা ৯প ৯৩৯০ Tr রিকি 
এবং তারা (সেদিন) কোনোরকম চিন্তাও করবে © UHI Y 9 reste 
না। 


৪৯. (অপরদিকে) যারা আমার আয়াতসমূহকে + ৯০ ছুডত 
মিথ্যা প্রতিপন্ন করবে, কঠোর আযাব তাদের ঘিরে ee El 3 15244 ০৯০15 


ধরবে, কেননা তারা (আমার সাথে) নাফরমানী ০2174 
করছিলো 


ৰ ৪2280124৫01 


পারা ৭ ওয়া ইযা সামিউ ১৪৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ EE 
ফাদ || ঠা 255০০ HY 
বিতর রো বলি হে) আমি 21৮02৮2০280? 
2 


হয়, তুমি বলো, অন্ধ আর চক্ষুম্মান ব্যক্তি কি (কখনো) এগ, SEES Ys রি 
এক হতে পারে? তোমরা কি মোটেই চিন্তাভাবনা সি ADB 


করো নাঃ © ০9১৫০ |: 


৫১. (হে মোহাম্মদ,) তুমি (আল্লাহর) কিতাবের 8৫৮৯2 তত 
মাধ্যমে সেসব লোকদের (আযাবের) সতর্ক করো, ০ 95৮22 ad 330505 


যারা এ ভয় করে যে, তাদেরকে তাদের মালিকের 4593 Aung Me বিশ 
’ ৩০৮৪] ০৯ ৮৪9)০11 ৮৯৭ 
সামনে একত্র করা হবে, (সেদিন) তাদের জন্যে তিনি ॥ রি এ! 2 


পা ADB A DET sA পান ৪ ০ 


ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে © ০9৯০৭৮৪৯৮৯9 ০১9 
না, আশা করা যায় তারা সাবধান হবে । 


৫২. তাদের তুমি (তোমার কাছ থেকে) সরিয়ে * ৮ অ ৮৯০৫০ 
দিয়ো না- যারা সকাল-সন্ধ্যায় তাদের মালিককে পক না ag ১০৮ 49 


Tah cA PDA 


ডাকে, তারই সন্তুষ্টি কামনা করে, (কারণ) তাদের “০৮৯9 9৭১ ( st EEE 
কাজকর্মের কোনো রকম দায়িতূুই তোমার ওপর EGS 8 


Ahad পা 


নেই, তোমার কাজকর্মের হিসাব-কিতাবের কোনো bo 2 rls ন /৯1০15 
রকম দায়িতৃও তাদের ওপর নেই, যদি তুমি তাদের * ৮:1:%% 7 ৮৬ * শা 2 

enle Sls 
সরিয়ে দাও, তাহলে তম্ভি আত দের দে মি ০০১১১৮০8৪৩৫ wr 


Ed PFE 


হয়ে যাবে। 9০801 ০05৫5 


৫৩. আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য 842-4 Az ৯৪ নল Bm 

বারে পরীক্ষা নিয়েছি, যেন (অহংকারী) লোকেরা 19192 is ৩ ৫৩৫ 
(গরীবদের একথা) বলতে পারে যে, এরাই কি হচ্ছে - 47 17:5৮ 54 5. co অত 
আমাদের মাঝে সে দলের লোক, যাদের ওপর আল্লাহ -৮৮/1৮ 2৮০০০০০।০-গা 
তায়ালা অনুগ্রহ করেছেন; আল্লাহ তায়ালা কি (তার) ৮14০4 
কৃতজ্ঞ বান্দাদের ভালো করে জানেন না? © ০৪১৯2 “ul 


৫৪. যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছে 1:11 42% {1 5171-7 
তারা যখন তোমার কাছে আসবে, তখন তুমি তাদের 55815055588 AILS 15 
বলো, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক- তোমাদের ।. 5 7 হৈ 242 1? 
ওপর’ অনুঘহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য ৯: 5 + পাশ ০৯ 
বলে স্থির করে নিয়েছেন, তবে তোমাদের মধ্যে 2 
যদি কেউ কখনো অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ _-,__ 

করে বসে এবং পরক্ষণেই তাওবা করে ও (নিজেকে) ০19: ৮১ ডি 2002 
শুধরে নেয়, তাহলে (আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে SA ৯ Nc 
দেবেন,) তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু ৷ Goa) 54 435 


৫৫. আর এভাবেই আমি আমার আয়াতসমূহকে es 24209 025? এ] 
বিশদভাবে বর্ণনা করি, যাতে করে (অন্যদের সামনে) ৮ ০71 4১9 


অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায় । 6 my ba 


৫৬. (হে মোহাম্মদ,) তুমি বলো, আল্লাহ তায়ালাকে - 
বাদ দিয়ে তোমরা আর যাদের ডাকো, আমাকে ৬ ০৪০ ৫:৪০ cei ০3198 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৪৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 

তাদের গোলামী করতে নিষেধ করা হয়েছে; তুমি দি হত 
(এও) বলো, আমি কখনো তোমাদের খেয়াল-খুশীর 35:41 955 ০9৯22 
অনুসরণ করবো না, (তেমনটি করলে) আমি গোমরাহ ” AVE তে ধা 
হয়ে যাবো এবং আমি আর সত্যের অনুসরণকারীদের ছি, 1০ ১৪ রি না 


অন্তর্ভুক্ত থাকবো না। © cide 


৫৭. তুমি বলো, আমি অবশ্যই আমার মালিকের এক চিনা A এ টির “৭ 
উজ্জ্বল দলীল-প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছি, আর -৮ 95335 ৮০৫ ৬91 05 
সে জিনিসটাই তোমরা অস্বীকার করছো, যা তোমরা 


তিন (এখানে) বর্ণনা করছেন, তিন হচ্ছেন উত্তম 
রা । 


৫৮. তুমি বলো, (আযাবের) যে বিষয়টার জন্যে 
4803 
তোমরা তাড়াহুড়ো করছো, তা (ঘটানো) যদি আমার '- 


মধ্যকার ফয়সালা (তো অনেক আগেই) হয়ে যেতো! 
আল্লাহ তায়ালা যালেমদের ভালো করেই জানেন । 


পাশা তা পাঠ তা 


৫৯. গায়বের চাবিগুলো সব তার হাতেই নিবদ্ধ রঃ সান 

রয়েছে, সে খবর তিনি ছাড়া কারোই জানা নেই; FY জি oil EU 165 
জলে-স্থলে (যেখানে) যা কিছু আছে তা শুধু তিনিই ৮৪০9৮ IG 
জানেন; (গাছের) একটি পাতা (কোথাও) ঝরে 1৮ *, As BERS 

না, যা তিনি জানেন না, মাটির অন্ধকারে একটি i G05 GG ২1 95৩2 


শস্যকণাও নেই- নেই কোনো তাজা সবুজ, (কিংবা Ae U 
ক্ষয়িষ্ণু) শুকনো (কিছু), যার বিবরণ একটি সুস্পষ্ট 8১1০৮ 98039. ০১৪ 


গ্রন্থে মজুদ নেই। Sur ৪ 


৬০. তিনিই (মহান আল্লাহ), যিনি রাতের বেলা + 7*-- AZ তত A ৮০০ 
তোমাদের ওপর মৃত্যু ছেয়ে দেন, দিনের বেলায় * 299৮10৮255০ 25 


তোমরা যা কিছু করো তা তিনি জানেন। (রাতের 4) টি পক 
পর) তিনি আবার তোমাদের উঠিয়ে দেন, যাতে করে ৮ ৮ 


Az As TAS 


(তোমাদের) নির্দিষ্ট সময়কাল পূর্ণতা পেতে পারে, Aor ll dee Ol িত 
এরপর তার দিকেই হচ্ছে তোমাদের ফিরে যাবার টি WBNS A 8০০০০ D2 
জায়গা, অতপর তিনি তোমাদের বলে দেবেন তোমরা © 91৮২0 AS ls পট 
(দুনিয়ায়) কী কাজ করছিলে । 


৬১. আল্লাহ তায়ালা নিজ বান্দাদের ওপর পূর্ণ AB Mia ADs = ০৮ 
মাত্রায় কৰ্তৃত্বশীল, তিনি তোমাদের ওপর পাহারাদার এ 35%515৮83৯81% 
(ফেরেশতা ) নিযুক্ত করেন; এভাবে তোমাদের কারো ০ পনি) পাশার oz 
যখন মৃত্যু এসে হাযির হয়, তখন প্রেরিত ফেরেশ্তারা ০০১৪০1৮০০০৪ 101 555866 
তার (জীবনের) সমাপ্তি ঘটিয়ে দেয়, (দায়িত পালনে) +০০ ৯৮৮৮ এ 
তারা কখনো কোনো ভুল করে না। © 9৮১৯৭১৮১9০1 ৮97 


পারা ৭ ওয়া ইযা সামিউ +১৪৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১14 


৬২. অতপর তাদের সবাইকে তাদের (আসল) মালিক রি f PET 
আল্লাহর সামনে ফিরিয়ে নেয়া হবে; ৮৯৮৮৮ [321-৪15. IES 


ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তীর । তৃরিৎ হিসাব গ্রহণে ৪ ০৮০ £১৮%9 পা 


তিনি অত্যন্ত তৎপর । 
195 /১ ০১ /১79/ শর্ট AS 08 


৬৩. তুমি বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের “”1 
অন্ধকারে (বিপদে) পড়ো, (যখন) তোমরা কাতর টু 2 ৩০০৯ 


কণ্ঠে এবং নীরবে তাকেই ডাকতে থাকো, তখন 
কে তোমাদের (সেসব থেকে) উদ্ধার করে? (কাকে * 
তোমরা তখন) বলো, (হে মালিক), আমাদের তুমি 
যদি এ থেকে বাঁচিয়ে দাও, তাহলে আমরা তোমার 
কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাবো। 


৬৪. তুমি বলো, হা, আল্লাহ তায়ালাই তোমাদের সে LAW A DAW cD Dh 
(অবস্থা) থেকে এবং অন্য সব বিপদ-আপদ থেকে ও ৬৮০9 es ন 481 J 


বাচিয়ে দেন, তারপরও তোমরাই তার সাথে অন্যদের AAG MD ৯০১০5 
শরীক করো! © UF SS 


ADAG পা SAUD As 


৬৫. তুমি বলো, আল্লাহ তায়ালা তোমাদের ওপর- দু 
১ বল, মাহ ভালা ভোদা ৫12০৭ Of Bt 11950$ 


থেকে আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের এ স্ডি ig ১৪১০ 49 

দল-উপদলে বিভক্ত করে একদলকে আরেক দলের +, ০৫2 রর ৬ 1৬০ 
শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম; লক্ষ্য (5089 rt Lb 9৮41৯) 
করো, কিভাবে আমি আমার আয়াতসমূহকে খুলে তা ৯৩১০ ৯০০ Ac টা oA 
খুলে বর্ণনা করি, আশা করা যায়, তারা (সত্য) ৯৯ ১1 ০৩০৮০০৭০৮০৯ 
অনুধাবন করতে পারবে । ০ ৯০৫৮৭ Ds IA ০০৮০৩ 


ও 9568 প্রা 51 53০ 


৬৬. তোমার জাতির লোকেরা এ (কোরআন)-কে চট চর নে 
অস্বীকার করেছে, অথচ তাই হচ্ছে একমাত্র সত্য; Us. 53% ০9 4 4 ০৩9 


তুমি (তাদের) বলে দাও, আমি তোমাদের ওপর রি 3:42 A লি নি 


এ 
কর্মবিধায়ক নই। 
Bic < wo 


৬৭. প্রতিটি বার্তার জন্যে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ RAR EE LS 
রয়েছে এবং তোমরা অচিরেই (তা) জানতে পারবে। ছি তি টি 


৬৮. তুমি যখন এমন সব লোককে দেখতে পাও [৫511 5852৮57৮577 
যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি-ব্দ্রিপ করছে, বা ৬ ১৮৯৭ ৩৭০ ০০112 
তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতোক্ষণ দি লিন টি রে 
না তারা অন্য কথায় মনোনিবেশ করে; যদি কখনো কির 58০৯ ঁ 
শয়তান তোমাকে ভুলিয়ে (ওখানে বসিয়ে) রাখে, 58536 ০৮৮৯ ০০১৭ ০27১ 
তাহলে মনে পড়ার পর তুমি যালেম সম্প্রদায়ের সাথে 


আর বসে থেকো না। © tHE eS 


পা 222 LA ১০) পর্ণ পাপা 


৬৯. তাদের (এসব কার্যকলাপের) হিসাবের ব্যাপারে-যারা *এ * Ua 
(আল্লাহ তায়ালাকে) ভয় করে, তাদের ওপর কোনো দায়- শু 5 ৬৫ ৩9৯৮৭ ০৭ ১41 ণ wd 


Ed NID A us 


দায়িত্‌ নেই, তবে উপদেশ (তো দিয়েই যেতে হবে), আশা 
করা যায়, তারা (একদিন আল্লাহ তায়ালাকে) ভয় করবে। © © ০9৯ ol (5১৪ 06198 ৫ 


৭০. সেসব লোকদের তুমি (আল্লাহর হাতে) (৭4 = 
ছেড়ে দাও, যারা তাদের দ্বীনকে নিছক 13019 Cad eins 1958S 201135 


খেল-তামাশায় পরিণত করে রেখেছে 
পারা ৭ ওয়া ইযা সামিউ *% ১৪৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে =» LAL ০ ০৪০ 
রেখেছে, তুমি এ (কোরআন) দিয়ে (তাদের) স্মরণ uf 29080508911 89521 22898) 


লি নত MEARE প্রা AAD 


করাতে থাকো, যাতে করে কেউ নিজের অর্জিত ৫০৯13 ০০ ০৮১০ 


টি 


কর্মকান্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে, (হাশরের - = চির 
দিন) তার জন্যে আল্লাহ তায়ালা ছাড়া কোনো বন্ধু এবং 9 ২85494122১৮ 
সুপারিশকারী থাকবে না, কোনো ব্যক্তি যদি নিজের 1” 

সব কিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে (সেদিন 152235888০১ Ji ol 
তা) গ্রহণ করা হবে না; এরাই হচ্ছে সে মানুষ, যাদের : 5 ট এ, 
নিজেদের (গুনাহ) অর্জনের কারণে তাদের ধ্বংস করে জি ১৩ all ্ 
দেয়া হবে, (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করার কারণে lds mst os | ১০০৪ 


দের জন্যে (থাকবে) ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি নিবি দিবাকর 
ত ( )ফু তু $ 09582215161 


পা পা টি 


Cann. CEE ১১5০2153948 
পে, আল্লা তায়ালা যেখনে আমাদের সঠিক পথ 31 64155821651 90৮25 
4 
সাধারনের লাইনে ৮1০55৮০2১১1 


পর 57 


ALA 


তাকে ডাকছে, তুমি আমাদের কাছে এসো, (এসো) Ux 
সহজ সরল পথের দিকে! তুমি বলো, সত্যিকার অর্থে ০1৩৪, | ৩৯] dl 35508 


হেদায়াত তো হচ্ছে আল্লাহ তায়ালার (পাঠানো), 71. 200 5-381541 ৩৩৫ 


সেটাই হচ্ছে আসল হেদায়াত এবং আমাদের এ আদেশ 22a 
দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে ঠ ৪ stl > 
আনুগত্যের মাথা নত করি, 5 


৭২. (আরো আদেশ দেয়া হয়েছে) তোমরা যেন ২৭ £ 3157 bh | “sf Uf 
নামায প্রতিষ্ঠা করো এবং তোমরা যেন আল্লাহ ৮৮985198912] TD 
তায়ালাকে ভয় করো; তিনি হচ্ছেন এমন (সত্তা), ধার ELSE রতি 
সামনে সবাইকে সমবেত করা হবে। ® ১) 1৩155 


ALA পা Lr 


৭৩. তিনি যথাযথভাবে আসমানসমূহ ও যমীন সৃষ্টি 
করেছেন; যেদিন তিনি বলবেন (সব কিছু বিলীন) ০৯9৬1 2 sl GL G23 


হয়ে যাও, তখন (সাথে সাথেই) তা (বিলীন) হয়ে $ 557% UL 
যাবে, তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য, যেদিন শিংগায় টির 55 ৮823 
ফুঁ দেয়া হবে (সেদিন) যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী (68098 1৮11 49 RAE 
হবে একান্তই তার; তিনি দৃশ্য-অদৃশ্য সব কিছু , . 
সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন; তিনি প্রজ্ঞাময়, ১85158119 ley 
তিনি সবকিছুর খবর রাখেন। 


৭8. (স্মরণ করো.) যখন ইবরাহীম তার পিতা 
আযরকে বললো, তুমি কি (সত্যি সত্যিই এই) 
মূর্তিগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করছো? আমি তো 
দেখতে পাচ্ছি, তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা 
স্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত রয়েছো। 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৪৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
৭৫. এভাবেই আমি ইবরাহীমকে আকাশসমূহ ও LUE ৮ ৯ ৮৪18 
যমীনের পরিচালন ব্যবস্থা দেখাচ্ছিলাম, যেন সে ২১৪০1০12795 1৬ 


বিশ্বাসীদের দলে শামিল হয়ে যেতে পারো 3০2351০5095 SN 


Az ভা [Pd 


৭৬. যখন তার ওপর (আধার ছেয়ে) রাত এলো, ১৯5৮ 4৭5 
তখন সে একটি তারকা দেখতে পেলো, (তোরকাটি diets |) ০৮1. 4৯০ bs UL 


দেখেই) সে বলে উঠলো, এ (বুঝি) আমার রব, ৪ (2 
অতপর যখন তারকাটি ডুবে গেলো, তখন সে বললো, | YIU HLL ০) 1৫ 
দা তো আমি (আমার রব বলে) পছন্দ bs 3 


৭৭. অতপর যখন সে আকাশে) একটি ঝলমলে _ * (1512 
চাদ দেখলো, তখন বললো (হা), এই (মনে হয়) এ 155০1 01৮ 


আমার রব, অতপর (এক পর্যায়ে) যখন তাও ডুবে ৭ এপ * 

গেলো তখন সে বললো, আমার রব যদি আমাকে 99059৯৭০24৩ এও 
পথ না দেখান, তাহলে অবশ্যই আমি গোমরাহ 15] ++ 

লোকদের দলে শামিল হয়ে যাবো । © |[81 os oi 5 


৭৮. (এরপর দিনের বেলায়) সে যখন একটি ? I 7151 
আলোকোজ্জ্বল সূর্য দেখলো তখন সে বললো, (মনে *- 2১1 GoD Ll 


hf তু ৮ পাপ = 1 


হচ্ছে) এই আমার রব, (কারণ) এটা হচ্ছে সবগুলোর । 3 [ ৭% ০০৮31 (৮2 ১৯51০ 
চাইতে বড়ো, (সন্ধ্যা ঘনিয়ে এলে) তাও যখন ডুবে LAG As Bus ৮ 


৩159 ৪০) 


গেলো, তখন সে (নিজের জাতিকে) বললো, হে 
আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে সব কিছুকে 

(আল্লাহ তায়ালার সাথে) অংশীদার বানাও, আমি তা 

থেকে সম্পূর্ণ মুক্ত ৷ 


৭৯. আমি নিষ্ঠার সাথে সেই সার্বভৌম মালিকের দিকেই '' ER CRE 
আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি এই আসমানসমূহ ও 5 3 তি 


যমীন (-সহ চাদ-সুরুজ-গ্রহ-তারা সব কিছু) পয়দা হ -*৫ 2 
AA fe 1৫ + + 
করেছেন, আমি এখন আর মোশরেকদের দলভুক্ত নই। ns i ০5 তি < NI 


৮০. তার জাতর লোকেরা তার সাথে (আল্লাহ্‌ 

তায়ালার ব্যাপারে) বিতর্ক শুরু করলো; (জবাবে) 

সে বললো, তোমরা কি আমার সাথে স্বয়ং আল্লাহ - 
তায়ালার ব্যাপারেই তর্ক করছো, অথচ তিনিই 13092588235, ৬৩০ ৩১৪ 
আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন; আমি তোমাদের দ$ *এ₹ / + £8 = 
(মাবুদদের) ডরাই না- যাদের তোমরা (আল্লাহ 06089652565 8374 তি 
তায়ালার) অংশীদার (মনে) করো, অবশ্য আমার AE পপ ৪ 
মালিক যদি অন্য কিছু চান (সেটা আলাদা); আমার 9 09586453০1৩ ৪5৪ 
মালিকের জ্ঞান সব কিছুর ওপর পরিব্যাপ্ত; (এরপরও) 

কি তোমরা সতর্ক হবে না? 


৮১. তোমরা যাকে (আল্লাহ তায়ালার) অংশীদার বানাও, - ৭2, 7 হণ ৯৮৮৯ 
তাকে আমি কিভাবে ভয় করবো, অথচ তোমরা আল্লাহ ০১১৯০১০০০১৩ 2০1 ০৮৫9 


DAS ৯ পা A DUD 


তায়ালার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, বক dL 
যে ব্যাপারে তিনি কোনো প্রমাণপত্র তোমাদের কাছে ' Pd ee 


পাঠাননি; (তোমরাই বলো,) আমাদের এ উভয় দলের fsa yl ০ ৮1214 
মধ্যে কোন দলটি (দুনিয়া ও আখেরাতে) নিরাপত্তালাভের ৩ টু A DAS 
বেশী অধিকারী? (বলো!) যদি তোমরা জানো! উ OFS At fe YL 


পারা ৭ ওয়া ইযা সামিউ ক ১৫০ www.alquranacademylondon.org 


২০ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 
৮২. (হী) যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে 1 ৯০৫1৮ কার্ল 
যুলুম (-এর কালিমা) দিয়ে কখনো কলুষিত করেনি, Ald EEL 


তারাই (হচ্ছে দুনিয়া ও আখেরাতে) নিরাপত্তালাভের LA DANG AD, DATA Ze 
বেশী অধিকারী, (এবং) তারাই হচ্ছে হেদায়াতপ্রাপ্ত। © UIUxee 3 ৬1০ a 


৮৩. এ ছিলো (শেরেক সম্পর্কিত) আমার (সেই ০০০৯৮ [৮৮12155122৩ ০৮ 

অকাট্য) যুক্তি, যা আমি ইবরাহীমকে তার জাতির Byrn bay il se SSS 
ওপর দান করেছিলাম; (এভাবেই) আমি যাকে ইচ্ছা SALSA ৮. পরত EAD তত 
তাকে সমুন্নত করি; অবশ্যই তোমার রব প্রবল © ak aes 5) felis or 233 


প্রজ্ঞাময়, কুশলী । 


৮৪. আমি তাকে দান করেছি (পুত্র হিসেবে) ইসহাক _1* 44 ৪2 কিল এ 18,4174" 
ও (পৌত্র হিসেবে) ইয়াকুব- এদের সবাইকেই আমি ৮58৫০ ১৫, 3 ৭ এ 99 
সঠিক পথের দিশা দিয়েছিলাম, (এদের) আগে আমি GG ALES 
নূহকেও হেদায়াতের পথ দেখিয়েছি এবং তার বংশের 5 oe তে ০, রঃ এ 
মাঝে দাউদ, সোলায়মান, আইয়ুব, ইউসুফ, মুসা ৮ 
এবং হারূনকেও (আমি হেদায়াত দান করেছি): আর cA শত MDL 
এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি । 6 ০০০০০ ১৯৫ UL 0952 


৮৫. যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও , টা 
(আমি সঠিক পথ দেখিয়েছিলাম); এরা সবাই ছিলো ls ও 25 


Ww ৪ ০ 


নেককারদের দলভুক্ত । © sal ০24৫ 


পা EA IA 


৮৬. আমি ইসমাঈল, ইয়াসা, ইউনুস এবং লৃতকেও , (£19.0.4097 27] 
(সৎপথ দেখিয়েছিলাম), এদের সবাইকেই আমি (নবুওত bys ০৮১59 ৮০] | 9 -৯৮৮519 


AA sl শর্ত AD 52. 


দিয়ে) সৃষ্টিকুলের ওপর বিশেষ মর্যাদা দান করেছিলাম । © uns Les 3s, 


৮৭. এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের + je ৮ 
তই জা আবে কল 242333০ ৩2 


আমি এদেরকে বাছাই করে নিয়েছি এবং আমি এদের © gi ৮| | ০০9 ০৪৮ | 
সবাইকে সরল পথে পরিচালিত করেছি। ৮৫1 * 


৮৮. এই হচ্ছে আল্লাহ তায়ালার হেদায়াত, নিজ 7 ৯৮ 
বান্দাদের মাঝে যাকে চান আল্লাহ তায়ালা তাকে 1৩595০51৪৩৪ এ 


ঠা লা পাশ 5০৮৮ Aa 


হেদায়াত দান করেন; (কিন্তু) তারা যদি (আল্লাহর (5 "2 ও b= Le 
সাথে) শেরেক করতো, তাহলে তাদের যাবতীয় কর্ম শি 2 2৩ 


অবশ্যই নিক্ষল হয়ে যেতো । © 91: 5 


৮৯. এরাই ছিলো সেসব লোক, যাদের আমি কিতাব, - 9-৮।+ - ০০৭৪৭) ০৯ 
প্রজ্ঞা ও নবুওত দান করেছি, (এরপরও) যদি ভার A Al ag এ) 


তা অস্বীকার করে (তাহলে জেনে রেখো), আমি তো SEE CL 8০ ঠা 
(অতীতেও) এমন এক সম্প্রদায়ের ওপর এ দায়িত্ব ৩ 5০ ls ১৯৪৭ ১৫০৪৮ 


রস রর র ADAD ক সি পা 
পর করেছিলাম, যারা কখনো (এল) তাধ্যান 95884515215 ০9 Us CLS 


৯০. এরা হচ্ছে সে সব (সৌভাগ্যবান) বান্দা ৮. ! 
আল্লাহ তায়ালা যাদের সৎপথে পরিচালিত করেছেন; = ৬৮০+ ১552 505 ag এ০% 


অতএব তুমিও এদের হেদায়াতের পথের অনুসরণ * "৫ 213 
করো (এবং) বলো, আমি এর ওপর তোমাদের কাছ ৩ এ 2 "রাহি 0, 5521 


থেকে কোনো পারিশ্রমিক চাই না; (আসলে) এ হচ্ছে A 
মানুষের জন্যে একটি স্মরণিকা মাত্র । 6 খে) ১8315 
পারা ৭ ওয়া ইযা সামিউ ১৫১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


৯১. তারা আল্লাহ তায়ালাকে তার যথাযোগ্য মূল্যায়ন z 

করতে পারেনি, (বিশেষ করে) যখন তারা বললো, CL 191 317 ১45 3 a 199৩৪ Ly 
আল্লাহ তায়ালা কোনো মানুষের ওপর কোনো বতুই * “14,8 4 27 
নাধিল করেননি; তুমি বলো, মুসার আনীত কিতাব- ৩৩ ০ ES nh ul ৭5) 


লিপ 


যা মানুষের জন্যে ছিলো এক hb I 1 41 sf 
পথনির্দেশ, যা তোমরা কাগজের (পাতায় লিখে) oo ৩ রি 
রাখতে, যা তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং ০৮৮1 yi ses wl ৬29 
(তার) অধিকাংশই গোপন করে রাখতে, (সর্বোপরি) ঢ দেবি Rs ADs ciA DAD 
সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া ০/০৫ Avec yt ০১৪৯৫৪৩০১৩০ 
হতো, যার কিছুই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা = 2 ৮৮ ৮০৪৫) 2০2৯৭ 
জানতে না- তা কে নাযিল করেছেন? তুমি বলো (হা,) brit 932০ 191৯7] 
আল্লাহ তায়ালাই (তা নাযিল করেছেন), (হে নবী,) রা Th As ADAG 
তুমি তাদের নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও ও এ $ ৮৪295 (৯৮৯১১ 


পাত ০৬ 


2৩19 টি টিপছি Bi 


৯২. এটি এক বরকতপূর্ণ গ্রন্থ, যা আমি (তোমার * ও প 
৯) নাযিল করেছি এটি আর কিতাবের দান GO 52৭ ST SI ০1659 


করে এবং যাতে এ (কিতাব) দিয়ে তুমি মক্কা ও ১1717 ৮158) 
তার পার্শ্ববর্তী জেনপদসমূহের) মানুষকে সাবধান টিন 2325 os 
করবে; যারা আখেরাতের ওপর ঈমান আনে তারা 4৫ ¥ yuu gl 

এ কিতাবের ওপরও ঈমান আনে, আর তারা তাদের * ৩৪৭ Yb urs adh 


“ 1 ৮১ ০টি 


নামাযেরও হেফাযত করে। 9 09633 ৮০3০ 6১9 


৯৩. সে ব্যক্তির চাইতে বড়ো যালেম আর কে আছে * ০4৫4৮ ৩৩ 
যে আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে, অথবা 6১৫2 6০০50 ৬০৪ 


বলে, আমার ওপর ওহী নাযিল হয়েছে, (যদিও) তার ACD SA $521 is 
ওপর কিছুই নাযিল করা হয়নি, (তার চাইতেই বা বড়ো ৬৩26 le ER 
যালেম কে,) যে বলে, আমি অচিরেই আল্লাহর নাযিল ir 2.2 015 
করা গ্রন্থের মতো কিছু নাযিল করে দেখাবো! যদি 4 রর 55 ৯ রে ye 
(সত্যি সত্যিই) যালেমদের মৃত্যু-যন্ত্রণা (উপস্থিত) হবার tub Hl 1 sl yt ও ০১৪ 
সময়টা তুমি দেখতে পেতে! যখন (মৃত্যুর) ফেরেশ্তারা 
তাদের দিকে হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণবায়ু ০1৮2 
বের করে দাও; তোমরা আল্লাহ তায়ালা সম্পর্কে যেসব ০৯০ 4 ৩:5452৫ NDAD ৭৫ 

অন্যায় কথা বলতে এবং তীর ব্যাপারে যে (ক্ষমাহীন) Mal & 90258 32281528561 4182 
ওদ্ধত্য প্রকাশ করতে, তার বিনিময়ে আজ অত্যন্ত +৪০ [6511 ৭৫৯৮৫ এ৩ 
অবমাননাকর এক আযাব তোমাদের দেয়া হবে। © 9১:০০ al ৬০৮০9 81 


৯৪. (আজ) তোমরা আমার সামনে নিসঙ্গ অবস্থায় * 251714৫, 1144141421. এ্ 
এলে, যেমনি নিসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার ৮৮৯৮৮ রন i 508) 
করেছিলাম, অতপর তোমাদের আমি যা কিছু ECAC BO ঘন 

চি সম্পদ) দান করেছি, তার সবটুকুই তোমরা 39০০ EEA মু +৩% 
পেছনে ফেলে এসেছো, তোমাদের সাথে তোমাদের 748 A 5 Ud) 0b 
সুপারিশকারী ব্যক্তিদের- 1752 ITs Aon ADELA BLL 

তারা তোমাদের (কাজকর্মের) মাঝে অংশীদার- SLE IE OED ০০891 
(কই) তাদের তো (আজ) তোমাদের মাঝে দেখতে ॥ ০৯৪ 19 ABA Boz ADA পানু Ass 
পাচ্ছি না! বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই ৮৮: (০৮৫০ (29 om SD 
সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে বনি 
তোমরা যা ধারণা করতে তাও আজ নিষ্ফল হয়ে © ০০০১ | 
গেছে। 

পারা ৭ ওয়া ইযা সামিউ ১৫২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 
৯৫. অবশ্যই আল্লাহ তায়ালা শস্যবীজ ও আটিগুলো 2 ॥০ 7 ৬০১ 211774 
le করেন, তিনি নিজীবি (কিছু) থেকে টি 6১৯৭৮৬৬9419 sz 575 “wl wl 
(কিছু) বের করে আনেন, আবার) তিনিই জীবন্ত ৮... 4112 £27 এ 54) 
(কিছু) থেকে নিজীব (কিছু নির্গত করেন; এই হচ্ছেন ৬2 ০৯1 6১৯৮১ ৪পা ৬2০৭1 


আল্লাহ তায়ালা, (এরপরও) তোমাদের কোথায় কোথায় + ৯৫১2 
ক খান © OIE 53025 205,025 


৯৬. (রাতের শেষে) তিনিই উষার উন্মেষ ঘটান, তিনি [₹৫7 [225012 রি 
রাতকে তোমাদের বিশ্রামের জন্যে বানিয়েছেন এবং dl 2 EA রঃ 3132 


(দিন তারিখের) হিসাব কিতাবের জন্যে তিনি চাদ ও 51980 ৬৫১৭৩০৯১০15, ০119 
সুরুজ বানিয়েছেন, এসব কিছুই হচ্ছে পরাক্রমশালী ও 
মহাজ্ঞানী আল্লাহ তায়ালার নির্ধারণ করা । ৮1201 yl 


৯৭. তিনি তোমাদের জন্যে অসংখ্য তারকা বানিয়ে ।* ৮৭ রর দা 
রেখেছেন যেন তোমরা তা দিয়ে জলে-স্থলের আধারে 1959 (10৩2 915 


পথের দিশা পেতে পারো, যে সম্প্রদায়ের লোকেরা 1:15? ৫8, y= | এ 9 
(এসব রহস্যের কথা) জানে, তাদের জন্যে আমি 3271৬: 


আমার নিদর্শনসমূহ খুলে খুলে বর্ণনা করেছি। ৪ 05 (96) ৬৭১1 


৯৮. তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তিসত্তা থেকে AD ৯42৮4 নি দু 
পয়দা করেছেন, অতপর (এখানে তোমাদের) থাকার * 8৩০9 ০১০০১ ০০৮০০ ৬1259 


75 AD Ac গু পাঠিত ০০০ Sonos 


ও মালসামান রাখার জায়গা (বানানো) হলো, 2১ GL Les 03 ৯১৮-০9 ১৪৯০০ 
জ্ঞানী লোকদের জন্যে আমি আমার নিদর্শনগুলোকে ” € 
(এভাবেই) বিস্তারিত বর্ণনা করেছি। 


৯৯. তিনি আসমান থেকে পানি (-র ধারা) নাযিল ।+*৮*7% 


করেন, অতপর সে পানি দিয়ে আমি সব রকমের ৮৮৮2 
উদ্ভিদ (ও গাছপালা) জন্মানোর ব্যবস্থা করি, তা | UE Loin 


নি পাতা উদগত করি, ৬ ১১৪42০৯১৯৫৪ fl 

থেকে পরস্পর জড়ানো ঘন শস্যদানা ERS E ভি? 
মি চি 0525, Le SS 
করে আনি, আংগুরের উদ্যানমালা, জলপাই ও আনার ০০০০2 3 i oly Lal 
পয়দা করি, এগুলো একে অন্যের সদৃশ হয়, আবার 85 টিটি 
(একটার সাথে) আরেকটার গরমিলও থাকে; গাছ BEE সি 94955150589 
যখন সুশোভিত হয় তখন (এক সময়) তা ফলবান ৮ ০০১০ 
হয়, যখন ফলগুলো পাকতে শুরু করে, তখন তোমরা ও ৩1,4০২ Tf Bhs dt 19১51 
এই সৃষ্টি-নৈপুণ্য দেখো; অবশ্যই এতে ঈমানদার Las AS ৫৭ TAG 
লোকদের জন্যে বহু নিদর্শন রয়েছে। © 9০০9 [98 YAS 


১০০. তারা আল্লাহর সাথে শরীক মনে করে, ৭2472০৭277০ ঘ ০৮৩ ৬৮০০ 
অথচ দিতি পয়দা করেছেন, অজ্ঞতার 158759-59 ৩21 ৪৫551 25 
বশবর্তী হয়ে তারা তার ওপর পুত্র-কন্যা ধারণের 

অপবাদও আনয়ন করে, অথচ তিনি মহিমান্বিত, এরা 

যা বলে তিনি তার চাইতে অনেক মহান ও পবিভ্র। 


১০১. তিনি আসমানসমৃহ ও যমীনের (একক) ৮*£ 
উদ্ভাবক ৷ (তুমি বলো;) তার সন্তান হবে কি ভাবে, ug ce Nw fas 


তীর (তো) সংগিনীই নেই, সব কিছু তিনিই পয়দা 12 ৫1279. % ৭8 4 
করেছেন এবং সব কিছু সম্পর্কে তিনি পুরোপুরিই i a ১4৩০৪ ১5 
ওয়াকেফহাল রয়েছেন । ৪৮০ ৯ ERTIES 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৫৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


১০২. আল্লাহ তায়ালা- তোমাদের রব, তিনি ছাড়া ও. gi od ০211 
আর কোনো মাবুদ নেই, সব কিছুর স্রষ্টা (তিনি), JY ul 


তরাং তোমরা তারই এবাদাত করো, সব কি রর Wo 1৮৮০৩০০১০০৪ 45 
ওর তিনিই ধার li ৪05 HOTA (৪৪ 


১০৩. কোনো দৃষ্টিই তাকে দেখতে পায় না, (অথচ) ))07729,01729$1 22) 4৭ 
তিনি সব কিছুই দেখতে পান, তিনি সুক্্দর্শী, তিনি রি এ 2 


LA পা 


সব কিছুর খৌজ-খবর রাখেন। © ১ abl 325 U2 


১০৪. তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ ॥-/- A 2০ ৯. ০ DLAs 
থেকে (সূক্ষ্ম ও দৃষ্টিসম্পন) নিদর্শন এসেছে, অতপর 3) ০ SL ০৪ 
যদি কোনো ব্যক্তি (তা) দেখতে পায়, তাহলে সে 8০. লিল বির ABR 2 
দেখবে তার নিজের (কল্যাণের) জন্যেই, আবার যদি LS ০০55 [হে ৬০9০ il টা 
কেউ (তা না দেখে) অন্ধ হয়ে থাকে, তাহলে তার ৮৫৯৮ 9 
দায়িত্ব তার ওপরই (বর্তাবে। তুমি বলো); আমি গু 9 8৮২৪ Ale L 


তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই । 

১০৫. আমি এভাবেই আমার আয়াতগুলো বর্ণনা করি, |? 12৮17 

যাতে করে তারা (একথা) বলতে পারে, তুমি (ভালো 2155428 রঃ ১ এ 152 
করেই এসব) পড়ে এসেছো এবং যারা জ্ঞানী তাদের ৪ ০৮৯৭ [9] 4: রর রতি 
জন্যেও যেন আমি তা সুস্পষ্ট করে দিতে পারি। রত ৮ 


১০৬. (হে মোহাম্মদ,) তুমি শুধু তারই অনুসরণ করো 1] ৩ ₹514এ ” 511 ৯1 * ঢু 
যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাযিল nl ৪5217 


করা হয়েছে, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, © ০৮১৯1 2৩০০ ০95 yt 
যারা শেরেকে লিপ্ত, তাদের তুমি এড়িয়ে চলো । 2 ” 


১০৭. আল্লাহ তায়ালা যদি চাইতেন, তাহলে এরা A Agr পাটা টিপা পাপা ABs > 2h EAL A 
কেউই শেরেক করতো না; আমি (কিন্তু) তোমাকে টে সর 418 
তাদের ওপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি, তুমি Ad পচ 

তো তাদের ওপর কোনো অভিভাবকও নও । গু © 02459 ০৫০০ টা 5০6০ 


১০৮. তারা আল্লাহ তায়ালার বদলে যাদের ডাকে, 

তোমরা তাদের গালি-গালাজ করো না, নইলে তারা এ 39 ০5 ০০০৩৫ ad 17S y১ 
পালি দেবে; এভাবেই আমি তোক জাতির কাছে 635 SU he PE GE Be 
তাদের কালের বিলে তব তায হল ভি 8 Dd AAS 
EE de MT 


১০৯. এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, দু 9225 
যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে, তাহলে পরত taf 65540 19519 
অবশ্যই তারা তার ওপর ঈমান আনবে; তুমি বলো, ১০ ছু 5০1 
নিদর্শন পাঠানো (সম্পূর্ণত) আল্লাহ তায়ালার ব্যাপার, এ ৩35 এশা ol 08, ‘es us 241 


তুমি কিলানো যে, নিদর্শন এলেও এরা কিন্তু ঈমান 9 05584$০951$ 2, iyi C5 


Asch Dr রা শট ৬ পাত্তা 


১১০. আমি তাদের অন্তকরণ ও দৃষ্টিশক্তিকে রি নু 
(অন্যদিকে) ফিরিয়ে দেবো, যেমন তারা প্রথম বারেই এ রর 5৮৫৬৮ 75 


এ (কোরআনের) ওপর ঈমান আনেনি এবং আমি Edis df StH 
(এবার) তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার 
জন্যে ছেড়ে দেবো! 


পারা ৭ ওয়া ইযা সামিউ % ১৫৪ www.alquranacademylondon.org 


St 


0 
ও 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
১১১. আমি যদি তাদের কাছে (আমার) RA রি ডেট 
ফেরেশৃতাদেরও নাযিল করি, মৃত ব্যক্তিরাও Bs iret y Ww 5 


Az UPA Az পাঠ তা পা পা 


টু (কবর থেকে উঠে এসে) তাদের সাথে কথা বলতে ১.5 এ+ Basle 025০9 ১৮০ 


শুরু করে এবং আমি যদি (দুনিয়ার) সমুদয় বস্তুও 5 শেভ এ 
এনে তাদের ওপর জড়ো করে দেই, তবু এরা ঈমান SI GU ofYH sed GC 
আনবে না, অবশ্য যদি আল্লাহ তায়ালা (ভিন্ন কিছু) ০৯৮৮ ৮ ৯০০৯৭ 
চান (তা আলাদা । আসলে), এদের অধিকাংশ ব্যক্তিই 9 ৩9৪৯৪-৮১১:/ 
মুর্খতার আচরণ করে । 


AA পা 


১১২. আমি এভাবেই প্রত্যেক নবীর জন্যে তাদের “114 827 এ 4 এ? 
যুগে) মানুষ ও জ্বীনদের থেকে (কিছু কিছু) দুশমন bet 568 55 JU 0০৯ UGS 


বানিয়ে রেখেছি, যারা প্রতারণা করার উদ্দেশে একে ডি oe 

অন্যকে চমকপ্রদ কথা বলে, তোমার রব চাইলে তারা এ. ATE ৩৯ 

এটা করতো না, তুমি তাদের ছেড়ে দাও, তারা যা ঢা 27, boy Js Sy ০০৯৮ 

পারে মিথ্যা রচনা করে বেড়াক! LABS cd ADA পপ LAPT পাশ 
৪ ০9১৪7 bg A302 ৮91১০ ৪) 


শীত 


১১৩. (এটা এ জন্যে যে, যারা শেষ বিচারের - 
দিনের ওপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে 5528০8378৩2 
শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যেন তারা তার AD পাঠিত তা BAA 

ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে, (সর্বোপরি) তারা যেসব AAC ENE 
কুকর্ম চালিয়ে যাচ্ছিলো, এর ফলে নির্বিম্নে তারা তাও 

চালিয়ে যেতে পারে। 


১১৪. (তুমি বলো,) আমি কি আল্লাহ তায়ালা ছাড়া তা রত 
অন্য কোনো ফয়সালাকারী সন্ধান করবো, (অথচ) ০5551৮১০০০2 সা 


রা প% 0৮০ পা DLA 


তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি (এই বিচার ৮1৮41 ৃ 
ফয়সালার জন্যে) তোমাদের কাছে সবিস্তারে কিতাব চা Jake Ca পরি 


নাযিল করেছেন; (আগে) যাদের আমি আমার কিতাব 14) ৮ পে পভ 2৮৮10 x 
দান করেছিলাম তারা জানে, তোমার মালিকের পক্ষ ডো টনের | 


থেকে সত্য বাণী নিয়েই এটা নাযিল করা হয়েছে, ঠা NEE 
অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়ো না। শি 1৩০১৪ 3) 


১১৫. ন্যায় ও ইনসাফ (-এর আলোকে) তোমার ZA ০1 5 অর 
মালিকের কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে এবং তীর y. ১5598০৬50০1 


কথা পরিবর্তন করার কেউ নেই, তিনি সব শোনেন ০৯1৮7) ০৯ WI 
সব জানেন। ৪121 ৮0179410095 


১১৬. (হে মোহাম্মদ,) তুমি যদি দুনিয়ার অধিকাংশ 21" ১ ৯৩ পাচ ৪ 

মানুষের কথা মেনে চলো, তাহলে তারা তোমাকে Ss, Ndr psi us 
আল্লাহ তায়ালার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে; kt 
(কেননা) এরা নিছক কিছু আন্দায অনুমান ছাড়া আর VIO dled ০০52 ০2 


কিছুরই অনুসরণ করে না, এবং এরা মিথ্যা ছাড়া অন্য চিতা িগ্নি 
কিছু বলেও না। ৪ 09০১৯3 Yt 2 


[4 


করেই জানেন- কে তার পথ ছেড়ে বিপথগামী হচ্ছে, ॥₹ 


(আবার) কে সঠিক পথের অনুসারী- তাও তিনি চি © del পণ 29 
সম্যক অবগত রয়েছেন । 


১১৭. নিসন্দেহে তোমার মালিক (এ কথা) ভালো রি 23৩24559001 


শে ৮০ পাটি প্র পাটি 


পারা ৮ ওয়ালাও আন্নানা % ১৫৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


১১৮. তোমরা (শুধু) সেসব (জন্তুর গোশ্ত) খাবে, * 2? *$ ৮17 & 2 
যার ওপর (যবাইর সময়) আল্লাহ তায়ালার নাম 7 ০০২৫০14৮401 Lo 55 ০19 
নেয়া হয়েছে, যদি তোমরা আল্লাহ তায়ালার আয়াতে রি 2০411 


১১৯. তোমাদের এ কি হয়েছে! তোমরা সেসব (জন্তুর 401 নু 
গোশ্ত) কেন খাবে না, যার ওপর (যবাই করার 2 চা 272 


সময়) আল্লাহ তায়ালার নাম নেয়া হয়েছে, (বিশেষ A DAS এতে ৮ এশা 
করে যখন) তিনি খুলে খুলে বর্ণনা করেছেন যে, YA Pa Ll Gai 055 4 


৮ ৯0 ৮০0 SA ৩ 


তিনি তোমাদের ওপর কোন্‌ কোন্‌ বস্তু হারাম gle ১81 L 
করেছেন- সে কথা অবশ্যই আলাদা- যখন তোমাদের i 1x4 fos Le) ys} 


Piha Ws 


তার জন্যে একান্ত বাধ্য করা হয়। অধিকাংশ 71০ ute 19215 
মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল-খুশীমতো 9 2০9 


(অন্যদের) বিপথে চালিত করে; নিসন্দেহে তোমার wists 
রব সীমালংঘনকারীদের ভালো করেই জানেন। হ্‌ id 


১২০. তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, 471০ te 45152 | -১1615)$ 

(বেচে থাকো) তার গোপন অংশ থেকেও; অবশ্যই or 5 চা টির 2০ ১19১59 
যারা কোনো গুনাহ অর্জন করবে, অচিরেই তাদের 190161০095০ ৩০ 
কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। ভর She 


95১24 


১২১. (যবাইর সময়) যার ওপর আল্লাহ তায়ালার নাম রাবি রী Zon {ৰ 
নেয়া হয়নি, সে (জন্তুর গোশ্ত) তোমরা কখনো খাবে - এ] ০1১৫১২৮1৮19 9 


পা ১০৪ ০০৩ cA 12 SBA co 


না, (কেননা) তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ; অবশ্যই ৫) ০৪৮০৯] 019, টি 2 
শয়তানরা তাদের সংগী-সাথীদের মনে প্ররোচনা দেয়, RR লি 


যেন তারা তোমাদের সাথে (এ নিয়ে) তর্ক বিতর্ক ৩15০৮471521 ETE IES 1 
করে, যদি তোমরা তাদের কথা মেনে চলো, তাহলে LAD ADS ASID ADADONS নী 


অবশ্যই তোমরা মোশরেক হয়ে যাবে। © UF yd AS gb 


Ti পা্টিপা পাপা ৮91৩ ঠ প্রা পা FA পা পা 2১ পাশার 
১২২. যে ব্যক্তি (এক সময়) ছিলো মৃত, অতপর 2 ৰ 


আমি তাকে জীবিত করলাম, (তদুপরি) তার জন্যে 0 0৬ ৬91 
এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম, , ১ পাছে ৮? AAD ৯ 
যার (আলো) দিয়ে মানুষের মাঝে সে চলতে পারছে, নাট by 


সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে, যে এ//' ০০৮০ li 
এমন অন্ধকারে (পড়ে) আছে, যেখান থেকে সে টপ 


(কোনোক্রমেই) বেরিয়ে আসতে পারছে না; এভাবেই 121 
কাফেরদের জন্যে তাদের কর্মকাপ্তকে শোভনীয় (ও গু ০৩০২ 19 uw AY ০8) 


সুখকর) বানিয়ে রাখা হয়েছে। 


১২৩. এভাবে আমি প্রত্যেক জনপদে তার বড়ো বড়ো “ রি চি Ec SE 
কিছু অপরাধী বানিয়ে রেখেছি, যেন তারা সেখানে ৮552৬ ADGA Ee 


(অন্যদের) ধোকা দিতে পারে; (আসলে) এসব কিছুর 1 1৪৪ f 125 
মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, 149১ 5 9১৯০ 2১ 
অথচ তারা নিজেরা এ কথাটা মোটেই উপলব্ধি করছে 
না। 


ঈ লিলি se A beg 


১২৪. তাদের কাছে যখনি (আল্লাহর) কোনো 
আয়াত আসে তখন তারা বলে, আমরা এর 
ওপর কখনো ঈমান আনবো না, 


পারা ৮ ওয়ালাও আন্নানা ১৫৬ www.alquranacademylondon.org 


leks এ২)২১।1২৪১৬ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


যতোক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহর 7 রা 42৩ 7921 না: 8%% ৮ 
রসূলদের দেয়া হয়েছে। (অথচ) আল্লাহ তায়ালা 4 481 ০৮১ (5591 ০ ০59 ০৯ 
cc পা ১০৩৯৩৩৯৩৩৯৫ 


রাখবেন; যারা (এ) অপরাধ করেছে তারা অচিরেই চপ to 21 


আল্লাহর কাছে অপমান ও কঠিন আযাবের সন্মুখীন এ) রি ADNAN cA BA a 
হবে, কেননা তারা (আল্লাহ তায়ালার সাথে) প্রতারণা - 0 555) 1৯০১ ee 
করছিলো। 


ALLA AD পাট 


ও ০9১০৭ 19041 ০44৪ ৮02 


১২৫. আল্লাহ তায়ালা যদি কাউকে সৎপথে পরিচালিত €* 5৫ 7৮2 

করতে চান, তাহলে তিনি তার হৃদয় ইসলামের জন্যে BSS oes of dl sy2 
খুলে দেন, (আবার) যদি চান কাউকে বিপথগামী 021 24153 fs 2 Ee 

করবেন তাহলে তার হৃদয়কে তিনি সংকীর্ণ করে "= Ey ul Vo ০5০7৯ 
দেন, (এ অবস্থায় তার পক্ষে ইসলামের অনুসরণ sll & Gnas দির 
করা এমন কঠিন হয়) যেন কোনো একজন ব্যক্তি * AAA Rs 2 
আকাশে চড়তে চাইছে; আর যারা (আল্লাহর ওপর) ASF ০৮৯১] 2 = ETRY 
বিশ্বাস করে না, আল্লাহ তায়ালা এভাবেই তাদের LAS Ast 
ওপর (অপমান, লাঞ্চনা ও) নাপাকী ছেয়ে দেন। ও ০০৪৭ 


পা 
০০৪ 


ZA পা ডি টি Ws 


১২৬. (মূলত) এটিই হচ্ছে তোমার মালিকের 121০2 45 
(দেখানো) সহজ সরল পথ; আমি অবশ্যই আমার ৪ lovee 42)8221529 


ADD DH 


ও 09462 [0 a 


= 
15 


ADs 


১২৭. তাদের মালিকের কাছে রয়েছে (তাদের) জন্যে * ০৪17 পপ A এপ পু 
শান্তির এক সুন্দর নিবাস, আল্লাহ তায়ালাই তাদের 919 5983) Gs ALON ol 


অভিভাবক, (দুনিয়ায়) তারা যা করতো এটা হচ্ছে শা ABLAN AD az পা 
তারই বিনিময় । Sug pl ০ 


১২৮. যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, এ তপন (পট ৩৯৬৪৩ Ac ahs 
(তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন,) হে জিন একী yrs noe পিটিসি [99 
সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকেই গোমরাহ রন 
করেছো, (এ সময়) মানুষের ভেতর থেকে (যারা) Jil os A LENS 
তাদের বন্ধু (তারা) বলবে, হে আমাদের রব, SE িত cwWAnADST 
আমাদের একজন একেকজনকে (ব্যবহার করে) ৮৮০0০ ৬৮1০০ 
দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছে, আর এভাবেই 
আমরা চূড়ান্ত সময়ে এসে হাযির হয়েছি, যা রি 
আমাদের জন্যে নির্দিষ্ট করে রেখেছিলে; আল্লাহ ” 

তায়ালা বলবেন, (হা, সে জন্যেই আজ) তে তোমাদের _ 
ঢালা (হবে জাহান্নামের) আগুন, সেখানে ও 
চিরকাল থাকবে, অবশ্য আল্লাহ তায়ালা যা কিছু 
চাইবেন (তা আলাদা); তোমার মালিক অবশ্যই 


প্রজ্ঞাময়, সম্যক অবহিত । 
AcA Wap 


১২৯. এভাবে আমি একদল যালেমকে তাদেরই {4 {£4 ৮? - 
(অন্যায়) কার্যকলাপের দরুন আরেক রহ ES opi Sa J WS 


(যালেম)-এর ওপর ক্ষমতাবান করে দেই । ৪05: & 10৫ 


পাশা টিপা 


১৩০, (আল্লাহ তায়ালা সেদিন আরো বলবেন,) 2-০-০ AD Ach sz 
হে জ্রিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি Be At YD 3 5 


পারা ৮ ওয়ালাও আন্নানা +১৫৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


তোমাদেরই মধ্য থেকে আমার (এমন) সব রসূল PE NES EE FUE FRE 
আসেনি, যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে 2 ০2 


বর্ণনা করতো, (উপরন্তু) যারা তোমাদের আজকের [12 3, ৰে AF 
এ দিনের ভয় দেখাতো; ভৰাল) ক ১৪191 1০ 25? 
(এসেছিলো, তবে আজ) আমরা আমাদের নিজেদের EE 
বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি, (মূলত) দুনিয়ার জীবন এদের 55859 ১১1৪০ -০9 রর 
প্রতারিত করে রেখেছিলো, তারা নিজেদের বিরুদ্ধেই 517 sf cE 
একথার সাক্ষ্য দেবে যে, তারা (আসলেই) কাফের ৪ ০ aa Longa ¢ে 
ছিলো। 


১৩১, এটা এ জন্যে, তোমার রব অন্যায়ভাবে এমন AD ID ৯9৮৮ সু Az ৩ 
কোনো জনপদের মানুষকে কখনো ধ্বংস করেন না, ০১৪ এ৬৮ এ) ০৫০৩ এএ১ 


0 (সত্য দ্বীন সম্পর্কে) সম্পূর্ণ গাফেল 07 209, ik, 


১৩২. তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির 08০ পাপা ৮:০৬ EB 1৮৩০3 ৩ 
পদ 54752555000 
কাজকর্ম সম্পর্কে উদাসীন নন। SL LS yt 


১৩৩. তোমার রব কারো মুখাপেক্ষী নন, দয়া 

অনুগহের মালিক তিনি; তিনি যদি চান তাহলে ঠি 
তোমাদেরকে (এই জনপদ থেকে) সরিয়ে নিতে রন ASA ADA AS 
পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান ০০১1৯০০০৫১৬ 
এখানে বসিয়েও দিতে পারেন, যেমনি করে (এক 

সময়) তিনি তোমাদেরও অন্য সম্প্রদায়ের বংশধর 

থেকে উত্থান ঘটিয়েছেন। 


১৩৪. তোমাদের (আজ) যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা পাক AD দি অভাগা 
অবশ্যই আসবে, আর তোমরা (আল্লাহ তায়ালাকে) 9 ys 1 9০ 49১০51 
ব্যর্থ করে দেয়ার ক্ষমতা রাখো না। 


১৩৫. ( হে নবী, তুমি বলো) হে আমার জাতি, ₹,৭ AD 234 [তা ১2০৭ 
তোমরা রা নিজ নিজ জাগায় কোজ) করে যাও, আমিও el CLAS GF lel [5 
(আমার কর য়) করে যাবো, অচিরেই তোমরা £ 5125145 NE A 4: 
জানতে পারবে, কার জন্যে পরিণামের (জান্নাতের) ” EI a IS Sg 
ঘরটি (নির্দিষ্ট) রয়েছে; নিসন্দেহে যালেমরা কখনো A | 

সাফল্য লাভ করবে না। 90948 ELEY Ht toll 


নি য়া তা ক রর ছেন ৮৯ -2িপা পা sr 
বাপ সি করছেন এ) বাতা জাই [6305৯০৯0০20 
অংশ (আল্লাহর জন্যে) নির্দিষ্ট করে রাখে এবং ENE 
নিজেদের খেয়ালখুশীমতো (একথা) বলে যে, এ 1৯১০১541৩০1 Cee 


অংশ হচ্ছে আল্লাহর জন্যে, আর এ অংশ হচ্ছে 1৫ 05৫ 
আমাদের শরীক (দেবতা)দের জন্যে, অতপর যা dels ৫1 Lie 35) 
তাদের দেবতাদের জন্যে রাখা হয় তা আল্লাহর (11 (এ ০2554 JSS 5444 
কাছ পর্যন্ত পৌছায় না, (যদিও) আল্লাহর (নামে) dt 3 2 /৫| 
রাখা অংশ শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই 
পৌছে; কতো নিকৃষ্ট তাদের এ বিচার! 


পা ADL Ar লি 


A 


১৩৭. এভাবে বহু মোশরেকের ক্ষেত্রেই তাদের শরীক (দেবতা)রা yi 52 ১৮৯৫1 5 ৪0১৫9 


পারা ৮ ওয়ালাও আন্নান ১৫৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


তাদের আপন সন্তানদের হত্যা করার (জঘন্য) কাজটিকেও * ৯০৯ ০14 
একান্ত শোভনীয় করে রেখেছে, এর দ্বারা সে (আসলে) EBT AE ras 0.৪ 


তাদের ধ্বংসই সাধন করতে চায় এবং তাদের গোটা জীবন ০৫ ₹1% * ৯2৫৮ 721! 1-17 
বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে 4 ৪06.919০০১ sone 19729 
দিতে চায়, অবশ্য আল্লাহ তায়ালা চাইলে তারা এ কাজ পাঠ পাটি Cz ADA শপ EC 
করতো না, তুমি তাদের (তাদের অবস্থার ওপর) ছেড়ে © ০১১৭ lg 2303 ভন 
দাও, মিথ্যা রচনা নিয়ে (তাদের ব্যস্ত) থাকতে দাও । 


১৩৮. তারা বলে, এসব গবাদিপশু এবং এ খাদ্যশস্য & sA 8৮৩ 

নিষিদ্ধ (তালিকাভুক্ত), আমরা যাকে চাইবো সে ছাড়া ও Ts ys 
অন্য কেউ তা খেতে পারবে না, এটা তাদের (মনগড়া ৪.444 * *৫ ০০৮ 
একটা) ধারণা মার, (তারা মনে করে) কিছু গবাদিপশু [০5০৯ ES oy ely 
আছে যার পিঠ (আরোহণ কিংবা মাল সামান রাখার ছু ০১৮ ১০৪ ৪০ ৯০০০ 

জন্যে) নিষিদ্ধ, আবার কিছু গবাদিপশু আছে যার ওপর lt 995428 ০1505 ০১ 
(যবাই করার সময়) তারা আল্লাহর নাম স্মরণ করে 17)” 9:৮7 পক WY 
না, আল্লাহর ওপর মিথ্যা আরোপ করার উদ্দেশেই পর টুনি ale 9১৯0] lose aut 
(তাদের) এসব অপচেষ্টা; অচিরেই তিনি তাদের এ 8272 
মিথ্যাচারের জন্যে তাদের (যথাযথ) প্রতিফল দান 


আমাদের (মহিলা) সাথীদের জন্যে (তা) হারাম, তবে 0157212) &৮৮55539887 


যদি এ (পশুর পেটে) মরা কিছু থাকে তাহলে তাতে 
তারা (নারী-পুরুষ) উভয়েই সমান অংশীদার; আল্লাহ ”,4₹ ৯৮” শি রি EME 
তায়ালা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা ৮৪২৯০ *৪ ০ dad ৮৪১ এত ০ 


GBA c-BA caw নি টি নি পা 


বলার প্রতিফল দান করবেন; নিসন্দেহে তিনি প্রবল 
প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। ভিত 


১৪০. যারা নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজে 1৮৫৮ ॥ ০০44182472 ৩5 2৭) 5 
দের সন্তানদের হত্যা করলো এবং আল্লাহ তায়ালা Cot) 12175 wad yu ০৪ 
তাদের যে রেষেক দান করেছেন তা নিজেদের ওপর ডি Eo eR CS এড 
হারাম করে নিলো এবং আল্লাহ তায়ালার ওপর *.১ Ul হি ৮৮০০ ক 
মিথ্যা আরোপ করলো- তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত 

হয়ে গেলো, তারা পথভ্রষ্ট হয়ে গেলো, এরা কখনো 6 GPE CHL 5.4 & 


সৎপথের অনুসারী ছিলো না । 


১৪১. তিনি (মহান আল্লাহ তায়ালা)- যিনি নানা -*Z 1A DAD we ঢা রি 3012 
প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতা-গুলু, যা ১৯ ৪9১৯ ০ 1০১1925 


1১০9 ৯১ পা 


কোনো কান্ড ছাড়াই মাচানের ওপর তুলে রাখা 10৩ পির 

(হয়েছে), আবার (কিছ গাছ) যা মাচানের ওপর Ce ETO 07 
তুলে রাখা হয়নি (স্বীয় কান্ডের ওপর এমনিই দাড়িয়ে 74৫ ০215 চারে 
আছে। তিনি সৃষ্টি করেছেন), খেজুর গাছ এবং বিভিন্ন EI il 05s | 
প্রকারের খাদ্যশস্য ও আনার (এগুলো স্বাদে গন্ধে এক 19991, 91755515454 
রকমও হতে পারে), আবার তা ভিন্ন ধরনেরও হতে * ৪৮০ 
পারে, যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল Se LS dE Fo 
খাও, তোমরা ফসল তোলার দিনে (যে বঞ্চিত) তার Ask, 

হক আদায় করো, কখনো অপচয় করো না; নিসন্দেহে 6 yl কমু 
আল্লাহ তায়ালা অপচয়কারীদের পছন্দ করেন না। 


পারা ৮ ওয়ালাও আন্নানা ১৫৯ www.alquranacademylondon.org 


\ 


১০ব 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


১৪২. গবাদিপশুর মধ্যে (কিছু হচ্ছে উচু) ভারবাহী, A A 

আর কিছু হচ্ছে (ভার বহনের টা ely ESTES 
সাথে লেগে থাকা (খাবার উপযোগী) জন্তু, আল্লাহ Di dood ৬2০ 
তায়ালা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও 5৮০8] ১65195 VO dl LBS) 
এবং শয়তানের পদাংক অনুসরণ করো না; অবশ্যই =A 88 ০/245 
সে তোমাদের প্রকাশ্য দুশমন ৷ © ০৮৮9০০৮৫14১ 


গৃহপালিত জু, (প্রথমত) তার হে x | ৩59 5 ৮) এ LD io ্ 
ভিউ 5275-5558 
৮৮৮৮৮1৮১৮৮০ 
টা করেছেনঃ ডি প্রমাণসহ বলো 6 ০১৩০০ * ০৮? ৩1 ১ 


১৪৪. লা (চতুর্থত) দুটো গরু; 

এর (নর দুটো কিংবা মাদী) দুটো কি আল্লাহ তায়ালা ৬ ye ০১৬লটা 081 ৩ 
হারাম করেছেন, অথবা এদের উভয়ের মায়েরা যা 44”? ] 

কিছু পেটে রেখেছে তা (কি তিনি তোমাদের জন্যে ঠা [72530 
হারাম করেছেন)? আল্লাহ তায়ালা যখন তোমাদের 21 21722"2% 25২11101412 
রহ (হারামের) আদেশ দিয়েছিলেন তখন তোমরা Sok AS gras i চা ঠা 

সেখানে উপস্থিত ছিলে? অতপর তার চাইতে | fos da 

টি গা Hor 
গোমরাহ করার জন্যে অজ্ঞতাবশত আল্লাহর নামে এ 

মিথ্যা আরোপ করে; নিশ্চয়ই আল্লাহ তায়ালা যালেম  ”র্প ” পি Rees 
সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। ৪819 = 


১৪৫. (হে মোহাম্মদ,) তুমি বলো, আমার কাছে যে | আন, ৮ টা 

ওহী পাঠানো হয়েছে (তাতে) একজন ডোজনকারী ০৯ ০১৯৮০১০৮১9৮ 

(সাধারণত) যাখায় তার মধ্যে এমন কোনো 2 yf ৮৪৮ cADD AZ HB 2০০ 

তো আমি পাচ্ছি না- যাকে হারাম করা হয়েছে, (হী, 1০১91 4০০ 0 $43 ০ Yt sha ob 
তা যদি হয়) মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের Az SBA TUL AA পা টি শিক ক ৯০৮০ 
গোশ্ত (তাহলে তা অবশ্যই হারাম), কেননা এসব 2 
হচ্ছে নাপাক, অথবা এমন (এক) অবৈধ (জন্তু) যার 

ওপর (যবাই করার সময়) আল্লাহ তায়ালা ছাড়া অন্য 

কারো নাম নেয়া হয়েছে, তবে যে ব্যক্তি (ক্ষুধায়) 

অতীষ্ট (তার) কোনো নাফরমানীর ইচ্ছা না থাকে, 

প্রয়োজনের বাইরে সীমালংঘন না করে, তাহলে (তার 


ক্ষেত্রে) তোমার রব অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু । 


১৪৬. আমি ইহুদীদের ওপর নখযুক্ত সব পশুই তি 
হারাম করে দিয়েছিলাম, গরু এবং ছাগলের চর্বিও 22 BRE 9১5৩49149 


আমি তাদের জন্যে হারাম করেছিলাম, তবে 1০৮০9৯০৪৯19 Lo Alo | 
(জন্তুর চর্বির) যা কিছু তাদের উভয়ের পিঠ, আঁত রশ সি A এ 


কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম 22015021০09 IL LN 


ছিলো না । এভাবে (এগুলোকে হারাম করে) আমি %ু* , 2 32852 US. Nei লি 
তাদের অবাধ্যতার জন্যে তাদের শাস্তি দিয়েছিলাম, Sede EG টি | 


নিসন্দেহে আমি সত্যবাদী ৷ ৪67908 


পারা ৮ ওয়ালাও আন্নানা ক ১৬০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সূরা আল আনয়াম 


১৪৭. (এরপরও) যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে ০০/১৮/০০00 2০৮৮৯০0৮০৯০ 
তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের রব বিশাল ঠা, 2 ul 


দয়ার আধার, (তবে) অপরাধী সম্প্রদায়ের ওপর থেকে ও ry MOLLE 


তার শাস্তি (কারো পক্ষেই) ফেরানো সম্ভব নয়। 
ol, ৮ 89৩ বি AA, 982 
১৪৮. অচিরেই এ মোশরেক লোকগুলো বলতে শুরু 1 4$50150515871 05 


করবে, যদি আল্লাহ তায়ালা চাইতেন তাহলে আমরা 

রি 5 
নিতাম; (তুমি বলো, এর) আগেও অনেকে এভাবে পর ভু len SE OSV 
সা ৮৬ ৫০২০ dit PTE 

ন ফল বোল) অন আর আন OFS TR AS le 


আমার কাছে নিয়ে এসো । তোমরা তো শুধু কল্পনার ৪০) NT Sf ut 131 
অনুসরণ করো এবং অনুসরণ করো শুধু মিথ্যার । টি 1৮) 1৩81 


১৪৯. তুমি বলো, (সব কিছুর) চূড়ান্ত প্রমাণ তো 21? *1? কি 
আল্লাহ তায়ালার জন্যেই, তিনি যদি চাইতেন তাহলে 75505522100 2৯450141508 


তিনি তোমাদের সবাইকেই সৎপথে পরিচালিত করে ৪02 - 0 


দিতেন। 

১৫০. তুমি বলো (যাও), তোমরা তোমাদের সেসব 444-444 ৮ 2417-2 ৭7 

সাক্ষী নিয়ে এসো- যারা একথার সাক্ষ্য দেবে যে, ১20% তত 

আল্লাহ তায়ালাই এসব জিনিস হারাম করেছেন। )525$ Ge EE 

তারা যদি সাক্ষ্য দেয়ও, তবু তুমি তাদের সাথে 8! 5 15098 ub 16১1 1৩ 

কোনো সাক্ষ্য দিয়ো না, তুমি তাদের ইচ্ছা আকাংখার 19204০49411 গ ৮১০ টি 

অনুসরণ করো না যারা আমার আয়াতকে অস্বীকার 2 _ A 

করেছে, যারা পরকালের ওপর ঈমান আনেনি, 98558005588 01190 

সর্বোপরি তারা অন্য কিছুকেই তাদের মালিকের ৮৯০ উপ A We 
6 9/১1-০89১ 


১) তুমি তাদের বলো, এসো * 554৮ ৯ তত এড AG 


০৫১9০০১1515 8 


l ্ 7 12” 2 তরি 
(হী, সে জিনিসগুলো হচ্ছে), তোমরা তার সাথে ৮4521510917 SAS 


অন্য কিছুকে শরীক করবে না, পিতা-মাতার সাথে : 5১. AIHA YL 
ভালো ব্যবহার করবে, দারিদ্রের আশংকায় কখনো রা 
তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না; 92589 Yells li = 
কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার পা টা ও SA 

যোগাই, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা € 55521590572 85151 


PLAS 


ডে al 21192 51 ০০3৯1155858 


ABLES AD ULL ASD 


যথার্থ কারণ ব্যতিরেকে হত্যা করো না; এ হচ্ছে 1] 4 3 3 GIL Y 


তোমাদের (জন্যে আল্লাহ তায়ালার কতিপয় নির্দেশ), ৪ 
এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন, আশা ৩9৪ 
করা যায় তোমরা অনুধাবন করতে পারবে । রঃ 


পারা ৮ ওয়ালাও আন্নানা +১৬১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 


১৫২. তোমরা এতীমদের সম্পদের কাছে যেয়ো না, 4 *. না, +.৮10711 1০8 তত 
2 ++ 7 + 
তবে উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে একটা নির্দিষ্ট ৮ EE EY antl (0° ১9 


বয়সসীমায় পৌছা পর্যন্ত (কোনো পদক্ষেপ নিলে 11 

তা ভিন্ন কথা), পরিমাপ ও ওযন (করার সময়) টিভি of Els সে 
ন্যায্যভাবেই তা করবে, আমি কারো ওপর তার YIU Bye bill 3 wl ysl 
সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্‌ চাপাই না, যখনি [০০ 

তোমরা কোনো ব্যাপারে কথা বলবে, তখন ইনসাফ 1১ 55191213562 9124৮-5 
করবে, যদি তা (তোমাদের একান্ত) আপনজনের *5 ০৮ ৯511 

(বিরুদ্ধে)-ও হয়, তোমরা আল্লাহ তায়ালাকে দেয়া 2৮5৮21১1574 ৩59 crys 
সব অংগীকার পূরণ করো; এ হচ্ছে তোমাদের জন্যে ৮৯5» নন 
(তার কতিপয় বিধান); এর মাধ্যমে তিনি তোমাদের ৬ ০০১০১-৪ 
আদেশ দিয়েছেন, আশা করা যায় তোমরা উপদেশ 

গ্রহণ করবে । 


১৫৩. এটা হচ্ছে আমার (দেখানো) সহজ সরল 4+ ০০ ডু, 
পথ, অতএব তোমরা একমাত্র এরই অনুসরণ করো, Yagil (০3০০০ (৮০০ 162 এ 


কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা (ভি LALA RIL সঙ 

পথ অবলম্বন করলে) তা তোমাদের আল্লাহর পথ ১০ ৬০০৫৪ SxS ০৮ 19:22 
থেকে বিচ্ছিন্ন করে দেবে । এ হচ্ছে তোমাদের (জন্যে ৮8590 A BEL AZUL ৯951 
আরো কয়েকটি বিধান; এর মাধ্যমে) তিনি তোমাদের ও UES ld de 9 AIS 
আদেশ দিচ্ছেন, আশা করা যায় তোমরা তাকওয়া 

অবলম্বন করবে । 


১৫৪. অতপর আমি মুসাকে কিতাব দান করেছিলাম, 


(যেন) যে ব্যক্তি উত্তম কাজ করেছে তার ওপর ০ (০9০ 


Az WD W GA Aad পা পা Na 


(আমার নেয়ামত) পূর্ণ হতে পারে এবং (এই কিতাব 5 
হচ্ছে) বিশদ হেদায়াত ও রহমত, যাতে করে (৪৩59 সি ০ 


(বনী ইসরাঈলের) লোকেরা তাদের মালিকের সাথে AD 2০০ 7৯ we ৮2 ৮ ৮ আু ৮৮৯৮ 


12 
সাক্ষাতের ওপর বিশ্বাস স্থাপন করে। ও ০০৪৮2) ৪ 22 


১৫৫. এ হচ্ছে এমন একটি বরকতময় কিতাব যা 
আমিই নাযিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ ADS AD A DEL ALD তা 


করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, আশা গু রিনি 19519 
করা যায় তোমাদের ওপর অনুগ্রহ করা হবে, 


১৫৬. তোমরা যেন একথা বলতে না পারো যে, 

(আল্লাহর) কিতাব তো আমাদের আগের (ইহুদী ও গর 
খৃষ্টান এ) দুটো সম্প্রদায়কেই দেয়া হয়েছিলো, যদিও 
আমরা সেসব কিতাবের পাঠ সম্পর্কে বেখবর ছিলাম! 


১৫৭. অথবা এ কথাও যেন বলতে না পারে যে, যদি কত ০ AP উদ ০৯4৯ ৩০ ৯৭ 
(ইহুদী খৃষ্টানদের মতো) আমাদের ওপরও কোনো | ৮৮০ ISTO 15855 
কিতাব নাযিল করা হতো, তাহলে আমরা তাদের ৪৮৬৮ * ০5 ৮৮ IAS EZ 
চাইতে বেশী সৎপথের অনুসারী হতাম, (আজ) Ld sl ০৪৪. oie ০০1৮৭ 
তোমাদের কাছে (সত্যিই) তোমাদের মালিকের পক্ষ ০ কি ব Awe BoA ৮০৮৮ নে Aw 
থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়াত ও রহমত (সর্বস্ব কিতাব) 161০৮5০2299 (029 53) er 
এসেছে (তোমরা এর অনুসরণ করো), তার চাইতে _॥০ ০০০০ ৮ দু & 
বড়ো যালেম আর কে- যে আল্লাহর আয়াতসমূহকে ৮৪০ 65540 wal ০১০ es 
অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয় 

পারা ৮ ওয়ালাও আন্নানা ১৬২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬ সুরা আল আনয়াম 
(জেনে রেখো), যারাই আমার আয়াত থেকে মুখ ।+ 17 es ১০৭ 

ফিরিয়ে নেয়, অচিরেই আমি তাদের এ জঘন্য 0৩1 ৬০ ০9১০৫ ০৭ uy 
আচরণের জন্যে নিকৃষ্ট শাস্তি দেবো । ৪09১ 158৫05541৫1 2 
১৫৮. তারা কি (এ জন্যে) প্রতীক্ষা করছে যে, তাদের ॥_ ০. চিরে 
কাছে (আসমান থেকে) ফেরেশতা নাযিল হবে, কিংবা HEE E oY 5১8 Us 
স্বয়ং তোমাদের রব তাদের কাছে এসে (কিতাব Ee রি ও Ea 
দিয়ে) যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে পাঠানো ৮ 3) wal ০৯৫০ | 5 st 
নিদর্শনের কোনো অংশ (তাদের কাছে) আসবে, দুটি 44 A TE oe 
যেদিন সত্যিই তোমার মালিকের (পক্ষ থেকে এমন) 5৪: 2) al ০৯৯৪০ [94 
কোনো নিদর্শন আসবে, সেদিন তো (হবে কেয়ামতের */ 4%% * ৮৮265717217) পে 
দিন, তখন) যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি 2৩০০০2৩8০০1 
কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন (; 

করনি, দিতির 2010, 121200818০০ 
না; (হে মোহাম্মদ,) তুমি বলো, তোমরাও প্রতীক্ষা 2 
করো, আমিও প্রতীক্ষা করছি। © ০/9১৮০-০ | 
১৫৯. যারা নিজেদের দ্বীনকে টুকরো টুকরো করে [৭4,41৫7 * 7 দূ 
নিজেরাই নানা দল-উপদলে বিভক্ত হয়ে গেছে, ১০519062-৮515855 alo 


তাদের কোনো দায়িতুই তোমার ওপর নেই; অবশ্যই 71 "৮7175 . 2 
তাদের (ফয়সালার) ব্যাপারটা আল্লাহ তায়ালার হাতে, det ht 5৫ ৬৯০৪০ ডি] 


(যেদিন কেয়ামত সংঘটিত হবে) তখন তিনি তাদের পা 8১77৯ টে ৮০ -০-০৮০ ০৫ 
বিস্তারিত বলবেন, তারা কি করছিলো। ৪ ugha [pi bs ota oo 


রে তো EE ID ly on 
৭ 
সা তাদের ওপর কোনোই যুলুম করা © ০০৪4১ -৮১9 
সামিল মোহাম্মদ,) তুমি বলো, সি ৮০:৭1:14 


রা 


12159 ৭৫০২ ss Gs 
ET - ০ ৮৩ 


ছিলো না। © yi 
১৬২. তুমি বলো, অবশ্যই আমার নামায, আমার ৮1৮ ৯ পপ ৯ 
(আনুষ্ঠানিক) কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু- ৮৬৮০9 ৫9 রর ০1৪ 


সব কিছুই ৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার রি] া 
জা ক ডি 
১৬৩. তীর কোনো শরীক কেউ নেই, আর একথা 1719 51033521913 

(বলার জন্যেই) আমাকে আদেশ দেয়া হয়েছে এবং ০2159 2 1১9 রি yy 
আমিই হচ্ছি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম । ৪০০71 


১৬৪. তুমি বলো, (এরপরও) আমি কি আল্লাহ ৫ এজ ই oni NS 


তায়ালা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে ৪ LC yn 
বেড়াবোঃ অথচ তিনিই সব কিছুর রব; (ELIS SITES 4120 


পারা ৮ ওয়ালাও আন্নান +১৬৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ টা আল আ'রাফ 


(তার বিধান হচ্ছে) প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের 
জন্যে নিজেই দায়ী হবে এবং (কেয়ামতের দিন) Ys LEY ৩৯ নি 39 


কোনো বোঝা বহনকারী ব্যক্তিই অন্য কোনো 53011 {339859505 
লোকের (পাপের) বোঝা বহন করবে না, অতপর - 32 4৮ বে এ 


তোমাদের সবাইকে তোমাদের (আসল) মালিকের 4৯৪৮৮7০৪০০৪ ee 
কাছে ফিরে যেতে হবে, (সেদিন) তিনি তোমাদের ৮8, ০ 


সেসব কিছুই জানিয়ে দেবেন, যা নিয়ে (দুনিয়ার © ০4০৯ 
জীবনে) তোমরা মতবিরোধ করতে । 


১৬৫. তিনিই সেই (মহান) সত্তা, যিনি তোমাদের এ -5-- রা ন্যাত 
যমীনে তার খলিফা বানিয়েছেন এবং (এই কারণে EIN Hl ALL CN 


তিনি) তোমাদের একজনকে অন্য জনের ওপর (কিছু *£৮৮ 4,4১ এব তুলির 
বেশী) মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের 93৭ ৯১২ ৬৯৮ ৪৫০ 
যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ ঠ'._(৫*) 5 
থেকে (কৃতজ্ঞতার) পরীক্ষা নিতে পারেন; (জেনে ০০ A ey" 5 i & 
রেখো,) অবশ্যই তোমার রব শাস্তিদানের ব্যাপারে 
অত্যন্ত তৎপর, (আবার) তিনি বড়ো ক্ষমাশীল, 


s SBA আতপ ০০) 


১. আলিফ লা-ম মী-ম ছোয়া-দ, 


২. (হে নবী,) এ গ্রন্থ তোমার প্রতি নাযিল করা = ভর 
হয়েছে- যেন তুমি এর দ্বারা (কাফেরদের) ভয় ELDER IAT Ss 


দেখাতে পারো, সমানদারদের জন্যে (এটি) একটি ডে 055 টিতে te 
স্মরণিকা, অতপর তার ব্যাপারে তোমার মনে যেন © x50 3 ১9 ১১ 
কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে । 


৩. (হে মানুষ, এ কিতাবে) তোমাদের মালিকের A ০ পপ A 24D AWA 984, ০১০2৮ 
কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে 19১০ টো 1519 
তোমরা তার অনুসরণ করো এবং তার বদলে তোমরা LAG কি এ পট) 5৯৫ 
অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না; (আসলে) ৩9৮০০ ৮১১১৮৮5]912 


তোমাদের কম লোকই উপদেশ মেনে চলো । 


৪. এমন কতো জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি- 2 লি দুল চলত ৯৬ তত 
তাদের ওপর আমার আযাব আসতো রাতের বেলায় 

(যখন তারা ঘুমিয়ে থাকতো) কিংবা (আসতো মধ্য চা 
দিনে) যখন তারা বিশ্রাম করতো, রি GL; 


৫. আর যখন তাদের কাছে আমার আযাব আসতো, Zon nec t AD IAS GT 
তখন তারা এছাড়া আর কিছুই বলতো না যে, k 


পাটি পারা 


৬. যাদের কাছে নবী রসূল পাঠানো হয়েছিলো অবশ্যই * তল Lf MEET 
আমি তাদের জিজ্ঞেস করবো, (একইভাবে) আমি TE) চাটি 


রসূলদেরও অবশ্যই প্রশ্ন করবো। © ০০1১] ৬৪০9 


পারা ৮ ওয়ালাও আন্নান + ১৬৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


৭. অতপর আমি (আমার নিজস্ব) জ্ঞান দ্বারা তাদের A কপ আ ৫৭ 
কাছে তাদের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করবো, আমি Ol SCS hs ele oil 


তো (সেখানে) অনুপস্থিত ছিলাম না! 


৮. সেদিনের (পাপ-পুণ্যের) পরিমাপ সত্য, (সেদিন) * {12% “ত 
যার (এবং যাদের) ওযনের পাল্লা ভারী হবে তারাই ০০০27 ৩৪০ টা, । 32০94 23217 


সফল হবে, ৪১০০১০০৪০৩০ TT ০০ ০০৪১ 
© USL SL 42015 


ARE UU ELE UT রতি নি AL Ac 
হবে, তারা (হচ্ছে এমন সব লোক, যারা) নিজেরাই 1১০ ৬৭৩ ss slr ii 09 
নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা (দুনিয়ায়) ৯০০৮ 
আমার আয়াতসমূহের সাথে যুলুম করতো । 90921391916 


১০. অবশ্যই আমি তোমাদের (এই) যমীনের ওপর * $1 71777 রান 
প্রতিষ্ঠিত করেছি, তাতে আমি তোমাদের REE (৯১৩ _ টি 
জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি; কিন্তু তোমরা © UII Le Jal ig be lo 
(নেয়ামতের) খুব কমই শোকর আদায় করো। 


১৬, আমিই তোমাদের বানিয়েছি, তারপর আমিই ৮৪১০০ 05591500৮05 55912 ৩া Azar 
তোমাদের (নানা) আকার দান করেছি, অতপর আমি দু তি 252 


ফেরেশতাদের বলেছি, (সম্মানের জন্যে তোমরা) Visit fy 1521 247) 
আদমকে সাজদা করো, তখন সবাই সাজদা করলো, হি 
একমাত্র ইবলীস ছাড়া; সে কিছুতেই সাজদাকারীদের © Gust 02০৫2, obit 


মধ্যে শামিল হলো না। 


১২. আল্লাহ তায়ালা বললেন (হে ইবলীস), আমি 212+728 2০ সুৰ হাতত 4 
যখন (নিজেই) তোমাকে সাজদা করার আদেশ নর 
দিলাম, তখন কোন্‌ জিনিস তোমাকে সাজদা করা ) 

থেকে 'বিরত রাখলো? ইবলীস বললো (আমি কেন 5 

তাকে সাজদা করবো), আমি তো তার চাইতে উত্তম, 

(কারণ) তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে, আর 

তাকে বানিয়েছো মাটি থেকে। 


A A 


১৩. আল্লাহ তায়ালা বললেন, তুমি এখান থেকে নেমে ০ম VER চিনি Lig 
যাও! এখানে (বসে) অহংকার করবে, এটা তোমার ১০০15 এন $ (9:০০ 
পক্ষে সাজে না- (তুমি এখান থেকে) বেরিয়ে যাও, চা | BLEU 
তুমি অবশ্যই অপমানিতদের একজন । i Dl 


১৪. সে বললো (হে আল্লাহ), তুমি আমাকে সেদিন + 2১০০৮৪৪৯০১৩ AAS 09 
পর্যন্ত (শয়তানী করার) অবকাশ দাও, যেদিন এ (আদম ও ০১9১৮ [9 ul 1 0555 06 
সন্তান)-দের পুনরায় (কবর থেকে) উঠানো হবে। 


১৫. আল্লাহ তায়ালা বললেন (হ্যা, যাও), অবশ্যই 
তুমি অবকাশপ্রাপ্তদের মাঝে একজন ৷ 


১৬. সে বললো, যেহেতু তুমি এ (আদমের) জন্যেই * « পম €&€ 

আমাকে গোমরাহীতে নিমজ্জিত ৪ রি নামি ৮৮1০০৯৪ ০5285825605 
এদের (গোমরাহ করার) জন্যে অবশ্যই তোমার (প্রদর্শিত) 

সরল পথে (ওৎ পেতে) বসে থাকবো। 

পারা ৮ ওয়ালাও আন্নানা ৯১৬৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৭. অতপর (পথভ্রষ্ট করার জন্যে) আমি অবশ্যই 
তাদের কাছে আসবো, আসবো তাদের সামনের দিক 
থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক 
থেকে, তাদের বা দিক থেকে (ফলে) তুমি এদের 
অধিকাংশ লোককেই (তোমার) কৃতজ্ঞতা আদায়কারী 
(হিসেবে দেখতে) পাবে না। 


৭ সুরা আল আ'রাফ 
A A A Aa AcSIAW ADD I/D 2 


ws eda ym ৩৫৯৯১২০ 


পাটি প্রা Acar A 


২০13০ Ill 9 til 


Aue 2 


৪ ০৯১৫৬ ৮৪ Rf G55 YS 


১৮. আল্লাহ তায়ালা বললেন, বের হয়ে যাও তুমি 
এখান থেকে- অপমানিত ও বিতাড়িত অবস্থায়; 
যারাই তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি 
(তাদের এবং) তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম 
পূর্ণ করে দেবো । 


এপ রিলে 


১৯. (আল্লাহ তায়ালা আদমকে বললেন) তুমি এবং 
তোমার সাথী জান্নাতে বাস করতে থাকো এবং এর 
যেখান থেকে (যা) চাও- তা তোমরা খাও, কিন্তু এ 
গাছটির কাছেও যেয়ো না, (গেলে) তোমরা উভয়েই 
যালেমদের মধ্যে শামিল হয়ে যাবে । 


সহ ST EE 
85211555058 49০:৪০০৩৫ 


ECU টি পাপ 


© Cacti 05653 


২০. এরপর শয়তান তাদের দুজনকেই কুমন্ত্রণা 
দিলো- যেন সে তাদের নিজেদের লজ্জাস্থানসমূহ, 
যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা 
হয়েছিলো- প্রকাশ করে দিতে পারে, সে (তাদের) 
বললো, তোমাদের রব এ গাছটির (কাছে যাওয়া) 
থেকে তোমাদের যে বারণ করেছেন, তার উদ্দেশ্য 
এ ছাড়া আর কিছুই নয় যে, (সেখানে গেলে) 
তোমরা উভয়েই ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা 
(জান্নাতে) চিরস্থায়ী হয়ে যাবে। 


215 Gur whet Hed 7 9 
রী 069155019৩০ bee 029 
355৬3) ALLS 


৯ ০2 &ি পণ Asad 


© ৪১1৯1 os BG Hf nl 


২১. সে তাদের কাছে কসম করে বললো, 
আমি অবশ্যই তোমাদের উভয়ের হিতাকাংখীদের 
একজন । 


EB Aw et Edd 


& sl শর 20 Ct Ll 


২২. অতপর সে তাদের দুজনকেই প্রতারণার জালে 
আটকে ফেললো, (এক সময়) যখন তারা উভয়েই 
সে গাছ (-এর ফল) আস্বাদন করলো, তখন তাদের 
লজ্জাস্থানসমূহ তাদের উভয়ের সামনে খুলে গেলো, 
(সাথে সাথে) তারা জান্নাতের কিছু লতা পাতা নিজেদের 
ওপর জড়িয়ে (নিজেদের গোপন স্থানসমূহ) ঢাকতে 
শুরু করলো; তাদের রব (তখন) তাদের ডাক দিয়ে 
বললেন, আমি কি তোমাদের উভয়কে এ গাছটি (-র 
কাছে যাওয়া) থেকে নিষেধ করিনি এবং আমি কি 
তোমাদের একথা বলে দেইনি যে, শয়তান হচ্ছে 
তোমাদের উভয়ের প্রকাশ্য দুশমন! 


এল পাচ a ডু 2 এপ 
মাদানি A ০১০ 


Do ap 1 পা পা টিপা 


Let) C309. 25 509০৮ Leal 


0%9 ৪১১) HLL SSL 


পু 
06:০৮ coi - IAD 


ও ০9621210531 9124 


২৩. অতপর তারা দুজনেই বলে উঠলো, হে আমাদের 
রব, আমরা আমাদের নিজেদের ওপর যুলুম করেছি, 
যদি তুমি আমাদের মাফ না করো এবং আমাদের 
(ওপর) দয়া না করো তাহলে আমরা অবশ্যই 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবো । 


01589 ulate হা 1 9345 


IA পা আতা ৯ ০9 CEE 


© yl ০০৬১5৫০10০০ ১9 


পারা ৮ ওয়ালাও আন্নানা € ১৬৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
২৪. আল্লাহ তায়ালা বললেন, (এবার) তোমরা সবাই Aziz Bos Ne ০99 ৮৩০ 
এখান থেকে নেমে যাও (মনে রেখো), ভোমরা 96908 ১৯০৯ 192 4 

(ও শয়তান) একে অপরের দুশমন, সুনির্দিষ্ট সময় 

পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশে তোমাদের জন্যে 


সেখানে বসবাসের জায়গা ও জীবন-সামগ্রীর ব্যবস্থা 
থাকবে । 


২৫. আল্লাহ তায়ালা বললেন, তোমরা সেখানেই 1৯ € 44০417037 £417" 
জীবন যাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ 59090931959 09৯ 3 UB 


করবে এবং সেখান থেকেই তোমাদের (পুনরায়) বের ৮৯৪০০ 
করে আনা হবে। ও ০9৯১৯ 


২৬. হে আদম সন্তানরা, আমি তোমাদের ওপর AGA chohAs Az! 
পোশাক (সংক্রান্ত বিধান) পাঠিয়েছি, যাতে করে LL Ae কি ৪০০০ 


IA তা A 


(এর দ্বারা) তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ৮ ? 

ঢেকে রাখতে পারো এবং (নিজেদের) সৌন্দর্য ও ০০ al 2157 
ফুটিয়ে তুলতে পারো, (তবে আসল) পোশাক হচ্ছে df 5৪০০ 05,১52 15,581 
তাকওয়ার পোশাক, আর এটাই হচ্ছে উত্তম এবং এটা শক এড Go A ০৪০৭ 
আল্লাহর নিদর্শনসমূহেরও একটি (অংশ), আশা করা © ০9১৬৭ 

যায় তারা শিক্ষা গ্রহণ করবে । 


২৭. হে আদম সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের ০৮৯₹2০ এ 

পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, £:0060581 2 গনি তে 
তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে 2০,০, (৯৮ 2 ৯৮ DLA ৮৭ ৯৮ পপর 
না পারে, শয়তান তাদের উভয়ের (দেহ) থেকে EGE © Lh cre 32 Hl 


তাদের পোশাক খুলে ফেলেছিলো, যাতে করে তাদের ৫48 2৮০ 521৪ মিরর 
উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্যক্ত হয়ে রি She ১1০0195০8১৭ 
পড়ে; (মূলত) সে নিজে এবং তার সংগী-সাথীরা ডু রন 

তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায়, যেখান 


থেকে তোমরা তাদের দেখতে পাও না; তাদের জন্যে 1 
শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি- যারা © ০9০8৫ asl গা ০৮০৯।। 
(আমার ওপর) ঈমান আনে না। 


২৮. তারা যখন কোনো অশ্লীল কাজ করে, তখন বলে, 12” 155521152১1 
আমরা আমাদের পূর্বপুরুষদের এর ওপর পেয়েছি ০০০৯৪ রে ৪০ 192 1315 


ভি 21০53 
দিয়েছেন; (হে নবী,) তুমি বলো, আল্লাহ তায়ালা 
কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না; তোমরা কি 5 
আল্লাহ তায়ালা সম্পর্কে এমন কিছু বলছো, যার 
ব্যাপারে তোমরা কিছুই জানো না। 


২৯. তুমি বলো, আমার রব তো শুধু ন্যায়- 

ইনসাফেরই আদেশ দেন, (তার আদেশ হচ্ছে), 

প্রতিটি এবাদাতেই তোমরা তোমাদের লক্ষ্য স্থির ১5 টি 

রাখবে; নিজেদের জীবন বিধানকে একান্তভাবে তার I টি পারি ও তন 5 
জন্যে খালেস করে তাকেই তোমরা ডাকো; যেভাবে এও, Load Fi ral 
তিনি তোমাদের (সৃষ্টির) শুরু করেছেন সেভাবেই টি 
তোমরা (তার কাছেই) ফিরে যাবে । ® 92955 


পারা ৮ ওয়ালাও আন্নানা ১৬৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 
৩০. একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন, 2411, দশ ০ রা 
(অপরদিকে) আরেক দলের ওপর গোমরাহী all পল ৩0559 ১১৩৪১, 
(বিদ্রোহ) ভালোভাবেই চেপে বসেছে; এরা আল্লাহ * ৭-৭, 

তায়ালাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের ০০519 02৮৮৯111985)1 8 


অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা মনে করে LA পানি ADDL ADL Acs YW 
তারাই হেদায়াতপ্রাপ্ত। হি 


৩১. হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি এবাদাতের ,12 725? {EF 

সময়ই তোমাদের সৌন্দর্য (-মগ্তিত পোশাক) গ্রহণ ৬৩০৮৪ i ক 1৮5: 
করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো 519 3১919: সা 
অবস্থাতেই অপচয় করো না, অবশ্যই আল্লাহ তায়ালা টা রত ৪ 2 লঘু 
অপচয়কারীদের পছন্দ করেন না। © syd লিল Y 2 


৩২. (হে নবী,) তুমি বলো, আল্লাহ তায়ালার £7 ZoAL ZL AS AS 
সেসব সৌন্দর্য (মণ্ডিত পোশাক) এবং পবিত্র খাবার € Sof 


তোমাদের জন্যে কে হারাম করেছে? যেগুলো তিনি 2 ] তা 
স্বয়ং তার বান্দাদের জন্যে উদ্ভাবন করেছেন; তুমি 35 Boss a a 
বলো, রদ জন AT ০৭90 
পার্থিব পাওনা, (অবশ্য) কেয়ামতের দিনও এগুলো ৮.৮ রি ভিন? 2 
ঈমানদারদের জন্যেই (নির্দিষ্ট থাকবে); এভাবেই Lei 0৬৫, এ] | La 
আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমার আয়াতসমূহ ০ ৯একন 

খুলে খুলে বর্ণনা করি। ৪ 05 (96) ৬৭২ 


৩৩. তুমি বলো, হা, আমার রব অবশ্যই যাবতীয় 1 ৮1 এত লিড পে 
প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ, গুনাহ ও অন্যায়ভাবে 256০4219015 


বাড়াবাড়ি করাকে হারাম করেছেন, (তিনি আরো £4 [7 
হারাম করেছেন) তোমরা আল্লাহর সাথে (অন্য ঠ | 2০ 20 ৭198315০555 
কাউকে) শরীক করবে, যার ব্যাপারে তিনি কখনো 1৫151: ২2310154015 fos BSC 

কোনো সনদ নাযিল করেননি এবং আল্লাহ তায়ালা 34১1 “ls 8৯৩2 


সম্পর্কে তোমরা এমন সব কথা বলবে, যার ব্যাপারে ১1246 f 
তোমাদের কোনোই জ্ঞান নেই । © ৩9০১1744159 ols 


৩৪. প্রত্যেক জাতির জন্যেই (তার উত্থান-পতনের) 2-7-০ ০ ws 
একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে, যখন তাদের সে টি] ৪195 টি 299 
মেয়াদ আসবে তখন তারা একদন্ডও বিলম্ব করবে না, AD Ach ৭ পিন ০৯০৫৭ 
তেমনি তারা এক মুহূর্ত এগুতেও পারবে না। ০১৪০৯০০৭ 39450 995 


৯799 2০-০১-900৮ 


৩৫. হে আদম সন্তানরা যখনি তোমাদের কাছে পে {8 ন 
তোমাদের মধ্য থেকে রসূলরা আসবে, যারা তোমাদের -_, 2০১ Uf ens 


কাছে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তখন যে 0০9 sl is EE 
(ও যারা সে অনুযায়ী) তাকওয়া অবলম্বন করবে এবং LALLA AD TL A AE" হি 
(নিজেদের) সংশোধন করে নেবে, তাদের কোনোই € ০9১১ ৮৮৯ V5 ele 543 
ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাও করবে না । 


৩৬. আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন Laz ordeh er £05 
করবে এবং এ (সত্য) নিয়ে অহংকার করবে, তারা 15:5955254150580153৫ a 


হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন 27১41117732 টি 
অবস্থান করবে। © 9৩1 lend La Gif 


পারা ৮ ওয়ালাও আন্নানা + ১৬৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ গরাভাাতারার 
কমে বি রাহা দ্যা সাব্যস্ত রে, 2 6৬৫21 ৫ 58 ges AB ০০ 
তাই লা হকের ০০2০2038018 235 
ক 20০23420৩2০ ত01 ৩ 
এ নল OEIC CI +35 


, GD CEES YG df ৬১:০৮ 


1 AD cs» ADD A ০9৮৯ পু TL 


তারা সত্যিই কাফের ছিলো। © Ay HE lf if aS 


in 


৩৮. আল্লাহ তায়ালা বলবেন, তোমাদের আগে যেসব * 12 নু 
মানুষের দল, জিনের দল গত হয়ে গেছে, তাদের ০০০০৪৪০৩159 


সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে , EJ LUNG AS 
প্রবেশ করো; এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী 2 LE 


(জাহান্নামে) দাখিল হতে থাকবে, তখন তারা তাদের LE ৮581 FRESE EFA FOL MC 
(সাথী ভাই) বোনদের ওপর লানত দিতে থাকবে, HEHE 
এভাবে (লানত দিতে দিতে) যখন সবাই সেখানে ৮১৯০৪, besos less [215 ১19 
গিয়ে একত্র হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী » BDA 

দলের ব্যাপারে বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে 30 53151, $2 99 5% 
সেসব লোক যারা আমাদের গোমরাহ করেছিলো, তুমি ০৮ ৬১ 

এদের আগুনের শাস্তি দ্বিগুণ করে দাও; আল্লাহ তায়ালা ০৯2 947 Jt ১১1 oe Bas GIG 
বলবেন, (আজ) তোমাদের প্রত্যেকের (শাস্তিই) হবে 2৮985 2 

দ্বিগুণ, কিন্তু তোমরা তো (বিষয়টি) জানোই না। © ০০০ ০15 


৩৯. তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে * 24 "1৫ টি? 
বলবে, (হা, আমরা অপরাধী হয়ে থাকলে) = ০ (০১২৭ af ০০99 


তোমাদেরও আমাদের ওপর কোনো শ্রেষ্ঠত্ব ছিলো ৮৯4৮ 
না, (এ সময় আল্লাহর ঘোষণা আসবে), তোমরা ৮130158545০ 02 
(আজ) নিজ নিজ কর্মফলের জন্যে আযাবের স্বাদ টি ও জা 


৪ ৩০ 
গ্রহণ করতে থাকো । 
৮০১৩১ -2৮9৮০৯ ২৩ ৩ ADD cA 


৪০. অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার ৫2 Gab 

করেছে এবং বিদ্রোহ করে তা থেকে মুখ ফিরিয়ে চর ee 2 nt aol 
নিয়েছে, তাদের জন্যে কখনো (রহমত ভরা) SLES APL IEBY 
আসমানের দুয়ার খুলে দেয়া হবে না, না এরা জান্নাতে HE ME টিতে 
প্রবেশ করতে পারবে- যতোক্ষণ পর্যন্ত একটি সুচের blll ০& 0 শের =I 
ছিদ্রপথ দিয়ে একটি উট প্রবেশ করতে পারবে, আমি 

এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। © mel ১৯০ ৩৫১০ 


৪১. (সেদিন) তাদের জন্যে বিছানা থাকবে জাহান্নামের পরু A অ Lu ৯৬ ৯০৭ 
(আগুনের, আবার এই আগুনই হবে) তাদের ওপরের * ১1৮ ৩52 oe res ৬০৮৪1 


রান এভাবেই আমি যালেমদের প্রতিফল দিয়ে ৪ ৫ soll ৪১৯ ৪15৫2 


৪২. যারা (আমার ওপর) ঈমান এনেছে এবং নেক ae J পালি A 
আমল করেছে, আমি (তাদের) কাউকেই তাদের Hse PE HEE 


সাধ্যের বাইরে দায়িত্‌ দেই না, এ লোকেরাই হচ্ছে এ, 12225281085 


পারা ৮ ওয়ালাও আন্নানা ১৬৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে । তি BA 
S) € 99915 13০25241০০৯ 


টি রি ভি লালে ৩৯5৩5৩১৩352 
জে তলদেশ নি ক হত হবে, ৩০1151555১5 
রজব 80541545455 
(১০০১০ ০৬১৭ 
70301555205 


পট APA A ০9৮টি পা ait ADL 


ঘোষণা দেয়া হবে, এই হচ্ছে সে জান্নাত আজ © ug as (০৪ ৪০991 
তোমাদের যার উত্তরাধিকারী করে দেয়া হলো, (আর 
এটা হচ্ছে সেসব কাজের প্রতিফল) যা তোমরা 


(দুনিয়ায়) করছিলে । 


৪৪. জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে “৫ *7 151) ৮ "৯ ০517 
রর Ft ৯9 


বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা 
করেছিলেন আমরা তা সত্য পেয়েছি, তোমরা কি ("5 পা 81 1925 17065 
তেসাদের মালিকের ওয়াদ সমূহকে সঠিক পেয়েছোঃ রর 2 
তারা বলবে, হা- অতপর তাদের মাঝে একজন ১% ৬৯০০১ 176,182 22) ৩০9 
ঘোষণাকারী ঘোষণা করবে_ যালেমদের ওপর আল্লাহ cz YW, DAD Az ADNAN 
তায়ালার লানত হোক, 6 ০1816412০০2 


8৫. (লানত হোক তাদের ওপরও) যারা মানুষদের 444৮ এ পি পাজি ০০ cA 
আল্লাহ তায়ালার পথ থেকে বিরত রাখতো এবং তাতে 569549401 Jase 5509১ cal 
বক্তা খুঁজে বেড়াতো, আর তারা শেষ বিচারের 

দিনকেও অস্বীকার করতো। SUI YL al 38 


৪৬. তাদের উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে, ০০০৮ 

(এ দেয় লের) উচু স্থানের ওপর থাকবে (আরেক ০6591 9০০ (০০29 
্ লোক 1:5৫ টি পাতা IA 162 AD AU 

৪৪ রর | , যারা (সেখানে EAL nll প্রতিটি 19255, 23805১8 


EA RGAE Sf Az WAM 


পারবে, তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলে; 1212 টন দি পে 
তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। এরা (যদিও) 91০৮1 4০৭০৩ 7 


তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু (প্রতি - 
মুহূর্তে) এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ ০)9৯৮০৭-৮১9 
করছে। 


৪৭. অতপর যখন তাদের জাহান্নামের ্ 1 ১৮775 N22 পন উবু তর 
অধিবাসীদের (আযাবের) দিকে ফিরিয়ে দেয়া হবে, উনার iyi 
(তখন) তারা বলবে, হে আমাদের রব, আমাদের পপ পদত 

(তুমি) যালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। Sil BE Css C5155 


৪৮. অতপর (পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের) "১৫ রর ৫ 
উচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা (জাহান্নামের) ৮৪১95) হারা ৩৬ /9 
লোকদের-যাদের তারা নিজ নিজ চিহ্ন চিহ্ন অনুযায়ী ৮৮৮৪৮৮৮৮৮1৯, ৮০1 
চিনতে পারবে- ডেকে বলবে, (কই) তোমাদের LD hon a (1০ 1910 oss 
দলবল কোনোটাই তো (আজ) কাজে এলো না, 

পারা ৮ ওয়ালাও আন্নানা *% ১৭০ www.alquranacademylondon.org 


lille ৩২০১11২৪১৪১ 


লি 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


তোমরা যে অহংকার করতে (তাও কোনো কাজে AS PLAY 
এলো না)! ৪) 49১? 


৪৯. এরা কি সে সব লোক নয়, (দুনিয়ায়) যাদের 4 Dog cod ADA A 
ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তায়ালা ০৯ ES 


AULA 1১ মে 


তীর রহমতের কোনো অংশই এদের দান করবেন * £*74 =," 
না (অথচ আজ এদেরকেই আল্লাহ তায়ালা বলছেন); পরত SHY LS 19১1, 


তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের ওপর ALT AS ৯227 রি 
কোনো ভয় নেই, না তোমরা কোনো রকম দুশ্চিন্তা 0522 ১9 
করবে। 


জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের *? 
ও বলবে, আমাদের ওপর সামান্য কিছু পানি এড ০380০ 


(অন্তত) তোমরা ঢেলে দাও, অথবা আল্লাহ তায়ালা 2244 ও ZAZA কতক এ 
তোমাদের যে রেযেক দান করেছেন তার কিয়দংশ TSS ef গণ তে 191 


আমাদের দাও); তারা বলবে, আল্লাহ তায়ালা (আজ ০৮৮ od 
বত 6 ০1 & 6৮১54 ০1196 


৫১. যারা দ্বীনকে খেল-তামাশায় পরিণত করে টু পদ ৭০৫৭ 
রেখেছিলো এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারণা এ 3150 a2 193) ০891 


(দিয়ে) আটকে রেখেছিলো, তাদের আজ আমি রি Taig পি ছি 2D DAD. 
(ঠিক) সেভাবেই ভুলে যাবো যেভাবে তারা (আমার) ০৮9০ Ul 


সামনা সামনি হওয়ার এ দিনটিকে (দুনিয়ায়) ০3 ০» Ww 
ভুলে গিয়েছিলো । তারা আমার আয়াতসমূহকেও Es ii 1৩৭ 2 4 


অস্বীকার করতো । ও) ১০-৯৯৭ 0৩৪০ 


৫২. আমি তাদের কাছে এমন একটি কিতাব নিয়ে (০17 52 Az 4" 
এসেছি, যাকে আমি (আমার বিশদ) জ্ঞান দ্বারা (সমূ + Zeb Elsi xg atts 0H 


দ্ধ করে) বর্ণনা করেছি, যে সম্প্রদায়ের লোকেরা (এর ০৯৪ XE LAZY ৭65 
ওপর) ঈমান আনবে, এ কিতাব তাদের জন্যে (হবে) ৪ urs SS 0৪০৪ 


হেদায়াত ও রহমত । 


৫৩. এরা কি (চূড়ান্ত কোনো) পরিণামের অপেক্ষা ৯ 4৮ ৪৯৮ পর্ন প৪-০792৮ As 
করছে? যেদিন সে পরিণাম তাদের কাছে আসবে, সেদিন (57 [98 259 9 9১৪7 Ue 
যারা ইতিপূর্বে এ (দিনটি)_ কে ভূলে গিয়েছিলো-_ তারা ॥*₹ 2৮ ৯৪৯০৩ cA DAD THA Ac 
বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে রসলরা Siti nd Bl 
(এদিন সম্পর্কিত) সত্য (প্রতিশ্রুতি) নিয়েই এসেছিলো, We 222 Ac 
আমাদের জন্যে (আজ) কোনো সুপারিশকারী কি আছে, ৬ 7 Use tl) ৮3১ Um) sl 
যারা আমাদের পক্ষে (আল্লাহর কাছে) কিছু সুপারিশ -*4 বাপু ০2৭৫ শৰ ১৫ চলব শালত 
করবে, অথবা (এমন কি হবে,) আমাদের পুনরায় Sa MR tI Hd দস ৮০৮৫ 
(দুনিয়ায়) ফিরিয়ে দেয়া হবে, যাতে আমরা (সেখানে ॥০-2৭4ব ০ 2 7৮52 59 ৯ 
গিয়ে) আগে যা করতাম তার চাইতে ভিন্ন ধরনের কিছু এ [3১-4 0%. ১৮7 
করে আসতে পারি, (মূলত) এরা নিজেরা নিজেদের £ পাটি ADS এও ৯০৪৩ আপাত 
ক্ষতি সাধন করেছে এরা (আল্লাহর ওপর) যা কিছু তারা © ৩9১০৪ 19) bes ০59 
মিথ্যা আরোপ করতো, তাও তাদের কাছ থেকে (আজ) 

হারিয়ে গেছে। 


৫৪. অবশ্যই তোমাদের রব আল্লাহ তায়ালা, যিনি BD 
ছয় দিনে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, Nh GE GNA Lol 


অতপর তিনি ‘আরশের’ ওপর অধিষ্ঠিত হন ০১৪১] & Gl bE 
পারা ৮ ওয়ালাও আন্নানা +১৭১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


তিনি দিনের ওপর রাতের পর্দা বিছিয়ে দেন, অ EAL TITTIES 
দ্রুতগতিতে তা একে অন্যকে অনুসরণ করে, সুরুজ, 2 ০১ aby jot শা os 
চাদ ও তারাসমূহকে তীর বিধানের অধীন করে Ee TOD i 
রাখা হয়েছে; জেনে রেখো, সৃষ্টি (যেহেতু) তার, "৮778 27° 
(সুতরাং তার ওপর) সার্বভৌম ক্ষমতাও একমাত্র 2 0১৯০ rb GET এপ 
তীর; সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালা অত্যন্ত 


iA 


বরকতময় । ৪ ০০ 5 


৫৫. তোমরা বিনয়ের সাথে ও চুপিসারে তোমাদের * রি 2025 ADAG 
ক ভাৰ, অবশ্যই তিনি জর কাদের LI 8S S515 3 


AA AABN 


পছন্দ করেন না। মলি 


৫৬. (আল্লাহর) যমীনে (একবার) তার শান্তি স্থাপনের (১১ BNE BEY) 
পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা ভয় ও ES HEME HANS শব 
আশা নিয়ে একমাত্র তাকেই ডাকো; অবশ্যই আল্লাহর 4/ ৬০৯) ule »(৯৮৮9159 ৮9০১19 
রহমত নেক লোকদের অতি কাছে রয়েছে। 


ASN পা গু ৯ পা 


৪ sll ০০ ০৯১ 


যিনি টি EAD 
৫৭. জি 21 Ee ay 4০. ৩১199 


শেষ পর্যন্ত যখন সে বাতাস (পানির) ভারী মেঘমালা 15 3 
বহন করে (চলতে থাকে), তখন আমি তাকে একটি | TE ০০৯) ০৪ 


পাটি পাঠ পু id, PIAD NEE 


মৃত জনপদের দিকে পাঠিয়ে দেই, অতপর (সে) Os OIG এ% 90288 

মেঘ থেকে আমি পানি বর্ষণ করি এবং তা দিয়ে f 2282০ 
(যমীন থেকে) আমি সব ধরনের ফলমূল বের করে ASE hosp HAAG 
আনি; এভাবেই আমি মৃতকে (জীবন থেকে) বের NEPEAN 1 ৮7 

করে আনবো, আশা করা যায়, তোমরা (এ থেকে) ৪ O30 A (91 ৫১৯৭ 

কিছু শিক্ষা গ্রহণ করবে । 


৫৮. উৎকৃষ্ট যমীন তার মালিকের আদেশে তার তরি তে 
(উৎকৃষ্ট) ফসলই উৎপন্ন করে, আর যে যমীন বিনষ্ট ES 33 406৯৭ 5H ০5119 


হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন 511,11145172এ রি 
করে না; এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট 1৩৫ SIESTA 


করে বর্ণনা করি- এমন এক জাতির জন্যে, যারা ৪8০ alt 
(এসব নেয়ামতের) কৃতজ্ঞতা জ্ঞাপন করে। 984 2 ০১১০১ 


৫৯. আমি নৃহকে তীর জাতির কাছে পাঠিয়েছিলাম, দু 
অতপর 2 বললো, হে আমার জাতি, [9% le 2৫1১9 রা 
তোমরা আল্লাহ তায়ালার দাসতৃ (কবুল) করো, Chen এ]1 cre IC wt out 
তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই; SA RIGGS, DEE 
আমি আসলেই তোমাদের ওপর এক কঠিন দিনের © be [% ০১1৫০ ale ০3০1 
আযাবের আশংকা করছি। 


৬০. তার জাতির নেতারা বললো (হে নুহ), আমরা NAAN 
নিশ্চিত দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট বিভ্রান্তিতে 0153০১00159 ce TI 
( উত) রয়েছো। ASB 


পারা ৮ ওয়ালাও আন্নানা ঞ্ ১৭২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
৬১. সে বললো, হে আমার জাতি, আমার সাথে +41981150 পা 

কোনোরকম বিভ্রান্তি নেই, আমি হচ্ছি সৃষ্টিকুলের 5 2 ০৪০ 1098৭ Jt 
মালিকের পক্ষ থেকে (পাঠানো) একজন রসুল । 6) cast ০১ ডো ৭3 


৬২. (আমার কাজ হচ্ছে) আমি আমার মালিকের স্প পাটি পপ লী পীর ত পা টিহুলা "217 
বাণীসমূহ তোমাদের কাছে পৌছে দেবো কে ০918০39991১ 
তোমাদের শুভ কামনা করবো, (কেননা আখেরাত প ৯০2৩7 
সম্পর্কে) আমি আল্লাহ তায়ালার কাছ থেকে এমন ৪০৯) টু 0481 cre 
কিছু কথা জানি যা তোমরা জানো না। 


৬৩. তোমরা কি (এতে) আশ্চর্যবিত হচ্ছো যে, 1. ৮50 AWSA AD 

তোমাদের কাছে তোমাদেরই (মতো) একজন (& 3) ৩ ১১ ছি ufos 
মানুষের ওপর তোমাদের মালিকের বাণী এসেছে, * $০42 25517271" 2" 

যাতে করে সে তোমাদের (আযাব সম্পর্কে) সতর্ক ৮৮119 [989 4) ১১০) ৮৫০০ ০৯) 
করে দিতে পারে এবং তোমরাও (সময় থাকতে) 

সাবধান হবে । আশা করা যায় তোমাদের ওপর দয়া 

করা হবে। 


৬৪. অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমি ,১ পপ পদ 17214 447 ৩০৫? 
তাকে এবং তার সাথে যারা নৌকায় (মজুদ) ছিলো, ৮৯4৯৮ ৩:০19 এ৯৯-5৮50 
তাদের সবাইকে (বিপর্যয় থেকে) উদ্ধার করলাম, 12511) [05212 SE 
আর যারা আমার আযাবসমূহকে মিথ্যা বলেছে তাদের 38890 xs 
আমি (পানিতে) ডুবিয়ে দিলাম; এরা ছিলো (আসলেই এ মন 
গৌড়া ও) অন্ধ জাতি । দি ঠা “! 


৬৫. (আমি) আদ জাতির কাছে (পাঠিয়েছিলাম) ০০৮৫11721৮০ ৮৪177171004 
তাদেরই এক ভাই হুদকে, সে (তাদের) বললো, রি রা 


হে আমার জাতি, তোমরা আল্লাহ তায়ালার দাসতৃ IL alt tC 
(স্বীকার) করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো © 9928. ৯3০58 এ Lesh এ 


ইলাহ নেই; তোমরা কি (তাকে) ভয় করো না? 


৬৬. তার জাতির সরদাররা, যারা কুফরী করেছে, A Rois cA 
তারা বললো, আমরা তো নিশ্চিত দেখছি তুমি DI shag 


নির্দ্ধিতার মাঝে আছো, অবশ্যই আমরা মনে করি কে 
৪1৮ 9 ০2541500155 


৬৭. সে বললো, হে আমার জাতি, আমার সাথে * ৬, 1 ৪৮12” প ৮ শন পা? 
কোনোরকম নির্বুদ্ধিতা নেই, বরং আমি (হচ্ছ) 53794518752 ০৮৮1[ 58808 

লের মালিকের পক্ষ থেকে (পাঠানো) একজন LAT এ AW BASS 
ke € © uss ০১ ০০ ০09১ 


৬৮. (আমার দায়িত্ব হচ্ছে) আমি আমার মালিকের 7০19 "1151 [ 
oa 2 
তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাংখীও বটে! dl 


৬৯. তোমরা কি বিস্মিত হচ্ছো, তোমাদের কাছে * 2 এড * এ, * ৯5 ডা 
তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদেরই (মতো) ৮৫9০2১8১৫7৯ ৩০৯০9 


একজন মানুষের ওপর তোমাদের জন্যে (সুস্পষ্ট) বাণী £ AoA cz AD LALLA BAW FEA A 

এসেছে; যাতে করে (এ দিয়ে) সে তোমাদের (আযাবের) +| 11272 ১ 2 ৬৯১৫ 

ভয় দেখাতে পারে। স্মরণ করো; যখন আল্লাহ তায়ালা ৫১৭ রঃ 2775 ৮৮87৮ 
০৮ sil Ss 

নূহের পর তোমাদেরকে এই যমীনে খলীফা বানিয়েছেন 5 5 [% 

পারা ৮ ওয়ালাও আন্নানা ১৭৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 
এবং অন্যান্য সৃষ্টির মাঝে তিনি তোমাদের বেশী ৮৩ বান «৪৮ এ 
ক্ষমতা দান করেছেন, অতএব (হে আমার জাতি), ১03 265 G2 ০8.৮31)9 
তোমরা আল্লাহ তায়ালার অনুগ্রহগুলো স্মরণ করো, ৯০০১৪ 5 2ড়তশ 4/ 
আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে SOT 
পারবে। 


৭০. তারা (হুদকে) বললো, তুমি কি আমাদের ০০ 4৮ ৮০৯০ 

কাছে এ জন্যেই এসেছো যে, আমরা কেবল CITB SD 03515 
এক আল্লাহর এবাদাত করবো এবং আমাদের 8:০4 
পূর্বপুরুষরা যাদের এবাদাত করেছে তাদের বাদ 31055105155 055 wl 
দিয়ে দেবো! (হা, এটাই যদি হয়), তাহলে নিয়ে 

এসো আমাদের কাছে সে (আযাবের) বিষয়টি, যার 

ব্যাপারে তুমি আমাদের (এতো) ভয় দেখাচ্ছো, 

যদি তুমি সত্যবাদী হও! 


৭১. সে বললো, তোমাদের ওপর তোমাদের মালিকের = * A24১ Aw ABA TET 
পক্ষ থেকে আযাব ও ক্রোধ তো নির্ধারিত হয়েই ০৯2 3) ৩৮০ ile 659৩৪ 

আছে; তোমরা কি আমার সাথে সে (মিথ্যা মাবুদদের) ! = পুরু 
নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা ৮০2১০ ৰ. ০১9 


তোমরা এবং তোমাদের বাপ-দাদারা (এমনি এমনিই) এ রর (এ +2217 1 [32 
রেখে দিয়েছো, যার ব্যাপারে আল্লাহ তায়ালা কোনো LARS 9 EE fF I 


রকম সনদ নাযিল করেননি; (অতএব) তোমরা হার 
(তোমাদের পরিণতির) অপেক্ষা করো, তামরা ৮৫০7 52119) ৬৮০০০ 


চি পা 


তোমাদের সাথে অপেক্ষা করতে থাকবো । ও ৩৭১ bs: || ৬০ 


৭২. অতপর আমি তাকে এবং তার সাথে যেসব 

(ঈমানদার) ব্যক্তিরা et তাদের আমার রহমত 

দ্বারা (আযাব থেকে) বাচিয়ে দিলাম, আর যারা ০৭ 
আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি তাদের 9 Cal 219৩৫ ০8912 55559 
নির্মূল করে দিলাম, (আসলে) ওরা ঈমানদারই ছিলো ররর 
না। 


ও spl 


৭৩. সামুদ জাতির কাছে (এসেছিলো) তাদেরই পা 
(এক) ভাই সালেহ, সে (তাদের) বললো, হে আমার [58 JELSLe Lali 39 01 


জাতি, তোমরা এক আল্লাহ তায়ালার এবাদাত করো, %,2”৫ £| ”* "21174 
তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। ০১ ৮৪১৯ এ lors wf 90 


1 


তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে 41598 মতা যত 
সুস্পষ্ট নিদর্শন এসেছে, এটা হচ্ছে আল্লাহর উদ্ী, “ রর 
এটা তোমাদের জন্যে নিদর্শন, একে তোমরা ছেড়ে “lf f $5 129)$5 ri ] 
দাও যেন তা আল্লাহ তায়ালার যমীনে (বিচরণ করে) ” ৩৩৭৩০, ic টি 
খেতে পারে, তোমরা তাকে কোনো খারাপ মতলবে ৬১1$22$210 ৮9515 ৮ ১9 
স্পর্শ করো না, তাহলে (আল্লাহর) কঠোর আযাব রঃ 

এসে তোমাদের পাকড়াও করবে । 


৭8. স্মরণ করো, যখন তিনি আদ জাতির পর 
তোমাদের (দুনিয়ায়) খলীফা বানিয়েছিলেন এবং ৮ এন 


০95 তে 


যমীনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন, তোমরা ০93৯৮ ০৪১1 & 92 ১1৩ 


পারা ৮ ওয়ালাও আন্নানা ১৭৪ www.alquranacademylondon.org 


= 3 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ a 
এর সমতল ভূমি থেকে (মাটি নিয়ে) প্রাসাদ বানাচ্ছো, 


করতে পারছো, অতএব তোমরা আল্লাহ তায়ালার (এ $ | £ চে 12311 21515 
জ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত) নেয়ামতগ্তলোকে স্মরণ রতি 5৮ এল 
করো এবং যমীনে তোমরা বিপর্যয় ঘটিয়ো না। ও ০২০০৪ ০০১%। 


৭৫. তার জাতির সেসব নেতৃস্থানীয় লোক, যারা ॥ 2% * 1১27৫57" ৮17 
নিজেদের গৌরবের বড়াই করতো- অপেক্ষাকৃত দুর্বল 4558 ০5195425189 এত এ 


শ্রেণীর লোকদের- যারা তাদের মধ্য থেকে ঈমান “2277 £ ৩৯ দু 
এনেছে- বললো, তোমরা কি সত্যিই জানো, ser তি ও তক hon 
তার মালিকের পাঠানো একজন রসূল; তারা বললো | 0৮4 রি ০4০০ হরি Lf 
(হা), তার সাথে যে বাণী পাঠানো হয়েছে আমরা তা 5 3১৬০০/০১ দি 


বিশ্বাস করি। ও 0% 4 bf Ls sf 


Ed 


৭৬. অতপর (সে) অহংকারী লোকেরা বললো, * ০০2৮৯ z 
তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা অবশ্যই ত ০5011958451 Ad 00 
অস্বীকার করি। ও 09544 রা 


৭৭. অতপর, তারা উন্ত্রীটিকে মেরে ফেললো এবং * 47 Nf 115773 73 
(এর দ্বারা) তারা তাদের মালিকের নির্দেশের এ+) 135558 119১ 


বিরোধিতা করলো এবং তারা বললো, হে সালেহ ডি 
(আমরা উন্ত্রীটিকে মেরে ফেলেছি), যদি তুমি ০০ Of BOG Ls Exif clea 15165 
(সত্যিই) রসূল হয়ে থাকো তাহলে সে (আযাবের) ER RBA 
বিষয়টা নিয়ে এসো, যার ওয়াদা তুমি আমাদের 9 url yh ০৫ 
দিচ্ছো। 


৭৮. অতপর এক প্রলয়ংকরী ভূমিকম্প তাদের গ্রাস মিন তে 43 
করে ফেললো, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে 315 & 1৯4০ ৯911 ৮)$2 


পড়ে 1 
৬ থাকলো । © Ge 


BA তাদের কাছ থেকে আরে ৫22 ৩৪] [988 J oe নে 
পৌছে দিয়েছিলাম সম মালের সে) বণ 3 ৫19৮৫ ০9529 4179 
কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের 

পছন্দ করো না। 


৮০. (আমি) লৃতকেও (পাঠিয়েছিলাম), যখন সে তার ৫2 
জাতিকে বলেছিলো, তোমরা এমন এক অশ্লীলতার 


কাজ নিয়ে এসেছো, যা তোমাদের আগে সৃষ্টিকুলের _ ”* 7"? ৯ 9৫ ৭৫ 
ত i ৮756 


৮১. তোমরা যৌন তৃপ্তির জন্যে নারীদের বাদ দিয়ে 52 "৮ %742 JE" নেন 
পুরুষদের কাছে আসো, তোমরা হচ্ছো বরং এক Ug os ek ৭ 911 91৮1 


সীমালংঘনকারী জাতি । 9 09:৮1 ০ dC 


রত 


৮২. তার জাতির (তখন) এ কথা বলা £4 240144০1714" 
au 17118014258 417201215 


পারা ৮ ওয়ালাও আন্নানা ১৭৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, 
(কেননা) এরা হচ্ছে কিছু পাক পবিত্র মানুষ! 


ADB 


শু রি 
৮৩. অতপর (আযাব এসে গেলে) আমি তাকে এবং * 412 পা) ৬) 51৮1 ০1" বা 
তার পরিবার-পরিজনকে উদ্ধার করলাম, তার স্ত্রীকে ০০০ 54০21 bls 555 
ছাড়া- সে (আযাবে কবলিত) পেছনের লোকদের 


মধ্যে শামিল থেকে গেলো । 
রা Ax AMNDNA পাত Aad পাঠ তা /ড পি 


৮৪. আমি তাদের ওপর প্রচন্ড (আযাবের) JE CS Bil, ৪0) 
বর্ষণ করলাম; অতপর তুমি (ভালো করে) al রি ১৯ রি রি ও 


অপরাধীদের পরিণাম কী ভয়াবহ! 6 mys Ls 


৮৫. আর মাদইয়ানবাসীদের কাছে (আমি 025, 13,22 REIN 
পাঠিয়েছিলাম) তাদেরই ভাই শোয়ায়বকে; সে তাদের 5 Jb Cat Af 0d 
বললো, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ ৮”? এ! EG 

তায়ালার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর 2 1৬2 119১০ 
কোনো ইলাহ নেই; তোমাদের কাছে তোমাদের 1১৫ "2৮০ ৮* 2৮ 03345 
মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে, পির ১ 2 be rad ee 
অতপর তোমরা (সে মোতাবেক) ঠিক ঠিক মতো EE PE SE 49০1১515০41 
পরিমাপ ও ওযন করো, মানুষদের (দেয়ার সময়) _,. Lash 
কখনো (কম দিয়ে তাদের) ক্ষতিগ্রস্ত করো না, আল্লাহ G3 SNE oe ১9০০9221 
তায়ালার এ যমীনে তার (শান্তি ও) সংস্কার স্থাপিত AAA ADDS A 
হওয়ার পর তাতে (পুনরায়) বিপর্যয় সৃষ্টি করো না; ll ri Sat 
তোমরা যদি (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনো ES 
তাহলে এটাই তোমাদের জন্যে ভালো । © = 9° 


৮৬. তোমরা প্রতিটি রাস্তায় এজন্যে বসে থেকো না ? 5 চির 
ূ এ) $e ৮1১ | ১০০ 
যে, তোমরা লোকদের ধমক দেবে এবং যারা আল্লাহর 2 25 ১৮ Hs 5 9 


ওপর ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তায়ালার Bd hs Lee 
পথ থেকে বিরত রাখবে, আর (সব সময়ই) বক্রতা গর নি 
(ও দোষক্ৰটি) খুঁজতে থাকবে; স্মরণ করো, যখন HY ১ eli 1৮ 59 
তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, অতপর (আল্লাহ) রা 7:05 ই 
তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন এবং তোমরা ০৮ ১19১319৮৮৪১ ১৪ 
চেয়ে দেখো, কেমন হয়েছিলো বিপর্যয় সৃষ্টিকারীদের 

পরিণাম! ৪ ০১০৫০ ste 


৮৭. আমাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছে তার (5 LU Eh 4 ৮12 
175 17725 ৩ 919 
আর একটি দল যদি তার ওপর আদৌ ঈমান |9) ob | bd Sb 4s | 
be আনে, তারপরও তোমরা ধৈর্য ধারণ করো, 9১6০ FF 9 টু 


DA AD 


৫৯ পু পা এপ পলা ছি পা BK 


MELLO Se YM 


পারা ৮ ওয়ালাও আন্নান ১৭৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
| ৮৮. তার সম্প্রদায়ের কিছু নেতৃস্থানীয় লোক- যারা 


টে অহংকার করছিলো- বললো, হে শোয়ায়ব, আমরা 
অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান 


৭ সূরা আল আ'রাফ 


4558 ০5195210501 ২০1 0৪ 


AD! cA ডে 2 এড AD 


YD এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের 
৫] করে দেবো, অথবা তোমাদের অবশ্যই আমাদের 


জাতিতে ফিরে আসতে হবে; সে বললো, যদি আমরা 
(তোমাদের দ্বীনকে) পছন্দ নাও করি তাহলেও (কি তা 


মানতে হবে) ? 


19:41 ০২115 --8% এ১৯১৯ 


Ele & ৩১519০55০5৩ 


৮৯. সেখান থেকে আল্লাহ তায়ালা আমাদের (একবার) 
মুক্তি দেয়ার পর যদি আমরা আবার তোমাদের 
জীবনাদর্শ ফিরে আসি, তাহলে আমরা (এর মাধ্যমে) 
আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করবো; 


আমাদের পক্ষে এটা কখনো সম্ভব নয় যে, আমরা 
সেখানে ফিরে যাবো, (হা) আমাদের রব আল্লাহ 


তায়ালা যদি আমাদের ব্যাপারে অন্য কিছু চান 
(তাহলে সেটা ভিন্ন); অবশ্যই আমাদের মালিকের 
জ্ঞান সব কিছুর ওপর ব্যাপৃত; আমরা একান্তভাবে 
আল্লাহ তায়ালার ওপর নির্ভর করি; (এবং আমরা 
বলি,) হে আমাদের রব, আমাদের এবং আমাদের 
জাতির মাঝে তুমি সঠিক ফয়সালা করে দাও, কারণ 
তুমিই হচ্ছো সর্বোত্তম ফয়সালাকারী । 


পরা 225 


| &$ 1১০ 


EM 355১006099৫ 

ৰ Bo BL তা - 8 ০৫ 
১০5৪ ডন 3) CAG FAI 
UE BE 


PLA EAC 


© sl FE Sf) GLU Ce 


৯০. তার জাতির নেতৃস্থানীয় লোক- যারা কুফরী 
করেছে, তারা (অন্য মানুষদের) বললো, তোমরা যদি 
শোয়ায়বের অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই 
ক্ষতিগ্রস্ত হবে 


tl IE ANTES 


ভু নু ৯7900) SAD ADLASD 


৪০১০০৯10৮০৫ LAS 


৯১. অতপর একটা প্রচন্ড ভূকম্পন এসে তাদের * 
(এমনভাবে) আঘাত করলো, অতপর দেখতে দেখতে 
তারা সবাই তাদের নিজ নিজ ঘরেই মুখ থুবড়ে পড়ে 
থাকলো । 


AB = (88৯৮1০28656 
Ec A 


© ৬০ 


৯২. যারা শোয়ায়বকে অমান্য করলো, তারা যেমন 
(-ভাবে ধ্বংস হয়ে গেলো দেখে মনে হয়েছে) সেখানে 
কোনোদিন কেউ বসবাসই করেনি, (বস্তুত) যারা 
শোয়ায়বকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত ৷ 


Cs ICG gh 


DD AD sz» FAzcD ABD cA 


Saya 4 ond 


৯৩. এরপর শোয়ায়ব তাদের কাছ থেকে সরে 
গেলো, (যাবার সময়) বললো, হে আমার জাতি, 


আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ (453 


পৌছে দিয়েছিলাম, আমি (আন্তরিকভাবেই) তোমাদের 

কল্যাণও কামনা করেছিলাম। আমি কিভাবে এমন 
১১ | সব মানুষের জন্যে (আজ) আফসোস করবো যারা 
রুকু | (স্বয়ং আল্লাহকেই) অস্বীকার করে! 


৩471 Acs ADA boss 
BASIE ০৪ [97 00189 ৮৪০ ০9৪ 
০০ wh) 


LAs i 


© AHIR & ol 


৯৪. আমি কোনো জনপদে কোনো নবী পাঠিয়েছি- 
অথচ সেই জনপদের মানুষদের অভাব ও কষ্ট দিয়ে 
পাকড়াও (করে পরীক্ষা) করিনি, এমনটি কখনো 


হয়নি, আশা করা গিয়েছিলো, তারা (আল্লাহ তায়ালার 
কাছে) বিনয়াবনত হবে 
পারা ৯ বক্বা-লাল মালাউ 


১৭৭ 


Yond 
LT sh CE COGS 


© ০9১ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
৯৫. অতপর আমি তাদের দুঃখ-কষ্টের জায়গাকে এ₹ দরুণ? 2৮ ৭৮ আক 
সচ্ছল অবস্থা দ্বারা বদলে দিয়েছি, এমনকি যখন ৩2৭ এগ OC os 
তারা (আমার নেয়ামতের) প্রাচুর্য লাভ করলো, তখন st 1039151 (81 3 1582 
তারা (আমাকে ভুলে গেলো এবং) বললো, সচ্ছলতা 5 5 EA 
ও অসচ্ছলতা তো আমাদের পূর্বপুরুষদের ওপরও 9 চি 18 2১,15 
এসেছে, অতপর আমি তাদের এমন আকস্মিকভাবে 

পাকড়াও করলাম, তারা টেরও পেলো না। 


৯৬. (অথচ) যদি জনপদের মানুষগুলো (আল্লাহ ৯০০ কর SE 
তায়ালার ওপর) ঈমান আনতো এবং তাকওয়া 15৪ 2095422044৩ 


Ue hk Aad পতি পা শট 


অবলম্বন করতো, তাহলে আমি তাদের ওপর 1 ] 
আসমান-্যমীনের যাবতীয় বরকতের দুয়ার খুলে il os 7 23 

দিতাম, কিন্তু তারা (আমার নবীকে) মিথ্যা প্রতিপন্ন ECT NSE 19564 9 ১৯১1 
করলো, অতপর তাদের কর্মকান্ডের জন্যে আমি 

তাদের (ভীষণভাবে) পাকড়াও করলাম। 


৯৭. লোকালয়ের মানুষগুলো কি এতোই নির্ভয় হয়ে ।+--৮++ * ৮৮০ 
গেছে (তারা মনে করে নিয়েছে, নিঝুম) রাতে তাদের bul ress ন 
ওপর আমার আযাব আসবে না, যখন তারা গেভীর) 

ঘুমে বিভোর) থাকবে! 


৯৮. অথবা জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে দার 
গেছে যে,আমার আযাব তাদের ওপর মধ্য দিনে এসে ছি 


পা APBAN ADE 


পড়বে না- যখন তারা খেল-তামাশায় মত্ত থাকবে! w ৭% 


৯৯. কিংবা তারা কি আল্লাহ তায়ালার কৌশল থেকে 
নিৰ্ভয় হয়ে গেছে, আসলে আল্লাহ তায়ালার কৌশল 
থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিন্ত LAS 1A BALA 


থাকতে পারে না। | © gx 9811]. 


১০০. (আগের) লোকদের চলে যাওয়ার পর (সেখানে) !* ১1 74 7 ৯ ক 
যারা পরে দুনিয়ার উত্তরাধিকারী হয়েছে, এ বিষয়টি ৬5 ০১১১ 59754 gl ১৯2 


নি TSI নি বিল 


কি তাদের কখনো হেদায়াতের পথ দেখায় না যে, * £1 1 2% 51292 
আমি ইচ্ছা করলে তাদের অপরাধের জন্যে তাদের ABs ৬ 


পাকড়াও করতে পারি এবং (এমনভাবে) তাদের € 3 
দিলের ওপর মোহর মেরে দিতে পারি, যাতে করে ০০2৮6 Ebon, 
তারা শুনতেই পাবে না। 


১০১. এই যে জনপদসমূহ- যাদের কিছু কিছু হি হত র 80.) 515 
কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি, তাদের কাছে সুস্পষ্ট * % | ors নার 
প্রমাণাদি নিয়ে অবশ্যই রসুলরা এসেছিলো, কিন্তু তারা সিরা ১-৮৪০)০০৪৪৮ ০৪19 
যে বিষয়টি এর আগে অস্বীকার করেছিলো, তার ওপর ০ A AZT. 0 AD AD - 
(এবারও) ঈমান আনলো না; আর এভাবেই আল্লাহ * itp lisp 


ন 


তায়ালা কাফেরদের অন্তরে মোহর মেরে দেন। 803১৫1০১649 EL WY 


১০২. আমি এদের বেশীসংখ্যক মানুষকেই (আমার * | বে 
সাথে সম্পাদিত) প্রতিশ্রুতির পালনকারী হিসেবে ০19 ০০টি Lue 
Ne অধিকাংশকেই আমি অপরাধী ৪ ৮১1০2519859 


পারা ৯ কা-লাল মালাউ ১৭৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ হা 

১০৩. অতপর আমি মুসাকে আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ 1? 

দিয়ে ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছি, 

(কিন্তু) তারা সে (নিদর্শন)গুলোর সাথে যুলুম +% রে রি Ee 
TE LOR (5341 
বিপৰ্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন ছিলো! ৪ ০8০21125120 4৫ 


১০৪. মূসা বললো, হে ফেরাউন, অবশ্যই আমি *এ ++ ১৬ 2A AS পাকি 
সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন ৩2০৮১ 021 ০৪০১৪২৮৮9০9 


পাটি পানি 


মা চে ০১১ 


১০৫. সত্য কথা আমি আল্লাহ তায়ালা সম্পর্কে ঘ, Bac PSAs 
রাজা জিরো হা অমিভেনিতি 1416 ITY ০৬ ৩০ 
মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি, 

অতএব তুমি বনী ইসরাঈলদের (মুক্তি দিয়ে) আমার 

সাথে যেতে দাও! 


১০৬. ফেরাউন বললো, তুমি যদি (সত্যিই তেমন) 

কোনো নিদর্শন নিয়ে এসে থাকো এবং তুমি যদি 

(তোমার দাবীতে) সত্যবাদী হও, তাহলে তা 

(সামনে) নিয়ে এসো! 

১০৭. অতপর সে তার হাতের লাঠিটি মাটিতে LT SAB 2 LAP + 

নিক্ষেপ করলো, সাথে সাথেই তা একটি দৃশ্যমান উ rz UTS ০০150 422 ০8105 
অজগরে পরিণত হয়ে গেলো- ৬ 


১০৮. এবং সে (বগল থেকে) তার হাত বের করলো, ০ পশু 
সাথে সাথে তা (উৎসাহী) দর্শকদের জন্যে চমকাতে & CPUS GG 699 
লাগলো। 


১০৯. (এসব দেখে) ফেরাউনের জাতির প্রধান 
ব্যক্তিরা বললো, এ তো (দেখছি) একজন সুদক্ষ 


UE 
১১০. (আসলে এর মাধ্যমে) এ ব্যক্তি তোমাদেরকে AZ AWAD BAA BH 
তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, (এ ET 
পরিস্থিতিতে) তোমরা (আমাকে) কি পরামর্শ দেবে? 


১১১. তারা ফেরাউনকে বললো, আপাতত তাকে 5”? রিবা রা 
এবং তার ভাইকে (এখানে) থাকতে দাও এবং (এ ৬$1০০]| i ০319 5519 4৯১ PE 
সুযোগে) তোমরা শহরে-বন্দরে (সরকারী) সংগ্রাহক 

পাঠিয়ে দাও, 

১১২. যেন তারা দেশের সকল দক্ষ যাদুকরদের NEE 
(অবিলম্বে) তোমার কাছে নিয়ে আসে। ৪ ৫৯1০ ১৮ 092 ও 
১১৩. যাদুকররা যখন ফেরাউনের কাছে এলো, তখন নিরব 

তারা বললো, আমরা যদি (মুসার মোকাবেলায়) 5191915৩৯৮ i=l ৮9 
বিজয়ী হই, তবে আমাদের জন্যে নিশ্চিত পুরস্কারের | 

ব্যবস্থা থাকবে তো! © ont LoS CS uf 


লিটল 


পারা ৯ কা-লাল মালাউ +১৭৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১১৪. সে বললো, হা (তা তো অবশ্যই) এবং তোমরাই 
হবে (দরবারের) ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম । 


৭ সুরা আল আ'রাফ 


পাঠ 0৩৮95 পা প্র ৯০, Acc পি 


ভিউ Jt 


১১৫. তারা বললো, হে মূসা, (যাদুর বাণ) তুমি আগে 
নিক্ষেপ করবে- না আমরা নিক্ষেপকারী হবো! 


টি 


১119018৩101 saa ti 


cA ASN DAs ABD 


© wall ০৯ HS 


১১৬. সে বললো, তোমরাই (বরং) আগে নিক্ষেপ 
করো, অতপর তারা (তাদের বাণ) নিক্ষেপ করে 
মানুষদের দৃষ্টিশক্তির ওপর যাদু করে ফেললো, 
(নানাভাবে) তারা তাদের ভীত-আতংকিত করে 
তুললো, তারা (সেদিন সত্যিই) বড়ো যাদু (মন্ত্র) নিয়ে 
হাযির হয়েছিলো । 


Af I BH oe 1921 09 


A AD sa) ADLDADANGANA 


০2949 -৯9৯৯১৯৭19 yl 
© 4৮৮০ 


করো, (নিক্ষিপ্ত হবার সাথে সাথেই) তা তাদের অলীক 
বানোয়াটগুলোকে গ্রাস করে ফেললো । 


50৮০ ৮2297 [০১:৫1 


BDA sr 


6 05915 AL 159 


১১৮. ফলে সত্য প্রতিষ্ঠিত হলো, আর তারা যা কিছু হ 
বানিয়ে এনেছিলো তা মিথ্যা প্রতিপন্ন হলো। 


পা APAAS AD পা পাপা A পাদ পাশ 


© ০915 19045 469 GH 655 


১১৯. সেখানে তারা সবাই পরাভূত হলো এবং তারা 
লাঞ্চিত হয়ে (ফিরে) গেলো। 


স্টিপ্রপ্পাঠি পা রা AL OAD Dr 


6 nye IFES SULS 10S 


১২০. (সত্যের সামনে) তাদের (মস্তককে) অবনত 
করে দেয়া হলো। 


রি 1 ০০পা পাত 


উ ০৪১৯-৪৮-22 


১২১. (সমস্বরে) তারা বলে উঠলো, আমরা সৃষ্টিকুলের 
মালিকের ওপর ঈমান আনলাম, 


পাঠ পা 


OE PEE Ph 


১২২. (তিনি) মূসা ও হারূনের রব । 


ABI TAD ৬ তা 


৪ ৬9১১9 ০৮৮9 ৪১ 


১২৩. (ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে) 
ফেরাউন বললো, (একি!) আমি তোমাদের কোনো 
রকম অনুমতি দেয়ার আগেই তোমরা তার ওপর 
ঈমান আনলে! (আসলে) এটা ছিলো তোমাদের 
নিশ্চিত ষড়যন্ত্র! (এ) নগরে (বসেই) তোমরা তা 
পাকিয়েছো, যাতে করে তার অধিবাসীদের তোমরা 
এখান থেকে বের করে দিতে পারো, অচিরেই তোমরা 
(এর পরিণাম) জানতে পারবে । 


পাপা Az পা Ac! ০9 6 পা 
931০1০75৮৯৭ ০৪০১৩ dU 
DALLAS 2৩৩ 


Syl Gs ot ০৮৫1 


২৯৩৪৭০৪৯৯85) 


শু এ) 


১২৪. আমি অবশ্যই তোমাদের একদিকের হাতগুলো 
ও অন্যদিকের পাগ্ডলো কেটে ফেলবো, এরপর আমি 
অবশ্যই তোমাদের সবাইকে শূলে চড়াবো । 


রর AW ১০9৫7 &ি পর্পা AMDB As ০৮৫৮ 
৮১১৩ we Alo 22 ৬০৪: 


পাটি পা AM রিড পা ০৫ 9 ০ 


৪ ০০ 


১২৫. তারা বললো, আমরা অবশ্যই আমাদের 
মালিকের কাছে ফিরে যাবো (আমরা তোমার এ 
শাস্তির পরোয়া করি না)। 


ADL AAP AW 


$ 05820504181 29 


রা 


১২৬. তুমি আমাদের কাছ থেকে এ কারণেই কি প্রতিশোধ 
নিচ্ছো যে, আমরা আমাদের মালিকের নিদর্শনসমূহ, 


পাপা 11 ৮1 ৯, HB ০:৯০ পাশ 
(3) al ১০৩ি1০222:559 


পারা ৯ বক্বা-লাল মালাউ ১৮০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌছেছে- (৮৮171 £ 
তার ওপর ঈমান এনেছি; (আমরা আল্লাহ তায়ালার নি 


কাছে প্রার্থনা করি,) হে আমাদের রব, তুমি আমাদের জি 
ধৈৰ্য ধারণ করার ক্ষমতা দাও এবং (তোমার) অনুগত ৪ কু US 
বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিয়ো। 


১২৭. ফেরাউনের জাতির সরদাররা তাকে বললো, 4472৭ 
না বাজরা 2 


Tahar IAD 


সৃষ্টি করার জন্যে এমনিই ছেড়ে দিয়ে রাখবে এবং SEN Edi 535 6৮5 
তারা তোমাকে ও তোমার দেবতাদের (এভাবে) বর্জন % এ. ০» 


করেই চলবে? সে বললো (না, তা কখনো হবে না), ০২৪৮ ০0৪* ৪19 9629 


আমি (অচিরেই) তাদের ছেলেদের হত্যা করবো এবং 5 দেনা ৪ ৯ পুত ৪৪৩ ZL 
তাদের মেয়েদের আমি জীবিত রাখবো, অবশ্যই আমি 9: এ ১ ০ 


তাদের ওপর (বিপুল ক্ষমতায়) ক্ষমতাবান । 0229) AS 


১২৮. মূসা তার জাতিকে বললো, (তোমরা) আল্লাহর ৯৪৯ LA 1 
কাছেই সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো (মনে - 403 oe 
2 we 2৮৯৩১ 12215 
উত্তরাধিকার বানান; চুড়ান্ত সাফল্য হচ্ছে তাকওয়া 

অবলম্বনকারীদের | 


১২৯. তারা (মুসাকে) বললো, তুমি আমাদের কাছে 

(নবী হয়ে) আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, 

আর (এখন) তুমি আমাদের কাছে আসার পরও (কি 

আমরা নির্যাতিত হবো?) মুসা বললো হো), খুব ০ 5. ২ জি, 2 ত্র? 
তাড়াতাড়িই সম্ভবত তোমাদের রব তোমাদের শক্রকে টিন 419 uf 
ধ্বংস করে দেবেন এবং (এ) দুনিয়ায় তিনি তোমাদের টি BRAD GNES 

(তাদের) স্থলাভিষিক্ত করবেন, অতপর তিনি দেখবেন ® ০ ০১ 
তোমরা কিভাবে কাজকর্ম করো! 


১৩০. ক্রমাগত বেশ কয়েক বছর ধরে আমি - ডি 
ফেরাউনের লোকজনদের (দুর্ভিক্ষ ও ফসলের) স্বল্পতা ০৯৮৮০ 09593 410১41১87 


দিয়ে আক্রান্ত করে রেখেছিলাম, আশা (ছিলো) তারা ৮৮ ভুত ABs 
(কিছুটা হলেও) সতর্ক হবে । গু U9 bd al es yl রঃ ০০০9 


১৩১. যখন তাদের ওপর ভালো সময় আসতো প পা ।৯412 2৫ পপি) ০৪ 

তখন তারা বলতো, এ তো আমাদের নিজেদের € ১১০1191 62122802100 
(সৌভাগ্যের কারণেই এসেছে), আবার যখন দুঃসময় 1৮০ নজর চা i 
তাদের পেয়ে বসতো, তখন নিজেদের দুর্ভাগ্যের ভার “52 2১০৯ 2৮৮০৯০০99 
তারা মুসা এবং তার সংগী-সাথীদের ওপর আরোপ এ ~ 

করতো; (আসলে) তাদের দুর্ভাগ্যের যাবতীয় বিষয় 441 $:5৮252৮ 1 22529 
তো আল্লাহ তায়ালার হাতেই রয়েছে, কিন্তু তাদের + Aoi Noch আ 
অধিকাংশ লোকই (এ সম্পর্কে) অবহিত নয়। গু) ০9০৯7! 2 Sf ৬৫49 


০৮০ ৯১ পাপা 


১৩২. তারা (মুসাকে) বললো, আমাদের ওপর যাদুর 1274 424 GSU NG 
প্রভাব বিস্তার করার জন্যে তুমি যতো নিদর্শনই নিয়ে ৮৮128 et LUE 


আসো না কেন, আমরা (কিন্তু) কখনো তোমার ওপর © ux ojos SU 5S Li ws 
ঈমান আনবো না। 
পারা ৯ ক্বা-লাল মালাউ % ১৮১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 
অতপর (এ ধৃষ্টতার জন্যে) আমি তাদের ওপর (791 রাত পান 2 

তুফান (দিলাম), পংগপাল (পাঠালাম), উকুন SIN OU on রা 
ফেলা) ব্যাঙ (ছেড়ে দিলাম) ও রক্ত (-পাতজনিত ff 2১1 & LS 
বিপর্যয়) পাঠালাম, এর সবকয়টিই (এসেছিলো আমার =, _ ও এ পাক 2 El 
কতিপয়) সুস্পষ্ট নিদর্শন (হিসেবে, কিন্তু এ সত্বেও) LoS oy ml ss -১ oie 
তারা অহংকার বড়াই করতেই থাকলো, আসলেই Ane 
তারা ছিলো অপরাধী জাতি । © ৩০৯০ 


১৩৪. তাদের ওপর যখন কোনো বিপর্যয় আসতো, +৭21 ৭712 ৯ এ টার 
তখন তারা বলতো হে মুসা! তোমার কাছে দেয়া (1916 ৯511 ৪০ 659৮5 
Shh 90::352-5470 10 


(এবারের মতো) আমাদের ওপর থেকে এ বিপদ দূর 5514 «£ 22155৯11152 ০8 _ 
করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার ওপর ৬০ ১৯21 ০০৯৪ ৩] 


ঈমান আনবো এবং অবশ্যই আমরা বনী ইসরাঈলদের 21/4 আ নত 
তোমার সাথে যেতে দেবো । 6 ৫9551 054৫2০৫০৩25 


১৩৫. অতপর যখন তাদের ওপর থেকে একটি নির্দিষ্ট AD শন শী পিজি ৪১, তি লন পাটি পাশ Dir 
সময়ের জন্যে যে সময়টুকু সে জন্যে নির্ধারিত -৯ ০৯1 ০1 ১৯১11৯২০0৯৪ ৮5 
ছিলো- সে বালা-মসিবত আমি অপসারণ করে নিতাম, ৮৯৫৮ ৮০ (2521 
তখন সাথে সাথেই তারা ওয়াদা ভংগ করে ফেলতো। © ৩৫২০১ Bh ৮9০ 


১৩৬. অতপর আমি তাদের কাছ থেকে (ওয়াদা রি রা যাতে 
ভংগের) প্রতিশোধ নিলাম, তাদের আমি সাগরে চা রা oe লা 


ডুবিয়ে দিলাম, কেননা, তারা আমার আয়াতসমূহকে (551901651552019234৮৮05 
মিথ্যা প্রতিপন্ন করেছিলো এবং তারা ছিলো এসব 


(নিদর্শন) থেকে উদাসীন । 


১৩৭. এবার আমি তাদেরকে ক্ষমতার আসনে ? হু নু 
বসিয়ে দিলাম- যাদের (এতোদিন) দুর্বল করে রাখা 159-৫০580105871558)5গি 


হয়েছিলো, (তাদের আমি) এ রাজ্যের পূর্ব-পশ্চিম A ad 2০ 
(সহ সব কয়টি) প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম, yey uN Gis ৩১০৪৪ 


এ হি ADs পানি পা A 


যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি। 514 ০০৮ ০৬০ ens US | 
(এভাবেই) বনী ইসরাঈলের ওপর না 2? ৫ ৮৫ 
মালিকের (প্রতিশ্রুতির) সেই কল্যাণবাণী সত্যে ৮193: নে রা CE (৮ 
পরিণত হলো, কেননা তারা ধৈর্য ধারণ করেছিলো; টিতে 94105 ০৭ 
ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু 522 2 
প্রাসাদ-যা তারা নির্মাণ করেছিলো, আমি সব কিছুই Ac AL G+ 
ধ্বংস করে দিলাম । 6 ৩১১১ sles 


১৩৮. (ফেরাউনকে ডুবিয়ে মারার পর) আমি বনী ।+%4%+ 
ইসরাঈলদের সমুদ্র পার করিয়ে দিয়েছি, অতপর 155৯0 09505 


(সমুদ্রের ওপারে) তারা এমন একটি জাতির কাছে 7৭৭ 
এসে পৌছলো, যারা (সব সময়) তাদের মূর্তিদের 120 চা [55 


ওপর পুজার অর্থ দেয়ার জন্যে বসে থাকতো, (এদের SRG Li 7 পা ৯ 
দেখে বনী ইসরাঈলের) লোকেরা বললো, হে মুসা, lit f ৩০৩১৯ 


তুমি আমাদের জন্যেও একটি দেবতা বানিয়ে দাও, রর 86 IK 
যেমন দেবতা রয়েছে এদের; (এ কথা শুনে) সে তাদের iE (ld 


বললো, নিসন্দেহে তোমরা হচ্ছো এক মূর্খ জাতি। 
পারা ৯ কা-লাল মালাউ +১৮২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 

১৩৯. এ লোকেরা যেসব কাজে লিপ্ত রয়েছে, তা (5 ডলি 
ডি L € 

(একদিন) ধ্বংস করে দেয়া হবে এবং এরা যা করছে ০৮29 5 ১১৮০ 5Y $2 


পাট APA AD পা 


তাও সম্পূর্ণ বাতিল (সাব্যস্ত) হবে। ৪ ০১৭৯1 9১ 


১৪০. সে বললো, আমি কি তোমাদের জন্যে আল্লাহ * 27৮০ +! ০৯০ 
তায়ালাকে বাদ দিয়ে অন্য মাবুদ তালাশ করবো- -৮৫-2১৯9 ০] 481 ১০5 
অথচ তিনি তোমাদের সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠতু দান 

করেছেন। 


১৪১. (স্মরণ করো) যখন আমি তোমাদেরকে 72? ০০৫০ 
ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম, 2 ঠা ক LARD রা? 


তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিতো, তারা 1245 £ 

তোমাদের পুত্র-সন্তানদের হত্যা করতো, আর বি to দি ভে 
তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিতো; এতে 89 EE W gr mt 9 As 
তোমাদের জন্যে তোমাদের মালিকের পক্ষ থেকে এক গু পা A BUD চিনি 
মহাপরীক্ষা নিহিত ছিলো । © ৮৮০৮৫) er SN AIS 


১৪২. আমি মুসাকে (আমার কাছে ডাকার জন্যে) পা! টিপার 221 তা হি 
তিরিশটি রাত নি করে দিয়েছিলাম, (পরে) ০-৮৮19 ০৪19 ৪০5 ১০99 


পপ চি 


আরো দশ মিলিয়ে তা পূর্ণ করেছি, এভাবেই তার ₹ 31 নাতি Per রি 

গর তার মালিকের নির্ধারিত সময় চল্লিশ রাতের A APA oi A zB 
মেয়াদ পূর্ণ হয়েছে, (যাত্রার প্রাক্কালে) মুসা তার (১৯৮19 4৯5৫ ০0059 
ভাই হারূনকে বললো, (আমার অবর্তমানে) আমার ইট ৩৪ 
জাতির মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের 


সংশোধন করবে, কখনো বিশৃংখলা সৃষ্টিকারীদের 


কথামতো চলবে না। 


১৪৩. যখন মূসা আমার সাক্ষাতের জন্যে (নির্ধারিত 

স্থানে) এসে পৌছলো এবং তার রব তার সাথে কথা 

বললেন, তখন সে বললো, হে আমার রব, (তোমাকে) 4,7 ৮154) *7%% 

আমায় দেখিয়ে দাও, আমি (স্বচক্ষে) তোমার দিকে + ইস চা | ৮) JG 
তাকাই; তিনি বললেন (না), তুমি কখনো আমাকে 

দেখতে পাবে না, তুমি বরং (অনতিদূরের) পাহাড়টির 2 ub Fl dt ১৭ 549 ৮০১৪০ 
দিকে তাকিয়ে দেখো, যদি (আমার নূর দেখার পর) 15 

ট স্বস্থানে স্থির হয়ে দাড়িয়ে থাকতে পারে, 

মি অবশ্যই (সেখানে) আমায় দেখতে পাবে, 

খন তার রব পাহাড়ের ওপর (স্বীয়) জ্যোতি 

রলেন, তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করে 

সাথে সাথেই) মুসা বেহুশ হয়ে গেলো, 

(পরে) যখন সে সংজ্ঞা ফিরে পেলো (তখন) সে 

বললো, মহাপবিত্রতা তোমার (হে আল্লাহ), আমি 

তোমার কাছে তাওবা করছি, আর তোমার ওপর ঈমান 

আনয়নকারীদের মধ্যে আমিই (হতে চাই) প্রথম । 


১৪৪. আল্লাহ তায়ালা বললেন, হে মূসা, আমি মানুষের + 2 2৯৫৫৭ 
মাঝ থেকে তোমাকে আমার নবুওত ও আমার সাথে রি ৯৯০5] 1 রি Ju 
বাক্যালাপের মর্যাদা দিয়ে বাছাই করে নিয়েছি, অতএব 

আমি নি (হেদায়াতের) যা কিছু (বাণী) দিয়েছি 

তা (নিষ্ঠার সাথে) গ্রহণ করো এবং (এ জন্যে তুমি কাশি 
আমার) কৃতজ্ঞ বান্দাহদের দলে শামিল হয়ে যাও। © CFE Ce of ৫০1 
পারা ৯ ব্বা-লাল মালাউ ক ১৮৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 


১৪৫. এই ফলকের মধ্যে আমি তার জন্যে সব ৪ A 
উপদেশমালা ও সব কিছুর বিস্তারিত বিবরণ লিখে ৪৪৫ £ Je 0911 Ed 


wow ধারন AZ তে AD 


দিলাম, অতএব এটা (শক্ত করে) আকড়ে ধরো এবং REESE ০০ ১৯০৯১ 2০ 
তোমার জাতির লোকদের বলো, তারা যেন (এই) তে নে ঠ 
ভালো ভালো কথাগুলো গ্রহণ করে; অচিরেই আমি * ১৩০০০ 19621 ০5525 
তোমাদের (ধ্বংসপ্রাপ্ত) পাপীদের আস্তানা দেখাবো । পপ ৪2৯ 

) ও © I Ast 


Ed পা পাপা 


১৪৬. অচিরেই আমি সেসব মানুষের দৃষ্টি আমার নিদর্শন ১ ০৪৫০৭ -* দু 711 

থেকে (ভিন্ন দিকে) ফিরিয়ে দেবো, যারা পৃথিবীতে ০১১৯৭, ৩৪০ 0221০০০১৯০৭ 
অন্যায়ভাবে বাহাদুরী করে বেড়ায়; (আসলে) এ লোকেরা 

যদি (অতীত ধ্বংসাবশেষের) সব কয়টি চিহৃও দেখতে = az ৫ ১০ 919, G21 1 


পায়, তবু তারা তার ওপর ঈমান আনবে না, যদি তারা Ts 

সঠিক পথ দেখতেও পায়, তবু তারা (পথকে) পথ বলে ১851 2195 sli HY 
গ্রহণ করবে না, যদি এর কোথাও কোনো বাকা পথ তারা (] I ufo e ১ LE 
দেখতে পায়, তাহলে তাকেই তারা (অনুসরণযোগ্য) A DUD. Bs ee পা BAL 2১৯ ৬৮৪ 
পথ হিসেবে গ্রহণ করবে; এটা এ কারণে, তারা আমার ৮৪0052১৮১৮৮ 59৩৯ ০1 
আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তারা এ f 

(আযাব) থেকেও উদাসীন ছিলো। © unlit 1505 Ges 15468 
১৪৭. যারা আমার আয়াতসমূহ ও পরকালের সামনা দন মা 
সামনি হওয়ার বিষয়কে অস্বীকার করেছে, তাদের ৪55৬1 550558812536 ০989 


শি, পার্স Mea or 


সব কার্যকলাপই বিনষ্ট হয়ে গেছে; আর তারা (এ -০ 
বানি করবে তাদের এ ছাড়া আর কি 21১০০ ht 


প্রতিফল দেয়া হবে? 6 6 092 560 ক 
১৪৮. মূসার জাতির লোকেরা তার ত্র কট কিনতে তি fd 892 
একটি দেহমাত্র- যার আওয়ায ছিলো শুধু (গরুর) 11522 1০: Ise esl 
(দেহ) টি তালের সাথে কোনো কথা বলে না, ন Ss OY LLY Sf 
দেও) ভারা সেটিকে বুদ জি © Ci 14555553 
তারা ছিলো (আসলেই) যালেম। 

টা ১352৮ 


তারা বললো, আমাদের রব যদি আমাদের ওপর দয়া 1:%-17+7*7*দু 
না করেন এবং (গো-বাছুরকে মাবুদ বানানোর জন্যে) 4) on Tr Ii, 195 ৩৪ 


যদি তিনি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা ০৯৮৭4 14*১৮ 
নিশ্চিত ক্ষতিগ্রস্ত লোকদের দলে শামিল হয়ে যাবে। © ০8১০1 ০2০৫5510155 


১৫০. মুসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনের ৮12? হি 
কাছে ফিরে এলো, তখন সে (এসব কথা শুনে) বললো, SAE dlr ELT 


আমার (তুর পর্বতে যাওয়ার) পর তোমরা কি জঘন্য (*  * ২৯৮৪: 
কাজই না করেছো! তোমরা কি তোমাদের মালিকের ৬ ৫৪9৯4 Lats ০0, Lf 


আদেশ আসার আগেই (সে ব্যাপারে) তাড়াহুড়া 21741 244-৫ * 21 
(শুরু) করলে! ঢোলে ও লোভে) লে ফলকে (5541 ০০9১৮ Gu 
(এব কে) রেখে এবং ত তার মাথা Az 70 ০০ FR 

(র চুল) ধরে তাকে নিজের দিকে টেনে আনলো; ৮4৯11 ৪ এ ৫5০৮5 39612 


পারা ৯ কা-লাল মালাউ +১৮৪ www.alquranacademylondon.org 


২৯ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


(তার) সে (ভাই) বললো, হে আমার মায়ের ছেলে 
(আসার সহোদর ভাই). এ জাতির লোকগুলো আমাকে ১০৯৯৭ oH Ca 


প্রি নিশি Phe AD পাপা 


দুর্বল করে দিতে চেয়েছিলো, তারা আমাকে প্রায় 7১ 23২2৮ 21415 12 
মেরেই ফেলছিলো, রড টা 7০ রি 
কোনো আচরণ করো না যা শত্রুদের আনন্দিত করবে, [১806৮2৯5855 
আর তুমি আমাকে কখনো যালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত 


করো না। © cat 


১৫১. মুসা বললো, হে আমার রব, আমাকে ও আমার 
ভাইকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাদের gulf (5%54১21 ০০১ Jb 


AA পা Na 


6 er INNS} 5 ০০) 


তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও, তুমি 
সবচাইতে বড়ো দয়াবান। 


১৫২. অবশ্যই যেসব লোক গরুর বাছুরকে মাবুদ চি তি 
বানিয়েছে, অচিরেই তাদের ওপর তাদের মালিকের ০৪1 ০৯2012৩৯0০৪ ot 


পক্ষ থেকে গযব আসবে, আর দুনিয়ার জীবনেও ১6011 8951 BS 239৮9) ০০০5৪ 
(তাদের জন্যে থাকবে) অপমান এবং লাঞ্ছনা; (আল্লাহ টি 

তায়ালার নামে) মিথ্যা রটনাকারীদের আমি এভাবেই © 02১৪০ ৪১৯৫ USL 
শাস্তি দিয়ে থাকি। 


পা A 


১৫৩. যেসব লোক অন্যায় কাজ করেছে, এরপর '* চি ০1115 রি 2 
তারা তাওবা করেছে এবং (যথাযথ) ঈমান এনেছে, rd রি নে Kooi চি ্ 


নিশ্চয়ই এ (যথাৰ্থ) তাওবার পর তোমার রব (তাদের 285 ০1) tl bo 
ওপর) ক্ষমাশীল ও পরম দয়ালু (হবেন)। SA Ws 
৬৮৯৯১ 


১৫৪. পরে যখন মূসার ক্রোধ (কিছুটা) প্রশমিত হলো, ক পুরু পক উপ পপ ৰ" 
তখন সে তোওরাতের) ফলকগুলো তুলে নিলো, তার ETE) 
পাতায় ছিলো হেদায়াত ও রহমত (সম্বলিত কথা)- 5,৯১9 ($02 25 5 8 C3) | 
এমন সব লোকের জন্যে যারা তাদের মালিককে ভয় RGN Uae Rese eB 
0 © ৩9৮১ )৭ ৩৪৪১1০১০515 


১৫৫. মুসা তার সম্প্রদায়ের মধ্য থেকে সত্তর জন খু 274 রি ৰু wo Uf 
লোককে আমার নির্ধারিত সময়ে সমবেত হবার জন্যে dur টা 2 


ললে 


বাছাই করে নিলো, যখন প্রচন্ড ভূকম্পন এসে তাদের 018 255০] ০2300104085] 
পাকড়াও করলো (তখন) মুসা বললো, হে আমার PAZ Nu ABN A - 
রব, তুমি চাইলে তাদের সবাইকে ও আমাকে আগেই SEE TES ET US CET 1059 


ংস করে দিতে পারতে; আমাদের মধ্যকার নির্বোধ এল 4-44" 
মানুষরা যে আচরণ করেছে, (তার জন্যে) তুমি কি * ০০1 Si 3 CLL. GL 


আমাদের ধ্বংস করে দেবে! অথচ সে ব্যাপারটা [2 Ls 2, শি 2১২ fel 
তোমার একটা পরীক্ষা ছাড়া আর কিছুই ছিলো নাঃএ ৮ ভার 


(পরীক্ষা) দিয়ে যাকে চাও তাকে তুমি বিপথগামী LHS ০2০৯৪০ ৪1470 ৬০ 
করো, যাকে চাও তাকে সঠিক পথও দেখাও! তুমিই ০৯. LA ০৯. ও. 
আমাদের অভিভাবক, তুমি আমাদের ক্ষমা করে দাও, ১ 19 Lh LIE ৮429 
আমাদের ওপর তুমি দয়া করো, কেননা তুমিই হচ্ছো 

সর্বশ্রেষ্ঠ ক্ষমার আধার । ও ny 


পারা ৯ কা-লাল মালাউ ক ১৮৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


টা ই আা YEE pg 
আমরা তোমার দিকে ত্য হয়েছি: আল্লাহ (182 IS B65 CaS 
টি হে 5 
2 


যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে । 809583080০5 Ns 


9 ৬-০/, DB 9 0৮ তাক 


১৫৭. যারা এই বার্তাবাহক নিরক্ষর রসূলের অনুসরণ 
করে চলে- যা তারা তাদের (কিতাব) তাওরাত ও পে ৯০1০5721০৮৭ ad 


ইনজীলেও লিখিত দেখতে পাচ্ছে, যে (নবী) তাদের ৬০০৯১১৩০৪৮০ 52৩ cH 
ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত ॥ ০০ ১ 

রাখে, যে তাদের জন্যে যাবতীয় পাক জিনিসকে ই 0৮১89 yy 
হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের ওপর এ GAS Rs রিল ABA 
হারাম ঘোষণা করে, তাদের ঘাড় থেকে (মানুষের ০ 25 yl ৬০-৮৪-৪9 ১১9১২৮০ 


1৬5 


গোলামীর) যে বোঝা ছিলো তা সে নামিয়ে রাখে 7 ₹72)| ৮ 16৫22 
এবং (মানুষের চাপানো) যেসব বন্ধন তাদের 2 tl 


(গলার) ওপর (ঝুলানো) ছিলো তা সে ফেলে দেয়; BE EE 
অতপর যারা তার ওপর ঈমান আনে, যারা তাকে ৮.৭ 

সাহায্য সহযোগিতা করে, (সর্বোপরি) তার সাথে 5191 ০৪৩3 ০৪৮০৪ 
(কোরআনের) যে আলো নাযিল করা হয়েছে তার * প ৯০ পশু ৪৯০ পপ 


অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম । CSI A 197495353 


AD APN 


6 dhe I 


টি 


১৫৮. (হে মোহাম্মদ,) তুমি বলো, হে মানুষ, অবশ্যই &। 7" ০+₹ * 
আমি তোমাদের সবার কাছে আল্লাহ তায়ালার রসূল - 4152) ০211 rl Lal 08 


(হিসেবে এসেছি), আকাশমালা ও পৃথিবীর যাবতীয় Jon ৮৪ 2৪ 
সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা Eh তিনি ছাড়া 17471 cl [পপ 


আর কোনো মাবুদ নেই, তিনিই জীবন দান করেন, | + রী 
তিনিই মৃত্যু ঘটান, অতপর তোমরা আল্লাহ তায়ালার Yl HY cus 5 cw jem 
ওপর ঈমান আনো, তীর বার্তাবাহক নিরক্ষর রসূলের “ ৪ হিলি Ges 
ওপর তোমরা ঈমান আনো, যে (রসূল নিজেও) | aa এ না টা 
আল্লাহ তায়ালা ও তার বাণীতে বিশ্বাস করে এবং TE 17 4815৩ টা “| 
তোমরা তাকে অনুসরণ করো, আশা করা যায় তোমরা £” "+ é ৮৭54 1৩৯ = 
সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। © ISS All 1 ga 


১৫৯. মূসার জাতির মধ্যে এমন একটি সম্প্রদায়ও LA DAD SUZ TAS AZ 
আছে, যারা (অন্যদের) সত্যের পথ দেখায় এবং তা 3513 ১9০৪৭ 4০1৮9 095 ৬29 
দিয়ে 


চা ৪ 0910 429 


১৬০. আমি তাদের বারোটি গোত্রে ভাগ করে 27% ০৩1৫ 
তাদের স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছি, মূসার Lf BU Bhs | 

সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি 2g এ LAA 2৮৮ 
চাইলো, তখন আমি মুসাকে ওহী পাঠিয়ে বললাম, 4598 LLL rd 2 


পারা ৯ কা-লাল মালাউ ১৮৬ www.alquranacademylondon.org 


£ 


১৯ 


3S 


tlk) ৩২2৭১11২৪২৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 


তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো, * প পাচু তপ HAE 
অতপর তা থেকে বারোটি বর্ণাধারা বের হলো; “০০০১ IL otf 
প্রত্যেকটি মানুষ তাদের (নিজেদের) পানি পান করার 18523504808 
স্থান চিনে নিলো; আমি তাদের ওপর মেঘের ছায়া 02) রর Azz পাঠিত তা নারি 

বিস্তার করে দিলাম, তাদের কাছে ‘মান’ ও ‘সালওয়া’ [1০৯11 ee LUE ৮ পন ১৯০০ টা 


LD As Bs FE 


(নামক উৎকৃষ্ট খাবার) পাঠালাম; (তাদের আমি ০ ০৭ 
বললাম,) তোমাদের আমি যেসব পবিত্র জিনিস দান 196, sl wll este blo 


পাঠ টি প্র তো Edd ৮9 1 চিপ পা 1৬০5 


করেছি তা তোমরা খাও; (আমার কৃতজ্ঞতা আদায় না Ds Loe ESE SSE sh ০০৪ 
করে) তারা আমার ওপর কোনো যুলুম করেনি, বরং 


৮০ পা ০০০ পণ As EA 


তারা যুলুম করেছে তাদের নিজেদের ওপর । ET 


১৬১. যখন তাদের বলা হয়েছিলো, তোমরা এই £+* 1 ADGA 

জনপদে বসবাস করো এবং সেখান থেকে যা কিছু চাও 73811 ১১ 19:1৪] ০০১ 319 
তোমরা আহার করো, তোমরা বলো (হে আল্লাহ), 27 A 
আমরা তোমার কাছে ক্ষমা চাই, আর (যখন সেই) 45 BBS GS ০৯7 (৬০ 1959 


জনপদের দ্বারপথ দিয়ে ভেতরে প্রবেশ করবে, (তখন) * £ +* ১ রি শি 
সাজদাবনত অবস্থায় প্রবেশ করবে, আমি তোমাদের 2 (০ ci ৯2? 


গুনাহসমূহ মাফ করে দেবো; আমি অচিরেই (এসব) ৪৫ ০ | ay 2০৮ 


উত্তম লোকদের অতিরিক্ত দান করবো 


ABAD A PA LAs A APL 


১৬২. কিন্তু তাদের মধ্যে যারা যালেম ছিলো, তারা ৭2 খু 52 “IE পাত 
তাদের যা (করতে) বলা হয়েছিলো তা সম্পূর্ণ বদলে ১১ 4৪১ nd 1৩০৪ 


ZA A Ase NR ADs cA 


দিয়ে ভিন্ন কথা বললো, অতপর আমিও তাদের এ yee CLG ad এ ও৩। 
যুলুমের শাস্তি হিসেবে তাদের ওপর আসমান থেকে LARS NB a 2 
আযাব পাঠালাম । 6 EC iG 


12 


১৬৩. তাদের কাছ থেকে সেই জনপদ সম্পর্কে জিজ্ঞেস রা পদ 27 
এমা ৬ 28580 ৬০2 2 


মানুষরা শনিবারে (আল্লাহ তায়ালার) সীমালংঘন ঘন | $ 0905 Sh y= ys 
করতো, যখন শনিবারে (সাগরের) মাছগুলো তাদের 2» 
কাছে উঁচু হয়ে পানির উপরিভাগে (ভেসে) আসতো খে (9০১৪5 


এবং শনিবার ছাড়া অন্য কোনোদিন আসতো না 81৫5 6, টা 
ঢ , 5 
এভাবেই আমি তাদের অবাধ্যতার কারণে তাদের tg 3 নি এ 92 


a পা 2১9 ০টি ঠিপা ADs» 1 £৯ ৮2 ৯ ০০/৯ পা 


পরীক্ষা নিচ্ছিলাম । ৪ ১৪৪৮৪৭1905158 ০১০ 


A Az প্রা টিপা ABD cA A 


১৬৪. যখন তাদের একদল লোক এও বলছিলো যে, এ. ৮৮৪ এ» শু 

তোমরা এমন একটি দলকে কেন উপদেশ দিতে » bss 0650 ০৮৪৩ Le 4 Lf wl 319 
যাচ্ছো, যাদের আল্লাহ তায়ালা ধ্বংস করতে চান, ০৮ ০১০০ ৮০ ৬ ADL AD DY 
অথবা (গুনাহের জন্যে) যাদের তিনি কঠোর শাস্তি “030% GHGs Les dx Hf ০84141 
দিতে যাচ্ছেন, তারা বললো, এটা হচ্ছে তোমাদের - ADU A Boz A DW 2 

মালিকের দরবারে (নিজেদের পক্ষে) একটা ওষর ৪ 09০4৮915198) ul SPE 
পেশ করা, আশা ছিলো তারা সাবধান হবে। 


১৬৫. অতপর যা তাদের (বার বার) স্মরণ 

করানো হচ্ছিলো তা তারা ভুলে গেলো, তখন এ 1319543515৮ 
আমি (সে দল থেকে) এমন লোকদের উদ্ধার "*ন চাপা চা 
করলাম, যারা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকতো, li 


পারা ৯ ক্বা-লাল মালাউ ক ১৮৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


EOD পা 


জা বায়ান করে ভাতার মাতিয়ে & ক 9৮6 52 Gifs 
আমি পাকড়াও করলাম, কেননা তারা নিজেরা গুনাহ 15৪ ্ Eta 


করছিলো। ৮ 


১৬৬. তাদেরকে যেসব (ঘৃণিত) কাজ থেকে নিষেধ AD ccApp ০৯৩ ABD BDA কপ Bc 
করা হয়েছিলো, যখন তারা তা (তার সাথে) করে -স্৯ (4৯1591৩৯11৮ + 
যাচ্ছিলো, তখন আমি তাদের বললাম, তোমরা সবাই {তা (52 
লাঙ্ছিত বানর হয়ে যাও। © ০০০ টা 9১9 


১৬৭. (স্মরণ করো,) যখন তোমার রব (ইহুদীদের 8৫ অতল ৰ হাত পা 28৫ 
উদ্দেশে) ঘোষণা দিলেন, তিনি কেয়ামত পর্যন্ত এ [9 ৫175212০451 7) 53319 
জাতির ওপর এমন লোকদের (শক্তিধর করে) পাঠাতে দয়া এ ZR ৪০৯৩ Ao ot 
কবেন, যারা তাদের নিকৃষ্ট ধরনের শাস্তি দিতে ৩০৩! 51০২ 59৮০৪০9৭৭০০ decd 


GBA USA Su BA পার 


কবে; অবশ্যই তোমার রব (যেমনি) সত্তর শাস্তি দান ৪৯১১৫ 315 ৮০৫ ৫১০ 


রেন, (তেমনি) তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু ৷ 
১৯৮ তাদের দলে দোলে বি করেলযমীনে ০৭-১৬-৮৪২৮ 


নুষ, আবার কিছু (ছিলো) এর চাইতে ভিন্ন (ধরনের), NEN পা ০০ /১-০/১-০/১০৮০৮ ০ 
ভালো মন্দ (উভয়) অবস্থার (সম্মুখীন) করে আমি El ৩০১০৫৪। ০০] 


তাদের পরীক্ষা নিয়েছি, আশা করা গিয়েছিলো, তারা ৪ 09৯5৫ ৮551৪০1195০ 


(হেদায়াতের পথে) প্রত্যাবর্তন করবে। 
১ পা? 5৯ পারা পা তা রা 


১৬৯. অতপর তাদের (অযোগ্য) উত্তরসুরিরা এ 5 
যমীনে উত্তরাধিকারী হলো, তারা (আল্লাহ তায়ালার) 198 22 ০৮০১ 0 ৯ 


ERAN OES 


কিতাবেরও উত্তরাধিকারী হলো, তারা এ দুনিয়ার (5১115 SX Ul ০4৫1 


ধন-সম্পদ করায়ত্ত করে নিচ্ছিলো, (মূর্খের মতো) ৯ nse onan 
বলতে থাকলো যে, আমাদের জবস (শেষ বিচারের ১ 19০11 ১৯৯৮ U9 39 
দিন) মাফ করে দেয়া হবে, কিন্তু (অর্জিত সম্পদের) Aon i DALIAN c-TLAW Bor 
তথ তারা নে 


এপ ABAD DB LAW A উর 


সাথে সাথেই তা হস্তগত করে নেয়; তাদের কাছ 

থেকে (আল্লাহ তায়ালার) কিতাবের এ প্রতিশ্রুতি কি &ে 19581 of Al Gee rele 
নেয়া হয়নি যে, তারা আল্লাহ তায়ালা সম্বন্ধে সত্য , Asc Bh 

ছাড়া কিছু বলবে না! সেখানে যা আছে তা তারা 13115 ০১0 15255521215 
অধ্যয়নও করেছে; আর পরকালীন ঘরবাড়ি! (হী) বর্নিত ৰ 04 12851 
যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে তাই হচ্ছে Ri ঠা 
উত্তম (নিবাস), তোমরা কি অনুধাবন করো না? 


১৭০. অপরদিকে যারা (আল্লাহর) কিতাবকে (শক্ত রা 
করে) আকড়ে ধরে এবং নামায প্রতিষ্ঠা করে (তাদের 15 fs ৮৫15 09458 ০৯০1 


জানা রউচিতির আমি কখনো সংশোধনকারীদের ৪ ০৮-পা 51০34011941 


১৭১. আমি যখন তাদের (মাথার) ওপর পাহাড়কে হ 2 পা? * ০504 701178752" 
উঁচু করে রেখেছিলাম, (মনে হচ্ছিলো) তা যেন একটি এ 10 0555 ক L335 
ছায়া, তারা তো ধরেই নিয়েছিলো, তা বুঝি (এখনি) 81৯1 A - নিও এ 
তাদের ওপর পড়ে যাবে আমি তাদের বললাম,) ALICE ০৮৫01921555 
আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা শক্ত করে 2 + ১5৫ 25-4 + ০১-০9-98০5 
আকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ © $ URS ৫11 এ ০ 13১5১198952 
করো, আশা করা যায় তোমরা (আযাব থেকে) বেঁচে 

থাকতে পারবে । 

পারা ৯ ব্বা-লাল মালাউ *% ১৮৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 


রণ ৰু A প্রা 1 থা ০. পে লা পু কি 
কা) বন তোনাদের সব আদৰ ৩ 5০ 5 93; 


সন্তান-সন্ততিদের বের করে এনেছেন এবং তাদের (2 দা: 
নিজেদের ওপর নিজেদের সাক্ষী বানিয়ে (এ মর্মে 5 


AD পা £৯৮29৬ পা 4 A 


আনুগত্যের) স্বীকারোক্তি আদায় করেছেন যে, আমি £ 5 পা ০৪০৪) 
কি তোমাদের রব নই? তারা বললো, হী, আমরা ১০15 লারা তু 


সাক্ষ্য দিলাম, (এর উদ্দেশ্য ছিলো) যেন কেয়ামতের [০215 LG 
দিন তোমরা একথা বলতে না পারো, আমরা এ Ll 5151850 ০১৪ 


বিষয়ে বে-খবর ছিলাম । 6 crit 13০ we 


১৭৩. কিংবা (একথাও যেন না) বলো যে, (আল্লাহর 4 * 1424141: 22 
সাথে) শেরেক তো আমাদের বাপ-দাদারাই আগে ৪৩০৩০ ৩%০০1535া 


Abas A ActAW 0০০, Dor 


করেছে- আর আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর । [15455 ২৪ ০১০৯০ cre 35 LS 
বাতিলপন্থীরা যা করেছে সে জন্যে কি (আজ) তুমি রি bE he 2 


আমাদের ধ্বংস করবে? ও 9৮৮] ০৯৪ 


পা পরা 


১৭৪. এভাবেই আমি (অতীতের) দৃষ্টান্তসমূহ "212 1 ০25 < 
খোলাখুলি বর্ণনা করি, আশা করা যায়, এরা (সোজা 2) ই 


পথে) ফিরে আসবে। © ৬9৯১৭ 


১৭৫. (হে মোহাম্মদ.) তুমি তাদের কাছে (এমন) 12 বর 9 লতা ক 
একজন মানুষের কাহিনী (পড়ে) শোনাও, যার কাছে _ অন ৬৩] 05০ 359 


পাশা ৮91৮0 শে Ed পর ঠা 


আমি আমার আয়াতসমূহ পাঠিয়েছিলাম, অতপর সে 25235255282 


তা থেকে বিচ্যুত হয়ে পড়ে, শয়তানও তার পিছু নেয় * এ 
এবং সে পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ে । 9৯] 


১৭৬. (অথচ) আমি চাইলে তাকে এ (আয়াতসমূহ) SAREE AD BENE 

দ্বারা উচ্চ Fl দান করতে 8 65449 1245৮055245 
তো ভির্ধ্বমুখী আসমানের বদলে) নিম্নমুখী যম এপ ০7747 ৩.1 পপ 

প্রতিই আসক্ত হয়ে পড়লো এবং তার (পার্থিব) 3৫4০55695৩8 এ 


কামনা-বাসনার অনুসরণ করলো, তার উদাহরণ হচ্ছে ৯7 * 71 
কুকুরের উদাহরণের মতো, যদি তুমি তাকে দৌড়াতে 2 9914 এ ০০০ ule ০৩1৫1 


থাকো সে (জিহবা বের করে) হাঁপাতে থাকে, আবার “* ; বক 2011, ৪ শত ৮০৮ 
তোমরা তাকে ছেড়ে দিলেও সে (জিহ্বা ঝুলিয়ে) aE 2 


হাপাতে থাকে; এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার (+,€ ie lps 
আয়াতসমূহকে অস্বীকার করেছে, এ কাহিনীগুলো ০০০৪। ০০০১ তি 21928 
(তাদের) তুমি পড়ে শোনাও, আশা করা যায় তারা রি ডু * পপ 
চিন্তা-গবেষণা করবে। 19১৯৪ rela 


১৭৭. তাদের উদাহরণ কতো নিকৃষ্ট! যে সম্প্রদায়ের ADD cA BALAN 
রি (52191958091 26113 IL 


AD Az ABD পাচ / ০টি পা ০০৮ পরা 


© ০১৪৪৭ pt oil 


১৭৮. আল্লাহ তায়ালা যাকে পথ দেখান সে (সঠিক) * <; RL of = FABRE 
পথ পাবে, আবার যাকে তিনি পথভ্রষ্ট করেন তারা ৮৭9: Guede 44 ৩৯৭ ৬ 


হবে ভীষণ ক্ষতিগ্রস্ত । 9 02১০হ1 IE 0158 
পারা ৯ কা-লাল মালাউ % ১৮৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সূরা আল আ'রাফ 
১৭৯. বহু সংখ্যক মানুষ ও জ্বিন (আছে, যাদের) রিনিতা রাকা হারা রা 
আমি জাহান্নামের জন্যে পয়দা করেছি, তাদের কাছে এরা 02152] Us ৬5 
যদিও (বুঝার মতো) দিল আছে, কিন্তু তা দিয়ে তারা ; (5, 0287১ ৬ , 

চিন্তা করে না, তাদের কাছে (দেখার মতো) চোখ 2০১০২ 3 3b রি ০০319 
থাকলেও তারা তা দিয়ে (সত্য) দেখে না, আবার “24 ঠা জকি 
তাদের কাছে (শোনার মতো) কান আছে, কিন্তু তারা ০৯9, রনি মী উনিও 
সে কান দিয়ে (সত্য কথা) শোনে না; (আসলে) এরা [8৫ lf. 20১ sy SH 
হচ্ছে জন্তু-জানোয়ারের মতো, বরং (কোনো কোনো * 5 


ক্ষেত্রে) তাদের চাইতেও এরা বেশী পথভ্রষ্ট; এসব এত, 151201 
লোন ৪ 099৯1 ০2 12, SLA 


১৮০. আল্লাহ তায়ালার জন্যেই সুন্দর নামসমূহ 7 BA DA DA DTT ASA 
(নিবেদিত), অতএব তোমরা সে সব ভালো নামেই ৮০৯2 28380 cl ০১81 49 
তাকে ডাকো এবং সেসব লোকের কথা ছেড়ে দাও 

যারা তীর নামসমূহে বিকৃতি ঘটায়; যা কিছু তারা sf & ০0১৩412 ০৪০| 19935 


জীবনে করে তার যথাযথ  APaohks AD a পা লি Bh 
MG ১ চরেই © ০০91০৯৭1900 9১৯৯৮ 


১৮১, আমি যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন LA DAD SUD TAL AD ০ 
একটি দল আছে, যারা (মানুষকে) সঠিক পথের 459 40 ০9০৩৭ 2০11-84-০9 
দিকে ডাকে এবং (সেমতে) নিজেরা ইনসাফ কায়েম AAG Re 
করে। 5] © ০১1১৯ 


ADSL Achar ৮৮৯ 


১৮২. যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ' ০০০18519 ৫ 912 
আমি আস্তে আস্তে তাদের এমন দিক থেকে (ধ্বংসের এ কু io - ৬ a 


দিকে) নিয়ে যাবো যে,তারা কিছুই জানবে না। 6 ০০০৯৭ ১ ৬৯ ৬ 


১৮৩. আমি তাদের (বিদ্রোহের) জন্যে অবকাশ দিয়ে রে 
রাখবো, (এ ব্যাপারে) আমার কৌশল (কিন্তু) অত্যন্ত ৪ ৬০৫ ৪০৪৫ ০1 ১ ০৪৭] 04৮19 
মযবুত। 


০০0 পাপা hss 


১৮৪. তারা কি কখনো চিন্তা করে দেখে না! তাদের 4 A 
সাথী (মোহাম্মদ)-এর সাথে কোনো জ্বিনের আছর ৮ ০০ ৮৪০১০০০০ ৮০19১5৮৮191 


যর (আযাবের) একজন সুস্পষ্ট ৪০৪: 53512 


১৮৫. তারা কি আসমানসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের NIZA As হি Ger 
(বিষয়টির) দিকে কখনো তাকিয়ে দেখে না এবং 3 HCG hk 


তাকিয়ে দেখে না- আল্লাহ তায়ালা এখানে যা 9,৪02 2৩৮2 1 ০ 
কিছু সৃষ্টি করেছেন (তার প্রতি, এটা কি দেখে না » ০১৯ _ 7৫, রি চে 

যে, এখানে) তাদের (অবস্থানের) মেয়াদ হয়তো ০৮2214০5281 08 0928 Of 
নিকটবর্তী হয়ে এসেছে, অতপর আর কোন্‌ কথা ০৯৩ 2৪ ৫৯৮ 


আছে যার ওপর এরা ঈমান আনবে? 


১৮৬. আল্লাহ তায়ালা যাকে পথহারা করে দেন তাকে ++ দুপা 
পথে আনার আর কেউই নেই; তিনি তো (তাকে * 5999.20 ৫25 3$29| 018 ০2 


(সবাইকে) তাদের অবাধ্যতায় উদ্্রান্তের মতো ঘুরে 
বেড়ানোর জন্যে ছেড়ে দেন। 


১৮৭. তারা তোমার কাছে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, 1. + 214077" 
এ দিনটি কখন সংঘটিত হবে; তুমি (তাদের) বলো, Ll 46965 


পারা ৯ ব্বা-লাল মালাউ ক ১৯০ www.alquranacademylondon.org 


1২21০ ৩২০৬১1২৪১৩১ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 
এর জ্ঞান তো (রয়েছে) আমার মালিকের কাছে, এর VEE 5059) 6551 ul cS 


সময় আসার আগে তিনি তা প্রকাশ করবেন না, 
ALA EE পর [এ 


(তবে) আকাশমন্ডলী ও যমীনের জন্যে সেদিন তা তীর রা) রা 
হবে একটি ভয়াবহ ঘটনা; এটি তোমাদের কাছে EA ন্‌ re ভা 
আসবে একান্ত আকম্মিকভাবেই। তারা (এ প্রশ্নটি SLL 3954, ? 22581. asl মু 
এমনভাবে) জিজ্ঞেস করে যে, মনে হয় তুমি বুঝি সে 5 


সম্পর্কে সব কিছু জানো; (তাদের) বলো, কেয়ামতের 5454 655৮5 (8, 49282 
জ্ঞান তো একমাত্র আল্লাহ তায়ালার কাছেই রয়েছে, টির 
কিন্তু অধিকাংশ মানুষই (এ কথাটি) জানে না। € ০ 


১৮৮. (হে নবী,) তুমি বলো, আমি তো আমার LE GAS 
নিজের ভালো-মন্দের মালিকও নই, তবে আল্লাহ ১ 1155 Yo by i SLY ci 


তায়ালা যা চান তা আলাদা; যদি আমি অজানা বিষয় ,” * oa 1 রর 2 টি 
সম্পর্কে জানতাম, তাহলে আমি (তা দিয়ে) অনেক * দা 7 রঃ 
ফায়দাই তো হাসিল করে নিতে পারতাম এবং কোনো (৮৮159 ডি 282৭ 
অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারতো না, আমি ৮৮5 রর x সি রন 
(জাহান্নামের) সতর্ককারী ও (জান্নাতের) সুসং বাদবাহ [7 ১52579581 Gf 31555] 
ছাড়া আর কিছুই নই- সে জাতির জন্যে যারা (অ হি ৭৬ চপ 
ওপর) ঈমান আনে। শু ৩9০০৭ 


১৮৯. তিনিই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের একটি AD ১৮ 52217+ + 
৪৩০ ৫ 2785 ৮৫৪1০ 
প্রাণ থেকে পয়দা করেছেন এবং তার থেকে তিনি তার » 12 চি ০১119, 


পা টিটি শা পা পা ঠা AA পাশা ডে 


জুড়ি বানিয়েছেন, যেন তার কাছে সে পরম শান্তি লাভ 1” ৭ ৃ নি 
করতে পারে, অতপর যখন (পুরুষ) সাথীটি (তার) এ 


মহিলা সাথীটিকে (দৈহিক প্রয়োজন মেটাতে গিয়ে) ঢু রা ভারে IA % 13 
ঢেকে দিলো, তখন মহিলা সাথীটি এক লঘু গর্ভ ধারণ 


করলো এবং সে এ নিয়েই চলাফেরা করলো; পরে 4911725 13% 
B ? যা ৯৮৪৭ lien 
যখন সে (গর্ভের কারণে) ভারী হয়ে এলো, তখন 122 | ০১ 


তারা উভয়েই তাদের মালিককে ডেকে বললো, (হে {7 ৮412 G25 £ CZ 

আল্লাহ) যদি তুমি আমাদের সুস্থ ও পূর্ণাংগ সন্তান ৩ 2 
দান করো, তাহলে আমরা অবশ্যই তোমার কৃতজ্ঞ 2 ৫৪ Jf 
বান্দাদের দলে শামিল হবো । ৮ - 


১৯০. অতপর যখন তিনি তাদের উভয়কে একটি 1০, -*2-2 পন ০ 11 
(নিখুত ও) ভালো সন্তান দান করলেন, তখন যা (০ $ 9১৪ 44 ১55 JL Les Ll 


কিছু তাদের দেয়া হয়েছে তারা তাতে অন্যদের শরীক rd Se 
909১৯21০228 (9৯ 51৯ 
বানিয়ে নিলো, আল্লাহ তায়ালা কিন্তু তাদের এ শেরেক রি 965৯ | | 


থেকে অনেক পবিভ্র। 


১৯১. এরা কি (আল্লাহ তায়ালার) সাথে এমন কিছুকে * 2512”? ৪ 
শরীক করে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং ০৮০9 ৮৪১৯4 ১১৫৯৭ 


তাদের নিজেদেরই সৃষ্টি করা হয় ! ১ 


১৯২. তারা তাদের কোনোরকম সাহায্য করতে ”* ৮” 51৮৮৭ “7৯০0৮ 
সক্ষম নয়, তারা তো (আসলে) নিজেদেরও সাহায্য -৪- টি সু 91১১৯ YS 
করতে পারে না। রি ০৯০০৮ 


৪ ০9১০৬ 


পারা ৯ কা-লাল মালাউ ১৯১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭ সুরা আল আ'রাফ 


১৯৩. তোমরা যদি এ লোকদের হেদায়াতের পথের 
দিকে আহবান করো, তারা তোমাদের কথা শুনবে টি LEE ৩ 


না; তাদের হেদায়াতের পথে ডাকো কিংবা চুপ করে LS SLL oe 
।- উভয়টাই তোমাদের জন্যে সমান কথা । 5৮৮ রি 
৪ ০9০৩০ 


১৯৪. আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে তোমরা যাদের £ পা কিট কি পু পাকি 
Lea ১ 
ডাকো, তারা তো তোমাদের মতোই কতিপয় + hl 95৩ ৩৮০ ০ ১৪০৪০ ol 


Li ALA পাঠ পাটি ADADNA পা ABD পানি পা 


বান্দা, তোমরা তাদের ডেকেই দেখো না, তোমরা টা 19৮৮5 ১ ১0৮০1 
সত্যবাদী হলে তাদের উচিত তোমাদের ডাকে সাড়া রা je ৪:০৪ ৯ 


দেয়া। ও ০৪১০০ ০1 


১৯৫, তাদের কি কোনো পা আছে যার (ওপর ভর) ৯০ চি 2 LADAD শি ০৪ * ৩টি 
দিয়ে তারা চলতে পারে, অথবা তাদের কি কোনো পর Lu ১092 9০০৭ ০৯০৮ 


(ক্ষমতাধর) হাত আছে যা দিয়ে তারা সব কিছু ধরতে ০১ "এ = "বা 
পারে, কিংবা আছে কি তাদের কোনো চোখ- যা দিয়ে Uy ost a [fs (90528 


তারা (সব কিছু) দেখতে পারে, কিংবা আছে কি- ১1৪2 05728 6 91195 10, Ls 
তাদের কোনো কান যা দিয়ে তারা শুনতে পারে! তুমি 


০972৩ তি 


বলো, তোমরা ডাকো তোমাদের শরীকদের, এরপর ১ 90৮৫ -৮8৮৫9258 19551 3 
তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে * ০১ 
কোনো অবকাশও দিয়ো না। ৪ ০9১৪ 


১৯৬. (তুমি বলো,) নিশ্চয়ই আমার জিভ 05৭12159501 


হচ্ছেন একমাত্র আল্লাহ তায়ালা, যিনি কিতাব 
৯০০ ভালো লোকদের ৪ ০৮ Le || 2229 


১৯৭. তাকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো, তারা « $22 ” 
৩৮০ EEE 
তোমাদের কোনোরকম সাহায্য করতে সক্ষম নয়, ॥ রি ০০১৬৭ ০ 


তারা তো নিজেদেরও সাহায্য করতে পারে না। ৮ ১9৮৫7০009৮৮. 


পা ডি পি পি ঠা 


০9১৬ 


১৯৮. তোমরা যদি তাদের হেদায়াতের পথে আসার ৭০০৭০ দন 
আহ্বান জানাও, তবে তারা শুনতেই পাবে না; (কথা 19৯৮০ Y Gut dt ৮299৪ ০19 


বলার সময়) তুমি দেখছো যে, তারা তোমার দিকেই * 2 1? ৮8১৭৮ 
চেয়ে আছে, কিন্তু এরা আসলে (সত্যকে) দেখতেই ৯ | | ০9১8৮2 নি 5 


পায় না। ৪ ০9১০৭! 


১৯৯. (হে মোহাম্মদ, এদের সাথে) তুমি ক্ষমার নীতি এ 
অবলম্বন করো, নেক কাজের আদেশ দাও এবং মু. ৰ EH ০১১ xls ১৪ 


লোকদের তুমি এড়িয়ে চলো। রি 3 রা 


২০০. কখনো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে 5*€ 1 হ ৯৮) আপ 
প্ররোচিত করে, (সাথে সাথেই) আল্লাহ তায়ালার £১ ১5৮৮৮8105২৪ 


কাছে আশ্রয় চাও; অবশ্যই তিনি (সব কিছু) শোনেন 42 ৮০2 31,405 3৯:০0 
এবং (সব কিছু) জানেন। ba CG 


পারা ৯ ক্বা-লাল মালাউ ১৯২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সুরা আল আনফাল 
২০১. (আল্লাহ তায়ালাকে) যারা ভয় করে তাদের -এ পি শিকল) (৯ AAR 
যদি কখনো শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে, তবে তারা ০০ ১79 -৮৪ 1১119551 ৬:০1 ০1 
(সাথে সাথেই) আত্মসচেতন হয়, তৎক্ষণাৎ তাদের € 7১৮ 4৫ *৮(51%1204% 1.5 
চোখও খুলে যায় । © ০১১০৮০৮১1১0 19১7 hai 


২০২. তাদের (কাফের) ভাই-বন্ধুরা তাদের বিদ্রোহের ৪2 এ ৫? ০50 -০০ 0১০০৮ ৮৩ 
পথেই টেনে নিতে চায়, অতপর তারা (এ চেষ্টায়) ক cI be AMO Te 


কোনো ক্ৰটি করে না। 


২০৩. (আবার) যখন তুমি তাদের কাছে কোনো 

আয়াত নিয়ে না আসো, তখন তারা বলে, ভালো বা 
হতো যদি তুমি নিজেই তেমন কিছু বেছে না নিতে! Loh A 
তুমি বলো, জমি তো তাই ভলুসরণ করি যা আনার ০০১৪০০8০814 Leaf 
মালিকের কাছ থেকে আমার কাছে নাধিল হয়, * {45 

আর এ (কোরআন) হচ্ছে তোমানে মালিকের কা ০৫9১ ০০১১০০৪1৩৯ ০১০৪৫] 
থকে নাযিল করা (দুরদৃষ্টিসম্পন্ন) কতিপয় নিদর্শন LAG 2৪ ancy BALD পি 
৮ এট দিত © ০১9৪৭ [9 £ 4০৯9 502) 
হেদায়াত ও রহমত । 


২০৪. যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন 1 ছি ০15 
(মনোযোগের সাথে) তা শোনো এবং নিশ্চুপ থাকো, 15৮৮৮ 01১8115১815 15 


আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে । ০৭১ চর্ম | ৭ ০9 


২০৫. হে নবী,) স্মরণ করো তোমার মালিককে- ৫? ee 50S 3319 


মনে মনে, সকাল-সন্ধ্যায় সবিনয়ে সশংক চিত্তে ও ৮ Eh 
অনুচ্চ স্বরের কথাবার্তা দিয়ে । কখনো গাফেলদের 3600 ০১1522820১9 


দলে শামিল হয়ো না। 
© 051381102০4 ২5 JUV 


২০৬. নিসন্দেহে যারা তোমার মালিকের একান্ত *₹ +০ ১৮+ 
সান্নিধ্যে আছে, তারা কখনো অহংকার করে তার 29554 82 Galo 


এবাদাত থেকে বিরত থাকে না, তারা তার তাসবীহ শা ০৮2০৯ পৰ 207% 
করে এবং তীর জন্যেই সাজদা করে। ই টি 


az (হে মোহাম্মদ,) লোকেরা তোমার কাছে (যুদ্ধলদ্ধ 101 EN 2919 he 
ও যুদ্ধে পরিত্যক্ত) অতিরিক্ত (মাল-সামান) সম্পর্কে J 1৬৭ ৮০ ৬৯ জা 


জানতে চাচ্ছে; তুমি বলো, (এ) অতিরিক্ত সম্পদ Isl 13895.০8-194 


আল্লাহ তায়ালা ও (তার) রসূলের জন্যে, অতএব ₹ +* 2৮* প& AZ Ae 
তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং (এ 85 রি 19০ ৮9০ রগ ৮০০15 


রা AS A LAD A 


আলোকে) নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন 9 ux ০ চি ut 
করে নাও, আল্লাহ তায়ালা এবং তার রসূলের 

আনুগত্য করো, যদি তোমরা সত্যিকার (অর্থে) 

মোমেন হও! 

পারা ৯ ক্বা-লাল মালাউ +১৯৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


২. আসলে মোমেন তো হচ্ছে সেসব লোক, (যাদের) ০) ৮ 2) LA, AB ১০৭ পু 
আল্লাহ তায়ালাকে যখন স্মরণ করানো হয় (তখন) 481 ১55 1১1 ead ০০৭৮ [৮21 
তাদের হৃদয় কম্পিত হয় এবং যখন তাদের সামনে প্রা: চপ 8 ৩65) 0৩ ৯০172 AE" 
তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের 4 este sl Blo 33 ০585 


esl , উপরন্তু তারা তাদের মালিকের ওপর CLE Gs Guat e355 


৩. যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদের * +:2515 ৮৯৯৭৬ CA 
এ (ৰ সশদ) দান কাছ ত থেকে ত 20 Ont A 


(আমারই পথে) খরচ করে। ও ug 


8. এ লোকগুলোই হচ্ছে সত্যিকার মোমেন, তাদের ₹ 1-4-4 1834 ৮” 2” 
নী ১৪ ০৪1৮ (০ হাথ, 
মালিকের কাছে তাদের জন্যে (বিপুল) মর্যাদা, ক্ষমা 2 ০০১০ 1.০ sf 


ও সন্মানজনক জীবিকা (-র ব্যবস্থা) রয়েছে। ০:০৪ S383 05 Gs 


৫. যেভাবে (বদর যুদ্ধের দিনে) তোমার রব তোমাকে নর BEETS 
তোমার বাড়ী থেকে বের করে এনেছেন, অথচ » (415 ০৭০০৮ 2০) ৯১০৮ 
(তখনও) মোমেনদের একদল লোক (এ কাজটি) ৪৯০৪ চর ৯৯০7) ৮4 EA LU 

অপছন্দ করতো । 88557 


৬. সত্য (তোমার কাছে) স্পষ্ট হওয়ার পরও এরা 15৫ ০৮517 2 এ নেহাত 
(যুদ্ধের ব্যাপারে) তোমার সাথে বিতর্কে লও হচ্ছে (০0০৮ 6951৬ গাও 
তারা যেন দেখতে পাচ্ছিলো যে, র র তাদের ৮০০৮ AD _ i 
মৃত্যুর দিকেই ঠেলে দেয়া হচ্ছে। 6 09383০42৪৭1 dO 


৭. যখন আল্লাহ তায়ালা তোমাদের প্রতিশ্রুতি 
দিচ্ছিলেন যে- দুটি দলের মধ্যে একটি দল তোমাদের 


Us "রগ cA Db. ০০- ০ পা ঠা 
Sf ast SSL BS 


(করায়ত্ত) হবে, (অবশ্য) তোমরা চাচ্ছিলে নিরন্তর 14 5 Ef ৫1 
ও) দুর্বল দলটিই তোমাদের (করায়ত্ত) হোক, অথচ £ 2৯1 রা যা 9 


আল্লাহ তায়ালা তার “কথা” দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে ঠা 9৯৭ ০1 441 ০4.১9-৮4 ০৭৫ 
চাচ্ছিলেন এবং (এর দ্বারা) তিনি কাফেরদের শেকড় চরিত্র 
কেটে দিতে চেয়েছিলেন, © CNT ৫5822 এপ 


A Bao NBs PABA 


Ace পট, AB 0 পাটি 


8:0 উদ্দেশ্য ছিলে সত্যকে নাল মৃত্য বানালো 85150517708 54152 


যায় এবং বাতিলকে বাতিল করে দেয়া যায়, যদিও EE 
পাপিষ্ঠরা (একে) পছন্দ করেনি । ৪:09:১৯০]| 


পা পাঠ পু ৯2০৩ ALA পান তি 


৯. (স্মরণ করো,) যখন তোমরা তোমাদের মালিকের “৫1” 15513 
কাছে ফরিয়াদ পেশ করছিলে, অতপর তিনি তোমাদের ডি ডি ০৯ রর 


ফরিয়াদ কবুল করে বলেছিলেন, হা, আমি (এ যুদ্ধে) Halt oe TAs ০1 
তোমাদের পর পর এক হাজার ফেরেশতা পাঠিয়ে ” 
সাহায্য করবো । 


১০. আল্লাহ তায়ালা (তোমাদের) শুভ সংবাদ দেয়া ০) পাত 1৩ 
ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া টি ০০৭১5৩০৯310 4565 
অন্য কোনো কারণে এটা বলেননি, নতুবা আসল) , 481 ১১০ ০৫1 7১111295732 
সাহায্য তো আল্লাহ তায়ালার কাছ থেকেই আসে; SAL SA ad 

অবশ্যই আল্লাহ তায়ালা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। © ৫০ 5895 Sf of 


পারা ৯ ক্বা-লাল মালাউ ১৯৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সুরা আল আনফাল 


১১, (স্মরণ করে৷,) যখন আল্লাহ তায়ালা তার 2৬--০৮ 2AW Zo ৩ -০:-9/৯ ৮১ ৭০ 
নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির 34923 Ef SEAS 51 


LW ADNAN 


জন্যে তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিচ্ছিলেন, চিরে 4: 
তোমাদের ওপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি 4৮১০৯ sb Ce EN 


নাযিল করেছেন, যেন এ (পানি) দ্বারা তিনি তোমাদের ()+৮12 28৯৯৫ ৩ 
পাক-সাফ করতে পারেন, তোমাদের মন থেকে যেন রর ৬৮০৪।| ৯১৫০ ০০389 


শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন, তোমাদের রি 
মনে সাহস বৃদ্ধি করতে পারেন, (সর্বোপরি যুদ্ধের 03881 2 3 3 3 ণ 
ময়দানে) তিনি এর মাধ্যমে তোমাদের কদম মযবুত 

করতে পারেন । 


১২. (স্বরণ করো,) যখন তোমার রব ফেরেশতাদের * £৮” "47৫৮ 1 2 ০ 
কাছে (এই মৰ্মে) ওহী পাঠালেন যে, আমি তোমাদের = (221০14০১০2১ 


সাথেই আছি, তোমরা মোমেনদের সাহস দাও; রি ~~ 
অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির 9৬০26 15715230155 
সঞ্চার করে দেবো, অতপর তোমরা (তাদের) ঘাড়ের 555 1970 ২১1958৩2011 
ওপর আঘাত হানো এবং তাদের (হাড়ের) প্রত্যেক cz 079 ADA 

জোড়ায় জোড়ায় আঘাত করো । © 4152 Ses 15515 SEY 


১৩. এটা এ কারণে যে, এরা আল্লাহ ও তার ॥-- চি RE 2 ০ SU: 
রসূলের বিরোধীতা করেছে, আর যারাই (এভাবে) ৬2%! 3)2 1 $2 ০৪) EUS 


আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করে (তাদের 32 21০৩2 ০০59 নী 
জানা উচিত), অবশ্যই আল্লাহ তায়ালা আযাব প্রদানে 32 0 


অত্যন্ত কঠোর । ৪ ৮১৫] 


১৪. (হে কাফেররা,) এ হচ্ছে তোমাদের (যথার্থ “৫৮ ৮ WL DADA BL AD! 
পাওনা), অতপর তোমরা এর স্বাদ গ্রহণ করতে 4১1০ ০8580 ০19 35902 AS 
থাকো, কাফেরদের জন্যে দোযখের আযাব তো 

রয়েছেই । awl 


১৫. হে মানুষ- যারা ঈমান এনেছো, তোমরা যখন -* +2714" ৭1747 
রানে কাকের বাহিনীর মুখোমুখি মোকাবেলা 4&1 HE ileal 


করবে, তখন কখনো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। 80251259126 3 ৫55 1998৫ 


১৬. (জেনে রেখো,) এ (যুদ্ধের) দিন যে ব্যক্তি তার প্র৬ ৮৮০ NTs LALA Wold Acs 
পৃষ্ঠ প্রদর্শন করবে, সে অবশ্যই আল্লাহ তায়ালার ১৯২০31৭১১25 ৩৮০9 
গযব অর্জন করবে, যুদ্ধের কৌশল হিসেবে কিংবা টু || এপ ৪] 
(নিজ) বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া ০283 (682০৫ ১99 
(যদি কেউ এমনটি করে তাহলে), তার আশ্রয়স্থল BA পাটি + এপ 2 টপ এ) এ 
হবে জাহান্নাম; আর জাহান্নাম সত্যিই নিকৃষ্ট জায়গা । ৪ yea ০5595৯89594 ০৪ 


১৭. (এ যুদ্ধে যারা নিহত হয়েছে) তাদের তোমরা * ৮1:74 «৫1০৮1285৮12 
কেউই হত্যা করোনি, বরং আল্লাহ তায়ালাই তাদের ০৮৪15 wf ৬৫9৮৯585৮18 
হত্যা করেছেন, তুমি যখন (তাদের প্রতি) তীর নিক্ষেপ ₹ 1. ৮৫ টিলা রা 
করছিলে, (মূলত) তুমি (এটা) নিক্ষেপ করোনি বরং ৩ 4।| ০৫19 oe) Sh LD 
করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা, যেন তিনি নিজের 5) 2-- পরত 2৯ প৯ NONE 
থেকে মোমেনদের উত্তম পুরস্কার দান করে (তাদের ০1১০০ $১৩ 4০০ cris jh 929 
বিজয়) দিতে পারেন, নিসন্দেহে আল্লাহ তায়ালা (সব গ ৮৮০৮ ৮৮৫ 
কিছু) শোনেন এবং (সব কিছু) জানেন । © als ৮১৩ 401 


পারা ৯ কা-লাল মালাউ ১৯৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সুরা আল আনফাল 


cs 2D :2-০ পা) Doc AD 


১৮. এটা হচ্ছে তোমাদের (ব্যাপারে আমার কৌশল), অবশ্যই A 
আল্লাহ তায়ালা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। © yl U4 ৩৯০০ TEESE 


১৯. (হে কাফেররা,) তোমরা একটা সিদ্ধান্ত লু 
চেয়েছিলে, হা, সে সিদ্ধান্ত (-কর মুহূর্তটি) তোমাদের ule 0৫11 2৫০৯ SE = রর ০901 


£১-9 ৯০92 A BY EE লট ARLE 


88 র্ ৩15 ্ 5 f 


কল্যাণকর, তোমরা যদি (আবার যুদ্ধের জন্যে) 319 হি Ud 
ফিরে আসো, তাহলে আমরাও ফিরে আসবো, আর Ao টি 
তোমাদের বাহিনী সংখ্যায় যতো বেশীই হোক না. € ০৫ 5401 ০9,০০2 | 
কেন তা তোমাদের কোনোই উপকারে আসবে না, 
আল্লাহ তায়ালা ঈমানদারদের সাথেই রয়েছেন । 


পাশা পা 


২০. হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তায়ালা «4-4-4 CA 
ও তীর রসূলের আনুগত্য করো, কখনো তার দিক 2৮981৮৯5742 55 


থেকে মুখ ফিরিয়ে নিয়ো না, তোমরা তো (সব তোতা পাকি 


ABD পাঠ পা Jc AAD পাপা 


২১. তোমরা তাদের মতো হয়ো না যারা (মুখে) বলে, ee 1 12 
হা, আমরা (নবীর কথা) শুনলাম, কিন্তু তারা (কার্যত) এ 2" 5] ca) 25 


কিছুই শোনে না। ৪:25, 


২২. আল্লাহ তায়ালার কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই +? ও ও 
বধির ও মুক (মানুষগুলো), যারা (সত্য দ্বীন সম্পর্কে) পে এ ০১০ 55493/%91 


কিছু বুঝে না| SUE 


২৩. আল্লাহ তায়ালা যদি জানতেন, এদের ভেতর , * 2৫1৮৪ 71: 
কোনো ভালো (গুণ) আছে, তাহলে তিনি তাদের "** 1১০-০৪০ 2 


AD ADB ADD ১0 পাপা 8 পাশা 8 প্রা Air 


(হেদায়াতের কথা) শোনাতেন; (অবশ্য) তিনি তাদের ও. f xf 
শোনালেও তারা উপেক্ষাই করতো । ডিভি ক রর 55 


২৪. হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তায়ালা 41+-+ 
ও তার রসূলের ডাকে সাড়া দাও- যখন তিনি 28197 19710297150 


তোমাদের এমন কিছুর দিকে ডাকেন, যা তোমাদের ££ 47171 3251 
(সত্যিকার অর্থে) জীবন দান করবে, জেনে রেখো, ডে US ১1১1 1255119 
আল্লাহ তায়ালা মানুষ ও তার হৃদয়ের মাঝামাঝি স্থানে বাকিরা কারি জন ০ 7০০০ 
অবস্থান করেন; (এটাও জেনে রেখ) তোমাদের 2৮ | ০0৯৭ Fok sls 
সবাইকে তার কাছেই জড়ো করা হবে। ও 097: এত 22 52 


২৫. তোমরা (আল্লাহদ্রোহিতার) সেই ফেতনা থেকে | ৯০ ০৭ 


বেঁচে থাকো, যার শাস্তি- যারা তোমাদের মধ্যে ৩৪০ ৩০ SY Es 58012 
যালেম শুধু তাদের জন্যেই নিদৃষ্ট থাকবে না, আরো Hos Bf ol te রর টি চিতা 
জেনে রাখো আল্লাহ তায়ালা অত্যন্ত কঠোর শাস্তি ” ll LA 
প্রদানকারী । ও ৮7০1 


২৬. স্মরণ করো, যখন তোমরা (সংখ্যায়) ছিলে কম, (1 (ALAS পণ ৮৩৮21177151 
যমীনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো, NG OEE 06 LSS 


পারা ৯ ক্বা-লাল মালাউ ১৯৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

তোমরা সর্বদাই এ ভয়ে (আতংকিত) থাকতে, কখন 
(অন্য) মানুষরা তোমাদের ওপর এসে চড়াও হবে, 
অতপর আল্লাহ তায়ালা তোমাদের (একটি ভুখন্ডে 
এনে) আশ্রয় দিলেন, তীর সাহায্য দিয়ে তিনি তোমাদের 
শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রেষেক 
দান করলেন, আশা করা যায় তোমরা (আল্লাহর 
নেয়ামতের) শোকর আদায় করবে। 


৮ সূরা আল আনফাল 
sl tL ০252৭010913 


[এ AW 5১ টিপা পা পা Ed ADU 


gl cs 359 s p03 40a 


ALADDIN A BES 


ও UI IES 


২৭. হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তায়ালা 
ও (তার) রসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো 
না এবং জেনে-শুনে নিজেদের আমানতেরও খেয়ানত 
করো না। 


POTTS STALE Tek 


ADzNz AN DNaz AD 1 KDA Dor 


© geld fy hl | 5559 


২৮. জেনে রেখো, তোমাদের মাল-সম্পদ ও 
সন্তান-সন্ততি হচ্ছে (আল্লাহ তায়ালার) পরীক্ষামাত্র, 
(আর যে ব্যক্তি এ পরীক্ষায় উত্তীর্ণ হবে) তার জন্যে 
অবশ্যই আল্লাহ তায়ালার কাছে মহা প্রতিদান রয়েছে। 


Hs ASS LAN CHL 


GBA cL BALTLAA ৮ 


© ০282 ১৯৫১০ 41 ০9 


২৯. হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে 
ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্যে (ন্যায় 
অন্যায়ের মাঝে) পার্থক্য নির্ণয়কারী (মাপকাঠি) দান 
তিনি তোমাদের ক্ষমা করে দেবেন; আল্লাহ তায়ালা 
অনেক বড়ো দানের অধিকারী । 


05391525011 57 29126 
৫৮০ ৫25১8909328 


© tl El 5345 SD a) 


৩০. (স্মরণ করো,) যখন কাফেররা তোমার বিরুদ্ধে 
ষড়যন্ত্র করছিলো যে, তারা তোমাকে বন্দী করবে 
অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন 
ভূমি থেকে) নির্বাসিত করে দেবে; তারা তোমার 
বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো, আল্লাহ তায়ালাও (তোমাকে 
উদ্ধারের) কৌশল চালিয়ে যাচ্ছিলেন; আর আল্লাহ 
তায়ালাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী । 


ADs A PLLA A পা 


SHENG A SL 5৫531 


পা & পট সি ঠিপা পা AD APPLIAN Nat 


L343: D3 53 9 D5; 


IA DA Db cz DY, DDN 


© 2d ১৮548195401 ১০5 


৩১. যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে 
শোনানো হতো, তখন তারা বলতো, (হা) আমরা 
একথা (আগেও) শুনেছি, আমরা চাইলে এ ধরনের 
কথা তো আমরাও বলতে পারি, এগুলো তো আগের 
লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। 


Az AD 


S515 Eloi 


ভ CIN sels 


৩২. তারা যখন বলেছিলো, হে আল্লাহ তায়ালা, 
এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য 
(কিতাব) হয়, তাহলে (একে অমান্য করার কারণে) 
তুমি আমাদের ওপর আসমান থেকে পাথর বর্ষণ 
করো, কিংবা তুমি আমাদের ওপর কোনো কঠিন 
শাস্তি পাঠিয়ে দাও। 


শি পপ & পা 


SAS od ola 


Ed 


৩৩. হে নবী, আল্লাহ তায়ালা এমন নন যে, তিনি 
তাদের কোনো আযাব দেবেন, অথচ তুমি (সশরীরে) 
তাদের মধ্যে (বর্তমান) রয়েছো; আর আল্লাহ তায়ালা 
এমনও নন যে, তিনি তাদের শাস্তি দেবেন, অথচ 
তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। 


AOA পাম্পি সি ভিত পা 
ba lrg Ml wily 
| a রা 
LAD ASA ADs ADs 4৩০ ০৫ 


৮ 


পারা ৯ কা-লাল মালাউ ১৯৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সুরা আল আনফাল 


৩৪. কেনই বা আল্লাহ তায়ালা তাদের আযাব দেবেন 4% এর ০৮০৩৪ ৮ তত তা তাত 
না- যখন তারা (আল্লাহর বান্দাদের) মাসজিদুল U3 3 lg 11৯ পি 
হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে, অথচ তারা তো 22 150652072১৪: 
এর অভিভাবকও নয়; এ ঘরের (আসল) অভিভাবক LAL ০ ০A 

হচ্ছে তারা, যারা আল্লাহ তায়ালাকে ভয় করে, কিন্তু ৮৯১ ST OY SIH 01 
তাদের অধিকাংশ মানুষই (এ কথাটা) জানে না। 


৩৬. যারা কুফরী করেছে এবং যারা নিজেদের * + 4-1 " LI 
ধন-সম্পদ (এ পথেই) ব্যয় করেছে, (এর দ্বারা) nfo 1958208371৩ 
মানুষদের তারা আল্লাহ তায়ালার পথ থেকে ফিরিয়ে 1772১] টির রাত 
রাখবে; এরা (এ পথে) ধন-সম্পদ আরো ব্যয় করতে রা 41 0৭5০5215925] 


পা ৯০0১ DBPL ALA Ar ০2528 2 


থাকবে, অতপর একদিন সে (ব্যয় করা)-টাই তাদের $ ০)9+1৯4 ্ঁ ৮৪৯. 
জন্যে মনস্তাপের কারণ হবে, অতপর (দুনিয়ার 7৭5. নাগ ra 


জীবনেও) তারা পরাভূত হবে, আর যারা কুফরী & O53 df 13১ ea dlls 
করেছে আখেরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে 
একত্রিত করা হবে। 


৩৭. আল্লাহ তায়ালা যেন (এর দ্বারা) ভালোকে খারাপ 7৫ * পপ 22 
থেকে পৃথক করে দিতে পারেন এবং খারাপগুলোর (৯৯4 sl ০৩৪12] Te 
একটাকে আরেকটার ওপর রেখে সবগুলো এক ।** + ৭৮% Az িরাপিকি পাক পনি 
জায়গায় স্তুগীকৃত করবেন, অতপর তাকে জাহান্নামে শিউলি 548 


চির এ লোকগুলো সেদিন £ 6 ১5০51 45 Sf EL & 2 


৩৮. (হে মোহাম্মদ,) যারা কুফরী করেছে তাদের তুমি ৯৯ ADAAD ক. ভিশন ক Bw Ao 
বলো, তারা যদি এ থেকে ফিরে আসে, তাহলে তাদের ৭199৮ ০1 19১ ০৪০ রি 


পপ ABLATED পেশ 


অতীতের সব কিছুই ক্ষমা করে দেয়া হবে, তবে 0£$ 19555 ৫19 517 050 ৮51 
যদি তারা (খারাপ কাজের দিকেই) ফিরে যায়,তাহলে did a Dh ০৩০ A ৮ 


তাদের (সামনে) আগের (ধ্বংসপ্রাপ্তদের) পরিণামের © 9811 ০০৮ ০০৫০ 
দৃষ্টান্ত তো আছেই! 


৩৯. (হে ঈমানদার লোকেরা,) তোমরা কাফেরদের ৮+£৪ 2+১৮2% ২ ৮৮ ৯০৮1 192 
বিরুদ্ধে লড়াই করতে থাকো, যতোক্ষণ না (কুফরীর) ৩০২০453৩৩3০ রা 5 


bro DAW 


ফেতনা বাকী থাকবে এবং দ্বীন সম্পূর্ণভাবে আল্লাহ 2 ul 1952) ub caw als cad 
তায়ালার জন্যেই (নিদিষ্ট) হয়ে যাবে, (হা,) তারা যদি sn নিত রি 
(কুফুর থেকে) নিবৃত্ত হয়, তাহলে নিসন্দেহে আল্লাহ ৪১০০ ০9৯ 0 
তায়ালাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী । রি 


৪০. যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় * 5 1৯৮৮৬) 5৫ Roh LALA 
তাহলে তোমরা জেনে রাখো, আল্লাহ তায়ালাই হচ্ছেন এ] ০০015 35 lo 
তোমাদের অভিভাবক, কতো উত্তম অভিভাবক; কতো 


উত্তম সাহায্যকারী! : | Oy 3 dl 2 


পারা ৯ ক্বা-লাল মালাউ ক ১৯৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সুরা আল আনফাল 
[8১ হে মোমেনরা,) তোমরা জেনে রেখো, যুদ্ধে যাহার রত 
৫ট| তোমরা যে সব জিনিস গনিমত (হিসেবে) হাসিল এ তি 


র্‌ করেছো, তার এক পঞ্চমাংশ আল্লাহ তায়ালার জন্যে, পা: 8 
& রসূলের জন্যে, (তার) স্বজনদের জন্যে, এতীমদের (৭ ol 59219 U5 9৮ 2502 4০০০৮ 48 
$ 


জন্যে, মেসকীনদের জন্যে ও পথচারী মোসাফেরদের 2 
জন্যে। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস Le yet ls Erm ৩ 9 
(বিশ্বাস করো বিজয় সম্পর্কিত) সে বিষয় ট্রি ৮৪৮৮ নিশা Ac! ১০৮৯ 
যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন- টে এ 9 4175251৮212 ৩ 


একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার ₹%+ 2৮৮14 
ওপর নাযিল করেছিলাম; (তাহলে জেনে রেখো.) pl ওঠ ৩8১81 09645 
আল্লাহ তা হচ্ছেন সর্ববিষয়ের ওপর একক 9 2368 রিশা 
৪২. টা তোমরা যখন উপত্যকার নিকট ADs cA 

প্রান্তে ছিলে, (তখন) তারা ছিলো দূর প্রান্তে, আর BOL A TDL LAS 31 


কাফেলা ছিলো তোমাদের তুলনায় নিম্নভূমিতে; যদি * 

তা আদেই তলেদ সে নোলো ছি 2 Eh al 
করতে চাইতে, তাহলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা vert & ৮৮৪ VY dct 
অবশ্যই মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ তায়ালা G০ ০ AL Mun 
তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো তীর মনযুর ১১950151১০1 wf ৬ ৮৪৭9 
ছিলো, (তিনি চাইলেন) যে দলটি ধ্বংস হবে সেটি 1 ১ পা পাপা টিপা পাবা Az পা) পা এ 
যেন সত্য (মিথ্যা) স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, চাহ 
আবার যে দলটি বেঁচে থাকবে সেটিও যেন সত্যাসত্য ₹* ” 4 * এ 75-5৬ 
প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে; নিশ্চয়ই আল্লাহ ০ 1015 Ls ৩০ ৮৪৯ ০৮ 


GBA 


তায়ালা সর্বশ্রোতা, সর্বজ্ঞ । 6) ৮৯1০ 


৪৩. (স্মরণ করো,) যখন আল্লাহ তায়ালা তোমাকে * ৭ পি 55212 
তোমার স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, 9 + এও SECS & 4 ০০৫31 


(তখন) যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশী ১ *2+£1721 £1.71 
দেখাতেন; তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ২৯-০০-94৪৯ ০৭ 


ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে উপর পাল প৫ 
নিক দিতে বিরহ আল টা SG 31 ০91 ০1501 
না করে তোমাদের) নিরাপদ করে দিয়েছেন; তিনি নি 
মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক ৪১9০ 
ওয়াকেফহাল রয়েছেন। 


88. (স্বরণ করো”) যখন তোমরা (যুদ্ধের ময়দানে) * * 2113 * 22৫. 
তাদের সামনাসামনি হলে, তখন আল্লাহ তায়ালা 3 1১ 2৯5 ক) 315 


DAS নি A, A ৮০ PLUSPLD ZA cA D DAs 


তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম (করে) * ৩ a 4488 = ০ 
দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের ৬ নি ৃ 
(সংখ্যা) দেখালেন কম, যেন আল্লাহ তায়ালা তাই ৫19, 9282 015 1১ wl ( 2 
ঘটিয়ে দেখান যা কিছু তিনি ঘটাতে চান; (মুলত) প্‌ -০/১-০৪১, ০৩ ৯০৪ 

আল্লাহ তায়ালার দিকেই সব কিছু প্রতাবর্তিত 39০২1 ৮৯১৪ এ al 


হবে। 


8৫. হে ঈমানদার লোকেরা, কোনো বাহিনীর £7, * ৮১714117571 75 দু) 17৫ 
ALS টি EC) £ i LU 
সাথে যখন তোমরা সামনাসামনি হও, 3 ni | Ht 2 dN Lez ন 


31> 


পারা ১০ ওয়া’লামু % ১৯০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ * ০ -দ 
3 
তায়ালাকে বেশী বেশী করে স্মরণ করবে, আশা রিশা 1১০ a 955319 15) 


LAD AD 


করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। ৪ ০ Lis 


৪৬. তোমরা আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য ॥* ৮2172 BADE Al 
করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া-বিবাদ করো 155505 Ys 5-335 4 EN 
না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং রস রি জি বীর 
তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে, তোমরা ধৈর্য * এট রা রি 
ধারণ করো; অবশ্যই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের ডা 


৪৭. তোমরা (কখনো) তাদের মতো হয়ো না, * টা 
যারা অহংকার ও লোকদের (নিজেদের শান-শওকত) টি 
দেখানোর জন্যে নিজেদের ঘর থেকে বেরিয়ে 1 ৮ নত পি ট্এপপ 

এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ ০26১১259৩80 765155 


তায়ালার পথ থেকে ফিরিয়ে রাখে; মুলত) তাদের 8 : 
সমুদয় কার্যকলাপই আল্লাহ তায়ালা পরিবেষ্টন করে 9 6০:05 4 


পু শার্শা ADs AAs ৮০৭৯০ DLL LULA 


8৮. en a bo llc ১/০১০| ০৪ ৩) ১ 
খুব চাকচিক্যময় করে পেশ করেছিলো এবং ০১9 le রি রর ৫ ls 


তাদের বলেছিলো, আজ মানুষের মধ্যে কেউই 121 ০1০ 
তোমাদের ওপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই by ০ টা, ঃ 


আমি তোমাদের পাশে আছি, অতপর যখন উভয় দল SS pl AE 
সম্মুখসমরে ঝাঁপিয়ে পড়লো, তখন সে কেটে পড়লো 2 ॥ 4৬ প্র 


এবং বললো, তোমাদের সাথে আমার কোনোই 201৫4255621 465485& 
সম্পর্ক নেই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা » 
তোমরা দেখতে পাও না, আমি অবশ্যই আল্লাহ Ad SET dl 035 ০০১ 
তায়ালাকে ভয় করি, (কেননা) আল্লাহ তায়ালা হচ্ছেন 
কঠোর শাস্তিদাতা | 6 pl 3248 | 


৪৯. মোনাফেক ও তাদের দলবল- যাদের দিলে * ০32, ৮৪ 128৯৮ 2 
(গোমরাহীর) ব্যাধি রয়েছে, যখন তারা বললো, 2 GE ০5011909০11 TH 3 
তাদের দ্বীনই তাদের প্রতারিত করে রেখেছে; ডক ॥// ৯০৪ পিট ঘর, অ 
(আসলে) যে ব্যক্তি আল্লাহ তায়ালার ওপর ভরসা ০9 ০০9 tT RO 


করে (সে যেন জেনে রাখে), আল্লাহ তায়ালা প্রবল len fs 0 
পরাক্রান্ত, প্রজ্ঞাময় । ৪০৪2 5255 Mol at 


৫০. তুমি যদি (সত্যিই) সেই অবস্থাটা দেখতে পেতে, ॥ ৮2৮ ”* বদ হত, টন বত 
যখন ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে 19১৯ ৬২১1 ৪৯৪৯৭ 1১979 


যাচ্ছিলো, ফেরেশতারা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে চিজ ৯০৮৯০ CAD টিপ 2৮৮5 
আঘাত করে যাচ্ছিলো (এবং বলছিলো), তোমরা ৮ * 9৮০১5৯9০৪১৭ iS: 


আগুনের আযাব উপভোগ করো । © © Gl ০১165 19899 


৫১. (আসলে) এটা হচ্ছে তোমাদের নিজেদের ”&। ( * 
উভয় হাতের কামাই, যা তোমরা (আগেই এখানে) a ৮০4০৭ টির Ls US 


৯ পাঠ এ 


পাঠিয়েছিলে, আল্লাহ তায়ালা কখনো তীর বান্দার © yas = 1036, রা 
ওপর যুলুম করেন না, 


পারা ১০ ওয়া*লামু % ২০০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সুরা আল আনফাল 


৫২. (এরা হচ্ছে) ফেরাউনের আপনজন ও তাদের * 1%% * 

পূর্ববর্তী কাফেরদের মতোই; তারা আল্লাহ তায়ালার this n+) 91562 
আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের * ৭24 ৬ ৮০ 

দরুন আল্লাহ তায়ালা তাদের পাকড়াও করলেন; ৯8155355825 


কু 
৮:66 পে পাচ 
ত 


| | ৮৮ 


৫৩. এটা এ কারণে যে, আল্লাহ তায়ালা যখন কোনো ZA ০৫০ ৪১৮৯ 4৬ 

জাতিকে কোনো নেয়ামত দান করেন, তিনি ততোক্ষণ 4৯ 1১৯ এ. wl ০0 ১ 
পর্যন্ত তে দের জন্যে) তার সে নেয়ামত বদলে দেন ,+ ৯০০৫০ 

না, যতোক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার (21955 [98 6 
পরিবর্তন করে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা (সব বি y SA SA CL 

শোনেন, (সব কিছু) জানেন, 59 & ale তন 401 of il 


৫৪. (এরা হচ্ছে) ফেরাউন, তার স্বজন ও তাদের * 

আগের লোকদের মতো;যারা তাদের মালিকের = তি, 
আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, অতপর আমি ৪3) ৬৪০০190-2 ৮৮৪18 
তাদের (কুফরীর) অপরাধের জন্যে তাদের ধ্বংস 1 LALLA ৯০০1 2 পাদ ৫ 
করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে SUG e303 SLO 


দিয়েছি, (মূলত) তারা সবাই ছিলো যালেম। ৪ ০4515025058 


ই 0543 Jl ols 


৫৫. নিশ্চয়ই (আল্লাহর) যমীনে (বিচরণশীল) জীবের - 
মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা ভন ০৪711 de SB ot 
(আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে অতপর তারা ৮৯ টু hos ৯০৫৮ 


(তার ওপর) ঈমান আনে না। 6 ০১০৪৭২৮০19১ 


৫৬. (তারাও নিকৃষ্ট লোকদের অন্যতম,) যাদের সাথে 74282 অপু ৫১ ৪ ৭০৭ 


তুমি সন্ধিচুক্তি স্বাক্ষর করেছো, অতপর তারা প্রতিবারই শি a রক হি a 


সে চুক্তি ভংগ করেছে এবং তারা (কাউকেই) পরোয়া ও € ০)95০ 3০১9 8১০ JS des 
করেনি । রিং 2 


৫৭. অতএব এ লোকদের যখনি তুমি ধরতে পারো, AD A ১ ০ পাপা পাটি *: 2১ -20৫৫৮৫ ৪ 

তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ৩০৪৪ ১১৪৬ 5১১81 ৬৮৫৪ ০৪ 
(এ ভাবে) শাস্তি দেবে, যাতে তাদের পরবর্তী ৯০০ ত তত APB ADAN 
বাহিনী (এ থেকে কিছু) শিক্ষা গ্রহণ করে। © ১9১০-৮1-৮৪ 


৫৮. যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার 815 175 2 রি 
বিশ্বাসঘাতকতার আশংকা হয়, তাহলে (তাদের সাথে ১ - রিড ১5৩ os ০ 9 
সম্পাদিত) চুক্তি তুমি একইভাবে তাদের (মুখের) ওপর টি? 281 & ০1,913 ডি টি এ 
ছুঁড়ে দাও; নিশ্চয়ই আল্লাহ তায়ালা খেয়ানতকারীদের 2 5 


পছন্দ করেন না। রি 


৫৯. কাফেররা যেন কখনো এ ধারণা না করে যে, ওরা , (4851১৫৫৫75৭ ০:24 
(তোমাদের পেছনে ফেলে নিজেরা) এগিয়ে গেছে; ৮19৯৮ 19১৯ ৩৪১ আসিল ১১ 
(মনে রেখো,) তারা কখনো (তোমাদের) অক্ষম করে As চিপ 
দিতে পারবে না। © 43553) sf 


৬০. তাদের (সাথে মোকাবেলার) জন্যে ,৪2 Aw * ০০৪ 
তোমরা যথাসাধ্য শক্তি, সাজ-সরঞ্জাম ও ৪9৫৮2৮১52১1 0৮৮211935গ 


পারা ১০ ওয়া*লামু % ২০১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


15855185585 LL 
দুশমন ও তোমাদের দুশমনদের ভীত-সন্তরস্ত করে 12৩51 ০৮১০: এ ৪০০৫১ 
দেবে (এ ছাড়াও কিছু লোক আছে) যাদের পরিচয় ১০ ৮৯355 ৬০ ০%১519 59359 
তোমরা জানো না, আল্লাহ তায়ালাই তাদের চেনেন; ০ ৯০৮ 2 ০০০ 5 ০৯০০৯ 
আল্লাহ তায়ালার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে, [yy ৮৮৪৩1) Whe es চি 
তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে * ০% ৭, ও ০০ ৬ NE 
দেয়া হবে এবং তোমাদের ওপর বিন্দুমাত্র যুলুম ৮০৮1 928 Jn ৯ % ৬৮০ 


করা হবেনা । 80951? 


টি পাপা Ar 


৬১. (হে নবী) তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায়, 12440171 21? 
তাহলে তুমিও সেদিকে ঝুঁকে যাবে এবং সব সময়ই ০550 Ex ll of 


আল্লাহর ওপরই ভরসা করবে; অবশ্যই তিনি (সব এপ . 
কিছু) শোনেন, (সব কিছু) দেখেন। 95121 cml 21 এ1%ু 


৬২. আর যদি কখনো তারা (সন্ধির আড়ালে) এ মি ER 
তোমাকে ধোকা দিতে চায়, তাহলে (জেনে রেখো) uli ১০৩৯ 11904) 9 


তোমার জন্যে তো আল্লাহ তায়ালাই যথেষ্ট; তিনি & sy 1৫৭1 ১11? বিলোপ 
তার (সরাসরি) সাহায্য ও মোমেনদের দ্বারা তোমাকে ' তি A ABA 


শক্তি যুগি য়ে ছেন, টি 


৬৩. আল্লাহ তায়ালা তাদের অন্তরসমূহের মাঝে পরার লো 


করে র দিয়েছেন; অথচ তুমি যদি দুনিয়ার সবকিছু ব্যয় ধরি লিল তা রি পদ পা 

করতে, তবু তুমি এদের অন্তরের মাঝে ভালোবাসার পা ০ 
বন্ধন স্থাপন করতে পারতে না; কিন্তু আল্লাহ তায়ালাই ₹ ২2 91,” ৮27 জি 

এদের মাঝে গ্রীতি স্থাপন করে দিয়েছেন; অবশ্যই এ 1৮9০7 | 1০৯ 
তিনি পরাক্রমশালী, বিজ্ঞ কুশলী । 


৬৪. হে নবী, তোমার জন্যে এবং মোমেনদের মাঝে টিনা BE 
যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্যে তো SEB I BELL tal 
আল্লাহ তায়ালাই যথেষ্ট ৷ পানি, জর 


7? 
০০০টি 


৬৫. হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্যে উদ্বুদ্ধ ৮ টি 
করো, মেনে রেখো) তোমাদের মধ্যে বিশ জন 821 es HE 


লোকও যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা দুশ' 7১24 eos oC JL 

লোকের ওপর বিজয়ী হবে, আবার তোমাদের মাঝে pe 3 ol Js , 

(এমন লোকের সংখ্যা) যদি একশ’ হয় তাহলে তারা মিরর নিত 

কাফেরদের এক হাজার লোকের ওপর জয় লাভ eA AD 

করবে, কেননা তারা হচ্ছে এমন জাতি যারা (আল্লাহর dos Usa 2 

শক্তি সম্পর্কে) কিছুই বোঝে না। ৮ 
৪0558 -26 | 


৬৬. (এ নিশ্চয়তা দ্বারা) এখন আল্লাহ তায়ালা AoA ৪7৮ )৩৩ ৪9 ৩ ০4) ৮ 
তোমাদের ওপর থেকে (উদ্বেগ ও দুশ্চিন্তার) বোঝা el Is ০২০০৭ 
হালকা করে দিয়েছেন, (যেহেতু) তিনি (একথা) জানেন ৪ এ ০০০৬ A 

যে, তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে; (অতপর) 85212 8 iL Ste ০০৪ ule 
তোমাদের মধ্যে যদি একশ’ ধৈর্যশীল মানুষ থাকে 


পারা ১০ ওয়া'লামু * ২০২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮ সূরা আল আনফাল 


তাহলে তারা দুশ'র ওপর বিজয়ী হবে, আবার যদি A DAW A 
থাকে তোমাদের এক হাজার ধৈর্যশীল ব্যক্তি, তাহলে ন ৬০০৪ 0195 wil PEE 


তারা আল্লাহ তায়ালার হুকুমে বিজয়ী হবে দু'হাজার 2৬ Ko AD ভ, ৭ 
লোকের ওপর; (জেনে রেখো,) আল্লাহ তায়ালা 4519৮ “lf 530 ১8017 ০৪11 


ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। ৪ ৪১৮০1 2 


৬৭. কোনো নবীর পক্ষেই এটা শোভা পায় না যে, . '*75+7+০ 5 
ও 4] 15 
তার কাছে বন্দীরা থাকবে, যতোক্ষণ পর্যন্ত সে যমীনে 4 রা ০9৭ ৬৬:3৩ 


(আল্লাহর দুশমনদের) রক্তপাত ঘটাবে; (আসলে) ১ এ 
তোমরা তো দুনিয়ার (সামান্য) স্বার্থটুকুই চাও, আর 0904) DYE ৩৯০৪ টস 


কুপা IN DA টা তা পাপা 


আল্লাহ তায়ালা চান (তোমাদের) আখেরাত; আল্লাহ *৪১৯%| ০৭ ট৭ 21985১৩০৯52 
তায়ালাই হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময় । রি 
৪.৪ Jy lS 


৬৮. যদি (এ ব্যাপারে) আল্লাহ তায়ালার কাছ থেকে NB Dna eee. 
পূর্বের কোনো (ফরমান) লেখা না থাকতো, তাহলে (৮০০০০০35548 ০০০০৪ ২9 
(বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা) যা 

কিছু নিয়েছো, তার জন্যে একটা বড়ো ধরনের আযাব © ০০82 le iS 
তোমাদের পাকড়াও করতো । 


৬৯. অতপর যা কিছু তোমরা গনীমত হিসেবে লাভ টড দত বু] 24715 রত 
করেছো, (নিসংকোচে) তোমরা তা খাও, (তা) হালাল BAPE উই 
ও পবিত্র, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো; Sh লারা এরা 

আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু । © ৮১১১3522091, 


৭০. হে নবী, তোমার হাতে যেসব বন্দী রয়েছে যে, * AZ "গু *ধ সনি 
তাদের তুমি বলো, আল্লাহ তায়ালা যদি জানতে পান ০০০৫০৪০০৪০0 লে 
যে, তোমাদের দিলে ভালো কিছু (গ্রহণের যোগ্যতা * £ ৯172 ৭% 

আছে), তাহলে তিনি তোমাদের (ঈমানের) এমন এক 95 ৪ PEE uls ১৪১০৭ 
কল্যাণ দান করবেন- তোমাদের কাছ থেকে (মুক্তিপণ * Bw AL AZ LAB AS 
হিসেবে) নেয়া হয়েছে যা তার চাইতে অনেক ভালো নল & ৮5192 পরই ১৮১ 
এবং তিনি তোমাদের (গুনাহসমূহ) মাফ করে দেবেন; BA DEAS DM ze ৯০০৪ hor 
আল্লাহ তায়ালা ক্ষমাশীল দয়াবান। © ০৯৯১১০৯১419 Al yi, 


৭১. আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকত BAY Az 
করতে চায় (তাহলে তুমি ভেবো না), এরা তে ৬০০৪ 1902 64500519545 ০13 
এর আগে আল্লাহ তায়ালার সাথেও বিশ্বাসঘাতকতা 2h a MAA wah 2A 
করেছে এবং অতপর (এর শাস্তি হিসেবে) তিনি ৪৮৮৯2০৮1519 ৬৪০ ০ 
তোমাদের হাতে বন্দি প্রেফতার করিয়েছেন; আল্লাহ 

তায়ালাই হচ্ছেন জ্ঞানবান, কুশলী । 


৭২. নিসন্দেহে যারা ঈমান এনেছে (এবং ঈমানের “১117 1 
জন্যে) হিজরত করেছে, নিজেদের টা ১১৮55 Slagle 


আল্লাহর পথে জেহাদ করেছে এবং বারা 95871 yar Bei 
(মোহাজেরদের) আশ্রয় দিয়েছে সাহায্য করেছে, 75 Ee এর 
তারা সবাই পরস্পরের বন্ধু; (অপরদিকে) যারা ঈমান "৬৯% sdf ei Sly 
এনেছে অথচ এখনো হিজরত করেনি, যতোক্ষণ *৫* ০7৮4৮ ০০৪ 442০! ০৭ 

পর্যন্ত তারা হিজরত না করবে ততোক্ষণ পর্যন্ত Lh bys a 


তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের ওপর নেই, fs 08 - রি রঃ A ১ 


পারা ১০ ওয়া*লামু *% ২০৩ সালা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


(তবে কখনো) যদি তারা (একান্ত) দ্বীনের খাতিরে + 2 ৫-4 A BNP Ahm 
তোমাদের কাছে কোনো সাহায্য চায়, তাহলে তাদের ০০ AMS S37 fo 


সাহায্য করা তোমাদের কর্তব্য, (তবে তা) যেন , গা AAW A Boho A DAA ্ 
এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে Sis isd ois [bY ya 


তোমাদের চুক্তি রয়েছে; (বস্তুত) তোমরা যা কিছু - 37502 
করো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখেন। ৪৮? ০১9০3 WS 


৭৩. যারা কুফরী করেছে তারা একে অপরের হিরা যাহারা নর 
বন্ধু, তোমরা যদি (একে অপরকে সাহায্য করার) ০০ গা 1956 ০৪919 


সে কাজটি না করো, তাহলে আল্লাহর যমীনে রা বলো রায়ান? 
ফেতনা-ফাসাদ ও বড়ো ধরনের বিপর্যয় (সৃষ্টি) DNS LS Si ae 


হবে। বিল 


1 


৭8. যারা ঈমান এনেছে, (ঈমানের জন্যেই) হিজরত ্ 

করেছে, আল্লাহর পথে জেহাদ করেছে এবং যারা 35423 7+ তি 
(মোহাজেরদের) আশ্রয় দিয়েছে এবং (তাদের) ডি |5 20897113 1০7 
০১ গার 

মোমেন; এদের জন্যে (আল্লাহ তায়ালার) ক্ষমা ও ৪১৯০-৮৪-৮৯ ০১58112242৮ 
উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। 


৪ 2১০ 3১১9 


৭৫. যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং 1৮1৫৫ 24 যা oA 
তোমাদের সাথে জেহাদ করেছে, তারাও তোমাদের 19১155১ 15215251809 


অন্তৰ্ভুক্ত; যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে 51075721751 
আবদ্ধ, আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের ৮০০5 ast BEATTY 


বেশী হকদার, নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব ব্যাপারে (১৪ ০৪৯15) 

’ ৯:4১ i COON si 

সম্যক ঘযাবেকহাল। 4 
৫৪ 0০3 0 1,০০5 


হট জাফে তেরা ৮১ A EE 
(সন্ধি) চুক্তি সম্পাদন করেছিলে, আল্লাহ তায়ালা ও Cid WONG BLS 
তার রসূলের পক্ষ থেকে তোমাদের (আজ তা থেকে) ১০1 cu AG Kt 
অব্যাহতি (দেয়া হলো) । ৫ Gx yell ০৫-০১০০০ 


২. অতপর (হে মোশরেকরা), তোমরা (আরো) চার 
মাস পর্যন্ত (এ পবিত্র) ভূখণ্ডে চলাফেরা করে নাও TALIS yet 


AP Phe ADD 7০৯ ডে 


এবং জেনে রেখো, তোমরা কখনো আল্লাহ তায়ালা ক 22 dl ১৯৩৫ ৮০১1 | ৭৮০1 
অক্ষম করে দিতে পারবে না, আল্লাহ তায়ালা অবশ্যই বু রা ৮৮45 


কাফেরদের অপমানিত করবেন । © Gh ৪১৯ এ 


পারা ১০ ওয়া*লামু * ২০৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


৩. মহান হজ্জের (এ) দিনে দুনিয়ার মানুষের প্রতি নিলা ডন 
আল্লাহ তায়ালা ও তার রসূলের ঘোষণা (এই ৩4411538954 ০৪ এগ 


যে), আল্লাহ তায়ালা অবশ্যই মোশরেকদের (সাথে 4 নে টি 
ত চুক্তির বাধ্যবাধকতা) থেকে ছি soy ATEN 


(মুক্ত) তার রসূলও; (হে মোশরেকরা,) যদি তোমরা ৮৮১ 15542 uss J 
(এখনো) তাওবা করো তাহলে তা হবে তোমাদের ০৫ নহি ie তি ও রে 
জন্যে কল্যাণকর; আর যদি তোমরা মুখ ফিরিয়ে LG LAO cl i 305 
নাও তাহলে জেনে রাখো, তোমরা কখনো আল্লাহ _॥ 5 25:57 ০ 
তায়ালাকে অক্ষম করে দিতে পারবে না; (হে নবী,) OI 9852,41 ১৯০৫ ৮০ 
যারা কুফরী করেছে তাদের তুমি কঠোর আযাবের 

বাদ দাও, 6 এ] 51 6519582 


৪. তবে মোশরেকদের মাঝে সেসব লোকের কথা -*_ ৯৮1 ০5 দু ২৩ . 
আলাদা, যাদের সাথে তোমরা চুক্তি করেছো, অতপর ০৮৪১৪] ০2৮৪০০০০৪৩৭ 
তারা (সে চুক্তি রক্ষায়) এতোটুকুও ত্রুটি করেনি- না EE" 25 ০ ও 
তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য Sst ৮19 ০৫৪ পু 
করেছে, তাদের চুক্তি তাদের (নিদৃষ্ট) মেয়াদ (শেষ ASE dss 92122 
হওয়া) পৰ্যন্ত তোমরা মেনে চলবে; অবশ্যই আল্লাহ LA UIA 

তায়ালা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন । © © wii শি 2 ৩1০০০ 


৫. অতপর যখন (এ) নিষিদ্ধ চার মাস অতিবাহিত ॥ 1251 ?8229। ০2 $1 217 £ 
হয়ে যাবে, তখন মোশরেকদের তোমরা যেখানে 19129151941 785৬1 €121190 


পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দ ADA তিতা ADA AS ০০৩ তা পা 
করবে, তাদের অবরোধ করবে এবং তাদের (ধরার) AIOE A FOR IED ৩৪ =)" স্পা 


Do ADS ALIA ৩৯-9৯-০79১ 


জন্যে তোমরা প্রতিটি ঘাটিতে বসে থাকবে, তবে £৮০ ga 
এরপরও তারা যদি তাওবা করে (দ্বীনের পথে ফিরে ১০১" ০০ hols 375 


আসে) এবং নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, {$$ |199198911119591950 0৫ 
তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও; অবশ্যই রঃ 25১০1792৩ 
আল্লাহ তায়ালা ক্ষমাশীল, বড়ো দয়াময় । ০৯১১০ Uf এ ৮০৮৭ 197৯5 


৬. মোশরেকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি 2৮1৮ ₹* স্যার 
তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি ))1৯--৭ ০০৯১৪ we ul ul 
আশ্রয় দেবে, যাতে করে (তোমার আশ্রয়ে থেকে) 24,8452 4-417 তত এত ৩৯ rz 
সে আল্লাহ তায়ালার বাণী শুনতে পায়, অতপর তুমি Hl Ho = CG 0 
তাকে তার নিরাপদ জায়গায় পৌছে দেবে; (এটা) এ 6 ৮ ৯০৫০৩, ৮৮ ADD 

জন্যেই যে, এরা (আসলেই) এমন এক সম্প্রদায়ের ০৪৮০4): [০6 SUS 44212 
লোক যারা (সত্যের) কিছুই জানে না। 


৭. আল্লাহ তায়ালা ও তার রসূলের সাথে 4*_ ৪*₹ ৮৯০ ৯০11 এ 
মোশরেকদের (এ) চুক্তি কিভাবে (বহাল) থাকবে? 8 


তবে যাদের সাথে মাসজিদুল হারামের পাশে বেসে) * প্ব৭৫ই 2152 2& 
তোমরা চুক্তি সম্পাদন করেছিলে (তাদের A apy: J") 62594 f 


আলাদা), যতোক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে [Efe Tush 35 
(সম্পাদিত এ) চুক্তির ওপর বহাল থাকবে, ত ণ ঢা পু ADA AA পা AD a 
পর্যন্ত তোমরাও তাদের সাথে (সম্পাদিত চুক্তিতে) ৫৫21 OI IG LT 
বহাল থেকো; অবশ্যই আল্লাহ তায়ালা তাকওয়া ০৯৪০৭ 
অবলম্বনকারীদের ভালোবাসেন । © ৬৪০৮] 


পারা ১০ ওয়া*লামু * ২০৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮০১১৩ 


৮. কিভাবে (তোমরা তাদের বিশ্বাস করবে?) এরা যদি 1727 ও * 21710০71৫52 
কখনো তোমাদের ওপর জয়লাভ করে, তাহলে তারা 19১১ 2 Y Al 90h 515০ 


(যেমনি) আত্মীয়তার তোয়াক্কা করবে না, (তেমনি) ESE ১৫০ 2581 es 
চুক্তির মর্যাদাও তারা দেবে না; তারা শুধু) মুখ V০ ০ 

দিয়েই তোমাদের খুশী রাখার চেষ্টা করে, কিন্তু তাদের ৯১৪4০9৮৯১96 (5099৮851550 
অন্তরগুলো সেসব কথা মেনে নেয় না, (মূলত) এদের CAG 
অধিকাংশ ব্যক্তিই হচ্ছে ফাসেক, ole as 


৯. এরা আল্লাহ তায়ালার আয়াতসমূহকে সামান্য */॥ এ-€ 14 
মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং (মানুষকে) ৬ 19০১ ১৬ ০ 41৭ al 19521 
ই ত্য 


১০. ঈমানদার লোকের ব্যাপারে এরা (যেমন) কু আ, ৮ ২ A, cA DIAN 
আত্মীয়তার ধার ধারে না, (তেমনি) কোনো "১১১১+ ৬০১) 


অংগীকারের মর্যাদাও এরা রক্ষা করে না; A ০৮৯৭। এ 
এরা হচ্ছে সীমালংঘনকারী। bl © wg -৪ 45129 


১১. যদি তারা তাওবা করে, নামায প্রতিষ্ঠা করে, (12851511115 [6715 
যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই 1598 1197 IE 15 ol 

দ্বীনী ভাই; আমি সেসব মানুষের কাছে আমার +5 $317 US 
আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি, যারা (সত্য-মিথ্যা) * বিটি তি সু রে 


বুঝতে পারে। ০১৮৯581৩158 


১২. তারা যদি তাদের প্রতিশ্রুতি দেয়ার পরও তাদের Be NACA 2A 


চুক্তি ভংগ করে তার দাদ নি ৮2১৯ 93৩50015830 


করে, তাহলে তোমরা কাফের সরদারদের বিরুদ্ধে 3 
যুদ্ধ (ঘোষণা) করো, কেননা তাদের জন্যে (তখন) পা 1575 ৮৪১ ও তিক 


আর কোনো চুক্তিই (বহাল) নেই, আশা করা যায় 51515100718 ০581, xl 


তারা (এসব কাজ থেকে) বিরত থাকবে । 


~ 
ADB GAD cA র্প 


পর ADNAN 


ও ০) 9৩১০৩ 


১৩. তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ (+৫-+ 8241/1251 " 

করবে না, যারা (বোর বার) নিজেদের অংগীকার ভংগ 192০5০115১5 OES YT 
করেছে! যারা রসূলকে (তার দেশ থেকে) বের করার f তি 10: ২0১ 
সংকল্প করেছে এবং তারাই প্রথম (তোমাদের ওপর ০৮১৮ ‘3037 টি 
হামলা) শুরু করেছে; তোমরা কি তাদের ভয় করে৷? of Saf Ul Si 
অথচ যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের LA AB AAD A DAS A 
উচিত আল্লাহ তায়ালাকেই বেশী ভয় করা । © ০০০০৪৭৮০০০1 ৮92০৯ 


১৪. তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ * Az Dh ০ ০৪৮০৯ ০৯০ 

তায়ালা তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন, ০28980 Yd ৮৮900 
তিনি তাদের অপমানিত করবেন, তাদের ওপর (বিজয় CALLA AGL A BABA A Ao 
দিয়ে) তিনি তোমাদের সাহায্য করবেন এবং তিনি 9222 


মোমেন সম্প্রদায়ের অন্তরগুলোকেও নিরাময় করে ® ০)" [9230 


১৫. তিনি (এর দ্বারা) তাদের দিলের ক্ষোভ বিদূরিত এ REE ME Ee এরি ভর 
করে দেবেন; আল্লাহ তায়ালা যাকে চাইবেন তার 2 I=" টিটি ০১৩৭9 


পারা ১০ ওয়া*লামু ক ২০৬ www.alquranacademylondon.org 


1121০ ৩২০১।)২৪১৩, 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 


আনান হবেন; আল্লাহ তায়ালা সুবিজ্ঞ বন নি ত্র 
রত জে 2 I CB LSTA 
১৮৮৯ ls ৩৯২০৪ 19৩৯৯ nd 
০০321272851 
টা 0585 © ০1০0 (০১ ১০৮৯4019525 


১৭. মোশরেকদের জন্যে এটা মানায় না যে, তারা 1৮ নি 
’ ; ISL 
আল্লাহ তায়ালার মাসজিদ আবাদ করবে, তারা তো 5 ly of syle 


নিজেরাই নিজেদের ওপর কুফরীর সাক্ষ্য দিচ্ছে; মূলত ৮ ১১15 ০০৪৮০ bal) 
এরা হচ্ছে সেসব লোক, যাদের যাবতীয় কর্মকান্ড ০০9১1 
বরবাদ হয়ে গেছে এবং চিরকাল এরা দোযখের 32082 চাপে cb Sf 
আগুনেই কাটাবে। LAD I ASD 

৪ uss 
১৮. আল্লাহ তায়ালার (ঘর) মাসজিদ তো আবাদ 41 0 ৯ ee rl 
করবে তারা, যারা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর 


ডর পু 


ঈমান আনে, নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় Els pV [৯] 


করে, আর আল্লাহ তায়ালা ছাড়া যারা কাউকে ভয় St RAGES 
করে না। আশা করা যায় এরা হেদায়াতপ্রাপ্ত মানুষের 1০১৯৪৮58521 
ভুক্ত হবে। ADA PDD 


© 05921 33 of Af 


১৯. তোমরা কি হাজীদের পানি পান করানো ও কাবা - RDNA 
ঘর আবাদ করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের ১৯1 8559 CADE 


মনে করো- যে ব্যক্তি আল্লাহ তায়ালার ওপর ঈমান _, ts 
Tn lee [54 
তলা জেদ করেছে, এলা বনে আহত 52 035) 4 ge B55 
কাছে সমান নয়; আল্লাহ তায়ালা কখনো যালেমদের 

সঠিক পথ দেখান না, উ zl FE ues Y 215.41 
২০. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে, হি 

(তার জন্যেই) হিজরত করেছে এবং আল্লাহ তায়ালার ঞ 193৯৯ 195 5 12 ০297 


Pah A 


পথে তাদের জান-মাল দিয়ে জেহাদ করেছে, তাদের | ely 0 8 Jess 
মর্যাদা আল্লাহ তায়ালার কাছে সবার চাইতে বড়ো » চা লা 


এবং এ ধরনের লোকেরাই সফলকাম হবে। 2 19941 0525) 


09250 


২১. তাদের রব তাদের জন্যে নিজের পক্ষ থেকে wf 24 A DBL ৭:০০ এপ 
দয়া, সন্তুষ্টি ও এমন এক (সুরম্য) জান্নাতের সুসংবাদ 2129 IVE A) A YES 


sn en Cs ADD চি 


দিচ্ছেন, যেখানে তাদের জন্যে চিরস্থায়ী নেয়ামতের © ako পে) ৬১০৬৭ 29 | 
সামগ্ৰীসমূহ মজুদ রয়েছে, তর 


পারা ১০ ওয়া*লামু ২০৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 
২২. সেখানে তারা চিরদিন থাকবে, অবশ্যই আল্লাহ =* হা 
তায়ালার কাছে (মোমেনদের জন্যে) মহাপুরঙ্কার ১ 
(সংরক্ষিত) রয়েছে। 


~ 
গত 207 oA 
£ ০১০ 


:5 21 uf Gf 19১ ০2845 


২৩. হে ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা চির x 
ও ভাইয়েরা কখনো ঈমানের ওপর কুফরীকে ৮৮৪৪ 91653541751 539 26 


পরি তে, 


(প্রাধান্য দিতে) বেশী ভালোবাসে, তাহলে তোমরা ৮০১০০ রি রী 
এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না; 9০015551917 BEE 
তোমাদের মধ্যে যারা এদের বন্ধু হিসেবে গ্রহণ করে, =; ০ ৮০ 1997 lal GE 
তারা (সুস্পষ্ট) যালেম। চা 


ও Lge 15 


২৪. (হে নবী) তুমি বলো, যদি তোমাদের পিতা, * ৮৮৮ 
তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের 29০72552845 


পরিবার পরিজন, তোমাদের বংশ-গোত্র এবং * হা 0 4 212 
তোমাদের ধন-সম্পদ যা তোমরা অর্জন করেছো এবং + এ ১০১-০৯12১9 5০9 


ব্যবসা-বাণিজ্য- যা লোকসান হয়ে যাবে বলে তোমরা 3১১৫5595১39, ১0129 
ভয় করো, তোমাদের বাড়ীঘরসমূহ, যা তোমরা ॥ UA 2 
পছন্দ করো- যদি (এগুলো) তোমাদের কাছে আল্লাহ 1 ০5১১৮০৪৩০০৪ 
তায়ালা, তার রসুল ও তার পথে জেহাদ করার চাইতে 1: পপ ০পপ ০ ৮এ* ০০৭ 
বেশী প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ তায়ালার ২১৪51352541 At 


ত রতি ০4৮ a ADU 
(পক্ষ থেকে তার আযাবের) ঘোষণা আসা পযন্ত রী uy At 43 f 
অপেক্ষা করো, (জেনে রেখো) আল্লাহ তায়ালা কখনো £ 2722 ০9 ৭০5৯০ 17223৭5 


শা 


পাপী সম্প্রদায়কে হেদায়াত করেন না। © LID 5১৬ ৰ 


২৫. আল্লাহ তায়ালা তো বহু জায়গায়ই তোমাদের , SET 
সাহায্য করেছেন, (বিশেষ করে) হোনায়নের দিনে, 2 7 RAL 1 


(সেদিন) যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের ৯) ১:০০ ৮০০৯৩1১1০৮৯ 
উৎফুল্ল করে দিয়েছিলো, অথচ সংখ্যার (এ) বিপুলতা “ ৬৯০১১ রিল Le Li RAY 
তোমাদের (তখন) কোনোই কাজে আসেনি, যমীন ৮3 ৬১১১ | + wil bh LEE 
তার বিশালতা সত্ত্বেও (সেদিন) তোমাদের ওপর c AD ADAG Dp Aco 

ংকুচিত হয়ে সয়ে হলে; অতপর তোমরা ময়দান 6 ye nl 4) 
ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে । 


২৬. অতপর আল্লাহ তায়ালা তীর রসূল ও মোমেনদের 2 2 পা Lez ০০৮৯৫ আ 
ওপর তার প্রশান্তি নাযিল করলেন, (ময়দানে) তিনি 5 925 2529 এট ০ 
এমন এক লশকর (বাহিনী) পাঠালেন, যাদের তোমরা [2 চি নিন EE | 
দেখতে পাওনি এবং (তাদের দিয়ে) তিনি কাফেরদের 6971১ 1১9০৮ GF 
শাস্তি দিলেন, যারা (আল্লাহকে) অস্বীকার করেছে, so 1১2, 19১52 ০411 5959 
এই হচ্ছে তাদের (যথাযথ) পাওনা । 

ও xl 


২৭. এর পরও আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে “* 1355 চিনির তক 
তাওবা করার তাওফীক দেন, আল্লাহ তায়ালা ৩০৯ এ ৩ 9১ 


SA তে 5৮. od - ০টি 


ক্ষমাশীল, পরম দয়ালু। ৪-৮৯৯১১9৯১ alge 50. 
পারা ১০ ওয়া*লামু * ২০৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
২৮. হে ঈমানদাররা! মোশরেকরা হচ্ছে চিন্তা ও ০*১০ ৮7 ০3, ৮1 ০৯ ডর রী 
আদর্শের দিক থেকে) নাপাক, অতএব (এ নাপাকী ০9-১৯৮।| ww gt ET 5 
নিয়ে) তারা যেন এ বছরের পর আর কখনো 4480) 725৮1 ০৭৫৩ তি 
পবিত্র মাসজিদের কাছে না আসে, (তাদের না টা 
আসার কারণে) তোমরা যদি (আশু) দারিদ্রের 5 ile is 8)12 51৫০? ৩ 15 
আশংকা করো তাহলে (জেনে রেখো), অচিরেই I রি ্ টিটি 
আল্লাহ তায়ালা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের 9101, UTC a 
অভাবমুক্ত করে দেবেন; অবশ্যই আল্লাহ তায়ালা 


সর্বজ্ঞ ও কুশলী । 


Ed নি পাপ Eh ADA 


২৯. যাদের ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছে তাদের ১ 20, 702 244.1415 
মধ্যে যারা আল্লাহ তায়ালার ওপর ঈমান আনে না, 49413 ০4:48 ৬৭৩-11550 
পরকালের ওপর ঈমান আনে না, আল্লাহ তায়ালা 6217 0242235৬1০7], 
ও তার রসূল ঘা কিছু হারাম করেছেন তাকে হারাম (25 03৯৭ 152481 2৪০ 2 
(বলে স্বীকার) করে না, (সর্বোপরি) যারা সত্য দ্বীনকে | ০৭১০ 794 )9 481 
(নিজেদের) জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, এ ঠন ++ 


৯০ /৯১০০ ০১৫৮৮ ১৭ 


তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে রি 19591 ০১৭1 ০ 
পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় (আনুগত্যের কর LAD 1 ALD UD AAA 
হিসেবে) জিযিয়া দিতে শুরু করে। © ০১১০-৮৯৪ ১৭ er BF 


৩০. ইহুদীরা বলে ওযায়র আল্লাহর পুত্র, (আবার) 1137 4 0192024041. 113 
খৃষ্থানরা' বলে মাসীহ আল্লাহর পুরু; (জোসলে) এ & ০8 oe 


সবই হচ্ছে তাদের মুখের কথা, তাদের আগে যারা 13540 ০৪ ৮৮০০1 | 


Ed 


কুফরী করেছে, (এসব কথার মাধ্যমে) এরা তাদেরই ০ _. ০852 
অনুকরণ করছে মাত্র; আল্লাহ তায়ালা এদের ধ্বংস JH 058158 ০০৪০1989৮৪1 


করুন, (তাকিয়ে দেখো) এদের কিভাবে (আজ দ্বারে ৮2 ০০৫০৭ EEE 
দ্বারে) ঠোকর খাওয়ানো হচ্ছে! Al. ৬০1958০০281 


A Sr 


© ৩১১৪৫ cf 


৩১. এ লোকেরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে তাদের +44 41/24 ০০/4 

ধৰ্মীয় পণ্ডিত, তাদের পীর-দরবেশদের মাবুদ বানিয়ে GU ils 1১358 
নিয়েছে এবং মোবুদ বানিয়ে রেখেছে) মারইয়াম রি তপন ৯ পন পদ ABM 
পুত্র মাসীহকেও, অথচ এক ইলাহ ছাড়া এদের অন্য 9:৭5" al ৮০51 5১১০০ 


A ০০৯৮ 


কারোই বন্দেগী করতে আদেশ দেয়া হয়নি, তিনি Ye 1৫১19 wt 11532518119 
ছাড়া আর কোনো মাবুদ নেই; তারা যাদের তার সাথে 2 KiB CRG DEEL টি 
শরীক করে, তিনি এসব থেকে অনেক পবিত্র । © Uy be ESP Y 


৩২. এরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর [৯০৯৪ 2 
(দ্বীনের) নুর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ BES laf ০1908) 
তায়ালা তার এ নুরকে পূর্ণ করা ছাড়া অন্য £ 12 ৪) of Vt aut SU 
কিছুই চান না, যদিও কাফেরদের কাছে এটা খুবই 2 207 রি চা রর 


অগ্রীতিকর মনে হয়। ৪ 02x51 


Lr পাশা ৮৯ প্রা 


৩৩. তিনিই মহান আল্লাহ, যিনি (তোমাদের কাছে) 
সুস্পষ্ট হেদায়াত ও সঠিক জীবনবিধান সহকারে তার 5৫2965৩80215-) Efe 


পারা ১০ ওয়া'লামু + ২০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


রসূলকে পাঠিয়েছেন, যেন তিনি এ (বিধান)-কে গত ১০1 ৬০) 

(দুনিয়ার) সব কয়টি বিধানের ওপর বিজয়ী করে 5১ 915,412 98311 8৫8০] 0৭1 
দিতে পারেন, মোশরেকরা (এ বিজয়কে) যতে হ ৯০ Ao 
খারাপই মনে করুক না কেন! © ০9-১৯।| 


৩৪. হে ঈমানদার লোকেরা, অবশ্যই (আহলে + “1৮৯০ 17271741 রে 
কিতাবদের মাবে) এমন বহু পড়িত ও ফকির-দরবেশ ৮21১ ০119 ৩৪০ lea 
আছে, যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ০19 99০৮1 EE 
ভোগ করে, এরা (আল্লাহর বান্দাদের) আল্লাহর পথ ৪০." 

থেকে ফিরিয়ে রাখে; (এদের মাঝে) যারা সোনা-রূপা ০০৩০০১১০৮৮৬ ৩০] 
পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে £ ZARB ক লাল 

না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ বাদ ২৯৩০ ০৯৮১ ০৪৩12, 


দাও । ১410 ১০8155382: Ar SY Leal 


£৯ ০9 ৮৮ ৬৪ পাপা 


© এ] ০০16০০১১845 


৩৫. যেদিন (পুঞ্জীভূত) সোনা-রূপা জাহান্নামের TA DAS 
আগুনে উত্তপ্ত করা হবে, অতপর তা দিয়ে (যারা +34 Ge = [5 
এগুলো জমা করে রেখেছিলো) তাদের কপালে, /১:-০-০ ০০৮ ADD 1 SA Bz 
তাদের পার্শ্বে ও তাদের র পিঠে চিহ্ন (এঁকে) দেয়া 333১ bs os 5S 


£৯১ ০9০ পি 5টি পা 


হবে (এবং তাদের বলা হবে), এ হচ্ছে তোমাদের 
সে সম্পদ যা তোমরা নিজেদের জন্যে জমা করে AY ০8৮ |$,-৮5)9582 


ADA Dr 


রেখেছিলে, অতএব যা কিছু সেদিন তোমরা জমা গু 095০5 ৮-4০1515893 


করেছিলে (আজ) তার স্বাদ গ্রহণ করো । 


৩৬. আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই 71 bt ৯০125. ৪ 
আল্লাহ তায়ালার বিধানে মাসের সংখ্যা বারোটি, ১ ডি ০524 RS 
(এটা) রয়েছে আল্লাহ তায়ালার কিতাবে, এ ৩৯9 1 idl 5) 
(বারোটি)-র মধ্যে চারটি হচ্ছে (যুদ্ধ-বিগ্রহের 7 ge ৩০ মারের? A 
জন্যে) নিষিদ্ধ মাস; এটা (আল্লাহর প্রণীত) নির্ভুল al SWS Bf NN 
ব্যবস্থা, অতএব তার ভেতরে (হানাহানি করে) * ১০ পম ত * ১৪৫৭ 

তোমরা নিজেদের ওপর যুলুম করো না, তোমরা রি gad 13-1 ১52 es 


এক সাথে মিলিত হয়ে মোশরেকদের সাথে যুদ্ধ (2 52" ৮ 2] 182 

করবে, যেমনিভাবে তারাও এক সাথে তোমাদের / 2. 7, ্ 1s 24 4 
বিরুদ্ধে লড়াই করে; জেনে রেখো, যারা তাকওয়া 2 ut LOE 
অবলম্বন করে, আল্লাহ তায়ালা অবশ্যই তাদের ৮ 0০০৯ or 


সাথে রয়েছেন। ও ৬৯৯০০]| ৮ 


৩৭. নিষিদ্ধ মাসকে হীন স্বার্থে মুলতবি করা কিংবা ধু 

তা আগ পাছ করা তো কুফরীর মাত্রা বৃদ্ধি (করার ০৫০৯] ১2) ৩০2 

শামিল), এর ফলে কাফেরদের গোমরাহীতে নিমজ্জিত * _ BRB ae 

করে দেয়া হয়, এ লোকেরা এক বছর কোনো মাসকে Lele 2595 19১৯ ade 

(প্রয়োজনে) হালাল করে নেয়, আবার (পরবর্তী) বছরে 5 MSS 

কোনো মাসকে তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে 8০519 toate as রি 

আল্লাহ তায়ালা যে মাসগুলো হারাম করেছেন তার রঃ 5৮ - 
ংখ্যাও পূরণ হয়ে যায়, আবার আল্লাহ তায়ালা যা হারাম 4 2 1: 5 fe 

করেছেন তাও (মাঝে 'মাবে) হালাল করে নেয়া যায়; * ১ 1১1 LE am 

পারা ১০ ওয়া'লামু % ২১০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


(বস্তুত) তাদের অন্যায় কাজগুলোকে (এভাবেই) LAZIRD Ass cus 
তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে; আর ৮ cond eer lo 
আল্লাহ তায়ালা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক 1A ALD 
পথের দিশা দেন না। 6 ০৪১৪০ 0981 


৩৮. হে ঈমানদাররা, এ কি হলো তোমাদের! যখন রি 
তোমাদের আল্লাহ তায়ালার পথে (কোনো অভিযানে) 0০91 সা ঢা9এ ০29] 


বের হতে বলা হয়, তখন তোমরা যমীন আকড়ে “21218 
ধরো; তোমরা কি আখেরাতের (স্থায়ী কল্যাণের) 45 | 4 ০৯৮2 &1958)| 22 


তুলনায় (এ) দুনিয়ার (অস্থায়ী) জীবনকে নিয়েই বেশী 12৫ 22 
সন্তুষ্ট? (অথচ) পরকালে (হিসাবের মানদন্ডে) দুনিয়ার ১11৮০ 22 oid 


মালসামানা নিতান্তই কম৷ DONE ITs 
5:06315531 ও 


৩৯. তোমরা যদি (তার পথে) বের না হও, তাহলে » 7271 ৯০২৪ 
(এ জন্যে) তিনি তোমাদের কঠিন শান্তি দেবেন od ডি 12১৮ ২1 


এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা তিনি বদল ১০-৯3 ১ Losi Jom 
করে দেবেন, তোমরা তার কোনোই অনিষ্ট সাধন 2 ক রা cA রর 
করতে পারবে না, আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ও) ১495 ৪65৪ 05 Gb alge nt 
ক্ষমতাবান । 


৪০. (হে মোমেনরা,) তোমরা যদি তাকে সাহায্য 2৮৯2) 2৯2/১2০ 
না করো তাহলে তোল্লাহ তায়ালাই তাকে সাহা্য «৯১৯1১ 1 4015১ ০৪৪০১ yt 
করবেন) আল্লাহ তায়ালা তাকে সাহায্য করেছিলেন ৰ 

যখন কাফেররা তাকে তার ভিটে-বাড়ি থেকে বের ৮ 31৬ ০23 1552 cn 
করে দিয়েছিলো- (বিশেষ করে) যখন সে ছিলো মাত্র 21 *:4% 4১৯0০] 187) )21 
দু'জনের মধ্যে একজন, (তাও আবার) তারা দু'জন EO bs Ee রে রি 
ছিলো (অন্ধকার এক) গুহার মধ্যে, সে (নবী) যখন “ale Es 2 Us wh 
তার সাথীকে বলছিলো, কোনো দুশ্চিন্তা করো না, টিতে AOA টা 
আল্লাহ তায়ালা আমাদের সাথেই আছেন, অতপর HS 5 0555 393 59 
আল্লাহ তায়ালা তার ওপর তার প্রশান্তি নাযিল কেরে ॥ 2৮) ৮ লিট 
তাকে সাহায্য) করলেন এবং এমন বাহিনী দ্বারা 491 2৮129 না 12১৯০ ০৪০] 
তাকে শক্তি যোগালেন যাদের তোমরা দেখতে পাওনি রে তি 

এবং যারা (আল্লাহ তায়ালাকে) অমান্য করেছে, © ৮৮৯5 5892 Ms. Cl Cs 
তিনি তাদের (যাবতীয়) বক্তব্য নীচু করে দিলেন, 

(পরিশেষে) আল্লাহ তায়ালার কথাই ওপরে (থাকে); 

আল্লাহ তায়ালা পরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় । 


৪১. তোমরা অভিযানে বের হয়ে পড়ো- কম হোক চৰ EEE 
alae Y রী [51958 


আল্লাহ তায়ালার পথে নিজেদের জান দিয়ে মাল ১4/ (++ ৯, 2 »8৮০]190 


পা 


দিয়ে; এটাই তে র জন্যে উত্তম, (কতো ভালো ০ A DUSGAL AD 
হতো) যদি তোমরা বুঝতে পারতে! © 09৯6 2:৫০ 01 ০4 ১৮৫০১ 


০০৮৯ প্রা 


পা ক পা পা পা 


৪২. (হে নবী, এতে) যদি আশু কোনো লাভ ।* টা 
থাকতো, হতো যদি (তাদের এ) সফর সহজ সুগম, Ie IL 04381555012 51 


পারা ১০ ওয়া*লামু ২১১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

তাহলে তারা অবশ্যই (এ অভিযানে) তোমার অনুসরণ 
করতো, কিন্তু তাদের জন্যে এ (যাত্রাপথ) অনেক 
দীর্ঘ (ও দুর্গম) ঠেকেছে; তারা অচিরেই আল্লাহর 
নামে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম 
তাহলে অবশ্যই তোমার সাথে (অভিযানে) বের 
হতাম, (মিথ্যা অজুহাত পেশ করে) তারা নিজেরাই 
নিজেদের ধ্বংস করছে, আল্লাহ তায়ালা জানেন, এরা 
আসলেই মিথ্যাবাদী । 


৯ সুরা আত্‌ তাওবা 


ক ele রে এ y 


জর কি গদি পা লিপি Accs 


০০ পঠিত ৮০০ ৩ 2225 LSE পাশা 


যম 2019 চি 


ADL 1৮৮০5 


© RID at : 


৪৩. (হে নবী,) আল্লাহ তায়ালা তোমাকে মাফ 
করুন, (ঈমানের দাবীতে) কারা সত্যবাদী আর ৮৮ 
কারা মিথ্যাবাদী- এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট 
হওয়ার আগে তুমি কেন তাদের (যুদ্ধে যাওয়া থেকে) 
অব্যাহতি দিলে? 


etl গা 


পা প্র নি পারা £১০9 পা পা রা পাপা 


চন 
৪ ০০ 


88. যারা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর ঈমান 
এনেছে, তারা নিজেদের মাল ও জীবন দিয়ে (আল্লাহ্‌র £ 


পথে) জেহাদে অবতীর্ণ না হওয়ার জন্যে তোমার কাছ * 


থেকে অব্যাহতি চাইতে আসবে না; আল্লাহ তায়ালা 
(অবশ্যই) সেসব লোককে জানেন যারা তাকওয়া 
অবলম্বন করে । 


w তা ৯০০ ১০৮৯ 


Ml 0928৭ or 
5112915১8০1 fir 


cA GPA (SA তা ০০৫৩ ০০০১ পা 


© usd 54019 ifs 


৩1532 Y খু 


৪৫. (যুদ্ধে না যাওয়ার জন্য) তোমার কাছে অব্যাহতি 
চাইতে তো আসবে তারা, যারা আল্লাহ তায়ালা 
ও পরকালের ওপর ঈমান রাখে না, তাদের মন 
সংশয়যুক্ত, আর তারা নিজেরাও সংশয়ে দোদুল্যমান 
থাকে। 


০১৪৭ ০৪৩] ৫১8 


৮৪৪9 ০0)192১5১1 [52124 


LADULLLA Az As MBs 


© ৬9১১১৭৭৮৪১৭) Bore 


৪৬. যদি এরা (তোমার সাথে) বের হতেই চাইতো, 
তাহলে তারা সে জন্যে প্রস্তুতি নিতো, কিন্তু ওদের 
(এ) যাত্রাটা আল্লাহ তায়ালার মনোপূত হয়নি; তাই 
তিনি তাদের (এ থেকে) বিরত রাখলেন, (তাদের 
যেন) বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে 
তোমরাও তাদের সাথে বসে থাকো । 


SE UBS 69221152105 


ADU Nog NE 


৪6৮29 ০৪৫ $22-)1201 ৪১০ ০০9 
© I 65196210552 


ঠা 


৪৭. ওরা তোমাদের মাঝে বের হলে তা তোমাদের 
মধ্যে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিতো এবং তোমাদের 
সমাজে নানা রকম _ অশান্তি সৃষ্টির দন 
(এদিক-সেদিক) ছুটাছুটি করতো, (তা ছাড়া) 
তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে 
শোনার মতো (গুপ্তচর কিংবা দুর্বল ঈমানের) লোক 
আছে, আল্লাহ তায়ালা (এসব) যালেমদের অবস্থা 
সম্পর্কে সম্যক অবগত রয়েছেন । 


40531725215 0-০255195555 


০8511০25985 ৮20151559 9 


(GA cH ৩9০9 si cADUL A DA পা 


a us ঠন) 
© ost 


৪৮. এরা এর আগেও (তোমাদের মাঝে) বিশৃংখলা 
সৃষ্টি করতে চেয়েছিলো এবং তোমার পরিকল্পনাগুলো 
পালটে দেয়ার চক্রান্ত করেছিলো, শেষ পর্যন্ত ন্যায় 


(ও ইনসাফ তাদের কাছে) এসে হাযির হলো এবং 


আল্লাহ তায়ালার ফয়সালাই (চূড়ান্তভাবে) বিজয়ী 
হলো, যদিও তারা (এ বিজয়কে) পছন্দ করে না! 


পারা ১০ ওয়াস্লামু 


২১২ 


151506০5251 19251 ১৪1 


DA পাপা পা পা ০১৪৪০ 


Pf BS GUE AIFS 


1 ABS YW 


© 0% 54 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


৪৯. তাদের ভেতর এমন কিছু মানুষও আছে, যারা * ৬2৫২4 4 * 4% 445 এ Aon ৫ 
বলে, (হে নবী, যুদ্ধে যাওয়া থেকে তুমি) আমাকে ০2১4545৩04৪ ৬০৯৫2 
অব্যাহতি দাও এবং আমাকে তুমি (কোনো লোভের) ৮ ০৫ ॥এ 

মসিবতে ফেলো না; জেনে রেখো, এরা তো (আগে এ ০১৮ 19582 25211 & Vf 
থেকেই নানা) মসিবতে পড়ে আছে; আর জাহান্নাম র্ 

তো কাফেরদের (বড়ো মসিবতের মতোই) ঘিরে ০8১৮৭ হু 6০৯৮ 
রেখেছে। 


৫০. তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে এ!“ 5০1০১ 1 ০5৩1 


তাহলে (এতে) তাদের দুঃখ হয়, আবার তোমার 
কোনো বিপদ ঘটলে তারা বলে, হো, আমরা জানতাম, 221582551 দা চি 
59৯ ডি রা 


নিয়েছিলাম, অতপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ ৪ ০9৯১$-১9191549 0 
থেকে সরে পড়ে। 


BAD AD 


৫১. তুমি বলো, (আসলে কল্যাণ অকল্যাণ) কখনো 2% I 
আমাদের স্পর্য করবে না- হবে শুধু তাই যা আল্লাহ LTB ASL! 22৩ ০5 


তায়ালা আমাদের জন্যে নির্দিষ্ট করে রেখেছেন, | বিলি 221 5401 ৮.1 

তিনিই আমাদের একমাত্র বন্ধু, আর যারা মোমেন ৯৮ 9 ১ 
তাদের তো শুধু আল্লাহ তায়ালার ওপরই ভরসা করা 99:48 
উচিত। রর 


৫২. আমাদের ব্যাপারে তোমরা কি (বিজয় ও কাত 
শাহাদাত এ) দুটো কল্যাণের যে কোনো একটির ৩৩-1,534৯-554598 


ড পাপা লা) 


অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্যে আমরা যা "1 * ) 
কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে, আল্লাহ্‌ তায়ালা নিজে ul 2০০১৪ ৬ ৬ টা 1 


থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের ০ 23 4 
25 | 
তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে ৮০৮00119298 07088 
অপেক্ষা করছি। ৮ ০১০০০ শি 

৪ ০১০৪১% 


৫৩. (হে নবী,) তুমি (এ ধরনের লোকদের) বলো, দল 
Et CO HE ROE Pod 05S 5 25% Sf 08 


খরচ করো, কোনো অবস্থায়ই তা তোমাদের কাছ 1 "3 ADAP A এত 
থেকে কবুল করা হবে না; তোমরা অবশ্যই একটি © unis FPS vee 


নাফরমান জাতি । 


আর কোনো কিছুই বাধা দেয়নি যে, তারা f্বেয়ং) 4 AE: 
আল্লাহতায়ালা ও তার রসূলকে অমান্য করেছে, তারা 0 এ 401 ic f 
নামাযের জন্যে আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত এ তে 45585: দল 
অলস, আর তারা অর্থ ব্যয় করে ঠিকই, কিন্তু তা করে 09883224752 85111 
(একান্ত) অনিচ্ছার সাথে । 1 Asc 5 

৪ 09১০৮১9% 


৫৫. সুতরাং (হে নবী), ওদের মাল-সম্পদ ও BARE HA ৯০৪,০৭৭ EN AKG 
সন্তান-সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যা্বিত না করে, ৮০321 YS ltl ০ ১$ 


পারা ১০ ওয়া*লামু ২১৩ রা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 


আল্লাহ তায়ালা এসব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার /:-০৩ ০8৮০০ oh DA Dp cu 
জীবনে আযাব দিতে চান; আর যখন তাদের জান 891 815১৮৮85040 ১৭) wf 


বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায়ই LAD I ADS ADIN তা তা টিপা 
থাকবে। © U5 AA B55 Chol 


৫৬. এরা আল্লাহ তায়ালার নামে কসম করে বলে, *০।- ॥ ৮* 4 *ু টা 
নিলেছে এরা তোমাদের দলের লোক (আসলে) A ন OS 


পা A DAW 


এরা কখনোই তোমাদের লোক নয়, এরা হচ্ছে সত্যি PACE PEE ঠি 
? ০) 9৯১৯ ০৪:19 ss 
একটি ভীত-সন্ত্রস্ত জাতি। 9 [9 রর = 


৫৭. তারা যদি এতোটুকু আশ্রয়স্থল (কোথাও) প্র ০ Ato AD পন 

পেয়ে যায় কিংবা পায় (যদি মাথা লুকোবার) Eo fil 03653 3 

কোনো গিরিগুহা- অথবা ঢুকে পালাবার কোনো ৪805 ₹:৯ 553 এক | কি 
9১০৯ ০৮৯9 

জায়গা, তাহলে অবশ্যই তারা সেদিকে দ্রুত ০ 

পালাচ্ছে। 


৫৮. এদের মাঝে এমন লোকও আছে, যারা অনুদানের AD AD ADA 
(ভাগ-বন্টনের) ব্যাপারে তোমার ওপর দোষারোপ 6০১৩০] & Bohs ৬ At) 
করে, (কিন্তু) সে অংশ থেকে যদি তাদের কিছু দেয়া ৮৯০০৮ ঢু A - AD RE 
হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার যদি তা i mtd of 1555 se I gk 


থেকে তাদের কিছু দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ € ০). ৮2151 
হয়ে ওঠে। নি নি 


৫৯. আল্লাহ তায়ালা ও তার রসুল তাদের যা ০7০৮৩ ০৬ /১-০৮ ৮ এক ৯ পা 
দিয়েছেন যদি তারা এর ওপর সন্তুষ্ট হতো তারা :085-88019- ঠা 


cA ৯৯০৩৫ AD পাশা 


(যদি) বলতো, আল্লাহ তায়ালা আমাদের জন্যে "24117 Sj চিনি ES 
যথেষ্ট, অচিরেই আল্লাহ তায়ালা তার অনন্ত ভান্ডার পূ এ f রি Ws f 
থেকে আমাদের দান করবেন এবং তার রসূলও 6 0%) ff 177 alii 
আমাদের দান করবেন, অবশ্যই আমরা আল্লাহর রি ৫ হি 
সন্তুষ্টির দিকে তাকিয়ে আছি। 


৬০. “সাদাকা" (যাকাত) হচ্ছে ফকীর- মেসকীনদের *. 1/৭৮ 571 এত) (ছু 
জন্যে, এর (ব্যবস্থাপনার) ওপর নিয়োজিত ৬৮১ sD ০১০11 


কর্মচারীদের জন্যে, যাদের অন্তকরণ (দ্বীনের প্রতি) - * ০৮172 ০৫৫1141৮৮16 ৫৭ 
অনুরাগী (করা প্রয়োজন) তাদের জন্যে, গোলামী 2 ১1509425085 19 


থেকে আযাদ করার মধ্যে, খণগ্রস্ত ব্যক্তিদের 
তি ও 
(খণমুক্তির) মধ্যে, আল্লাহ তায়ালার পথে ও 219 রি yh» ytd 


মোসাফেরদের জন্যে (এ সাদাকার অর্থ ব্যয় করা 24, ১51 
হবে); রাজারা এ/| us Lia ye Jest 595 


তায়ালা বিজ্ঞ, কুশলী । ৪০৮৪ nl 


৬১. তাদের মধ্যে এমন কিছু লোকও ০৯ ০৮৭: Foon 
ই ৩7১1-৮৯-৮০ 
আছে যারা নবীকে কষ্ট দেয়; রী 25 


পারা ১০ ওয়া'লামু ২১৪ www.alquranacademylondon.org 


কৃ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 
তারা বলে, এ ব্যক্তি কান (-কথায় বিশ্বাস করে, হে * 2 Az 222 Ap 5৫৮০ AGN 
নবী), তুমি বলো, (তার) কান (তাই শোনে- যা) A এ ৩৯০১৮০১৪১৩৪ 3৯ 


তোমাদের জন্যে কল্যাণকর; সে আল্লাহ তায়ালাতে £”*4৫ ১ 2৮1] * ৫ নারী ০2০ 
4৩ 0 wl 
বিশ্বাস করে, মোমেনদের ওপর বিশ্বাস রাখে, ১5০৯৪০8৭940 ors 


ADL! 


তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যে 095% Ade at nl 
(আল্লাহ তায়ালার) রহমত; যারা আল্লাহর রসূলকে কষ্ট এ ALR এন ৪০৯০৮ 
দেয় তাদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। Sf SEE od ail 9 


৬২. এরা তোমাদের খুশী করার জন্যে আল্লাহ 47 AE ETL CELT 
তায়ালার নামে শপথ করে, (অথচ) এরা যদি মোমেন CO ০০1৭ 
হতো তাহলে (এরা বুঝতে যে,) তাদের খুশী করার |৭ SUS fs + চা হি রী 
জন্যে আল্লাহ তায়ালা ও তার রসূলের অধিকারই হচ্ছে 3 9৯৮ 0 ae 
বেশী । ০০০8০ 


Az তাক 7০০৮৮ A পর্ণ 


৬৩. এরা কি একথা জানে না, যদি কোনো ব্যক্তি ”+*প₹ ৬ পা 
আল্লাহ তায়ালা ও তার রসূলের বিদ্রোহ করে_ 4542১2০8৮12 


তার জন্যে রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে 1১৮15310115 হিরো ট 2 
চিরকাল থাকবে; আর তা (হবে তার জন্যে) চরম ৮ Et Ee 


লাঙ্ুনা। © ntl (5১81 


৬৪. মোনাফেকরা আশংকা করে, তোমাদের ওপর ৮৮ ৮০ Rs te ABEL ROR NE 
এমন কোনো সূরা নাযিল হয়ে পড়ে কিনা, ole IS ০ ০৯৯৮1-)০৯৭ 


সেসব কিছু ফাস করে দেবে যা তাদের মনের (8 ০0825 


রা (হে নবী) তুমি বলো, (হা টিটি: হিল 

তোমরা) বিদ্ধপ করে নাও, অবশ্যই আল্লাহ তায়ালা 

(এমন) সব কিছু ফাস করে দেবেন, যার তোমরা - ৫১৭ মে oe ০০ 

আশংকা করছে পা৯০ ৯2 
UN SSS 


৬৫. তুমি যদি তাদের জিজ্ঞেস করো তারা অবশ্যই 15৫ রা দহ নিন 8 রি 
বলবে (না), আমরা তো এমনি অর্থহীন কথাবার্তা ও LS Ler 8 ছি এ 


হাসি কৌতুক করছিলাম মাত্র, তুমি বলো, তোমরা 454194/508,4 এ 39 Us 
কি আল্লাহ তায়ালা, তার আয়াতসমূহ ও তার রসূলের '" ঠিরিগ রাজি ও 
সাথেই বিদ্রুপ করছিলে? ও ০9১৪০ AAS 4 ১9১9 


৬৬. (হে কাফেররা,) তোমরা দোষ ছাড়ানোর চেষ্টা পল A ? 
করো না, (একবার) তোমাদের ঈমান আনার পর ‘tal ৩০০ ১০৪ 19০2. মু 


A ০০০ ৯79 ৯ ৮০০ ৮০৯ 


তোমরা (পুনরায়) কাফের হয়ে গিয়েছিলে; আমি DUA 22556০24০০1 
যদি তোমাদের একদলকে (ঈমানের কারণে) ক্ষমা 
করে দিতে পারি, তাহলে আরেক দলকে (কুফরীর 
জন্যে) কঠোর শাস্তিও দিতে পারি, কারণ এরা ছিলো 
জঘন্য অপরাধী । 


টি, নটি 


৬৭. মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী, এরা একে (এ * ০ 2 ৯৫ 

অপরের লোক। তারা (উভয়েই মানুষদের) অসৎ ০৮ 

কাজের আদেশ দেয় ও সৎকাজ থেকে বিরত রাখে +/+ ৮ চিত 

এবং (আল্লাহ তায়ালার পথে খরচ করার ব্যাপারে) 05৮59 ১২৮99১৭24৩০ 


পারা ১০ ওয়া*লামু ক ২১৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
উভয়েই নিজেদের হাত বন্ধ করে রাখে; তারা (যেমনি * ৮ রেডি ১০৯৭ | 

এ দুনিয়ায়) আল্লাহ তায়ালাকে ভুলে গেছে, তিনিও ৮৮৪7 ০১৭ ০9১৭9 ১9১৯৮ ৬ 
(তেমনি আখেরাতে) তাদের ভুলে যাবেন; নিসন্দেহে 22 ৮৯৬১৮ এপ পু পঞ্চ 
মোনাফেকরা সবাই পাপিষ্ঠ । oe ০৯০০] ০1 ০8115 


AD 1A 


© ug 


পা নি 192A ph পাপা 


৬৮. আল্লাহ তায়ালা মোনাফেক পুরুষ, মোনাফেক 12৮] a 
নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের 5 1939৮152811 281 322 


প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল (জ্বলতে) : 

থাকবে; এ (আগুনই) হবে তাদের জন্যে যথেষ্ট, Se জট 
তাদের ওপর আল্লাহ তায়ালার গযব (নাযিল হোক), 6 nie SIGE Te BLAST 
ওদের জন্যে রয়েছে চিরস্থায়ী আযাব ৷ 


৬৯. (তোমরা) তাদেরই মতো, যারা তোমাদের * চারের রা ডর 
আগে এখানে (প্রতিষ্ঠিত) ছিলো, তারা শক্তিতে ছিলো ০০ 32119712৮21 ৩০৭ 21 
তোমাদের চাইতে প্রবল, ধন-সম্পদ, সন্তান-সন্ততি ২০/১৭ 4 (5 2 
তাদের তোমাদের চাইতে ছিলো বেশী; দুনিয়ার যে 195০7$415859412- 2989 
ভোগ-বিলাস তাদের ভাগে ছিলো তা তারা ভোগ করে শ্রী 
গেছে, অতপর তোমাদের ভাগে যা ছিলো তোমরাও টা 

তা ভোগ করছো, যেমনি করে তোমাদের আগের 

লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিলো 

তা শেষ করে গেছে, তারা যেমন অনর্থক কাজ 

করতো, তোমরাও তেমনি অর্থহীন কাজ করছো; এরা 


হচ্ছে সেসব লোক, দুনিয়া-আখেরাতে যাদের কর্মফল : 17) jefe 
বিনষ্ট হয়ে গেছে, আর এরাই হচ্ছে নিদারুণভাবে ৮58 $/ ৬৪ | 


ক্ষতিগ্রত্ত। ও Ud ifs 


ন 


৭০. এদের কাছে কি আগের লোকদের খবর ০4 4 4৭ বদ পিন 
পৌছেনি? নূহের জাতির, আদ জাতির, সামুদ জাতির 1 ০ পপ 

(কৌর্তিকলাপ?) ইবরাহীম, মাদইয়ানবাসী (নবী) ও “£৯১১11%89 254549১1290 
সে বিধ্বংস জনবসতির কথা? এদের কাছে তাদের =r রর a 
রসূলরা (আল্লাহ তায়ালার) সুস্পষ্ট আয়াত নিয়ে + ৪৪ট19 ০5৩2 সপ 
এসেছিলো, (নবী না পাঠিয়ে কাউকে আযাব দেয়ার) ! তে পশু tw A Dp 
অবিচার তো আল্লাহ তায়ালা তাদের ওপর কখনো tet em) 


করতে পারেন না, বস্তুত তারা নিজেরাই নিজেদের * +- 24/4 57 tz AB 
ওপর যুলুম করেছে SCC 


A AD Ns 


© ০০০৪ 


৭১. (অপরদিকে) মোমেন পুরুষ ও মোমেন নারীরা 21:15" 220 LE OL Ef 
একে অপরের বন্ধু । এরা (মানুষদের) ন্যায় কাজের * *” ER 2212 


পা Achar ADNAN পা ০9০97 পা Az 
আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। ৬১5৯৯959১৯0 gy ys 
তারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, প ৪৪০৫৫ LAB Dc Ash 


e509 lal 09815). 


পারা ১০ ওয়া'লামু + ২১৬ www.alquranacademylondon.org 


11২2115 ২২১৭১11২৪১৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 
অনুসরণ করে, এরাই হচ্ছে সেসব মানুষ; যাদের [1১:55 Uys 
ওপর আল্লাহ তায়ালা অচিরেই দয়া করবেন; ০৬) ০০০৪৩ Acs 
অবশ্যই আল্লাহ তায়ালা পরাক্রমশালী, কুশলী । ৩৮০৪ yy df of il eel yr 


৭২. (এ ধরনের) মোমেন পুরুষ ও মোমেন নারীদের ৬/1 2৮1৫ 47, £212, তত 
আল্লাহ তায়ালা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি eb lS esse এ ০9 


দিয়েছেন, যার তলদেশ নিয়ে ঝর্ণাধারা প্রবাহমান ২০৬16 
থাকবে, সেখানে তারা চিরদিন অবস্থান করবে, gt 3৩৫ ১৭৯ 


জান্নাতে তাদের জন্যে সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা ১৫65 ৬ & 856 ০০০59 ss 
থাকবে; (সেদিনের) সবচাইতে বড়ো (নেয়ামত) হবে »₹ , __ s cA 


আল্লাহ তায়ালার পক্ষ থেকে সন্তুষ্টি; এটাই হবে চা 
সবচেয়ে বড়ো সাফল্য । দিতি 


© ab 


dC ওদের UE UNIVE ai 24S) ৩০1৯ কন al 


০০১ 52228 
না স্থান! রর রা 


৭৪. এরা আল্লাহর নামে কসম করে বলে, 

(কুফরী শব্দ) এরা বলেনি; (হা) কুফরী শব্দ এরা 

অবশ্যই বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরই 

তারা কুফরী করেছে, এরা এমন এক কাজের Fo 

সংকল্প করেছিলো যা তারা কখনো করতে পারেনি, ৫1 রা GS ld Cs f 9029 
(এরপরও) তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি ES 2 133 রি 219 
কারণ থাকতে পারে, আল্লাহ তায়ালা ও তার রসূল Uc alii ৮০ ০ 4 9 40-৮৮-1 
নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন, AULD A GJ ZA Dc AALS 
(এখনও) যদি এরা তাওবা করে, তাহলে এটা (9°95 lsc 1৮5 915 
তাদের জন্যেই ভালো হবে, আর যদি তারা (সত্য ০০৪ ৮৪ 
থেকে) মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তায়ালা Cds 15210162201 0 


দুনিয়া-আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব এ . রি 
দেবেন এবং (উপরন্তু এ) যমীনে তাদের কোনো বন্ধু (15০ ৬০ ৩৯১ | ০1555855815 
কিংবা সাহায্যকারী থাকবে না । ও 2১০ 


৭৫. ওদের মধ্যে এমন কি লোকও যারা ন ৮৩1৮ 0৯০৪৪ ৩ 
দে করল লি A ০০০০7৮৪22 
অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা ২11 ce BeBe শি : 
উনি 16২৯7 22 9৩5৬ 14753 


আমরা নেক লোকদের অন্তর্ভূক্ত হয়ে যাবো । 1০] 


৭৬. অতপর যখন তিনি নিজ অনুগ্রহে AZ ৯০ ৯০ টি 
তাদের ধন-সম্পদ দান করলেন, তখন 45 = ales ers re LL 
তারা (তার সাথে) কার্পণ্য করলো 

পারা ১০ ওয়া'লামু ২১৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সূরা আত্‌ তাওবা 


এবং (আল্লাহ তায়ালাকে দেয়া ওয়াদা থেকে) তারা LAS AB ADU ARIZ 
ফিরে এলো । © ০9১১৯০-৮১9191959 


৭৭. অতপর তিনি তাদের অন্তরে মোনাফেকী বদ্ধমূল 7, AAT এ 
করে দিলেন সেদিন পর্যন্ত, an [Rds GB tel 


সপ 


সাক্ষাত করবে, এটা এ কারণে, এরা আল্লাহ তায়ালার ।৮ - 2A এপ ৫ 42 
কাছে যে ওয়াদা করেছিলো তা ভংগ করেছে এবং এরা 55559629548 1521 43513 


মিথ্যা বলেছে হিরা 2 
| ও 092০০519006 


৭৮. এরা কি একথা জানতো না, তাদের সব গোপন * এ ০ 7+ প% Kohn 

কথা ও সব সলাপরামর্শ সম্পর্কে আল্লাহ তায়ালা ১ Wf of ty 
জানেন এবং অবশ্যই আল্লাহ তায়ালা গায়ব সম্পর্কে ৪ ০০, DBL ০ 

বিশেষভাবে অবহিত 6 5,922 03228 fs 559 


5 


পাঠ ০9 টিপা cA 


৭৯. যারা সেসব ঈমানদার ব্যক্তিদের দোষারোপ " _, ০৯০০৭ | 
করে, যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সাথে (আল্লাহ = ess jh 9১518 1 


তায়ালার পথে) দান করে এবং যারা (দান করার f= 111 8051 ort f 
মতো) ll l (লব্ধ কিছু সম্পদ) cis 1 রে 
ছাড়া কিছুই পায় না, তাদের সাথেও এ লোকেরা ০9১৮55৮50৪৯ YH 090 
হাসি-ঠাট্টা করে; (মূলত) এদের স্বয়ং আল্লাহ্‌ শশা নিশি MAA ০ তা ৩ A oA 
তায়ালাও বিদ্বূপ করতে থাকেন, (পরকালে) তাদের ০১1922515 sortie Af ১৯০ b rei 

জন্যে রয়েছে কঠিন আযাব । 


সি 


রে 


৮০. (হে নবী,) এদের জন্যে তুমি (আল্লাহ তায়ালার “1,” 18225521822 
কাছে) ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো (দুটোই ৩ 2- 5821 2- 
সমান); তুমি যদি সত্তর বারও তাদের জন্যে (আল্লাহর 4 _ PEE ETO LSE IE 
কাছে) ক্ষমা চাও, আল্লাহ তায়ালা কখনো তাদের | her? J neat ১৯ 

ক্ষমা করবেন না; কেননা, এরা (জেনে-বুঝে) আল্লাহ BB BE ly Ste) 
তায়ালা ও তার রসূলকে অস্বীকার করেছে; (আসলে) 

আল্লাহ তায়ালা কখনো না-ফরমান লোকদের হেদায়াত © i Hh ৪০৬ 289 
করেন না। 


৮১. যাদের পেছনে ফেলে রাখা হলো, তারা (যুদ্ধে না ৭৫০৭? 
ছিব ০2১2৯৯০১০১১ 
ঘরে বসে থাকতে পেরে খুব হয়ে গেলো ইস 

তারা তাদের লাল-মাল দিয়ে নার পথে জেহাদ 20, ১1927541952 
করাটাকে পছন্দ করলো না, তারা বললো, (এ ভীষণ) 41 0৯৮৮৪ ৪৮৯1 | ও 
গরমে তোমরা অভিযানে যেও না; (হে নবী,) তুমি 2৪১০৫ » টিন 
(তাদের) বলো, জাহান্নামের আগুন তো এর চাইতেও 75590 08, ১2119581969 
বেশী গরম; কেতো ভাল হতো) তারা যদি বুঝতে টিয়া 

পারতো! এ bl 


৮২. অতএব (এ দুনিয়ায়) তাদের কম হাসা উচিত, 
(অন্যথায় কেয়ামতের দিন) তাদের বেশী কাদতে * 
হবে, তারা যা কিছুই অর্জন করেছে তাই হবে তাদের 
সেদিনের যথার্থ বিনিময় । 


পারা ১০ ওয়া'লামু 4২১৮ নদ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


৮৩. (এ অভিযানের পর) আল্লাহ তায়ালা যদি ts LOE [দিত কুক 
তোমাকে তাদের কোনো একটি দলের কাছে ফেরত এ dl abt ss) ৮ 
নিয়ে আসেন অতপর তারা যদি তোমার কাছে 
(পুনরায় কোনো যুদ্ধে যাবার) অনুমতি চায়, (তাহলে) JLo 955 ৮৮0 
তুমি বলো (না-) কখনো তোমরা আমার সাথে (আর ১০০৯৫৭ 
কোনো অভিযানে) বের হবে না এবং তোমরা আর PEEKS 1৩2 ০ 19৯১৯১৩- 
আমার সাথে কখনো শক্রর সাথেও লড়বে না; কেননা ৯০১7, ADA A 
তোমরা প্রথম বার (যুদ্ধের বদলে) পেছনে বসে ১5581 ০৮০) ৮201, 9৩22 
থাকা পছন্দ করেছিলে, (আজ যাও), যারা পেছনে | ১ 
থেকে গেছে তাদের সাথে তোমরাও (পেছনে) বসে © Ll EGU 8১ 99 
থাকো । 
৮৪. ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি ।₹- ৮ ।আ*৯এ শর্ত 8৩৩৩৩ 
কখনো ওদের কারো (জানাযার) নামায পড়ো না, 1১1 ১০-৮৪-০৮০5 89 
কখনো তুমি তার কবরের পাশে দীড়িয়ো না; কেননা & az LAB 
এ ব্যক্তিরা আল্লাহ তায়ালা ও তার রসূলের সাথে = ul 2 7S elt boys 
কুফরী করেছে, এরা না-ফরমান অবস্থায় মরেছে। LAG LADS নিটল 1৯৮৩৩ 
€ us 9 ply 40939 
৮৫. ওদের ধন-সম্পদ ওদের সন্তান-সন্ততি যেন 5 LAS A D4 AZ SA AG 
তোমাকে কখনো বিমুগ্ধ করতে না পারে; মূলত teas সা 3 ৪০৯০৪ YS 
আল্লাহ তায়ালা এসব কিছু দিয়ে তাদের দুনিয়ায় 17 এ ০৮ 4B ৯০৬) ৩৪০ 
(নানা ধরনের) শাস্তি দিতে চান এবং এমন এক StS es red of wf 0১৭ 
অবস্থায় তাদের প্রাণ (বায়ু) বের হবে, যখন তারা LAD, ADS ADDING তত৯ি 


(পুরোপুরিই) কাফের থাকবে। UIE 9 rl 3৯১9 


৮৬. যখনি (এমন ধরনের) কোনো সূরা নাযিল &। 2 nn * বা, 212 
হয়, (যেখানে বলা হয়) তোমরা আল্লাহর ওপর 4/7319--1 of dt 
ঈমান আনো এবং তার রসুলের সাথে (কাফেরদের wih cA 2 

বিরুদ্ধে) জেহাদ করো, তখনি তাদের বিত্তশালী 199 55365414579 219৩১53 
ব্যক্তিরা তোমার কাছে এসে (যুদ্ধে না যাওয়ার জন্যে) - আ * 

অব্যাহতি চায় এবং তারা বলে (হে নবী), আমাদের ৫ ৪ G55 |51159-৮৪-০ ০0581 
ছেড়ে দাও, যারা ঘরে বসে আছে আমরাও তাদের be 
সাথে থাকি । @ ০৪১৯২] 


৮৭. তারা (মূলত) ঘরে বসে থাকা লোকদের সাথে পার্পা ADA DD As 
অবস্থান করাই পছন্দ করে নিয়েছে, তাদের অন্তরের SITET ALTE ০9195) 


ওপর মোহর মেরে দেয়া হয়েছে, ফলে তারা কিছুই ২৯০০৮ প ৯০৮ A APD 1৮ 
বুঝতে পারে না। © 99৯৯৪১০৪১৮৫ 95 & 


৮৮. কিন্তু (আল্লাহর) রসুল এবং যারা তার সাথে পরত +"! 
ঈমান এনেছে, তারা নিজেদের জান-মাল দিয়ে Stns dyn 


(আল্লাহর পথে) জেহাদ করেছে; এদের জন্যেই , ৩৮-৪১ ৮1171522 
যাবতীয় কল্যাণ রয়েছে, আর এরাই হচ্ছে প্রকৃত oils 35 
সফলকাম 3) ৪219ঠি 


ADL APN po 


© Lid 


পারা ১০ ওয়া'লামু ২১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত্‌ তাওবা 


৮৯, আল্লাহ তায়ালা এদের জন্যে এমন এক (সুরম্য) চি ৫১৮2-০০-০০) Boz 
জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার পাদদেশে ঝর্ণাধারা x5 ৬০ 5) ০৯৮৬ wf ০০ 


প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে; (বস্তুত) এ £*€1 এ]! ণ 1 ০1 ১ 
হচ্ছে সর্বোত্তম সাফল্য । JES [০৮৪ ০4০7০ ১৯১%। 


BLA পাটি 


© abl | 


৯০. ওযরকামী কিছু সংখ্যক আরব বেদুঈনও (তোমার “4১ ৪৩ Yooh ৩৮৮৮ 

tsi 

কাছে) এসে হাযির হয়েছে, যেন তাদেরও এ যুদ্ধে 055 STN os 0354 eS 

যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়, এভাবে সে 15099 19368 a Gd 28561 
লোকগুলোও ঘরে বসে থাকলো, যারা আল্লাহ তায়ালা 


£৯ ০টিপা পা ch PLA Dr 


ও তীর রসূলকে মিথ্যা সাব্যস্ত করেছিলো; এদের GE ois IE তে 
মধ্যে যারা কুফরী করেছে, অচিরেই তারা মর্মান্তিক 
আযাবে নিমজ্জিত হবে। © af 


৯১. যারা দুর্বল (যুদ্ধে শরীক না হওয়ায়), তাদের ' *-% ৫ 
ওপর (দোষের) কিছু নেই, (দোষ নেই তাদেরও-) 5১০] YS sat GF ০] 
যারা অসুস্থ কিংবা যারা (যুদ্ধের) খরচ করার মতো _॥2 *০ 

কোনো সম্বল পায়নি, (অবশ্য) এরা যদি আল্লাহ 09885150535 08911 & YS 
তায়ালা ও তীর রসূলের প্রতি নিষ্ঠাবান হয় (তাভিন্ন _ _ MEE 
কথা), সৎকর্মশীল মানুষদের বিরুদ্ধেও অভিযোগের (& (০৮ 53942 BIC 
কোনো সুযোগ নেই; আল্লাহ তায়ালা একান্ত ক্ষমাশীল =, 4 

ও পরম দয়ালু, Jj woe 0৮৮০০ GE 


০৯৯) 


৯২. (তাদেরও কোনো দোষ নেই) যারা (যুদ্ধ * *. ॥০ 

শুরুর প্রাক্কালে) তোমার কাছে যখন (যাত্রার) LI 921৫ 15911 & yo 
বাহন সরবরাহ করার জন্যে এসেছিলো, তখন তুমি , ০ 

(তাদের) বলেছিলে, তোমাদের জন্যে আমি এমন |5196-4212-41 L $Y তি 
কিছু পাচ্ছি না, যার ওপর আমি তোমাদের আরোহণ _ 


We < ৮৯ -9-9-০/৯ পি 


করাতে পারি, (অতপর) তারা ফিরে গেলো তখনও ১1 52 ৮০০৭1 ০ we ০০৪ ০৪০ 
তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিলো, (যুদ্ধের) ১2115 


খরচ যোগাড় করতে না পারায় তারা (ভীষণভাবে) গু ০) 988 Lt ০ 
দুঃখিত হলো। ° 


৯৩. মূলত অভিযোগ তো তাদের বিরুদ্ধে, যারা 712 2৩] AA DB | 
সামর্থবান হওয়া সত্তেও তোমার কাছে অব্যাহতি ভি উপ ডে Us 

চায়, যারা পেছনে পড়ে থাকলো তাদের সাথে (ঘরে c+ ADA DD পি 2 Az ০৩ 
El NN AUS SEES a Ln os 


APL 1 ০৬ পাশা পা পা 


তাদের অন্তরের ওপর মোহর মেরে দিয়েছেন, ADA | 
(মূলত) তারা কিছুই জানে না। A 8325S ০৪ 401 ৮59 ০01941 


পা ADA পর 


© ০০০৪১ 


পারা ১০ ওয়া'লামু % ২২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ ও আত তাওবা 


Ac, ADA 


),|৯8. (যুদ্ধের পর) তোমরা যখন তাদের কাছে মি হ্‌ 
{+ ফিরে আসবে; তখন তারা তোমাদের কাছে ওযর ছি for ই) 131 | 45332. 


দ্‌ পেশ করবে, তুমি (তাদের) বলো, (আজ) তোমরা ২-৭ 24 - 584০০৭ 
(| কোনো রকম ওযর-আপত্তি পেশ করো না, আমরা ১১ রানা y 38 
$'| আর কখনো তোমাদের বিশ্বাস করবো না, আল্লাহ 2%, +--+ Ac 

তায়ালা (ইতিমধ্যেই) তোমাদের (অন্তরের) সব কথা 41 নিন ৮০১ ৬০ 21065 


আমাদের জানিয়ে দিয়েছেন; আল্লাহ তায়ালা ও তার ০৯৩৮2 আঁ ৮4৯০০৮ ADs 
রসূল অবশ্যই তোমাদের কার্যকলাপ দেখবেন, অতপর ri dl ০9১১৮ 4১৮১০ 


তোমাদের সেই মহান সত্তার কাছেই ফিরিয়ে নেয়া * ০*? রি * পু FE "ডু 
তকে, খিনি (যেমন) জানেন তোমাদের গোপন করে ৮ পু ০587৮019581 
রাখা সব কিছু, (তেমনি) জানেন প্রকাশ্য বিষয়সমূহ, “০ 
অতপর তিনি (সে আলোকে) তোমাদের বলে দেবেন 
(দুনিয়ার জীবনে) তোমরা কি কাজ করছিলে । 


৯৫. ১175 তখন “21291 1$ 1৮৫1 415058155 


তারা আল্লাহ ত র নামে কসম করে Ar AD Near A ৮2৯ পা ADL ASD A Aa 
বলবে, তোমরা যেন তাদের ব্যাগটা উলেক্কাকরো; eg y0 ves 195) od 
(হা) তোমরা ওদের উপেক্ষাই করো; কেননা ওরা 9" ০৩. As 14০৩ SA A 
হচ্ছে (চিন্তা ও কর্মের দিক থেকে) নাপাক, তাদের দানা | 


ঠিকানা হচ্ছে জাহান্নাম, (দুনিয়ার) তারা যা কিছু করে 5 
এসেছে এটাই হচ্ছে তার (যথার্থ) বিনিময় । ৪ ০৮০৪ 19215 


৯৬. এরা তোমাদের কাছে (এ জন্যেই) কসম করে he EET LS লব নব 
যেন তোমরা (পুনরায়) তাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও, i টি চিনো 


কিন্তু তোমরা যদি (শতবারও) তাদের ওপর অন্তুষ্ট ৬০ ৮১১২: ০০-০৪-০15৮ 
হও, আল্লাহ তায়ালা কখনো এ ফাসেক সম্প্রদায়ের 
ওপর সন্তুষ্ট হবেন না। ৪ kil [581 


৯৭. বেদুঈন (আরব) লোকগুলো কুফুর ও +- হু ভর ৬ ৯ 
মোনাফেকীর ব্যাপারে অত্যন্ত ভিত 363 1895 ১1582 2০1 
তায়ালা তার সীমারেখা Lob, ৮47৮৮ AD cA 

EES AL © asl সে জ্ঞান &ে ১1০০১৩০1222 


লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের (মধ্যে) প্রবল; দা 5 
আল্লাহ তায়ালা হচ্ছেন সুবিজ্ঞ, কুশলী । ৪০০৫৯ ase 4/19 15) 


৯৮. বেদুঈন (আরব)-দের মধ্যে এমন কিছু লোকও «5? চাট ৰ্‌ 
আছে, যারা (আল্লাহ তায়ালার পথে) কোনো ব্যয় 2- = OE 
করলে (তাকে) জরিমানা (মনে করে) এবং কালের 93128 ০০০১০৮ fae 
বিবর্তনে তোমাদের কাছে (কোনো বিপদ-মসিবত) 57 

আসুক- তারা এ অপেক্ষায় থাকে; (আসলে) ৪০212 exe Byes pH EN 
কালের মন্দচক্র তো তাদের ওপর (ছেয়েই আছে; 

বস্তুত) আল্লাহ তায়ালা সব কিছু শোনেন, সব কিছু 

জানেন। 

৯৯. বেদুঈন (আরব)-দের মাঝে এমন কিছু »৯+৭।+ টিকা ir 
লোকও আছে, যারা আল্লাহ তায়ালা ও পরকালের [9194 400 এ rt * ০1১41 ০০9 
ওপর ঈমান রাখে, (এরা আল্লাহর পথে) যা ৬, + 7০25 BD 

কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য 401 Ge 5858 GS CD 3০59 ১৯%1 


পারা ১১ ইয়া'তাযিরূন ২২১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 
ও রসুলের দোয়া (পাওয়ার একটা অবলম্বন হিসেবেই) * ০5-2, 


গ্রহণ করে; হা, আসলেই তা হচ্ছে তাদের জন্যে ০৯ এ EY. Js 
(আল্লাহর) নৈকট্যলাভের উপায়; অচিরেই আল্লাহ তায়ালা ₹ “24 Whe I Er EPS 
75481 01,450 08215245925 

তাদের স্বীয় রহমতে প্রবেশ করাবেন; অবশ্যই আল্লাহ রঃ ১৩ 
শে BA |) 


তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু ৮৯৯) |র 


১০০. মোহাজের ও আনসারদের মাঝে যারা প্রথম ৮* 1০ LAGUNA LAL 

(দিকে ঈমান এনেছে) এবং পরে যারা একান্ত নিষ্ঠার ay 559291 995-515 

সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তায়ালা তাদের ১৩০০৪ 5 ঠা 12812 

ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার ওপর সন্তুষ্ট ,_ রত len নে ন 
হয়েছে, তিনি তাদের জন্যে এমন এক (সুরম্য) পা O55 BE 1545 005 2 C2) 


জান্নাত তৈরী করে রেখেছেন যার তলদেশ দিয়ে -* 11 2A ত 
ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে; ০৪১৫১৯১৯৫০০ 


BLA পাটি চর পাপ Ta 


আর তাই (হবে সেদিনের) সর্বোত্তম সাফল্য । GLb S501 এ1১০102 loss 


১০১. বেদুঈন (আরব)-দের যারা তোমার আশেপাশে . - 2,1 LATA এ ৮৪৫৮৩ AD 
(বাস করে), তাদের মধ্যে কিছু Lela ৩১০০০1১81৩2 আঃ 
আছে; আবার (কিছু মোনাফেক) আছে মদীনাবাসীদের PALS 2 Ach 
মধ্যেও, এরা সবাই (কিন্তু) মোনাফেকীতে সিদ্ধহস্ত । * ১1061 ৫1925, ৩ sol 0১1৬9 
তুমি এদের জানো না; আমি (কিন্তু) এদের জানি, * ০০ 4০০৮ ৯ ৩৪০৫ DAS ABA 
জিরার এনে (অপমান ও পরাজয় দ্বারা) ৫30% ৮৮৪৮) ০৯০৮৮৯৮ ) 
দুবার শাস্তি দেবো, অতপর (ধীরে ধীরে) এদের LABS D2 ALUN 
সবাইকে বড়ো 1 আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে। 84০82 5162 1 0955 dd rir 


১০২. আরো কিছু লোক আছে, যারা (অকপটে) Apc A 2 Doc টি tr 
নিজেদের গুনাহসমূহের কথা স্বীকার করেছে, Ish 02503 5 ৩9১19 
(শয়তানের প্ররোচনায়) তারা তাদের নেক কাজকে + 74 ক এ পা কপ শা Ker 
গুনাহের সাথে মিশিয়ে ফেলেছে; আশা করা যায় ০9155556955 hb LS 
আল্লাহ তায়ালা তাদের ওপর ক্ষমাপরবশ হবেন, _ ৭ অ+ রা fe A AFL + AST 
অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু ৷ SA) এ ৮ পর ০৮ 9 


১০৩. তুমি তাদের ধন-সম্পদ থেকে (যাকাত ও) * ++ RACE 

সাদকা গ্রহণ করো, এটা তাদের পাক-সাফ করে * টিটি কা ০০ প৪]19 ৮95 
দেবে, তুমিও তাদের তা দিয়ে পরিশোধিত করে দেবে, এ] RA ata RR ase 
তুমি তাদের জন্যে দোয়া করবে; অবশ্যই তোমার 92 ৪5৬০১ ৪-59 


দোয়া তাদের জন্যে (হবে পরম) সান্তনা; আল্লাহ ০12 05228 Ef 
তায়ালা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। রি টে 9 পাও 


১০৪. তারা কি (এ কথাটা) জানে না যে, আল্লাহ £-*আ), ৮১৮০ প% হাব 
তায়ালা (কতো মহান)! তিনি তার বান্দাদের তাওবা sl LE at of Eat 
কবুল করেন এবং তিনি (যাকাত ও) সাদকা গ্রহণ ০4 ১০! 4 

করেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবা গ্রহণকারী ও a fs sida ls 52175 ৬2 


16 ৪4251 LING 


১০৫. (হে নবী) তুমি বলো, তোমরা (ভালো) কাজ এ) (০2 $177 7210 82 
করো, অবশ্যই আল্লাহ তায়ালা, তার রসূল ও মোমেনরা ALN তা THAD A Dp eo 


তোমাদের (ভবিষ্যত) কর্মকান্ড পর্যবেক্ষণ করবেন; ৮ হে 4 39 ৮৮ 
পারা ১১ ইয়া’তাযিরূন ২২২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 


অতপর (মৃত্যুর পর) তোমাদের সবাইকে এমন এক সত্তার LABEL 
দিকে ফিরিয়ে দেয়া হবে, যিনি দেখা-অদেখা, জানা-অজানা SLAIN rl ৫1 ৬১9১১৪ 
সব কিছু সম্পর্কেই সম্যক অবগত, অতপর তিনি তোমাদের ছা 
বলে দেবেন তোমরা (দুনিয়ার জীবনে) যা কিছু করছিলে © ০১৪০৯০০৮০০৮ 3৮৫৪5 


১০৬. আরো কিছু লোক রয়েছে, যাদের ব্যাপারে * 2 > + 15 প৯প৮্ hI 
(এখনো) আল্লাহ তায়ালার সিদ্ধান্তের আশা করা ৯29৭ (211১ 7) ০১১19 


বণ 2 ABs 


হচ্ছে, তিনি তাদের হয় শাস্তি দেবেন, না হয় তিনি Lode ৯৪ ঢ 
তাদের ওপর দয়া পরবশ হবেন: (বস্তুত) আল্লাহ 6 ns nl “lo ele ০১৭09 


তায়ালা হচ্ছেন সুবিজ্ঞ, কুশলী । 


১০৭. (মোনাফেকদের-) যারা মাসজিদে ‘যেরার’ 1414.17 ৭০44 পু ছ। ৫ ৮ দু 
বানিয়েছে, (তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ হি 248 
তায়ালার) কুফরী করা, মুসলমানদের মধ্যে অনৈক্য জাভেদ 
সৃষ্টি করা, (সর্বোপরি) আগে যেসব লোক আল্লাহ * কু ০৮0 4১৯09 1১৯9 
তায়ালা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের ৩৩41929 এ ও রড SI 
জন্যে গোপন ঘাঁটি (সরবরাহ) করা; এরা অবশ্যই + 


পারি পা 


কসম খেয়ে বলবে, আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য ১০০০ yt ১ ul ০৫1৯2, 055 
কোনো উদ্দেশে (এটা) করিনি; আল্লাহ তায়ালা শা AD 1 এড Doh 90) ৩ 
(নিজে) সাক্ষ্য দিচ্ছেন, অবশ্যই এরা মিথ্যাবাদী ৷ শু © FID st ০৪৪৭ 4819 


১০৮. (এবাদাতের উদ্দেশে কখনো) তুমি সেখানে 1.৮ 7 
দীড়াবে না- যে মাসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার GE 0 1521 ad ০৪ ১ 


ওপর প্রতিষ্ঠিত হয়েছে সে মসজিদের অধিকার বেশী- 585 uf SAI এগ ৩০১৯ 


যে, তুমি সেখানেই দাড়াবে, সেখানে এমন কিছু মানুষ 7 ভে, ৪ 

আছে, যারা (ঈমান ও আমলের ক্ষেত্রে) নিজেরা সব ৮19১০: | 095৯ 90) এ ০৫০ 
সময় পাক-পবিভ্র হওয়া পছন্দ করে; আর আল্লাহ এ পিক ্ 
তায়ালা তো পাক-সাফ লোকদেরই ভালোবাসেন । © nyse 5: “rs 


১০৯. যে ব্যক্তি তার (ঘরের) ভিত্তি স্থাপন করেছে IA [তা ঠাপা AD পা DB Accs 
আল্লাহর ভয় ও তীর সন্তুষ্টির ওপর- সে ব্যক্তি উত্তম, df 55985 295০ 


না যে ব্যক্তি তার (ঘরের) ভিত্তি দীড় করিয়েছে [ 50 Lf Cf 
পতনোনুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকেসহ রি ০১৯০] ue [1১৯ 15535 


এড BLL oar 


(অচিরেই) জাহান্নামের আগুনে গিয়ে পড়বে; আল্লাহ চা 
তায়ালা যালেম সম্প্রদায়কে হেদায়াত দেন না। 
© capil El ৪৩৪৫ 285 


LLL ANAND টি 


১১০. যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্নবিচ্ছিনন হয়ে দর” পপ ডে 
যাবে- ততোদিন পর্যন্ত ওরা যা বানিয়েছে তা সব ay 19: (০11 ০5 ০0158 y 
সময়ই তাদের অন্তরে (একটি কাটা হয়ে) আটকে » চিট এত 550 
থাকবে; আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । bs 9156 5 রি 


3১৯ অবগতি আহার তার লৰা জানের নাছ 5175 AS | 2129 ও | 
থেকে তাদের জান ও তাদের মাল কে কাছ ৮ 22255512181 
নিয়েছেন, যেন (এর বিনিময়ে) তাদের জন্যে জান্নাত 71127, %50। 2০ LE চর 
নির্দিষ্ট থাকে । এরা আল্লাহর পথে যুদ্ধ করে, অতপর ৪ ০ NUE ০৯199 
(এ যুদ্ধে কখনো দুশমনদের) তারা হত্যা করে, -১০)18749 0)91 54: 54 0 ৮৮0 
(কখনো আবার দুশমনদের হাতে) তারা নিহত হয় । 


পারা ১১ ইয়া'তাযিরূন ২২৩ www.alquranacademylondon.org 


1 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 


তার সাথে (এই) খাঁটি ওয়াদাটি করা হয়েছে তাওরাত, নাদাল 
ইঞ্জিল ও কোরআনে, আর আল্লাহর চাইতে কে বেশী 4১52১885555 


ওয়াদা পুরণ করতে পারে? অতএব (হে মোমেনরা), 491 ০০ ১৯০ 8915951১৯19 
তোমরা তীর সাথে যে কেনাবেচার চুক্তি সম্পন্ন) “২” *? 


ADA পা A LL Ar AD ASA পা 


করলে তার জন্যে সুসংবাদ গ্রহণ করো, (কেননা) A530 (611 es yb 
এটি হচ্ছে (এক) মহাসাফল্য ৷ ZA BASAL 2B 


© bl 50132 SUS as 
১১২. যারা (আল্লাহর দরবারে) তাওবা করে, (নিষ্ঠার - 


সাথে তীর) এবাদাত করে, (তীর) প্রশংসা করে, (তীর &) ০১৯১০050215 ০5001 


জন্যে) রোযা রাখে, (তার জন্যে) রুকু-সাজদী করে, A DAN 

যা ছারা Le By ON ০১৩৯ 5 
কাজ থেকে বিরত রাখে, (সর্বোপরি যারা) আল্লাহ 8724 
তায়ালার (নির্ধারিত হালাল-হারামের) সীমা রক্ষা 2১8৯9384152 yf OG 
করে; (হে নবী,) তুমি (এ ধরনের সব) মোমেনদের Ls 
(জান্নাতের) সুসংবাদ দাও । রি 38554 


১১৩. নবী ও (তীর ওপর) যারা ঈমান এনেছে তাদের *117 21 ৮৭২ 17127 
জন্যে এটা মানায় না যে, তারা মোশরেকদের জন্যে ৩12 1 ০4১19 Ju 


ADL AcAD 


কখনো মাগফেরাতের দোয়া করবে, এমনকি যদি (J 915516: 190১৮১87110 
তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়ও হয়, (বিশেষ করে করে) Hye 55. A 122 


যখন এটা পরিষ্কার হয়ে গেছে যে, তারা (আসলেই) -৮৯১-৪1 ০2৪15 ০৩ - 595 
জাহান্নামের অধিবাসী! 


১১৪. ইবরাহীমের স্বীয় পিতার জন্যে মাগফেরাতের *₹ 

ব্যাপারটি একটি ওয়াদার প্রতিপালন করা ছাড়া আর ১1 42% ০১18354০৫০9 
কিছুই ছিলো না, যে (ওয়াদা) সে তার পিতার কাছে 5424 “মু এপ ১৭ ৯ 
(আগেই) করে রেখেছিলো, এ (ব্যেতিক্রম)-টা ছিলো এ ors পত8৪1156598655 
শুধু তার একার জন্যেই, কিন্তু যখন এ কথা তার ৪৫৮৯ 7572 5৪ ০৩ 
সামনে পরিষ্কার হয়ে গেলো যে, সে সত্যি সত্যিই 215 2০১১১ 1৮255175848 962 
আল্লাহর দুশমন, তখন সে তার (পিতার) সাথে গু ৮০ 
একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ ৷ 


১১৫. আল্লাহ তায়ালা এমন নন যে, কোনো * ILA পাপা /৮ আু রে 
জাতিকে রা দা ন পন A SC Ho 
তাদের গোমরাহ করে দেবেন, যতোক্ষণ না তাদের + 

সুস্পষ্টভাবে (এ কথাটা) জানিয়ে দেয়া হয়, (কোন্‌ 

জিনিস থেকে) তাদের সাবধান হতে হবে; অবশ্যই 

আল্লাহ তায়ালা সকল বিষয়ের জ্ঞান রাখেন। 


১১৬. নিসন্দেহে আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌম » ] 45 
ক্ষমতা একমাত্র আল্লাহ লি তিনিই ৩42১৪, nD তি AE) ৩ 
জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান; আল্লাহ তায়ালা 441 9১৬ ৩৮০৮ Lge ০9 ৬৪ 
ছাড়া তোমাদের জন্যে কোনো অভিভাবক নেই, নেই পে 
কোনো সাহায্যকারীও। ও ০১১9 529 ০ 


১১৭. অবশ্যই আল্লাহ তায়ালা তার নবীর ওপর ”* _ 114 এ ৪ পরা 
অনুগ্রহ করেছেন, অনুগ্হ করেছেন মোহাজেরদের ওপর, ৬৭১39 ০৪৮41 ঢা ০১0০ 
পারা ১১ ইয়া'তাযিরূন % ২২৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
আনসারদের ওপর, যারা একান্ত কঠিন সময়ে তার 
অনুসরণ করেছে তাদের (সবার) ওপর, এমনকি যখন 
তাদের একটি (ছোট্ট) দলের চিন্তা (একটু) বাকা পথে 
ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিলো, অতপর আল্লাহ 
তায়ালা এদের সবার ওপর দয়া করলেন; অবশ্যই 
তিনি তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল, 


পা PAL 5 


221০0885৮01 ALY 


৬ ০৯) ১9%১-০৪৪ 


১১৮. সে তিন ব্যক্তির ওপরও (আল্লাহ তায়ালা দয়া 
করলেন), যাদের (ব্যাপারে) সিদ্ধান্ত মুলতবি করে 
রাখা হয়েছিলো (তাদের অবস্থা এমন এক পর্যায়ে 
এসে পৌছলো যে.) যমীন তার বিশালতা সত্তেও 
তাদের ওপর সংকুচিত হয়ে গেলো, (এমনকি) তাদের 
জেদের জীবন নিজেদের কাছেই দুর্বিষহ হয়ে পড়লো, 
তারা (এ কথা) উপলব্ধি করলো, (আসলেই) আল্লাহ 
তায়ালা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে 
কোনো আশ্রয় পাওয়া যাবে; অতপর আল্লাহ তায়ালা 
তাদের ওপর অনুগ্রহ করলেন যেন তারা (তাওবা 
করে) পুনরায় তার কাছে ফিরে আসতে পারে; অবশ্যই 
আল্লাহ তায়ালা ও পরম দয়ালু। 


CHE gi FS 
EAMES EA ০019 
uf 1550 Aad ০৪৩ 


প্র পাঠিত 


553A 22 


APL A 


SING Bf of ০ 


১১৯. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ 
তায়ালাকে ভয় করো এবং (সর্বদা) সত্যবাদীদের 
সাথে থেকো। 


ভি 
cA w cr 


১২০. মদীনার (মূল) অধিবাসী ও তাদের আশেপাশের 
বেদুঈন (আরব)-দের জন্যে এটা সংগত ছিলো না 
যে, তারা আল্লাহ তায়ালার রসূলের (সহগামী না 
হয়ে) পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে 
নিজেদের জীবনকে বেশী প্রিয় মনে করবে; (আসলে) 
এটা এ জন্যে যে, আল্লাহ তায়ালার পথে তাদের 
যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাওয়া- (তা তাদের 
নেক আমলের মধ্যেই শামিল হবে, তাছাড়া) এমন 
কোনো স্থানে তারা যাবে, যেখানে যাওয়ায় তাদের 
ওপর কাফেরদের ক্রোধ আসবে এবং (মোকাবেলার 
সময়) শক্রদের কাছ থেকে তারা কিছু (সম্পদ) লাভ * 
করবে, (মূলত) এর প্রতিটি কাজের বদলে তাদের ৮ 
জন্যে নেক আমল লেখা হবে; নিশ্চয়ই আল্লাহ্‌ তায়ালা 
নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করেন না, 


A Bah Aas Ed 


292252250১8 নী 


ALD Ax ALD ৮ পাছে 


০5৮১ et 9৮০৯০ uf oll os 
১4০ 3০০-০৪০৪)০ 1-552521 


Ys 6 এ) 


0926: Valder Gia YS 
36292085580183862 
11505242০০8 


ADNAN পানি শা 9০৯০9 


6 ০০০০৫] 52821 of 


১২১. (একইভাবে) তারা (আল্লাহর পথে) যা খরচ 
করে (তা পরিমাণে) কম হোক কিংবা বেশী- (তাও 
বিনষ্ট হয় না) এবং যদি তারা (আল্লাহর উদ্দেশে) 
কোনো মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে, তাও তাদের 
জন্যে লিপিবদ্ধ করা হবে, যাতে করে তারা (দুনিয়ায়) 
যা কিছু করে এসেছে, (আখেরাতে) আল্লাহ তায়ালা 
তার চাইতে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন । 


পারা ১১ ইয়া'তাযিরূন 


২২৫ 


Ed [কপ ৰ Laide ed AD পাপা 
+ 


Bie ie BSE 


পঠাপ৮০খ105150525859 


পা ডিবি, ০০ ৩ 


ISLS Le ff ty 


সা 


৪ ০) 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯ সুরা আত তাওবা 


১২২. মোমেনদের কখনো (কোনো অভিযানে) সবার চির Z AD AS 
একত্রে বের হওয়া ঠিক নয়; (তারা) এমন কেন * Hite [952 OF ule L5 


করলো না যে, তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু 37; 556৮2 ZA WALA cz NSE 
লোক বের হতো, যাতে করে তারা দ্বীন সম্পর্কে Ae BY JS ০ ১ ১95 


সি ০০৮5০310155 


তাদের জাতিকে তারা (আযাবের) ভয় দেখাতো, ৰ 
আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে । ৪ UGS ell পলা 53 


১২৩. হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে নিন এ. 
যারা তোমাদের (সীমান্তের) কাছাকাছি রয়েছে তাদের dil 19150 1521 05911 rn 


বিরুদ্ধে যুদ্ধ৷ করো, (এমনভাবে করো-) যেন তারা * 21 cA DoA ৮০ /১-9৮৯ ৩৩ 
তোমাদের মধ্যে কঠোরতা (দেখতে) পায়; জেনে পরি 965350 রে 


রখো, আল্লাহ তায়ালা অবশ্যই মোত্তাকী লোকদের পপ 4% 
পবা তায়ালা অবশাই মোভাকী লোকদের & | £5 401 01191919,2615 


১২৪. যখন কোনো (নতুন) সূরা নাযিল হয় তখন 425 ADA 4৪০৯০ * রা 
এদের কিছু লোক (বিদ্রপের ভাষায়) জিজ্ঞেস করে, ৮954 ৬৮০-৮৪- 8) 711 1319 
(তোরা, লো I ০৪০1 চি ০0৭ 55509 Lf 


ঈমান এনেছে, এ সূরা (অবশ্যই) তাদের ঈমান রা 
করেছে এবং তারা আনন্দিতও হয়েছে। রি 9 99১52 ৮29 Gat sl ES 


১২৫. যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এ (সুরা তাদের ১2১০? 
আগের) নাপাকীর সাথে আরো (কিছু নতুন) নাপাকী rt ail 


LAs পা পর 


(যুক্ত করে) দিয়েছে এবং তারা (এ) কাফের অবস্থায় IU ea) 40-৯১-৪835 
মারা যাবে। LAD 1 AD 


ও ০9১৯--৮৯9 


১২৬. তারা কি দেখতে পায় না, প্রতিবছর তাদের [1 25 5 ETE 
কিভাবে (বিভিন্ন পরীক্ষায় ফেলে) একবার কিংবা J 5৩ ৩৮৯ চির এ 2 
দুবার বিপর্যস্ত করা হচ্ছে, এরপরও তারা তাওবা লি ১9০ ঠা ৬ 918 

করে না এবং (এ থেকে) তারা কোনো শিক্ষাও গ্রহণ বি দিতে 


করেনা। ৮৫০ 


১২৭. যখনি কোনো (নতুন) সূরা নাযিল হয় তখন *০£* ০ 5 
তারা পরস্পর চোখ চাওয়া-চাওয়ি করে হিল LETS By Tf 9 


ad A 


একে অপরকে জিজ্ঞেস করে); ‘কেউ কি তোমাদের Half i re 
Lax || 
দেখতে পাচ্ছে?’ অতপর তারা (হেদায়াত থেকে) ফিরে Ss A রে a 0G মি 241 


যায়; আল্লাহ তায়ালা তাদের অন্তরকে এভাবেই (সত্য ৪১0 2 jE wf ০১১০৮ 19১১1 
থেকে) ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা হচ্ছে এমন টার্কি দাড়া 3 
সম্প্রদায়ের লোক, যারা কিছু অনুধাবন করে না। ও ০9৪৪৭! [95 


১২৮. (হে মানুষ,) তোমাদের কাছে তোমাদেরই মধ্য রা ৯১০8৫ ৯ BAD, oo ডি 
থেকে এক রসূল এসেছে, তোমাদের কোনোরকম ৬2০১ ০ 


NDR Ele ৮৪:18 ৪ 


কষ্ট ভোগ তার ওপর দুঃসহ, সে তোমাদের একান্ত ০ * [2 Las fe 
EC) Ua উট 
কল্যাণকামী, ঈমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ, দির রিনি রনী টানি 


পরম দয়ালু। ৬৮১১ 39°) ৯১০৪৮] 
পারা ১১ ইয়া'তাযিরূন ২২৬ www.alquranacademylondon.org 


১৬ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


১২৯. এরা যদি (এমন কল্যাণকামী একজন রসূলের -' ৮ £ ০৫ KGa RDEEL RG 
কাছ থেকে) মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি (তাদের) 211 i | ৩৫৮৯ 0 HO 


বলে দাও, আল্লাহ তায়ালাই আমার জন্যে যথেষ্ট, রি ALLS পপ্িপ 
ছাড়া আর কোনো মাবুদ নেই; (সমস্যায় সংকটে ৬৮01৮222558 


আমি তার ওপরই ভরসা করি এবং তিনিই ১ 
ডি আরশের ্হ অধিপতি । 


ই দন 341 ১৩ (2০21৩ 
লি (জে চিল জা শাল সিহত ০১০) 58455309591 
ক দিতে পারে ভার ১ 5:5532138০218150 
ডে মাত নিজ ৩০৮ 165 ০1 03541 06 
নিসন্দেহে এ ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট যাদুকর! 


৩. (হে মানুষ,) নিসন্দেহে তোমাদের রব আল্লাহ ক 
তায়ালা, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে ছয় দিনে ১০১৮০ GE ৩] ৭০০ ৩ 


পয়দা করেছেন, অতপর তিনি “আরশে' সমাসীন Bl Auf 2 ০৯৫ 
হলেন, তিনি (তার) কাজ (স্বহস্তে) নিয়ন্ত্রণ করেন; *.- * ৮ ৪৫৮০ 
কেউই তীর অনুমতি ছাড়া (কারো) সুপারিশকারী 82 ০2০+781 55 Ay 


হতে পারে না; এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ * { 57% Kt 
শি 455 
তায়ালা, অতএব তোমরা তারই এবাদাত করো; auf LL b ১১০০১ 


তোমরা কি (এটা) অনুধাবন করবে না? © IKE ১১ ৮৮9০+০$ 


প্রা ওত Lc BPA বিগ 


৪. (মৃত্যুর পর) তোমাদের সবার ফিরে যাবার জায়গা 15 - ZA LAGS AS AG 


হবে একমাত্র তার কাছে; আল্লাহ তায়ালার (সকল) 4৪৯ 41 ৩০০, রে 411 


প্রতিশ্রুতি সত্য, অবশ্যই তিনি এ সৃষ্টির অস্তিত্ব (৮২৯1: চর নু 
দান করেন, (কেয়ামতের দিন) তিনিই আবার তার ১ ) Oa ঢা on রা 
(জীবনের) পুনরাবৃত্তি ঘটাবেন, যাতে করে যারা ৯০119529152210821 
(তার ওপর) ঈমান আনে ও ভালো কাজ করে- 5 ০০ AD ADec জি 

ইনসাফের সাথে তিনি তাদের (কাজের) বিনিময় দান ০155০511958 ad ena 
করতে পারেন, যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার + sn NALS 
করে তাদের জন্যে উত্তপ্ত পানীয় ও কঠিন শাস্তি PEE ENN Ha i SOS 


পা ডি 9টি টি পা 


রয়েছে, কেননা তারা (পরকালের এ শাস্তি) অস্বীকার রে 
করছিলো । 2১ 


৫. (মহান আল্লাহ তায়ালা-) যিনি সূর্যকে তেজোদ্দীপ্ত ৮৮৫৭ প্র 
বানিয়েছেন এবং চাদকে (বানিয়েছেন) জ্যোতির্ময়, ১8119 ss Al 025 ০112 
অতপর তিনি তার কিছু মনযিল নির্দিষ্ট করে দিয়েছেন, পাপা ABLE পাশা তাপ DAD ৪০ 
যাতে করে (এ নিয়ম ছারা) তোমরা বছরের গণনা ১০০19৮15100 59989139) 


পারা ১১ ইয়া'তাযিরূন ক ২২৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সুরা ইউনুস 


“AA ৬ 


এবং দিন-তারিখের হিসাবটা জানতে পারো; (আসলে) : তি, 
আল্লাহ তায়ালা যা কিছু পয়দা করেছেন (তার) Us EEF L ls | 


কোনোটাই তিনি অনর্থক করেননি; যারা (সৃষ্টি রহস্য [9£ 2], ১২ Jf 2 ie 5 চি 
সম্পর্কে) জানে তাদের জন্যে তিনি নিদর্শনগুলো খুলে ৮ ” * ডিন 
খুলে বর্ণনা করেন। © ০০৮৭ 


৬. অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ 172 8৮ 511,1৭1, ২২১ ,5 » 
তায়ালা যা কিছু আসমানসমূহ ও যমীনের মাঝে 25152 ভা 
পয়দা করেছেন-_ তার (প্রতিটি জিনিসের) মাঝে এমন ২১ ৬5১১ 9 = 3 (8 481 915 
জাতির জন্যে (আল্লাহ তায়ালাকে চেনার) নিদর্শন * “ প দিদি দারা 
রয়েছে যারা তাকওয়া অবলম্বন করে । © ০৭৪৮৭ [9 


৭. অবশ্যই যারা (মৃত্যুর পর) আমার সাথে সাক্ষাতের ॥* 2++ 14৭ 
প্রত্যাশা করে না, যারা এ পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট 1১25 (90) 15১৯১ ০৪৩] ul 


এবং এখানকার সবকিছু নিয়েই পরিতৃপ্ত, (সর্বোপরি) 3 S29 6 Cb 03911 [) 
যারা আমার নিদর্শনসমূহ থেকে গাফেল থাকে- 5 ভেদ ০? ৪5521 


LAP 1 পা 11 টিপা AD 


O ৩9122181০০০ 


৮. তারাই হচ্ছে সেসব লোক, যাদের ঠিকানা হবে 1১712177151 উপ 
(জাহান্নামের) আগুন; (এটা তাদের সে কাজের 15 ৮3 | ৪ 5 রিয়া 5 


বিনিময়-) যা তারা অর্জন করেছে। © ০৭৮৪৭ 


৯. (অপরদিকে) যারা অবশ্যই (আল্লাহ তায়ালার 1 w ০০ শশা Aor! LABS 
ওপর) ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের =i রি 19 ০:০1 ০] 
মালিক তাদের (এ) ঈমানের কারণেই তাদের সঠিক * নু SCL ASB A A As 
পথ দেখাবেন; তাদের তলদেশ দিয়ে (অসংখ্য) ৬০১৯ ০৪ 3 xd) 8 ১৪৭ 


নেয়ামতে (পরিপূর্ণ) জান্নাতে (সুপেয়) ঝর্ণাধারা ০ ৯২ oiAT ০ 
প্রবাহমান থাকবে । 


৪৫31-07-৯১ 


১০. (এ সময়) সেখানে তাদের (একটি মাত্র) ধ্বনিই * 2 10151: ডি 
থাকবে, হে আল্লাহ তায়ালা, তুমি মহান, তুমি পবিত্র! € , তা 3 চা 
সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’ (এবং) টিতে EEE ES 
তাদের শেষ ডাক হবে (আলহামদু লিল্লাহ), যাবতীয় ৮ এন এ ০ oAA 

তারীফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে । © © wast ০৮১ 48 ০৮ এ 


১১. আল্লাহ তায়ালা যদি মানুষের জন্যে তাদের 5 টো OR Se 


অকল্যাণকে তরান্বিত করতেন, যেভাবে মানুষ EL 28 ০0৯৮7 59 
নিজেদের কল্যাণ তরান্বিত করতে চায়, তাহলে ASB 

তাদের অবকাশ (দেয়ার সুযোগ কবেই) শেষ করে পল ০282-4৮-2০ 
দেয়া হতো (কিন্তু আল্লাহ তায়ালা তাদের ঢিল দিয়ে 15216] টার রী 
রেখেছেন); অতপর যারা আমার সাথে সাক্ষাতের 1০৯52০80135 টিনা 
আশা করে না, আমি তাদের না-ফরমানীর মাঝে 9) ff ১৮২2 801586 && 


ছেড়ে দেই- তারা উদ্রান্তের মতো ঘুরে বেড়ায় । 


১২. মানুষকে যখন কোনো দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন সে _ রঁ 19055 LS রম 
বসে, শুয়ে, দাড়িয়ে সর্বাবস্থায় আমাকে ডাকে, অতপর আমি ৷ - xd ০০ 


cus LAr cA 


যখন তার দুঃখ-কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই, ৮ ১৯ 4% CIS Le গর 16569 
পারা ১১ ইয়া’তাযিরূন + ২২৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা 


তখন সে এমনি (বেপরোয়া হয়ে) চলতে শুর করে, প্রত এ ০ ০ ৮৮% ছু টি 
তাকে যে এক সময় দুঃখ-কষ্ট স্পর্শ করেছিলো, তা দূর ০ To dt Leda ৩0০১2 


Ed 


করার জন্যে (মনে হয়) আমাকে সে কখনো ভাবেই 2121 জি 
এভাবেই যারা সীমালংঘন করে তাদের জন্যে তাদের 19 ০৪১০৮] ৬৪ 4১০ 


কাজকর্মকে শোভনীয় করে দেয়া হয়েছে। Sw 91০৯ 


পা ১০9০9 2, পাটি পি শা Nass 


১৩. তোমাদের আগে অনেক মানবগোষ্ঠীকে আমি [দশ "215 ? 
৮11 8 


£৯ ৮9 সঠিশটি টি ৮ ৮ ভি নিতে ৯ ৮9 প্র পা 


তানের কাছে স্পট নিদর্শনসহ তাদের রসূলরা ০:10 [2-৮915)-৮6051৯951 9 
এসেছিলো, (কিন্তু) তারা (তাদের ওপর) ঈমান রনি এ is 
আনলো না; এভাবেই আমি না-ফরমান জাতিদের (5১৯ hdd ole 
(তাদের যুলুমের) প্রতিফল দিয়ে থাকি । Ss ১৩78) 


Ed 


১৪. অতপর আমি যমীনে (তাদের জায়গায়) ' NLA pikes Ds 
তোমাদের খলীফা বানিয়েছি, রি ০০০৪৬ 8০515 ৮2৮প 


পা APN Ax cA OA 


তোমরা কি ধরনের আচরণ করো। 3৮5 


১৫. (হে নবী,) যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ - 

তাদের পড়ে শোনানো হয়, তখন যারা (মৃত্যুর পর) ০00,০০৪ ১ ss Sul ole CS 
তাদের সাথে আমার সাথে দেখা সাক্ষাতের আশা ৫ মিটারের 
করে না, তারা (উদ্ধত্যের সাথে) বলে, এছাড়া অন্য এ uly ~| রর 5 
কোনো কোরআন ৮8 কিরো একে বদলে */.* EEE 5.41579 ffs 
দাও; তুমি (এদের) বলো, আমার নিজের এমন ও 51 দা হিল ক 
কোনো ক্ষমতা নেই যে, আমি একে বদলে দেবো; ৩1০ (৮58 51815 ০১ 40711 
আমি তো তাই অনুসরণ করি যা আমার ওপর ওহী চা ভা 

আসে, আমি যদি আমার মালিকের কোনো রকম SU She 0422 
না-ফরমানী করি, তাহলে আমি একটি মহা দিবসের তত এত PALS OA 
(কঠিন) শাস্তির ভয় করি। ৪ 4৮৮০522০165 9) ০৮০০ ০1 


১৬. তুমি বলো, আল্লাহ তায়ালা না চাইলে আমি 2১৮” * 2+177 ৮2575 17 4 7 
তোমাদের ওপর এ (কোরআন)পাঠই করতাম না, Y 5 555 Le awl UL 


LAs Nar 


আমি এ (গ্ৰন্থ) সম্পর্কেও তোমাদের কোনো কিছু কপ -০-০ ABA ৪ 
জানাতাম না, আমি তো এর আগে তোমাদের মাঝে [yee nd ০ ০১ 
অনেক বয়স কাটিয়েছি, (কিন্তু এমন কোনো কথা আমি 

তোমাদের বলিনি?) তোমরা কি বুঝতে পারছো না? 


১৭. অতপর (বলো), তার চাইতে বড়ো যালেম আর * ত. ০77১7 ০2 
কে, যে আয়াহ তায়ালার ওপর মিথ্যা আরোপ করে ঠা 53441 ৫ ১) yes Blo 


AD পাঠা 


কিংবাত তার আয়াতসমূহকে অস্বীকার করে; (এ ধরনের) = = “fz ১ cl ৮ ual টি 
না-ফরমান লোকেরা কখনোই সফলকাম হয় না। 88 on ্ 
১৮, এরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এমন কিছুর ADB পারা cA DON 
উপাসনা করে, যা তাদের কোনো রকম ক্ষতি ৮৯১2 Cail 953 ৩১৬25 
করতে পারে না, (আবার) তা তাদের কোনো রকম "2 ৮৯4% 2 ৮৩৮ ৯৩৩ ছি ০" 
উপকারও করতে পারে না। তারা বলে, এগুলো হচ্ছে RE ET eT ১9 
আল্লাহ তায়ালার কাছে আমাদের সুপারিশকারী; তুমি ৬। ৮৯০৬৫ 

(মোশরেকদের) বলো, তোমরা কি আল্লাহ তায়ালাকে 481 ০9:৮7 J “il ৩ দে 


পারা ১১ ইয়া'তাযিরূন +২২৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 
এমন কোনো কিছুর খবর দিতে চাও, যা তিনি তত 
আসমানসমূহের মাঝে অবহিত নন এবং যমীনের মাঝেও ৩১৫1৩ 5 ৬১. 1 2105 


নন; তিনি পাক পবিত্র এবং মহান, তারা (তার সাথে) রি 
যে শেরেক করে তিনি তার চাইতে অনেক পবিভ্র। € ৪৯৭ ৮০ ৪ 


১৯. মানুষরা ছিলো এক জাতি (ভুক্ত), অতপর তারা Z2- অ 7 আট) এ 11187 
(নিজেদের মাঝে) মতবিরোধ সৃষ্টি করেছে; তোমার ols ৭1০৮701975159 
মালিকের পক্ষ থেকে তোদের মৃত্যু) পরবর্তী (শান্তির) 514) +» ৫ 2 
ঘোষণা না থাকলে কবেই সে বিষয়ের ফয়সালা হয়ে ৮ প)_, নি রি 

যেতো, যে বিষয় নিয়ে তারা মতবিরোধ করে। ১) ৪৪ sd eins (2 


২০. তারা বলে, তার মালিকের কাছ থেকে তার ওপর 25282835522 
কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি বলো, ০3125453723 
গায়ব (সংক্রান্ত জ্ঞান) একমাত্র আল্লাহ তায়ালার 5195৮ 82048 (0 তি 
জন্যে, অতপর (আল্লাহ তায়ালার সে গায়বী ফয়সালার 4১ সি রি ডা i 


জন্যে) তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের © 5৪১৮৮ cre Ae || 
সাথে প্রতীক্ষা করছি। শা 


২১. কে দুঃখ-মসিবত স্পর্শ করার পর যখন ৮1 8প্ানএ ০০ পা 
a BE ৪ স্বাদ ভোগ করাই, তখন 7 9802 ES BIN 


সাথে সাথেই আমার (রহমতের) নিদর্শনসমূহের সাথে এ Ll ০15 ৯2৯০ 
০৮ | ছে ১৫০ ০৪151 ae 


পাপা 9০ টি তা cio এ ZA পাঠ পা 


কৌশলে আল্লাহ তায়ালা সবার চাইতে বেশী তৎপর; 1 ০১৭১০ Lott ert 


অবশ্যই আমার পাঠানো (ফেরেশতা)-রা তোমাদের টি রহ 
যাবতীয় কৌশলের কথা লিখে রাখে । ৪ ৪9১০১ 


২২. তিনিই মহান (আল্লাহ তায়ালা), যিনি তোমাদের , *৮11 41 ১ *+৫৮০০% ৫2 
জলে-স্থলে ভ্রমণ করান; এমনকি তোমরা যখন ১৯920 এপ sly 


AAs 


নৌকায় থাকো এবং এ (নৌকা)-গুলো যখন তাদের Ge sll 2] ১2191 

নিয়ে অনুকূল আবহাওয়ায় চলতে থাকে, তখন ৭০৯ ॥ 3০০ 1০ 
(নৌকার) আরোহীরা এতে আনন্দিত হয়, (হঠাৎ) ৭০ 2192 এট ১22 
এগুলো ঝড়বাহী বাতাসের কবলে পড়ে এবং সবদিক ৬ এ * 2৭ 

থেকে তাদের ওপর ঢেউ আসতে থাকে এবং তারা Jes Ey ০2959 ০০1০ ঃ) 
মনে করে, (এবার সত্যিই) এ (বোতাস ও ঢেউ) ASL RE 

দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে, তখন তারা একান্ত [9450003 Ef 19:65 ul 
নিষ্ঠাবান বান্দা হয়ে আল্লাহ তায়ালাকে ডাকে- (হে (22521 STE EAT 1০4 
আল্লাহ), যদি তুমি আমাদের এ (মহাদুর্যোগ) থেকে চড়ে ne SU 


বাচিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ ও f ৮১ 
বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবো । ays ৬০০৪১13১৩ 


ই দাত GGA af 


যমীনে না-ফরমানী শুরু করে দেয়; হে মানুষ * +৭4 ছু ছি 
(শুনে রাখো), তোমাদের এ নাফরমানী তোমাদের ০০০০1 CI al Gt 


নিজেদের ওপরই (পতিত হবে, মূলত এগুলো ৪ pA 


হচ্ছে) দুনিয়ার (অস্থায়ী সহায় সম্পদ, 12901895100 ৮০০৪7 


পারা ১১ ইয়া'তাধিরন ২৩০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


অতপর আমার কাছেই হচ্ছে তোমাদের ফেরার (৮) * ৫৮227০2১৭12 ৭ 4 
জায়গা, (সেদিন) আমি তোমাদের বলে দেবো, "34 HE EEE” bE aE 
(দুনিয়ায়) তোমরা কি করতে । © Us 2 


২৪. এ পার্থিব জীবনের উদাহরণ (হচ্ছে), যেমন আমি + 
আকাশ থেকে পানি বর্ষণ করলাম, তা দ্বারা অতপর 24505 LS C30 ৪০ i ০1 


ALA 


45518050701 
5 on Eo Eies 
উল) ভান নে ছল ত S55 e541 
ক্ষমতাবান, (এ সময় হঠাৎ করে) রাতে কিংবা দিনে ০5, 194০ UD Whol 559 
উর ১০৮595732৩5 


দিলাম যেন গতকাল (পর্যন্ত এখানে) তার কোনো 15619). , 70558 78 
অস্তিত্বই ছিলো না; রা চির 1০০ ৮৪০১৪ ৪ 


সেসব জাতির জন্যে খুলে খুলে বর্ণনা করি, যারা 
রা ও ০/9১৪৬৭৭ CY ০৭১1 


২৫. (হে মানুষ) আল্লাহ তায়ালা (তোমাদের) শান্তির * লি 
নিবাসের দিকে ডাকছেন; তিনি যাকে ইচ্ছা করেন ৩৩৯২9 10121, ৫1 12০১ 4019 


রর] Ar 


তাকে সহজ-সরল পথে পরিচালিত করেন। © niin be Ct Fs or 


২৬. যারা ভালো কাজ করেছে, কল্যাণ তো ৮০ a রি 
তাদের জন্যে এবং (থাকবে আরো) বেশী; সেদিন ১8; 152 = [st ad 


তাদের চেহারা কোনো কালিমা ও হীনতা দ্বারা আচ্ছন্ন এ, fs sy ১ 
থাকবে না; তারাই (হবে) জান্নাতের অধিবাসী, তারা গু ১১9 চিট? 
সেখানে থাকবে চিরদিন। ও 09915103৮25 LZ Lf 


পারছি গুতা 8৯ 9৩ ৮১০9 -9 Dols পাপা 


পাঠ ৮9১1 AA AD ৮91 NAS 


২৭. (অপরদিকে) যারা মন্দ কাজ করেছে, (তাদের) "55" পরে 9০1 পিল 
মন্দের প্রতিফল মন্দের মতোই হবে, অপমান তাদের = 2৮৮ গা ও i | 19 nd 


5৯ ০ ২9 পা ভি পাপা রা রা 


আচ্ছন্ন করে ফেলবে; সেদিন আল্লাহ (-র আযাব) রিনি Hels lt 
থেকে তাদের রক্ষাকারী কেউই থাকবে না, (তাদের ADPADD Az AP 2৩০ পপ 
চেহারা এমনি কালো হবে) যেন রাতের অন্ধকার ছিড়ে ৮৮৪৯ 9৯9 শা ৮১৫০5 wr “lf 


££ AD ESL MS 
2b 


(তার) একটি টুক্রো তাদের মুখের ওপর ছেয়ে দেয়া * ' নি 
হয়েছে, এরাই (হচ্ছে) জাহান্নামের অধিবাসী, সেখানে কপ এগ" Like Jal 5205 
তারা চিরদিন থাকবে । ৪ ০১4425৮2০02 


২৮. (স্বরণ করো,) যেদিন আমি তাদের সবাইকে DNS EL 2 
সামনে একত্রিত করবো, অতপর যারা র সাথে বদ bros t= [ 929 


BBN তি পরি শ ৯ শটি পা ঠি পা A 


শরীক করেছে- আমি তাদের বলবো, তোমরা এবং “22 7127 & i 
যাদের তোমরা শরীক করেছো- স্ব স্ব স্থানে ৪ চি Hoe 


করো, এরপর আমি তাদের পরস্পরকে | করে 0199 ০ 1218 হু 
দেবো এবং যাদের তারা শরীক করেছিলো- তারা বলবে, রা নিলি ca 2 
না, তোমরা কখনোই আমার উপাসনা করতে না। © U6 Gl AS LLC 


পারা ১১ ইয়া’তাযিরূন ২৩১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ না 
২৯. (আজ) আল্লাহ তায়ালাই আমাদের এবং ACA SRN 2 SA oh dl 

তোমাদের মাঝে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট, ul > 23 bare font 2 0৫ 
আমরা তোমাদের উপাসনার ব্যাপারে (আসলেই) © 21 ৮৫ টির 


গাফেল ছিলাম। 


৩০. এভাবেই সেদিন প্রত্যেক ব্যক্তি যা সে করে 
এসেছে, (পুরোপুরিই) জানতে পারবে এবং সবাইকে ০৫ ৮ ৩০ 1275 ০০০ 


তাদের আসল মালিক আল্লাহ তায়ালার কাছে ফিরিয়ে |! শি . 240 Ho i 

লয় সার, তারানা নাগর)” ভার” ৩7০ ক 41৫1 ৯? 
মিথ্যা ও অলীক কথাবার্তা উদ্ভাবন করতো, (নিমিষেই) টে 9১: [SL | 
তা তাদের কাছ থেকে হারিয়ে যাবে। 


৩১. (হে নবী,) তুমি বলো, কে তোমাদের আসমান তএ ৯ PI2AD AS 2 
ও যমীন থেকে জীবিকা সরবরাহ করেন, অথবা কে ৬৯১ 19 চিন usr Dy ৬০০৪ 
(তোমাদের) শোনা ও দেখা নয করেন? কে 5295025913 €৮5 ] SLs of 
জীবিতকে মৃত থেকে, আবার মৃতকে জীবিত থেকে PBEM: oH ত 
বের করে আনেন! কে (আছে এমন), যিনি (এসব 6১৯49 FE ৩০ cl ৫১৯৪ 
কিছুর) পরিকল্পনা প্রণয়ন করেন; তারা বলবে, As 5০৮ uch 

(হ্যা, অবশ্যই) আল্লাহ তায়ালা, তুমি বলো, তাহলে ‘xt 20: ৬৮০9 ৬ ৬ ৪৮] 
(সত্য অস্বীকার করার পরিণামকে কি) তোমরা ভয় 24 + AGE 
করো নাঃ 809855১0855 201 0515855 


৩২. এই তোমাদের আল্লাহ তায়ালা, তিনিই তোমাদের 228-০422! 
আসল রব, সত্য আসার পর (তাকে না মানা) ৩215০ 5 AS রা 


গোমরাহী ছাড়া আর কি? (তারপরও এই সত্য থেকে) + ABSA 
তোমাদের কোথায় কোথায় ফেরানো হচ্ছে? ® 0555০ ০ ই 41 yi 52 


৩৩. যারা নাফরমানী করেছে তাদের ওপর তোমার 2011 চা ০০ SU 
(১১5 1০০ 
মালিকের কথা এভাবেই সত্য বলে প্রমাণিত হলো, on $< ০2১০০৩৮০০০৮ 


(আসলেই) এরা কখনো ঈমান আনবে না। ও মি 19৯ 


৩৪. তুমি বলো, তোমাদের (বানানো) এসব শরীকদের ABA BEAD RK 

মধ্যে এমন কেট কিছ, যে প্রথম বার (এগুলো) 1৫১ 2 ০৫৪৫5৪০0508 
বানাতে পেরেছে- অতপর (মৃত্যুর পর) তাকে ফিরিয়ে ০ - * ০৫ CoA এ ০ ০০৮5 
আনতে পারবে! তুমি বলো, আল্লাহ তায়ালাই সৃষ্টিকে |$ ৬+ পা 9181 
প্রথম অস্তিত্‌ প্রদান করেন, অতপর (দ্বিতীয়বার) ৮৯৮০ ০54 ও পনি 
তিনিই তাতে জীবন দান 'করবেন, (এ সত্বেও) 5 5৫588 0530 5০০95 
তোমাদের (সত্য থেকে) কোন্‌ দিকে বিচ্যুত করা 

হচ্ছেঃ 


৩৫. (তুমি) বলো, তোমাদের শরীকদের মধ্যে এমন 1) "এ+ ৯০ দাত ৯. 2 
কাটে রিকি গথ দেখাতে পারি যে 
(তুমি) বলো, (হী) আল্লাহ তায়ালাই (তাদের) সঠিক $+ 42 ৩৯ 2008, ৮৫ 
পথ দেখাতে পারেন; যিনি সঠিক পথ দেখান তিনি » ৪ ৩ 

অনুসরণের বেশী যোগ্য, না সে ব্যক্তি (বেশী যোগ্য)- or! Cry ০৬215214154 
যে নিজে কোনো পথের সন্ধান পায় না- যতোক্ষণ না; 

তাকে পথের সন্ধান দেয়া হয়, তোমাদের এ কি হলো, ০055 Guo টি 
কেমন ধরনের ফয়সালা করো তোমরা? © ০৭০০9 io 


পারা ১১ ইয়া’তাযিরূন কু ২৩২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৩৬. তাদের অধিকাংশ ব্যক্তিই নিজেদের আন্দায 
অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় 
আন্দায অনুমান অবশ্যই কোনো কাজে আসে না; 
আল্লাহ তায়ালা অবশ্যই ওদের কর্মকান্ড সম্পর্কে 
পূর্ণাংগ ওয়াকেফহাল রয়েছেন। 


১০ সূরা ইউনুস 
col CEVA Gils 


; nl Bf of Eek GSH CY 


A APN or 


০91২৭ 0০৪ 


ad 


৩৭. এ কোরআন এমন (কোনো গ্রন্থ) নয় যে, 
আল্লাহর (ওহী) ব্যতিরেকে (কারো ইচ্ছামাফিক একে) 
গড়ে দেয়া যাবে, বরং এ গ্রন্থ) সেসব গ্রন্থের 
সত্যবাদিতার সাক্ষ্য প্রদান করে যা এর আগে নাযিল 
হয়েছে, এতে কোনোরকম সন্দেহ নেই, এটা (হচ্ছে) 
সৃষ্টিকুলের মালিক (আল্লাহ তায়ালা)-র কিতাবের 
বিশদ ব্যাখ্যা । 


1 পাঠ BAS 


৩ Gy ০1015811165 04122 
চে GH 32 ৮1940 9: 
এক IY ০০৪] 0৮259 263 


টিবি wD A 


2৮ SS 


৩৮. তারা কি একথা বলে যে, এ ব্যক্তি (মোহাম্মদ) এ 

(প্রন্থ)-টি রচনা করে নিয়েছে; (হে নবী,) তুমি বলো, 
তোমরা তোমাদের দাবীতে যদি সত্যবাদী হও, রাহ 
তোমরাও এমনি ধরনের কিছু সুরা বানিয়ে নিয়ে এসো এবং 
(এ ব্যাপারে) আল্লাহ তায়ালা ছাড়া আর যাদের যাদের 
তোমরা ডাকতে চাও ডেকে (তাদেরও সাহায্য) নাও 


তোর Tf 


চিল 


৩৯. (আসল কথা হচ্ছে,) যে বিষয়টিই তারা তাদের 
জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারলো না, কিংবা (মানবীয় 
জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে) যার ব্যাখ্যা 
এখনো তাদের পর্যন্ত পৌছায়নি- তারা তাই অস্বীকার 


অস্বীকার করেছিলো, দেখো, (এ 
যালেমদের পরিণাম কি হয়েছে। 


A ADA DAG ADDL A 
ihe ghd Lbs 15445 07 
পাপা রা Iz TLA Az A Az তপু 

০15508275৩2 
শিট পা 9 পাপা 71৮19 


করে বসলো; ঠিক এভাবে তাদের পূর্ববর্তী মানুষরাও র্‌ 
) 


৪০. তাদের মধ্যে কিছু লোক এর ওপর ঈমান 
না; তোমার মালিক (কিন্তু এ) বিপর্যয় সৃষ্টিকারীদের 
ভালো করেই জানেন । 


০:8১ দে ৯০৮৮ 2 DB এত ৯০৯ ৩ 
৩৫9৭] ৩০৯3 ts eh ৬৭9 
০০ পনির cB 


6 kdl ef S543 


৪১. তারা যদি (এরপরও) তোমাকে মিথ্যা প্রতিপন্ন 
করতে থাকে, তাহলে তুমি তোদের) বলে দাও 
(দেখো), আমার কাজকর্ম আমার জন্যে, আর 
তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে, আমি যা কিছু 
করছি তার জন্যে তোমরা দায়িতৃমুক্ত, আবার তোমরা 
যা করো তার জন্যেও আমি দায়িত্বমুক্ত 


০৫959501483 SYST YS 
95৫850925১2 


পা APN টি SsA পা 


© ০9৮০) ls Ef? 


৪২. (হে নবী,) এদের মধ্যে কিছু লোক এমন আছে, 
যারা তোমার দিকে কান পেতে রাখে । (কিন্তু) তুমি 
কি বধিরকে (আল্লাহর কালাম) শোনাবে? যদিও তারা 
(এর) কিছুই বুঝতে পারছে না! 


ASS DS 


50730105470 -55 2৫ 


৪৩. (আবার) ওদের মধ্যে কেউ কেউ আছে যারা 
তোমার দিকে তাকিয়ে থাকে; (কিন্তু) তুমি কি 
অন্ধকে পথ দেখাবে? যদিও তারা (এর) কিছুই 
দেখতে পায় না! 


৫৯৪০০৩985০০ 


পা Aad ADL 


৪ 09১2 1532 55 Go 


পারা ১১ ইয়া’তাযিরূন ২৩৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৪৪. নিসন্দেহে আল্লাহ তায়ালা মানুষের ওপর কোনো 
রকম যুলুম করেন না, (বরং আল্লাহর অবাধ্য হয়ে) 
মানুষেরা নিজেরাই নিজেদের ওপর যুলুম করে । 


১০ সূরা ইউনুস 
০90৭2 ৩০০৭। 1858 161 


LAD Az ডি পটি পা শটি নিপা পা 


© 05187250001 


৪৫. যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন 
(সেদিন) তাদের (মনে হবে) যেন তারা সেখানে 
পারস্পরিক পরিচয়ের জন্যে দিনের মাত্র একটি 
ক্ষণই কাটিয়ে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, 
যারা আল্লাহর সামনা-সামনি হওয়াকে অস্বীকার 
করেছিলো, (আসলে) তারা কখনোই হেদায়াতপ্রাপ্ত 
ছিলো না। 


পানি 1951 ত্র 


Ys Hb dul nisl 


পা পা Az | তটিপা্টি পা পা ভিশটিলা arr 


রী 
3915 SAGO El 


Ww 
৬৮ 
A 


AA AAD 


© 23021906550 EL 1 


৪৬. আমি ওদের কাছে যে (বিষয়ের) ওয়াদা করেছি, 
তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই, 
অথবা (এর আগেই) যদি আমি তোমাকে মৃত্যু দেই, 
(এ উভয় অবস্থায়) তাদের আমার কাছেই ফিরে 
আসতে হবে, অতপর এরা যা কিছু (দুনিয়ায়) করতো 
তার ওপর আল্লাহ তায়ালাই সাক্ষী হবেন। 


নতি 
ol 92৯০ ৮ “ন 


পর APN or 


হাটি 


রি ভূতত Aa 


cb aah 


৪৭. প্রত্যেক উম্মতের জন্যেই রসূল আছে, অতপর 
যখন তাদের কাছে তাদের রসূল এসে যায়, তখন 
তাদের মাঝে (যাবতীয় কাজ) ইনসাফের সাথে 
সম্পন্ন হয়ে যায়, তাদের ওপর কখনো যুলুম করা 
হয়না । 


পা ADZAD প্ A Doh Ed 
+ 


৪0875952558 


৪৮. এরা বলে (হে মুসলমানরা), তোমরা যদি 
সত্যবাদী হও তাহলে বলো, কবে তোমাদের এই © 
আযাবের ওয়াদা ফলবে? 


পা পা ৯26৩পাপা 


© ide AS ul 657116১০029? 


৪৯. তুমি বলো, আল্লাহ তায়ালা যা চান তা ব্যতিরেকে 
আমি তো আমার নিজস্ব ভালো-মন্দের ক্ষমতাও রাখি 
না। প্রত্যেক জাতির (ধ্বংসের) জন্যে একটি দিনক্ষণ 


নির্দিষ্ট করা আছে; তাদের সে ক্ষণটি যখন আসবে 
তখন তারা এক মুহূর্তকাল সময় পেছনে থাকতে 
পারবে না- না (এক মুহুর্ত সময়) তারা এগিয়ে 
আসতে পারবে । 


০1 9১50০ 3221 9 


ভিপা ঠা 1 


© Uys) 


৫০. তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি * 


তোমাদের ওপর (আল্লাহর) আযাব- রাতে কিংবা দিনের 
বেলায় এসে পতিত হয়, তাহলে (এরপর) আর কোন বিষয় 
নিয়ে না-ফরমান লোকেরা তাড়াহুড়ো করতে চাইবে? 


265525162৮৫ ০1০89 98 


LAD ASN 


Et EE 


৫১. অতপর যখন (সত্যিই) একদিন এ বিষয়টি 
ঘটবে তখন কি তোমরা এটা বিশ্বাস করবে! (তখন) 
বলা হবে (হী), এখন (তো আযাব এসেই গেলো,) 
আর এ জন্যেই তো তোমরা তাড়াহুড়ো করছিলে! 


০৮ ৮ ar 


৩৪9 ha At BL 10 


৫২. অতপর যালেমদের বলা হবে, এবার তোমরা 


চিরস্থায়ী (জাহান্নামের) আযাবের স্বাদ ভোগ করো, 
(দুনিয়ায়) তোমরা যা কিছু অর্জন করেছো, তোমাদের 
কি তার বিনিময় দেয়া হবে না? 


কণ ২৩৪ 


প্রা ADAD NDar cA UT <A U2 


Lf IGEN oli 9005০ 
SUPE ALLY 03553 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 
৫৩. (হে নবী,) এরা তোমার কাছে জানতে চায়, ৬৮ *॥ 72০ হিরন 
(আযাব সম্পর্কিত) সে কথাটি আসলেই কি ঠিক? (%)909108:% 921 5259 
বলো, হা, আমার মালিকের শপথ, এটা আমোঘ ৯৪৯৪০ ৮০ ৪৩ 

সত্য; (শাস্তি প্রয়োগে) তোমরা কোনোদিনই তাকে ও ৩৪১৯০০৪১০9৮ GT Ht 
অক্ষম করে দিতে পারবে না । 


৫৪. যদি এমন প্রতিটি মানুষ যে যুলুম করেছে তার 

কাছে দুনিয়ায় যা (সম্পদ) আছে তা জমা হয় সে 2 

তার সবকিছুই মুক্তিপণ হিসেবে ব্যয় করতে চাইবে, 1৩8112522--৩48৩1 
যখন এ (যালেম) মানুষরা (জাহান্নামের)আযাব , ,. ৭ _ 7 এ 


দেখবে তখন তারা মনে মনে অনুতাপ করবে ৮৪:৮2 5895 ০1621119011] 
(তখন), সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার ০852 


সম্পন্ন হবে এবং তাদের ওপর বিন্দুমাত্র যুলুমও করা ০৭০৮4 2৮০ 
হবেনা। 


৫৫. মনে রেখো, আসমানসমূহ ও যমীনে যা কিছু ৪:৮7 .5017 115 085 Co 
আছে তা সব আল্লাহ তায়ালার জন্যেই; জেনে রেখো, 181৮ ০১১১19০৪৮| & 4০০1১ 


অবশ্যই আল্লাহ তায়ালার ওয়াদা সত্য, তাদের ৩ ৯ ঠিতা পা ৯০৩টি ও 
অধিকাংশ লোকই তা জানে না। হি 9 0১2৮42০4824 629 


৫৬. তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান গহন ॥ DAD ADs 
এবং (মৃত্যুর পর) তোমাদের সবাইকে তার কাছেই ০০০৯১ 4:19 ৪৩৭9 (৮৯৪৪০ 
ফিরিয়ে নেয়া হবে। 


৫৭. হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের 
পক্ষ থেকে নসীহত (বিশিষ্ট একটি কিতাব) এসেছে, 
(এটা হচ্ছে) মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে 
তার নিরাময় এবং মোমেনদের জন্যে হেদায়াত ও 
রহমত। 


৫৮. (হে নবী) তুমি বলো, (এটা) আল্লাহ তায়ালার দয়া 
ও অনুগ্ধহেই (নাযিল) হয়েছে, অতএব মানুষের উচিত এ 
জন্যে আনন্দ প্রকাশ করা, (কারণ) তারা যা কিছু (জ্ঞান LALA ডিএ দিত পাতি 0৯৫৮7 
ও সম্পদ) জমা করছে, এটা তার চাইতে অনেক উত্তম । © ৬৪৯০ ৮ ১৪৯ 9৯ ৮ 19১৯৮ 


৫৯. তুমি বলো, তোমরা কি কখনো চিন্তা করে AW AW A BrP ০৫))০০৮/১৫ তি ৯০৮ তার 
দেখেছো, আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যে রেষেক 3১ ৩০৮৫৩ TS তত 


প 1 তাত 2 শার্শা DAW ADNAN পা পা 


নাযিল করেছেন তার মধ্য থেকে অতপর কিছু অংশকে AT As 
তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে ul JS 2 Le পল 


নিয়েছো; বলো, (এসব ব্যাপারে) আল্লাহ তায়ালা ছানি বা 
কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন, না তোমরা © 99589 941 FHL ০১ 
আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো! 


.যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, তাদের ৮22 AK 
রে দিক এ 


কখনো আসবে না); অবশ্যই আল্লাহ তায়ালা বড়ো (চর ০59১7 রা ৩1. 2৯511 ss 
অনুগ্রহশীল (তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন), /১-০-9 ৯৩ 2 দা] 15 
কিন্তু অধিকাংশ মানুষই শোকর আদায় করে না। © ০9১4 2৮০১1 ৬৫19 yl 


৬১. (হে নবী,) তুমি যে কাজের ভেতরেই থাকো * ৮৮০ oT রি 
না কেন এবং কোরআন থেকে যা কিছু তেলাওয়াত 5 4 21917. Lou ৰ! ০5 159 


পারা ১১ ইয়া'তাধিরন +২৩৫ ৬///৬/.91001817808091110যনরমি ০৩9 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


করো না কেন (তা আমি জানি,) তোমরা যে কোনো 15৫ ০5148 
কাজ করো, কোনো কাজে তোমরা যখন প্রবৃত্ত হও, ১1১-০:০১০৯০3921৯ 
আমিই তার ব্যাপারে তোমাদের ওপর সাক্ষী হয়ে 09৮4 992833115 ৮০০ 
থাকি, তোমার মালিকের (দৃষ্টি) থেকে একটি অণু রর 
পরিমাণ জিনিসও গোপন থাকে না- আসমানে ও নয় 955106855৩০) us 4০৯৯৪ 
যমীনে নয়- এর চাইতে ছোটো কিংবা এর চাইতে টা 

নল তা হত 2 2৩2 


লিপিবদ্ধ নেই। ou ০৪ & 1 ৮ 9১ 


৬২. জেনে রেখো, (কেয়ামতের দিন) আল্লাহ তায়ালার */” * ৯1 5 
বন্ধুদের জন্যে (কোনো) ভয় নেই, (সেদিন) তারা Yo ree ০592 এ al 2202 otf 
90888 8০১০৫ 


৬৩. (তারাই আল্লাহর বন্ধু-) যারা (আল্লাহর ওপর) হ তপ্ত 15216 0521৯ দা 
ঈমান এনেছে এবং (তাকে) ভয় করেছে। ও) ০) 15১5915-1 ead 


APN -০ ০ 


৬৪. তাদের জন্যে দুনিয়ার জীবনে (যেমন) সুসংবাদ হি | 
রয়েছে, (তেমনি রয়েছে) পরকালের জীবনেও; আল্লাহ 22 NS yi 


তায়ালার কথার কোনো রদবদল হয় না; আর এটাই id i 
দিনের) মহাসাফল্য নি AR DAK ০৪ 
হচ্ছে সে ( ) | :11996115 


৬৫. (হে নবী,) তোমাকে তাদের কথা যেন কোনো 48 SAS ৯ পপ 
দুঃখ না দেয়। অবশ্যই মান-ইযযত সবই আল্লাহ 44 85৮] ৩| ৮৮৪19 ৪১৯5 YS 


সি তা 


তায়ালার জন্যে, তিনি সবকিছু শোনেন, সবকিছু -০৯)৮৭। DA DB 
জানেন। 6 ১1০ 


৬৬. জেনে রেখো, যা কিছু আসমানে আছে, যা কিছু ,$ “ * $ ee 48 ১ 
আছে যমীনে, সব অবশ্যই আল্লাহর জন্যে, যারা ০, LAD ১০ = 


আল্লাহ তায়ালা ছাড়া (কল্পিত) শরীকদের ডাকে ৩০ ০5০০৪ dll ৮409, ৩১১ 
তারা তো (কিছু আন্দায) অনুমানেরই অনুসরণ হর 
করে মাত্র! তারা (আসলে) মিথ্যাবাদী ছাড়া আর ৩৯] 31 OE 91-2858 4 99: 


কিছুই ন 5 


৬৭. তিনিই (মহান আল্লাহ), যিনি তোমাদের জন্যে ॥*+£ *7 নল 
রাত বানিয়েছেন, যাতে করে তোমরা তাতে বিশ্রাম PEt ০৮০0৩ Ns 


গ্রহণ করতে পারো, আর দিনকে (বানিয়েছেন) ১১ ৫)১& ০1,175 aul 43 
আলোকোজ্জ্বল, অবশ্যই এতে শোনার মতো জাতির ad রঃ ১০০৮৮ 5 নু এ 
জন্যে অনেক নিদর্শন রয়েছে। © ০) [95 


৬৮. তারা বলে, আল্লাহ তায়ালা সন্তান গ্রহণ 2122 ঢু 
করেছেন, (অথচ) তিনি মহাপবিত্র; তিনি অভাবমুক্ত; i015 S15 


আকাশমনতলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই (812 ০3-1 $0 5015 
তার; তোমাদের কাছে এ (দোবীর) পক্ষে কোনো IAD AW ১ -2৮৯০ 

দলিল-প্রমাণও নেই; তোমরা কি আল্লাহ তায়ালা ১18,৮1৮ ০৩ dCs Oe ০১ 
সম্পর্কে এমন সব কথা বলো, যে বিষয়ে তোমরা Ns ০৯4৯৭ 
কিছুই জানো না। ৪ 02:25 খু at & ০9199 


পারা ১১ ইয়া'তাধিরন + ২৩৬ www.alquranacademylondfanotg 


২ওয়াকফে লাযেম 


3] 2 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


৬৯. (হে নবী,) তুমি বলো, যারা আল্লাহ তায়ালার BET 
ওপর মিথ্যা আরোপ করে, তারা কখনোই সফলকাম 41 OL adult 


LAD ADL 


হন SUL 0d 


৭০. (এ হচ্ছে) পার্থিব (জীবনের) মাল সামানা, 222% ১2 ৪2৯০৪ 
এরপর আমার কাছেই তাদের ফিরে আসতে হবে, এর Sd dsr tl AGNI EE 


BEL LD LS) করার জন্যে কঠোর 603% 1060 05১৯। 5165 


৭১. (হে নবী,) ওদের কাছে তুমি নূহের কথা বলো, ্ REZ 
যখন সে তার জাতিকে বলেছিলো, হে আমার জাতি, JES CTS ee 0 


যদি তোমাদের কাছে আমার অবস্থিতি ও আল্লাহর * £1724৫" 
আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ (দান) খুব দুঃসহ “= £১ ull ys 4০55] 


মনে হয়, (তবে শুনে রাখো), আমি শুধু আল্লাহর এ| 281 ০২120১35902 


11২211৩ ৩২১৭১11২৪১৩ 


ওপর ভরসা করি, অতপর তোমরা যাদের আমার 


সাথে শরীক বানাচ্ছো, তাদের একত্রিত করে (আমার * £226 * £৮1নিত ১ * 154% 
বিরুদ্ধে তোমাদের) পরিকল্পনা চূড়ান্ত করে নাও, যেন ৮৮৪১৯৪৮৪১৭1 9৯০৯0 wy 


সে পরিকল্পনা (এর কোনো বিষয় তোমাদের দৃষ্টির) « $8220 {20 ৫5 
আড়ালে না থাকে, অতপর আমার সাথে (তোদের সপন পা 


EL EE © 958:550111928| 


৭২. (হা,) যদি তোমরা (আমার থেকে) মুখ ফিরিয়ে হেলা 
নাও (তাহলে জেনে জিতে চি 1০১০১৯19300 
কাছ থেকে (এ জন্যে) কোনো পারিশ্রমিক দাবী ”*£ “+ 

করিনি: আমার পারিশ্রমিক- তো আল্লাহ তায়ালার ০১৪1০ ০০১০9 15181) 
কাছেই, আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন তার 

অনুগত বান্দাদের দলভুক্ত হয়ে যাই। ও ০০০০1 05 


৭৩. অতপর লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, TL Rien BOATS ANAT TE 
তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় 4311 4৮০5 Hel 10 
(আরোহী) ছিলো, তাদের (তুফান থেকে) উদ্ধার 1257212€ ie nl FEE 

করলাম, আমি তাদের (পূর্ববর্তী লোকদের) প্রতিনিধি ০৪915 ১ রগ 
বানিয়ে দিয়েছি, যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার La GEC BEE 153% 
করেছে, তাদের আমি (মহাপ্নাবনে) ডুবিয়ে দিয়েছি, ” এ ABR 
অতপর (হে নবী), তুমি (চেয়ে) দেখো, তাদের কী ও ও ৬৭১০-৮] 
ভয়াবহ পরিণাম হয়েছে- যাদের (আল্লাহর আযাবের) 

ভয় দেখানো হয়েছিলো । 


৭৪. আমি তার পর অনেক রসুলকে তাদের (নিজ * 

নিজ) জাতির কাছে পাঠিয়েছি, তারা সুস্পষ্ট প্রমাণসমূহ ন্ট 

নিয়ে তাদের কাছে এসেছে, কিন্তু এমনটি হয়নি যে, | 1501০ এ জাগি = 
(আগের) লোকেরা ইতিপূর্বে যা অস্বীকার করেছিলো 55) 5. হন 
তার ওপর এরা ঈমান আনবে; এভাবেই আমি ১০৬০ * 2 
সীমালংঘনকারীদের দিলে মোহর মেরে দেই। A A22 ৰ EEA 


৭৫. তাদের পরে আমি আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ ১4,7 8 102205" 
নিয়ে মূসা ও হারূনকে ফেরাউন এবং তার ৩9১১9 FPA ore btn 


পারা ১১ ইয়া’তাযিরূন *ু২৩৭ www.alquranacademylosd&oEg 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সুরা ইউনুস 


পারিষদবর্গের কাছে পাঠালাম, কিন্তু তারা সবাই £427" দ্র 
অহংকার করলো, (আসলে) তারা ছিলো বড়োই সিসি ১৬ dt 
না-ফরমান জাতি । 


৭৬. আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে 
এলো, তখন ওরা বললো, নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট * 
যাদু! 


৭৭. মূসা বললো, তোমরা কি সত্য সম্পর্কে এসব (বাজে) * 2৮ 54 ৮ 24 z 
কথা বলছো, যখন তা তোমাদের কাছে (প্রমাণসহ) এসে "৫ ৮] বু টো এ ৮০১০৫ 


গেছে! (তোমার কি মনে হয় যে,) এটা আসলেই যাদু? আর ৮৪০০1) ০1১০৬৮04157 
যাদুকররা তো কখনোই সফলকাম হয় না। © ০১১৯| Eliz 951০০ y= 


৭৮. তারা বললো, তোমরা কি এ উদ্দেশেই আমাদের ॥ 4-4-4 অ- T2004 
কাছে এসেছো থে যা কিছুর ওপর আমরা আমাদের 905103৯315055151021 216 


বাপ-দাদাদের পেয়েছি, তা থেকে তোমরা আমাদের বিচ্যুত U2] শেরে 
করে দেবে এবং (এ) ভুখন্ডে তোমাদের দু’ (ভাই)-য়ের é$ Ey J ৩ 5909 


প্রতিপত্তি (প্রতিষ্ঠিত) হয়ে যাবে? (কিন্তু); আমরা তো 4 তা Cz 
তোমাদের দু'জনের ওপর কখনো ঈমান আনবো না। © ০০০৪০ ভিসন 2 Nl 


৭৯. (এবার) ফেরাউন (নিজের দলবলকে) বললো, তোমরা A ADA BALK, AE 
আমার কাছে (রাজ্যের) সব সুদক্ষ যাদুকরদের নিয়ে এসো । © pk ১5৮০ ৩০১ (291 ০9০১১ ০09 


৮০. অতপর যাদুকররা যখন এলো, তখন মুসা তাদের TAG ৯০০০০ ৪৩ ৮ 
বললো, তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা ৫3" 08201 25৮5 


রা 


নিক্ষেপ করো। eo SHELLAC 8 


৮১. তারা যখন (তাদের যাদুর বাণ) নিক্ষেপ করলো, ছি? 
তখন মূসা বললো, তোমরা যা নিয়ে এসেছো তা (তো ys yd 15815 
আসলেই) যাদু; (দেখবে) আল্লাহ তায়ালা অবশ্যই রি ib, এ EEO 
তা ব্যর্থ করে দেবেন; আল্লাহ তায়ালা কখনো ফাসাদ 21৩. 41৩1, J 
সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না। sig Te Ey 


EAA Ro 


৮২. আল্লাহ তায়ালা স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্য ৪০৭০ ০ NM 
হিসবে প্রতিষ্ঠিত করেন, যদিও না-ফরমান মানুষরা 6০%)৯ 02772425942 ৬৯9 ্‌ 


lore 


একে খুবই অগ্রীতিকর মনে করে। 


৮৩. ফেরাউন ও তার পারিষদবর্গের লোকেরা- । ১48 অ 1৯০1 ০৩112 
তাদের বিপদে ফেলবে এই ভয়ে মূসার ওপর তার ER মাতে IG 
জাতির কতিপয় কিশোর (যুবক) ছাড়া অন্য কোনো ৩৯৪১7 27 ৬ ৮৪৯ 

লোক ঈমান আনেনি, (অবশ্যই) ফেরাউন ছিলো রি Asc AU 
যমীনের ওপর একজন অহংকারী (বাদশাহ) এবং ০৩5%1 ০৪ 0928 us iil 


নিসন্দেহে সে ছিলো সীমালংঘনকারীদের একজন । ৪ ০৯১৫ তো 2 


৮৪. মুসা বললো, হে আমার জাতি, তোমরা যদি 40152221234 ৫ টির 
ut JG 
আল্লাহ তায়ালার ওপর ঈমান এনে থাকো, তাহলে ” 2০ পম 1[58 ০৯" 5 


A AS A BAS A 5০০০ Aad 


তোমরা আল্লাহর ওপর ভরসা করো, যদি (সত্যি © ০০ AS HIS aod 
সত্যি) তোমরা মুসলমান হও। 


পারা ১১ ইয়া’তাযিরূন ২৩৮ ৬///%4.210018178028091710মর্ণ যিন ০৬০ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


EADIE PE 


৮৫. অতপর তারা বললো (হা), আমরা আল্লাহর 17” * 4 
ওপরই ভরসা করেছি, হে আমাদের রব, তুমি 0৮580700352 01518 


আমাদের যালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে ৯৫1৭5) 
পরিণত করো না । 6 ০2180115811 ss 


৮৬. তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের এ পপ 
কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও। 9 ০৮] ce এ টা 


৮৭, আমি মূসা ও তার ভাই (হারন)-এর কাছে (এই |€ “4 TA Ake 
মর্মে) উহা বাদী যে, তোমরা তোমাদের জাতির 1৮5 uf ural) ৮৮: 2৫ [৯919 
(লোকদের) জন্যে মিসরেই ঘরবাড়ি বানাও এবং 22022 A2/A BD ZAI ৮৮ পি কপ 
তোমাদের ঘরগুলোকে কেবলা (মুখী করে) বানাও, ০৮৪9 19-19 09৯2 Dans ৮০ 49] 
তোমরা নামায প্রতিষ্ঠা করো এবং ঈমানদারদের _ -* ৬০ পি 
(জান্নাতের) সুসংবাদ দাও। © ০5258৮1 3859,89০11 1১9 


৮৮. মুসা বললো, হে আমাদের রব, নিসন্দেহে তুমি ৮৯৯১ ৮ 
ফেরাউন ও তার (মন্ত্রী) পরিষদকে দুনিয়ার জীবনে ০৯১১০৮৪৩01১) os 


সৌন্দর্য (-মন্ডিত উপকরণ) এবং ধন-সম্পদ দান করে iS ALN GAS 
রেখেছো, হে আমাদের রব (এটা কি এ জন্যে,) তারা LTO ES 


Az AY টি পাতা 


(এ দিয়ে মানুষদের) তোমার পথ থেকে গোমরাহ ol 05) 5 | ০৮০০1915109 
করে দেবে? হে আমাদের রব, তাদের (সমুদয়) AD ADA ALD [পা ডি -9 TL 
ধন-সম্পদ বিনষ্ট করে দাও, তাদের অন্তরসমূহকে [Si a0 G08 all yf 
(আরো) শক্ত করে দাও, (আসলে) একটা কঠিন কাত 

আযাব না দেখলে তারা ঈমান আনবে না। © AIS এ 


৮৯. আল্লাহ্‌ তায়ালা বললেন, (হা) তোমাদের উভয়ের VU 0 C085 ০৫ A A af 3G 


দোয়াই কবুল করা হয়েছে, অতএব তোমরা (দ্বীনের না 


ওপর) সুদৃঢ় থাকো, তোমরা দু'জন কখনো সেসব © 09 20 0525 
লোকের অনুসরণ করো না, যারা কিছুই জানে না। 


৯০. অতপর, আমি বনী ইসরাঈলদের সাগর পার তনু ছি 1 রি | রঃ 
করিয়ে দিলাম, এরপর ফেরাউন এবং তার সৈন্য-সামন্ত = প্রি 5 10518 399 


বিদ্বেষপরায়ণতা ও সীমালংঘন করতে করতে তাদের |$ ১1 ৯৮ [১১০১1৮০১০৯2 4৪১৪ 
পিছু নিলো; এমনকি যখন সাগরের অথৈ ঢেউ তাকে ৪ 
ডুবিয়ে দিতে লাগলো, (তখন) সে বললো, আমি বিশ্বাস 81182 1০-06-৬৮1১ 
করি, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, যার ০৮ 1919 2 ডি 4 2 gl 
ওপর বনী ইসরাঈলের লোকেরা ঈমান এনেছে- আমিও 99 ঠপ 544 এ 
(তার) অনুগতদের একজন ৷ 


~ 
1 “Uz DAs ০ পাপা 


Ed 


৯১. (আমি বল ম,) হা এখন তুমি (ঈমান আনছো)? LA GAZ Acs A 
অথচ (একটু) আগেই তুমি না-ফরমানী করছিলে এবং ৩৮০০০৮490৯৪ 585 ০ 


(যমীনে) তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম । © 5০০ র্ J 


LADS AAW cD SAN 


আজ আমি অবশ্যই তোমাকে- তোমার দেহকে *- 54০] SL Sis 13 
বাচিয়ে রাখবো, যাতে করে তুমি- (তোমার এ দেহ) ৩ রা 4 ৩4 দি 


পরবর্তী (প্রজন্মের লোকদের) জন্যে একটা নিদর্শন ACI Li Ss 
হয়ে থাকতে পারো; অবশ্য অধিকাংশ মানুষই আমার ANG ta 


নিদর্শনসমূহ থেকে উদাসীন। ও OT Ca 


পারা ১১ ইয়া’তাযিরূন +২৩৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সূরা ইউনুস 


৯৩. (এরপর) আমি বনী ইসরাঈলের লোকদের 79০০ 45 নিব 
উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করালাম এবং তাদের ০০ 19৮ 02371: 0192 59 


Ww ADIN 


জন্যে উত্তম জীবনোপকরণের ব্যবস্থা করলাম, অতপর } ERC cual) ৫৪ 
তারা নানা মতবিরোধ শুরু করে দিলো, এমনকি 1 1৮5 রি ser ্ 


(দ্বীনের সঠিক) জ্ঞান তাদের কাছে এসে পৌছার এ 88 SL se 

পরও (তারা মতবিরোধ থেকে ফিরে এলো না); রা ্ লে i : 
অবশ্যই তোমার রব কেয়ামতের দিন তাদের সেসব as 150 Les 2৮৯৯ [92 ea 
বিষয়ের ফয়সালা করে দেবেন- যে বিষয়ে তারা ” ৪০৪8 
মতবিরোধ করতো । ৯৯৭ 


৯৪. (হে নবী, তুমি তাদের বলো) আমি তোমার 2৮০১০ Bu এ 
ওপর যে কিতাব নাযিল করেছি, তাতে যদি তোমার তে 


(মনে) কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের = 1 টি ৫ 
কাছে জিজ্ঞেস করো, যারা তোমার আগে (তাদের ৬ 2 টি i nl ৰ 

ওপর নাযিল করা) কিতাব পড়ছে, তোমার কাছে 05৮58217237 c 1 
তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি Ah, ৪85 8০ He 
কখনো সন্দেহবাদীদের (দলে) শামিল হয়ো না, © cx pool ০০ 5৫3১৪ 


৯৫. আর তুমি তাদের দলেও শামিল হয়ো না রর 
যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ১৭ 7% ad ০2০১ Ys 


(নতুবা) তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ® ০৪১০৭ Os OES 4 wl 


পাপা ৮9 পাও পা A Azz AD cA 


৯৬. (হে নবী,) অবশ্যই তাদের ব্যাপারে তোমার 51) ০০৮1০ ১০ ০০৯৯ Shut 
মালিকের কথা (সত্য) প্রমাণিত হয়ে গেছে, তারা 2° We ১০2 
কখনো ঈমান আনবে না। গু 9০৭৭ টু 


৯৭. তাদের কাছে (আল্লাহর) প্রত্যেকটি নিদর্শন এসে প AHL TERE AEE A 
পৌছলেও (তারা ঈমান আনবে) না, যতোক্ষণ না 1252 ই al ৩৫৯৯9 


তারা কঠিন আযাব দেখতে পাবে । SAN SHA 


৯৮. ইউনুস (নবীর) জাতি ব্যতীত অন্য (কোনো) (2৮274 ৪ 415-4 A4৫0 
জনপদ এমন ছিলো না, যে তারা (আযাব দেখে) চি HE 
ঈমান এনেছে এবং তার ঈমান তার কোনো ।* এ” 

উপকার করতে পেরেছে; তারা যখন ঈমান সারার 

তখন আমি তাদের কাছ থেকে তাদের এ পার্থিব ১ '”? বি ঠ 
জীবনের অপমানকর আযাব সরিয়ে নিলাম এবং 8৮৮৬ 5 GE PE Ce 


তাদের আমি এক (বিশেষ) সময় পর্যন্ত জীবনের ৯ ০৯০৮০ 1৮ 
উপকরণ দান করলাম । © ৫০৯৫1755352 Viol 


৯৯. (হে নবী,) তোমার মালিক চাইলে যমীনে যতো Nf পি হু এ 
(জীব) আছে তারা সবাই ঈমান আনতো; (কিছু) ৩১, ৬০০৪ ০১৪৫ 
তুমি কি মানুষদের জোর জবরদস্তি করবে যেন তারা | ৮১ ০০১0৮ ee SE 


A AD ABAD 


সবাই মোমেন হয়ে যায়! ৪০৮82153565 তে 


১০০. কোনো মানুষেরই এ সাধ্য নেই, আল্লাহর &। £ ১2 ৃ 
অনুমতি ব্যতিরেকে সে ঈমান আনবে; যাঁরা (এটা) SEY Hf iI UEC 


বুঝতে পারে না, তিনি তাদের ওপর কুফুর ও প ৯০৯৩২ LA GOO LAW এত ৮ পণ 
শেরেকের) কলুষ লাগিয়ে দেন। | © 4৪১৯৭ ৩০ ৬ ০৯21 ০৯৯9 
পারা ১১ ইয়া'তাযিরূন % ২৪০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১০ সুরা ইউনুস 
১০১. (হে নবী,) তুমি বলো, তোমরা দেখো, 2 NDB 
আদযানসমুহ তিনে কি কি জিনিন য়েছে; বির :৩১419১৮31251258758 
যে জাতি ঈমানই আনে না তাদের জন্যে (আল্লাহর 15 3 UG 
এসব) নিদর্শন ও (পরকালের) সাবধানবাণী কোনোই [55০55৩41528 ০2 রড ০ 
উপকারে আসে না। ০০,০৪৭ 


পাঠ পা 


১০২. তারা কি সে ধরনের কোনো দিনের অপেক্ষা টা চকা 
করছে, যে ধরনের (অপমানকর) দিন তাদের আগের af if Ce Y 1 O54 


লোকদের ওপর এসেছিলো; (হী) তুমি বলো, তোমরা 115 35206 J. পিঠ | 
(সেদিনের) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে cl Aon ১ 


অপেক্ষা করতে থাকবো। le al a 


১০৩. অতপর (আযাব এলে) আমি আমার রসূলদের EEA 2০৪৫ 
এবং যারা ঈমান আনে (তাদের সে আযাব থেকে) LEA “১৬৯ 
বাচিয়ে দেই, আমার ওপর কর্তব্য যে, আমি 5 Fat) ১010৮55503৫ 
মোমেনদের উদ্ধার করি । © ০০3৯1 €- 


১০৪. (হে নবী,) তুমি বলো, হে মানুষরা, তোমরা *এ 417 
যদি আমার দ্বীনে কোনো সন্দেহ করো (তাহলে শুনে ৩21 ৯০০০ 2 ৩420105608 


রাখো), আল্লাহ তায়ালা ছাড়া অন্য যাদের তোমরা (১১৫, 0১:5-+0৭| GA 
এবাদাত করো, আমি তালের এবাদাত করি লা, আমি ৪৯১০৩১০০৩০১ ০৯ 
তো বরং আল্লাহ তায়ালারই এবাদাত করি, যিনি € ELE Colt Sf ০5194 
তোমাদের মৃত্যু ঘটান, আমাকে আদেশ দেয়া হয়েছে RG RS 
আমি যেন মোমেনদেরই অন্তর্ভূক্ত হই । 6 hl cs Of of Ss 


১০৫. (আমাকে আরো বলা হয়েছে,) তুমি (আল্লাহর) ২251৫”, | 5152 21 
দ্বীনের জন্যে একনিষ্ঠভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো 45 রি ৬:91) টি of 


এবং কখনো তুমি মোশরেকদের দলে শামিল হয়ো না। © Syl ০০ ১৪৫5 


১০৬. তুমি কখনো আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে /- রি সে 
এমন কাউকে ডেকো না, যে তোমার কোনো কল্যাণ 22 2০41553৩589 ys 
(যেমন) করতে পারে না, (তেমনি) তোমার কোনো ৮“ (41 SG C13 G27 
অকল্যাণও করতে পারে না। যদি তুমি অন্যথা ৬21 1 - i চে 
করো, তাহলে অবশ্যই তুমি যালেমদের মধ্যে গণ্য 

হবে। 


১০৭. যদি আল্লাহ তায়ালা তোমাকে কোনো 
দুঃখ-কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই ৪. 
তা দূরীভূত করার, (আবার) তিনি যদি তোমার ১1) 3 তিনি ule yt 
কোনো কল্যাণ চান তাহলে তার সে কল্যাণ রদ b A DD A xe 594 

করারও কেউ নেই; তিনি তার বান্দাদের যাকে চান ১৪১05 ur sli cr 47 শাহিন ৮ ১4158] 


রা 


তাকেই তা প্রদান করেন; তিনি বড়োই ক্ষমাশীল ও 5 
পরম দয়ালু ৷ ৪,০৯১] 99821195 


.০ণি 


১০৮. (হে নবী,) তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে * ae WH 
তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য (দ্বীন) এসেছে; রা এ ৩3 


অতএব যে ব্যক্তি হেদায়াতের পথ অবলম্বন করবে suo ৬১ ০৮১ ০৮০ St 
পারা ১১ ইয়া'তাযিরূন ২৪১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 


সে তো তার নিজের ভালোর জন্যেই হেদায়াতের 151৫ এ *- AA বছু 
পথে চলবে, আর যে গোমরাহ থেকে যাবে সেতো ৮ ০৩০৭৪০45841 এক Sb 
গোমরাহীর ওপর চলার কারণেই গোমরাহ হয়ে টে রি রঃ 

যাবে, আমি কিন্তু তোমাদের ওপর কর্মবিধায়ক ৬ এ Le 2৩০ 
নই। 


১০৯. (হে নবী,) তোমার ওপর যে হেদায়াত নাযিল ৬৮ * % ৮ 

করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ০৯৮5 এ. ৬০১০ 
ধারণ করো, যে পর্যন্ত আল্লাহ তায়ালা (হেদায়াত tA BA পাপা Le DW cA 
EASES EAA i, 6 ০৮০৫০ ৮5925 ASS 


টা ens «44 2০০] ৮০ 

কিতাব, যার আয়াতসমূহ অত্যন্ত স্পষ্ট করে দেয়া 12৮১ 2512484০৮11 
হয়েছে, অতপর (এর বর্ণনাসমূহও) বিশদভাবে বলে MEISEL « 
দেয়া হয়েছে, (এ কিতাব এসেছে) প্রজ্ঞাময় সর্বজ্ঞ Osi পর ০৩৭ ০ 
সত্তার কাছ থেকে। 


২. (এর বক্তব্য হচ্ছে,) তোমরা আল্লাহ তায়ালা ছাড়া DAWADSL A ডু eb, 5 Koons ডু 
আর কারো গোলামী করবে না, আমি হচ্ছি তোমাদের 1 ef YH oY 
জন্যে তার কাছ থেকে (আযাবের) ভয় প্রদর্শনকারী ও bl 
(জান্নাতের) সুসংবাদদানকারী । 


৩. (এর উদ্দেশ্য হচ্ছে) তোমরা যেন তোমাদের রি ক রা 
মালিকের (দরবারে গুনাহখাতার জন্যে) ক্ষমা চাইতে £ 1955-০5-৮9 19 ১৯০ ৩99 


পারো, অতপর তার কাছে তাওবা করতে পারো, শী রা ও চি 
তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ৮ Fld i 

উত্তম (জীবন) সামগ্রী দান করবেন এবং তিনি প্রতিটি ls SSS Cs 0 i 
মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী (পাওনা এ ভি ৯১7১ 
আদায় করে) দেবেন; আর যদি তোমরা মুখ ফিরিয়ে fb lcd 1919 
নাও, তাহলে অবশ্যই আমি তোমাদের ওপর একটি 


কঠিন দিনের আযাবের ভয় করছি। ৩3৯৫ [5 


৪. (এ জীবনের শেষে) আল্লাহ তায়ালার কাছেই হচ্ছে 5 0 Fe 
8 8৮5 তিনি সর্ব-বিষয়ের ০০ Ess এ 
ওপর একক ক্ষমতাবান। 09898 


৫. সাবধান, এরা নিজেদের অন্তরসমূহকে ঢেকে 84440 "29905 লা TT 
| [pm 2900 9৯ ৮০১1১ 
রাখে, যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে টি 


£৯ ৮9 পা 0 পাপ DA 
LS 


পারে; জেনে রেখো, যখন তারা কোনো কাপড় দিয়ে ৫ পা eres Yes 


(নিজেদের) ঢেকে দেয়, তখন তিনি অবশ্যই জানেন * AD cc AB Boosh 
তারা (তার ভেতরে) কোন্‌ বিষয় লুকিয়ে রাখছে, আর Sheol Ly LP (০7৮7 


f IBA ৩ 


কোন্‌ বিষয় তারা প্রকাশ করছে, অবশ্যই তিনি মনের ol ০163 se 
ভেতরের সব কথা জানেন। 


পারা ১১ ইয়া'তাযিরূন +২৪২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সুরা হুদ 


৬. যমীনের ওপর বিচরণশীল এমন কোনো জীব নেই, 
যার রেষেক (পৌছানোর দায়িত্ব) আল্লাহর ওপর নয়, 


এ ডে Yt DYE £23৩-5755 


তিনি (যেমন) তার আবাস সম্পর্কে অবহিত, (তেমনি পাপা পা ৯ পা পাতা ০ বীনিতাা cA 


০ সপে 1৯১১ 


তার মৃত্যুর পর) তাকে যেখানে সোপর্দ করা হবে 
তাও (তিনি জানেন); এসব (বিবরণ) একটি সুস্পষ্ট 


গ্রন্থে (লিপিবদ্ধ) আছে। 


৭. আর তিনিই (আল্লাহ তায়ালা), যিনি ছয় দিনের 7,1; 

মধ্যে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, (সে BY sr GLE 1929 
সময়) তার ‘আরশ’ ছিলো পানির ওপর, (এটা এ গা 2852 018907555& 
জন্যে), যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন, « প্রত তি Do Az ৯ তিক ৯০৩৩৮ তা 
তোমাদের মধ্যে কে কাজে কর্মে উত্তম; (হে নবী,) ule et al Aj 
যদি তুমি (এদের) বলো, মৃত্যুর পর তোমাদের 4১৮16 তা APLADAD A DU 
অবশ্যই পুনরুখিত করা হবে, তাহলে যেসব মানুষ sl ১৯ ৩৩০56০৫01০8 


9৮০৯৩ পাশ 


কুফুরী অবলম্বন করেছে তারা সাথে সাথেই বলবে, এ _ 
তো সুস্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয় । 3116১ ol 372 Cl ৮9821 


SADSA 


© 58৮5 ১০৮৬ 


৮. আমি যদি নির্দিষ্ট একটা মেয়াদের জন্যে ০০৯৩ LADS 
কোনো উন্মত থেকে আযাব সরিয়ে রাখি, তাহলে পা LIU es [9১1০9 
(তামাশাচ্ছলেই) ওরা বলবে, কোন্‌ জিনিস এখন A ALLA LA BAD 
একে আটকে রেখেছে; সাবধান! যেদিন এ (আযাব) 9 ০০৫ L wis 39% 
তাদের কাছে আসবে, সেদিন একে তাদের কাছ 5100210103057" NAAT IR ts 
থেকে সরাবার কেউই থাকবে না, যে (আযাব) নিয়ে Slr by ০ read 
তারা হাসি-বিদ্বপ করছিলো, তা তাদের পরিবেষ্টন 

করেই ফেলবে । 


৯. আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন  £ ৫৮ ৯ 
করাই এবং পরে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে 82501550101 UG 25 


BAD, B ADT ০8৮০ 


নিই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। 93984 ০০5 4015 25155 


১০. (আবার) কোনো দুঃখ-দৈন্য তাকে স্পর্শ করার 2* ৪₹ পপ ৫৮৩ প5৯4 ০1 এ * ৭4" 
পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই, 21 


পা পার্প 9 পনি ওপাশ 


তখন সে অবশ্যই বলতে শুরু করবে (হ্যা, এবার) ৪ ০৩155 
আমার সব বিপদ-মসিবত কেটে গেছে, (আসলে) 231. বি ০০111 ০৯১ wd 


সে (যেমন অল্পতে) উৎফুল্ম (হয়, তেমনি সহজে) 
অহংকারীও (হয়ে যায়), 


১১. কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং নেক আমল AL RBG AK ত 
করে, (তাদের কথা আলাদা) এরাই হচ্ছে সেসব মুল 1529127০০29] YI 


লোক, যাদের জন্যে (আল্লাহর) ক্ষমা ও মহাপুরফ্কার GA ০ 2৮ ৮, ADS শি 
রয়েছে। ৪১০2৫ ১৯9 8১৪৯ ০৪1 421 


১২. (হে নবী, কাফেররা মনে করে,) তোমার _ 4, 2০ ৮ ৯ 2 এ 
কাছে যা কিছু ওহী নাযিল হয় সম্ভবত তার ক FE 


কিয়দংশ তুমি ছেড়ে দাও এবং এ কারণে তোমার LDA DU AS শর 
মনোকষ্ট হবে যখন তারা বলে বসবে, |91985 uh এ চা 235 59 


পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ ২৪৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


এ ব্যক্তির ওপর কোনো ধন-ভান্ডার অবতীর্ণ হলো না ৪7 পপ পতল 

৮ 55115 = ya 4212 
কেন, কিংবা তার সাথে (নবুওতের স্বাক্ষী হয়ে) কোনো টি ঠ ৭১7 ys 
wo ph 
ফেরেশতা এলো না কেন? আসলে তুমি হচ্ছো (আযাবের) ৪৫০৪ 020৮ 419, ১5০১০) 
ভয় প্রদর্শনকারী (একজন রসূল মাত্র); যাবতীয় কাজকর্মের =A 


কর্মবিধায়ক হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা । ও Us 


১৩. অথবা এরা কি বলে, (মোহাম্মদ নামের) সে Ae A DAS 9১০৪ ০০৩ Az 

ব্যক্তি) তা নিজে নিজে রচনা করে নিয়েছে! (হে ১:৯১ 1990 BD SHO 1 

নবী,) তুমি বলো, তোমরা (যদি তাই মনে করো) ++ ০৩ 122০1 2 

তাহলে (তোমরাও রচনা করে) নিয়ে এসো এর ৬-০19০519 ৪১৪৪7418535 
প দশটি রা এবং আল্লাহ তায়ালা ছাড়া অন্য * 242 * AD AWA DAS cA 

ররর তোমরা সাহায্যের অনয ডাকতে পারো তাদের -৮ ০ এ 9:52 cl 

ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও! 


© ০০০০০ 


১৪. আর যদি তারা তোমাদের (কথায়) সাড়া না 1৯1৫5 21 ৫৯৯ দু 
দেয়, তাহলে জেনে রেখো, এটা আল্লাহর জ্ঞান (ও | [Ge 25৬ Ee ne Pa 


কুদরত) দ্বারাই নাযিল করা হয়েছে, তিনি ব্যতীত হু 211১৫ হ 
আর কোনো মাবুদ নেই, (বলো) তোমরা কি (তার de Et) 1) bles dy 
প্রতি) আত্মসমর্পণকারী নও? el 


১৫. যদি কোনো ব্যক্তি এ পার্থিব জীবন ও তার 1757171" BN pn 
প্রাচুর্য ভোগ করতে চায়, তাহলে আমি তাদের 15535123011 821 02 UL 


AB A ADs cA A A WwW cp 


সবাইকে তাদের কর্মসমূহ এখানেই আদায় করে দেই 17" 
এবং সেখানে তাদের (পাওনা মোটেই) কম করা load 29 lsd ells ell 559) 


হবে না। 


১৬. এরাই হচ্ছে সেসব লোক, যাদের জন্যে 2 রা 
পরকালে (জাহান্নামের) আগুন ছাড়া আর কিছুই চা ০০০৪ এ 
থাকবে না, যা কিছু তারা বানিয়েছে সেখানে তা সব +2152319 CEL SEY 
বাতিল হয়ে যাবে, যা কিছু তারা করে এসেছে তাও ০529 এত লে 7) | 


পা APAAz ADL» DW 


হবে নিরর্থক । © ০9৯ 19১00 
১৭. অতপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে ০* 2৯৮৮ এন্ড Aw Ui হু: Niaz 
নাযিল করা সুস্পষ্ট (কোরআনের) প্রমাণের ওপর ৪179 49) ০229৮ ws ০৮৪ 
প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে নিজেও তেলাওয়াত ৭৯০ ০॥ AL ৯.০:০৪ 
করে, (যার ওপর স্বয়ং) তার পক্ষ থেকে সে 22 
(মোহাম্মদ) সাক্ষী (হিসেবে মজুদ) রয়েছে, (আরো ৮4099: ছু ৩) ৮1 
রয়েছে) তার পূর্ববর্তী মুসার কিতাব, (যা ছিলো) 29729 ঠা. চর K 1 
পথপ্রদর্শক ও রহমত; এরা এর ওপর ঈমান আনে; 3515 515 SG ০5 
(মানব) দলের মধ্যে অতপর যে একে অস্বীকার এ 2 2 

করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে (জাহান্নামের) 415 45০ 2.১ 208 15১3 5১59 
সা কলা ডে 
সন্দিগ্ধ হয়ো না, এ সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ | ERT ০4 এ) ০ GS 
থেকে (নাযিল করা), কিন্তু অধিকাংশ মানুষই ঈমান ৮৯ 2৪ 
আনে না। ও uF 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৪ www.alquranacademylondon.org 


FARM Bc wg 


tills এ২০১1২৪১৫ 


3 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


১৮. আল্লাহ তায়ালার ওপর যে মিথ্যা আরোপ করে, Z 4 টা 
তার চাইতে বড়ো যালেম আর কে? এ লোকদের CRE ৩১০ yrs পি ৬০9 
যখন কেয়ামতের দিন তাদের মালিকের সামনে হাযির 4" 24₹ * এ 4৭2/০০ হা | 
করা হবে এবং তাদের (বিপক্ষীয়) সাক্ষীরা যখন ০9-৯9-৮823 ০৯১৯৭ চা 
বলবে (হে আমাদের রব), এরাই হচ্ছে সেসব ব্যক্তি, _* এ- A 

যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচন 232 ৫ 5 ag এডি 


না নন রর 180৫ HEIST 


১৯. যারা (অন্য মানুষদের) আল্লাহর পথ থেকে বিরত LALLA ৩৩৩ 
রাখে এবং (তার পথে) সেখানে দোষক্রটি খুঁজে “ 4107 জিনের ০371 


বেড়ায়- তারা হচ্ছে সেসব লোক যারা শেষ বিচারের Yu PE Lo 
দিনকে অস্বীকার করে। ০৯৪৮১ 2 3 2 


AD I 


ED 


২০. এরা যমীনের বুকে (আল্লাহ তায়ালাকে) কখনো না 
ব্যর্থ করে দিতে পারেনি, না আল্লাহর মোকাবেলায় ০৪১৯৮ PEPE IEE | 


তাদের (সেখানে) কোনো অভিভাবক ছিলো। এদের ৰ ‘I 

জন্যে আযাব দ্বিগুণ করে দেয়া হবে; লো এদের ৩221 2 EE 2১1 

(দ্বীন-ঈমানের কথা) শুনতে সক্ষম হতো না, না এরা ৮ i GLE Gf 

(সত্য দ্বীন) দেখতে পেতো! টা হি 
15041526-]1 Obs ICL 


ASD AD 


© ০9১০৭ 
২১. এরাই হচ্ছে সেসব লোক, যারা নিজেদের দারুণ দু” * ০০৭ নি ৮ 
ক্ষতি সাধন করলো, (দুনিয়ায়) যতো মিথ্যা না 955০2891952 Gg এগ 
রচনা করেছিলো, (আখেরাতে) তা সবই তাদের কাছ 5201 2+25 
থেকে হারিয়ে যাবে । ও) 9১৪419১1০৮৪ 


র র বাধিক ক্ষতি রা 5৫৪৮৮ 
রা আখেরাতে এরা হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ঢা 


২৩. (পক্ষান্তরে) যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে এ নু 
এবং নেক আমল করেছে, (উপরন্তু) যারা নিজেদের sls 1959 15:51 


মালিকের প্রতি সদা বিনয়াবনত থেকেছে, তারাই = 14191, ৪) dh ef 
হচ্ছে জান্নাতের বাসিন্দা, সেখানে তারা চিরকাল fs dL 15 
অবস্থান করবে। 0531515৮553 


২৪. (জাহান্নামী আর জান্নাতী এ) দুটো বর, ৮০419 ০৮১0৫ ela 0 


উদাহরণ হচ্ছে- যেমন (একদল) অন্ধ ও বধির, 

(আরেক দল) চক্ষুন্মান ও শ্রবণশক্তিসম্পনন; এ দুটো, ৫2 4/7 ৮০ ৮০112 
দল কি সমান? তোমরা কি (এখনো) শিক্ষা গ্রহণ ভি ৬" 22৮ 
করবে না? ও 9১৬৭ ১ 


২৫. আমি অবশ্যই নৃহকে তার জাতির কাছে রর 
পাঠিয়েছি, (লে তাদের বললো) আমি হচ্ছি তোমাদের (21 59516550015 ৪9 


জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী, ৪৫ এন্টি JOS 


চা পপ ABD 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ +২৪৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


২৬. (আমার দাওয়াত হচ্ছে,) যেন তোমরা আল্লাহ্‌ 2 AAS ALD 2৩০৯০ BDA 
তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত না করো, আমি এ NL bY ০ 
তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আযাবের ভয় Ac ৫:৯৪ 
করছি। ও এল 4142 


বার সহি না লালা ER SES ধুলা এ 
মি এটা ১৪ পাচ্ছিনা ০১075 ক 555. 3 1১১০০ 
কর রা নে (00 ৩৪ 31৩০০ 
ত ত নি পয) লা ET Gh 
যি খা © ০০৯০৩৫০৫০৬১ 05 


২৮. সে বললো, হে আমার জাতি! তোমরা কি ভেবে টিনা 
দেখেছো, আমি যদি আমার মালিকের (পাঠানো) 55 ৫ ০২৫01০52901 [58 গো 


একটি সুষ্পষ্ট প্রমাণের ওপর (প্রতিষ্ঠিত) থাকি এবং ১ HO ESE LURES: FUSES 
৩ a 075 4৩ 
তিনি যদি আমাকে তীর নেবুওতের) বিশেষ রহমত Ee lo ০ রে টাও এ 


দিয়ে (ধন্য করে) থাকেন, যা তোমাদের দৃষ্টির বাইরে 2" b Sale ০০৪৯ 
রাখা হয়েছে, তাহলে সে (বিষয়টার) ব্যাপারে আমি 9 he LRG 
কি তোমাদের বাধ্য করতে পারি, এবং তোমরা তাকে ০৯১ 
অপছন্দ করতে থাকবে । ন্‌ 


পা Aa ১9০৮ পি ঠা রা 


২৯. হে আমার জাতি, আমি তো এ জন্যে তোমাদের ,” এ 
কাছ থেকে কোনো অর্থ-সম্পদ চাই না, আমার ০১৯০0 AETV 


বিনিময় তো আল্লাহ তায়ালার কাছেই আছে এবং ১1521 cng pts GFL dt GF YI 
যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে, (গরীব হওয়ার ৮*- * 5 1 ৯০10 A এড 
কারণে) তাদের তাড়িয়ে দেয়ার (মানুষ) আমি নই; ৮9১ রিতা ibe 
তারা অবশ্যই তাদের মালিকের সাথে সাক্ষাত করবে, রি দি 
বরং আমি তো দেখতে পাচ্ছি তোমরা হচ্ছো এক ০1০৯১) 
(নিরেট) অজ্ঞ সম্প্রদায় । 

৩০. হে আমার জাতি, আমি যদি (তোমাদের কথায়) * এ BD BNIB ক তিরারা 7 
তাদের তাড়িয়ে দেই, তাহলে আল্লাহ তায়ালা (রর ০১, ০৬১ rl 
শাস্তি) থেকে আমাকে কে বাঁচাবে; তোমরা কি Aon 
অনুধাবন করতে পাচ্ছো না? © 0954$8১$5525576 
৩১. আমি তোমাদের (কখনো) একথা বলি না যে, /১:-9০6 DAD LL 
আমার কাছে আল্লাহর ধন-ভান্ডার আছে, না আমি Yodo Gos ATH ১9 


গায়ব জানি, না আমি একজন ফেরেশতা, না আমি 53114 * £ কুণি। ০77 
আসেল 21731159১5০ 


হেয় করে দেখে- এটা বলতে পারি যে, 1 
তায়ালা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন এতে hz ৮/১৮ Dh, ০০৮ ৯০ ০ 
না; তাদের মনে কি আছে তা আল্লাহ তায়ালাই ওকি 1১401৪354৩1 
ভালো জানেন (এমন কিছু করলে) সত্যি সত্যিই আমি 

যালেমদের দলে শামিল হয়ে যাবো। © ০8) od Bt il ২০৪০ 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ক ২৪৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


৩২. লোকেরা বললো, হে নুহ (এ বিষয়টা নিয়ে) তুমি * ৯2521721711 ১322" 2 
আমাদের সারে ারিবিভভা ক্রহো এবং আমিনের 5১৮5 সা SC PE 
সাথে বিতন্ডা তুমি একটু বেশীই করেছো, (এখন) 

তুমি যদি সত্যবাদী হও তাহলে (আযাবের) সে 

জিনিসটাই আমাদের জন্যে নিয়ে এসো, যার ভয় তুমি 

আমাদের দেখাচ্ছো। 


৩৩. সে বললো, তা তো আল্লাহ তায়ালাই তোমাদের ,>- 7 « Dl AGA AL CEA 
কাছে আনবেন যদি তিনি চান, আর তোমরা কখনো 2:4 uf wf 2 Ab StL 
তাকে ব্যর্থ করতে পারবে না। AD ADAG 


9 iy 


৩৪. (আসলে) তোমাদের জন্যে আমার (এ) শুভ 2 ” চি টা | 7১-০7-9০৫৮ ধু? 
এল কোন কালেই আনবে নানি জাই SO C= RBI 3 
তায়ালা তোমাদের গোমরাহ করে দিতে চান; তাহলে * £47 2৩ 7+" 

আমি তোমাদের ভালো কামনা করলে (তাতেও কিছু *-৮45 এ ১৭১ 9100 ০1৮৫] 
হবে না, কারণ) তিনিই হচ্ছেন তোমাদের রব এবং বানি হিরা 
তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে; গু Uy 19 23° 


৩৫. (হে নবী,) এরা কি বলছে, এ (গ্রন্থ)-টা সে ৭2533 J ৪25 
দা yl oi fl 


ESE 


আমি তা রচনা করে থাকি তাহলে আমার অপরাধ [৮ £($ 1919 ৯1055 
(-এর দায়িত্) আমার ওপর, (তবে মিথ্যা বলে) যে ঠা lc «এ 
অপরাধ তোমরা করছো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। © ০৪০৯ 


৩৬. নূহের ওপর (এই মর্মে) ওহী পাঠানো হলো যে, * 2৪০০4 


তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ইতিমধ্যেই ৮: ৩2১৭০] 421 09; এ 1০59 


ঈমান এনেছে, তারা ছাড়া আর কেউই (নতুন করে) 12 (১,৫55 ২ ARE yt EL 
ঈমান আনবে না, সুতরাং এরা যা কিছু করছে (হে 3 ১৪ ০ 3 ৩০১1 BL 
নবী), তুমি তার জন্যে দুঃখ করো না, শু 9 19) 


৮৯৩ ADS 


৩৭. তুমি আমারই তত্বাবধানে (থেকে) আমারই 5112] ৯:12 
হা টি তালা 5520 ০৩ | El 
এবং যারা যুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার fe 19৮6 ০৪০৭1 ৬ ০০৭৮৮৯৯ 
কাছে কিছু বলো না, নিশ্চয়ই তারা (মহাপ্লাবনে) 

নিমজ্জিত (হবে) ৷ 


৩৮. (আল্লাহর নির্দেশে) সে নৌকা বানাতে থাকলো ,*+1৮ ঘ”1₹£ 

এবং যখনই তার জাতির নেতৃস্থানীয় লোকেরা তার 4৯০৪ 

পাশ দিয়ে আসা-যাওয়া করতো, তখন তারা (নৌকা * 

দেখে) তাকে নিয়ে হাসাহাসি করতো; সে বললো, 

তোমরা যদি আমাদের উপহাস করো (তাহলে 172” £* [30315 

মনে রেখো), যেভাবে (আজ) তোমরা আমাদের Hot ০১৯৮৫ 219১5 


নিয়ে হাসছো (একদিন) আমরাও তোমাদের নিয়ে $ ৮৯০ 5 
হাসবো; ১9১৯০ 


৩৯. অচিরেই তোমরা জানতে পারবে, কার ওপর 5 A 
al gol 
(এমন) আযাব আসবে যা তাকে (দুনিয়াতে) old ৬৮৪ ১ 


অপমানিত করবে এবং (পরকালে) স্থায়ী আযাব কার © ০৪০ 51575 
ওপর আসবে। 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৭ www.alquranacademylondon.org 


শা ১ পটি প্াডি পা পা ডি পারা 
+ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


৪০. অবশেষে (তোদের কাছে আযাব সম্পর্কিত) 
আমার আদেশ পৌছলো এবং চুলা (থেকে STEEL TES 92 01০ 


পানি) উথলে ওঠলো, আমি (নৃহকে) বললাম, Ac AcAz WD A 

(সম্ভাব্য) থত্যেক জীবের (পুরুষ-স্ত্রীর) এক এক 5০ ৬০৯১ ৫৫ ০০ ০ dp CB 
জোড়া নৌকায় নাও, (সাথে) তোমার *4% 1" 482 রর SIN 
পরিবার-পরিজনদেরও (ওঠাও), তাকে বাদ দিয়ে ** ৩৭৪১৭ এ ৩০০০1, > 
যার ব্যাপারে আগেই সিদ্ধান্ত (ঘোষিত) হয়েছে এবং টি Los 
(তাদেরও ওঠিয়ে নাও) যারা ঈমান এনেছে; তার রি ৪ EY পা ্ ৬ 
সাথে (আল্লাহর ওপর তখন) খুব কমসংখ্যক মানুষই 

ঈমান এনেছিলো। 

৪১. সে (তার সাথীদের) বললো, তোমরা এতে উঠে 22115 
পড়ো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি (নির্ধারিত রি 12351501955 
হবে); নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। ৪ ৮৯১১৭৫৪ G5 ote ew ১০9 


৪২. অতপর সে (নৌকা) পাহাড়সম বড়ো বড়ো ;; হিল 
ঢেউয়ের মধ্য দিয়ে তাদের বয়ে নিয়ে চলতে থাকলো । 5৮3৫ ১০০ ০১৯১ 2 
নূহ তার ছেলেকে (নৌকায় আরোহণ করার জন্যে) 2১৩০৩ 5251 ME কি 
ডাকলো- সে (আগে থেকেই) দূরবর্তী এক জায়গায় শঠ « ১ LoD ALA Dosw 
(দীড়িয়ে) ছিলো- হে আমার ছেলে, আমাদের সাথে STE ROE (5 
(নৌকায়) ওঠো, (এই কঠিন দিনে) তুমি কাফেরদের 

দলভুক্ত হয়ো না। 


৪৩. সে বললো, (পানি বেশী হলে) আমি কোনো ৮ 


পাহাড়ে গিয়ে আশ্রয় নেবো (এবং) তা-ই আমাকে * চট = 

পানি থেকে বাঁচিয়ে দেবে; নূহ বললো, (কিন্তু) আজ ১ fof EY IG. 
তো কেউই আল্লাহর (গযবের) হুকুম থেকে (কাউকে) টা টি 

বাচাতে পারবে না, তবে যার ওপর তিনি দয়া করবেন 911 1৮8: 02955৯2১141 
তার কথা আলাদা, (এ সময়) হঠাৎ করে একটা 

(বিশাল) ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিলো, 

(মুহুর্তের মধ্যেই) সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত 

হয়ে গেলো । 

88. (অতপর) বলা হলো, হে যমীন, তুমি (এবার) ০৮ * 

তোমার পানি গিলে নাও, হে আসমান, মি (পানি 22522 এগ ০১০ ০৯9 
বর্ষণ থেকে) ক্ষান্ত হও, রকম পানির পরচউজ) ৮৯ 2 

প্রশমিত হলো এবং (আল্লাহর) কাজও সম্পন্ন হলো, সখা (589 Cl ০০৯৪9 ৮৮০৪ 
(নূহের) নৌকা জুদী (পাহাড়)-এর ওপর গিয়ে স্থির eA 
হলো, (আল্লাহর ঘোষণা) ধ্বনিত হলো, (আজ) 1৩৯১৮555291 ৩ ০০555 
যালেম সম্প্রদায়ের লোকেরা (নিশেষিত হয়ে) বহুদূর 

চলে গেছে। 

8৫. নুহ (ছেলেকে ডুবতে দেখে) তার মালিককে * 1122 5৭৮3; *১152 
ডেকে বললো, হে আমার রব, আমার ছেলে তো ৩০1 ০1০১৭ CS G23 


আমারই পরিবারের অন্তর্ভুক্ত এবং (তাদের উদ্ধারের Lf GTI of CL 
ব্যাপারে) তোমার ওয়াদা অবশ্যই সত্য, আর তুমিই LA BAAS 


হচ্ছো সর্বোচ্চ বিচারক ৷ © nit lf 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ *২৪৮ www.alquranacademylondon.org 


হলীলীহ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


৪৬. আল্লাহ বললেন, হে নূহ, কোনো অবস্থায়ই « AZ oD, ০৯০ 
সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে এক 231০ Lf us nd SHE ০0 


অসৎকর্মপরায়ণ ব্যক্তি, অতএব তোমার যে বিষয়ের (7112 ,1? 7535 ডি 

জ্ঞান নেই, সে বিষয়ে আমার কাছে তুমি কিছু 5,» ০7 le ৮৪০০ 
চেয়ো না; আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন 05260 এ৫এ Ci ৮142 
জাহেলদের দলে শামিল না হও । রা 


© ০৯1 ০০ 
৪৭. সে বললো, হে আমার রব, যে বিষয় সম্পর্কে 2721” 251 ৫৩ 4 এত না 
আমার কোনো জ্ঞান নেই, সে ব্যাপারে কিছু চাওয়া 4৮1 এ ০৫92 চে ঠা ০) 
থেকে আমি অবশ্যই তোমার কাছে পানাহ চাই; "1”১2%৬1 1 | ডি ভি 
তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার ওপর ০১১৯৯ ১12 Et Oe iy 
দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত cu শী মিলত দা 
হয়ে যাবো। © ০৪১০ ০5০৫ 2১১5 


৪৮. তাকে বলা হলো, হে নূহ (বন্যার পানি নেমে পাপী A DAD SA 
গেছে), এবার তুমি (নৌকা থেকে) নেমে পড়ো, ১৯9 ৮2 bal Css ০ 


তোমার ওপর, তোমার সাথে যারা আছে তাদের পর ৯ ও -? 1 2৮1৩ 
ওপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে এবং ০৮35 ক 9515 
(অন্য) সন্প্রদায়সমূহ! (হা) আমি (আবার) তাদের 

জীবনের (যাবতীয়) উপকরণ প্রদান করবো, এরপর 

(নাফরমানী করলে) আমার কাছ থেকে মর্মান্তিক 

শাস্তিও তাদের ভোগ করতে হবে । 


৪৯. (হে নবী,) এগুলো হচ্ছে অজানা অদৃশ্য গায়বের 4৮4 A 8 

কিছু খবর, যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানিয়ে € Sil ৬১5 5০৫ 500০5 ও 
দিচ্ছি, এর আগে না তুমি এগুলো জানতে, না পপ ৮ ৪8৮5৫ ত ৪৪৭ 
তোমীর জাতি এগুলো জানতো; অতএব, তুমি ধৈর্য 0৩2৩445৩0৩6 
ধারণ করো, অবশ্যই (ভালো) পরিণাম সব সময় ০৯,৪০১ LA 

আল্লাহভীরু লোকদের জন্যেই (নির্দিষ্ট থাকে) । 6 ০০০1] LI of elt ifs 


৫০. আ'দ জাতির কাছে এসেছিলো তাদেরই ভাই ৯ £॥ 42 4 দির 
হুদ; সে তাদের বললো, হে আমার জাতি, তোমরা [587 Jy Af ১2৫19 
এবাদাত করো একমাত্র আল্লাহ তায়ালার, তিনি ছাড়া *। ০০? 

তোমাদের আর কোনো মাবুদ নেই; আসলে তোমরা © uf yet ut ৩৫৮৫৭ 24 19৬21 


তো (আল্লাহ তায়ালার ব্যাপারে) মিথ্যা রচনাকারী পটল ৯ 
ছাড়া আর কিছুই নও। © 9১:০০ VY S| 


৫১. হে (আমার) জাতি, (আল্লাহর দিকে ডেকে) * ৯24৯7 
১38 ৩১৯০1, If ale AETV (56 
দাবী করছি না; আমার (যাবতীয়) পাওনা তো তার 

কাছেই, যিনি আমাকে পয়দা করেছেন; তোমরা কি © US Sf. 05h GM ১1 
বুঝতে পারো না? 


৫২. হে (আমার) জাতি, তোমরা তোমাদের মালিকের READS RIDE RDB AIR. MALS 
কাছে গুনাহখাতা মাফ চাও, অতপর তোমরা তীর ast 19295 ০6০৫5) yl [9289 
কাছে দা তিনি তে ওপর প্রচুর ADA ড zz A ASDA 
বৃষ্টি বর্ষ মেঘমালা পাঠাবেন এবং তোমাদের ১১:০| hos কপি 
জা যুগিয়ে তোমাদের (বর্তমান) শব্তি রর - এ de> 
আরো বাড়িয়ে দেবেন, অতএব তোমরা অপরা বতৰ 

হয়ে (তার এবাদাত থেকে) মুখ ফিরিয়ে নিয়ো না। © ০০০১৯ নি 15055 ৫185 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৪৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫৩. তারা বললো, হে হুদ, তুমি তো আমাদের কাছে 
(ধরা-ছৌয়ার মতো) কোনো স্পষ্ট দলীল-প্রমাণ 
নিয়ে আসোনি, শুধু তোমার (মুখের) কথায় আমরা 
(কিন্তু) আমাদের দেবতাদের ছেড়ে দেয়ার (লোক) 
নই, (এমনটিও মনে করো না,) আমরা তোমার 
ওপর ঈমান এনে ফেলবো! 


১১ সুরা হুদ 
০০৯53 95 sl S02 1911 


এ পাপা রা 


ই ce Cah LS 


৫৪. আমরা তো (বরং) বলি, আমাদের কোনো 
দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে 
ফেলেছে; (এ উত্তট কথা শুনে) সে বললো, আমি 
আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থেকো, 
তোমরা যে (আল্লাহর সাথে) শেরেক করছো, আমি 
তা থেকে সম্পূর্ণ মুক্ত, 


LDALD A 


(5511 ০৬০ SYN SL ot 
55891 52121 TU. 33 


পা 2১৮৪ ADL Ww 2 পা AWS 


ও 938283০৮১৭০ 


৫৫. (যাও,) তাকে বাদ দিয়ে তোমরা আমার বিরুদ্ধে 
যতো রকম ষড়যন্ত্র (করতে চাও) করো, অতপর 
আমাকে কোনো রকম (প্রস্তুতির) অবকাশও দিয়ো 
না। 


24255 OBES Ss 


AD AD 


© ৬9১৮০ 


৫৬. আমি অবশ্যই আল্লাহ তায়ালার ওপর ভরসা 
করি, (যিনি) আমার রব, তোমাদেরও রব; বিচরণশীল 
এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতের 
মুঠোয় নেই; অবশ্যই আমার রব সঠিক পথের ওপর 
রয়েছেন। 


5৯৮9 ৬এপারা 8 ৬এতা Wess A 


(৮৫509 ০21 ৫ SL ০1 


১৪৮৮505 18515201215 
[তা AWS ও 


© ii 15০ ক 5) 91 


৫৭. (এ সত্তেও) যদি তোমরা মুখ ফিরিয়ে নাও 
তাহলে (জেনে রেখো), আমি যে (বাণী) তোমাদের 
কাছে পৌছে দেয়ার জন্যে প্রেরিত হয়েছিলাম, তা 
আমি তোমাদের কাছে পৌছে দিয়েছি; (তোমরা 
তা না মানলে অচিরেই) আমার রব অন্য কোনো 
জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা 
তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না; অবশ্যই 
আমার রব প্রত্যেকটি বস্তুর ওপর একক রক্ষক। 


244০) ০০29 8125৫ 
ADA কি ডিপ ডি আতা শটে Achar A BDA 


₹ পচ ১8 bys (5) 4৯০৪৪ * এ 


wo [শা ৯ এশা DB FAS ০০৮ 06 ops পাপা 


০ GD ol sh 437443 
CPR 5 


৫৮. অতপর যখন আমার (আযাবের) হুকুমটি এলো, 
তখন আমি হুদকে এবং তার সাথে যতো ঈমানদার - 
ছিলো, তাদের আমার রহমত দ্বারা (আযাব থেকে) 
বাচিয়ে দিয়েছি, (সত্যি সত্যিই) আমি তাদের এক 
কঠিন আযাব থেকে রক্ষা করেছি। 


ভে AS LAD cA 
০8119 তিল [929 
AG Rs IAD cc পা ভাপা AB! 


৩০ ০৪922 হত 19 
৩৮5 pd: 


৫৯. এ হচ্ছে আদ জাতি (ও তাদের ঘটনা), তারা 
তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করেছিলো, 
তারা তার (পাঠানো) রসূলদের নাফরমানী করেছিলো, 


(সর্বোপরি) তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ * 


মেনে নিয়েছিলো । 


A We 11 শি 
৮৪9১253190৯ 5 le SU) 
JL Wp chs Koc পর ১ পা পাপা 


I 55 ১০11 9019 np tec 


৬০. (পরিশেষে) এ দুনিয়ায় (আল্লাহর) অভিশাপ তাদের পিছু 
নিলো, কেয়ামতের দিনও (এ অভিশাপ তাদের পিছু নেবে); 


পা টি aA SoA পানি 


Isl 55 EIT Cds 81529 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ *% ২৫০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 
ভালো করে শুনে রেখো, আদ (জাতি) তাদের 
মালিককে অস্বীকার করেছিলো; এও জেনে রেখো, 

জাতি আ'দের (একমাত্র) 


৬১. আমি সামুদের কাছে (পাঠিয়েছিলাম) তাদেরই টে 
(এক) ভাই সালেহকে। সে (তাদের) বললো, হে [3% ০3০ ৮০4৮ 5০6412 


(আমার) জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, , ৮৯? 

তিনি ছাড়া তোমাদের আর কোনো মারুদ নেই, তিনি “৪১৯ এ এ] Ail Wt 6 
তোমাদের থেকেই পয়দা করেছেন, তাতেই 2১০৯ রা শা ৬০ ৯ পা পা কিল 1 
তিনি তোমাদের বসবাস করিয়েছেন, অতপর তোমরা টি uN EE 
তার কাছেই গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং নি০ ০ DPLIAD ASA ০৩ 
(তাওবা করে) তীর দিকেই ফিরে এসো, অবশ্যই ole এ] 19:51) 595882০0 loss 
আমার রব (প্রত্যেকের) একান্ত নিকটবর্তী এবং তিনি AS sn 2 ৯৬০ 
(প্রত্যেকেরই) ডাকের জবাব দেন। © আচ ৭১2) 


৬২. তারা বললো, হে সালেহ, এর আগে তুমি এমন ।৪ ০1455 ৮:৮3 সরু এ Az 
(একজন মানুষ) ছিলে, (যার) ব্যাপারে আমাদের 19৯১71১০৫6৪ 1910 
মাঝে (নানা) আশা করা হতো, (আর এখন) কি +4৭০ [74% EACLE LE 
তুমি আমাদের সেসব মাবুদের এবাদাত থেকে ৩৯৭৮ ৫০৯১ of Leif 162 D5 
বিরত রাখতে চাও- যাদের এবাদাত আমাদের 17+- * 2 ডর 

পিতা-মাতারা (যুগ যুগ থেকে) করে আসছে, G05 Le SE তে 
(আসলে) আমাদের তুমি যে (দ্বীনের) দিকে ডাকছো, Ne 
সে ব্যাপারে আমরা সন্দেহে নিমজ্জিত আছি, (এ ex 
ব্যাপারে) আমরা খুব দ্বিধাগ্রস্তও বটে! 


৬৩. সে বললো, হে আমার জাতি, তোমরা কি একটুও %:*” 17 2 *£ 


চিন্তা করোনি? যদি আমি আমার মালিকের পক্ষ থেকে 2292৫ ০১৪০] [8 Jt 
একটি সুস্পষ্ট দলীলের ওপর প্রতিষ্ঠিত থাকি এবং * 1713 Itc AWD Aw 


j o> ES 
তিনি যদি আমাকে তার (নবুওতের) অনুগ্রহ দিয়ে সায় ৪ a ৰথ 92০2৩ 


(ধন্য) করেন- আর যদি আমি তার বিরোধিতা করি 1০5 এ 4০১০০ of dt ০৪ ০৮১১৭ 
তাহলে কে এমন আছে, যে আল্লাহর মোকাবেলায় ৯ পদ A GN ৪৯৫ 
আমাকে সাহায্য করবে? (আসলে) তোমরা আমার © yrs Sat Ey 
ক্ষতি ছাড়া আর কিছুই তো বাড়াচ্ছো না? ff 


৬৪. হে আমার সম্প্রদায়, এ হচ্ছে তোমাদের জন্যে (7+ দত দু ত 
হা তন উটনী (হে 22385 HL Bl 190 [5g 


তায়ালার) নিদর্শন । অতপর একে তোমরা ছেড়ে দাও, Ee "%,123 
সে আল্লাহর যমীনে চরে খেতে থাক, তোমরা তাকে ৪53 2০ 49 “wl unl gr 


Eid /৬ পটি পা টি ঠাপা 


কোনো রকম কষ্ট দেয়ার নিয়তে ছুঁয়ো না, (তেমনটি টা Gs 
করলে) অতিসত্বর (বড়ো ধরনের) আযাব তোমাদের i সিডি 
পাকড়াও করবে। 


৬৫. অতপর তারা সেটিকে বধ করে ফেললো, 13 "2, - ৯০৫ GET ATT 
তারপর সে বললো (যাও), তোমরা তোমাদের নিজ 2163 1১ &1 9৯৮ JES ১9১৪০, 
নিজ ঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও; ৯:2৮ PAT SAS 0 Pf 
(আযাবের ব্যাপারে আল্লাহর) এই ওয়াদা কখনো 30 ১৪ ০০9 SUSE 
মিথ্যা হবার নয়। 


৬৬. এর পর (যখন আমার আযাবের) নির্দেশ LAGU ক LAD LAZO আনি 
এলো (এবং তা তাদের পাকড়াও করলো), তখন ০890191544 (৯05 পপ 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 
আমি সালেহকে এবং তার সাথে আরো যারা ঈমান , * * ? লন 
এনেছিলো তাদের সবাইকে আমার রহমত দিয়ে সে ৩১৩৬2১৮০৯৮2 9িএ 


দিনের অপমান (-কর আযাব) থেকে বাচিয়ে দিলাম; 2 29:21 
(হে নবী,) অবশ্যই তোমার রব প্রবল শক্তিমান, © ys yl GAG 5) ule ১959 


পরাঞ্রম* লী ] 
Biz এ পণ 


৬৭. অতপর যারা যুলুম করেছে, এক মহানাদ তাদের রানে 2১ ১০] 
আঘাত করলো, ফলে তারা তাদের ঘরসমূহেই মুখ Va রাত 


৬৮. মেনে হলো) যেন তারা কোনোদিন সেখানে । % ETE 
বসবাসই করেনি, শুনে রাখো, সামুদ জাতি তাদের st eR 


মালিককে অস্বীকার করেছিলো; আরো জেনে রেখো, © 1০৯১ 
সামুদ জাতির জন্যে এই ধ্বংসই (নির্ধারিত) ছিলো! চার রি 5 


৬৯. (একবার) আমার পাঠানো কতিপয় ফেরেশতা (8:58 ARTA পি ইটা Ram 
একটি সুসংবাদ নিয়ে ইবরাহীযের কাছে এলো, তারা £ ০১৯০ ০৯১৭০1০955৯ 519 
(তাকে) বললো, (তোমার ওপর) শান্তি (বর্ষিত হোক); রর 
সে (জবাবে) বললো, (তোমাদের ওপরও) শান্তি EAL TEC 
(বর্ধিত হোক), অতপর সে (তাদের মেহমানদারীর রঃ রি 

জন্যে) একটি ভুনা গো-বৎস নিয়ে আসতে একটুও 

বিলম্ব করলো না। 


৭০. সে যখন দেখলো, তাদের হাত (খাবারের) ৯০ zc As Z 
দিকে যাচ্ছে না, তখন তাদের (এ বিষয়টি) তার 284 4৯| 4:০১ 


পরা 
AD পা 


১129 


(কাছে) খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার «. 4. 
মনে একটা (প্রচ্ছন্ন) ভয়ের সৃষ্টি হলো; তারা = 
(ইবরাহীমকে) বললো, (আমাদের ব্যাপারে) তুমি 

কোনো রকম ভয় করো না, আমরা (আসলে) 

প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি; 


৭১. তার স্ত্রী- (সেখানে) দাড়িয়ে ছিলো, (এদের ।-1* ৮৫ * 2 445- এ 
কথাবার্তা শুনে) সে হেঁসে উঠলো, অতপর আছি ১8-০৫-553০ চস? 
তাকে (তার ছেলে) ইসহাক ও ইসহাক পরবতী পা 8৩৯৩ পা 1 A FG A, ls 
ইয়াকুবের (জন্মের) সুসংবাদ দিলাম । ও oI Gt 2139 9° 0০0 


৭২. সে বললো, এ কি (আশ্চর্য)! আমি সন্তান জন্ম দেবো! 41আ* ০০০৫ 

আমি তো বৃদ্ধা (হয়ে গেছি,) আর এই (যে) আমার স্বামী! 1১১১5 ডি fs lis ০ 
(সেও তো) বৃদ্ধ হয়ে গেছে; (এ সময় সন্তান হলে) এটা Sa ARG KRG 
(সত্যিই a আশ্চর্যজনক ব্যাপার । ৪) টি মি 16 ৩ ৮1৯৪ 0০৮ 


৭৩. তারা বললো, তুমি কি আল্লাহর কোনো + ৮৪৫ 4) দা? টি টু 
কাজে বিন্ব় বোধ করছো, (নবীর) পরিবার-পরিজন ১34 pl we rs 21 


(হিসেবে) তোমাদের ওপর আল্লাহর (বিশেষ) রহমত 5 ৮ $ 
ও তার অনুগ্রহ রয়েছে; অবশ্যই তিনি প্রচুর প্রশংসা ও sds রি 92) 


বিপুল সম্মানের মালিক । © ০৯৯ ০০ 


৭৪. অতপর যখন ইবরাহীমের (মন থেকে) ভীতি » ॥প পপর তৰত 
দূরীভূত হয়ে গেলো এবং দি তার কাছে রর £১১1-০১৮৭1০০ AS পু 
(সন্তানের ব্যাপারেও) সুসংবাদ ৫ গেলো, তখন 

সে লুতের সম্প্রদায়ের (কাছে আযাব না পাঠানোর) $ ৮5] [5 & 02 ১৪ 
ব্যাপারে আমার সাথে যুক্তি তর্ক করলো; 

পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ বি ২৫২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


৭৫. অবশ্যই ইবরাহীম ছিলো (একান্ত) 
সহনশীল, কোমল হৃদয় (আল্লাহর প্রতি) 
ত। 


৭৬. (আমি বললাম) হে ইবরাহীম, এ (যুক্তিতর্ক) +17 «কু পম 
থেকে তুমি বিরত থাকো, কেননা (এদের ব্যাপারে) #2 4515 16৯ cf Oy nel 


০১৮ SB aU DAS 


তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে, এদের ওপর nk ০০162 ৮৪01০201255) 5 
এমন এক ভয়ানক শাস্তি আসবে, যা রোধ করা সম্ভব ABA 
হবে না। ©3952 


৭৭. আমার পাঠানো ফেরেশতারা যখন লূতের কাছে IK ZA p22 AT Bsr 
এলো, তখন সে (কিছুটা) বিষণ্ন হলো, তাদের কারণে ESET byl) ws ls 
তার মনও খারাপ হয়ে গেলো এবং সে বললো, SA SE ESO 
আজকের দিনটি (দেখছি) সত্যিই বড়ে কেচনয ৪০৮5০ i$ 085 05 03 
বিপদের (দিন)। 

৭৮. (এই অপরিচিত লোকদের দেখে) তার জাতির 2॥/ A » il ৮ -০৮৯১-০ কারি 
লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো; আর (+5 ০94 1 ১৪০১০ 44595 ssl 
তারা তো আগে থেকেই পাপকর্ম করে আসছিলো; ৯৯ ৯৭5 
(তোদের কুমতলব বুঝতে পেরে) লূত বললো, [58 Jit 09152 চি 
হে আমার সম্প্রদায়, এ হচ্ছে আমার (জাতির) UD co ADDN Bo 

মেয়েরা, (বিধিবদ্ধ দৈহিক সম্পর্কের জন্যে) এরা হচ্ছে 4 596০৫ ৯ গেছে রি 
তোমাদের জন্যে বেশী পবিত্র, সুতরাং (তোমরা) *2* ” শা AD AST 
আল্লাহ তায়ালাকে ভয় করো এবং আমার মেহমানদের Bl Sead J i ০১৯২ ১9 
ব্যাপারে আমাকে তোমরা অপমানিত করো না; 

তোমাদের মধ্যে (এগুলো শোনার মতো) একজন 

ভালো মানুষও কি (অবশিষ্ট) নেই? 

৭৯. তারা বললো, তুমি ভালো করেই জানো, তোমার 

(জাতির) মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন 

নেই, তুমি ঠিকই জানো, আমরা কি চাই! 


৮০. সে বললো, (কতো ভালো হতো) যদি তোমাদের 
ওপর আমার কোনো ক্ষমতা চলতো, কিংবা যদি 
(আজ) আমি কোনো শক্তিশালী স্তন্তের কাছে আশ্রয় 
গ্রহণ করতে পারতাম! 


৮১. তারা বললো, হে লুত (তুমি ভেবো না), 

আমরা হচ্ছি তোমার মালিকের (পাঠানো) ফেরেশতা, 

(আমাদের কথা দুরে থাক) এরা কখনো তোমার 

কাছেও পৌছতে পারবে না, তুমি রাতের কোনো এক ৬ 

প্রহরে তোমার পরিবার-পরিজনসহ বেরিয়ে পড়ো, 4৫ AZ AGA EE 
(তবে) তোমাদের কোনো ব্যক্তিই যেন (যাবার সময়) ০1১1 yt Af ৪559 
পেছনে ফিরে না তাকায়, _-তোমার স্ত্রী ব্যতীত; ০৩০ Az BW ৮০০৮০ গস 
(কেননা) যা কিছু (আযাবের তান্ডব) তাদের (ওপর) =? 059° ut | Lb (৮০০ 451 
ঘটবে, তা তার (ওপর)- ও ঘটবে; তাদের (আযাবের) শা ভি ০৯৮ 
ক্ষণ নির্ধারিত হয়েছে সকাল বেলা; আর সকাল কি Ak edt od. =| 
খুব কাছে নয়? 
পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ পু২৫৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 
৮২. অতপর যখন আমার (আযাবের নির্ধারিত) হুকুম (৫ LU ECL ভি অব 
এলো, তখন আমি সেই জনপদগুলো উল্টে দিলাম fol ৬] yl sl bb 


এবং তার ওপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ EEE ৯৬ FE পাচা 
করতে শুরু করলাম, 6 Be ১০০৯ ০ us bls es 


৮৩. এগুলো (অপরাধী ব্যক্তিদের নাম-ধামসহ) - RE 


তোমার মালিকের কাছে চিহ্নিত ছিলো, আর (গযবের) * 
সে স্থানটি তো যালেমদের কাছ থেকে দূরেও নয়! 


৮৪. মাদইয়ান (বাসী)-এর কাছে (পাঠানো হয়েছিলো) SE 
তাদেরই ভাই শোয়ায়বকে; সে (তাদের) বলেছিলো, [3% 008৮126০21৫ বট dls 
হে আমার জাতি, তোমরা আল্লাহর এবাদাত করো, , 5 £ i 

তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই; (আর ea ০1078 15৩ 
সে মাবুদেরই নির্দেশ হচ্ছে,) তোমরা মাপ ও ওযনে ০21 Olly 1550119-8 39 
কখনো কম করো না, আমি তো 1 (অৰ্থনৈতিকভাবে) 98:৮৮ পা KW 
তোমাদের ভালো অবস্থায়ই দেখতে পাচ্ছি, (তারপরও এ ১51 (319 ১৪৮৫১ 
এমনটি করলে) আমি (কিন্তু) তোমাদের জন্যে এক ডি ৯ বত 
সর্বগ্রাসী দিনের আযাবের আশংকা করছি। © ৮৯5৮ [98 ০০1০০ 


৮৫. হে আমার জাতি, তোমরা মাপ ও ওযনের +47 * 1 
কাজটি ইনসাফের সাথে সম্পন্ন করবে, লোকদের lsd Jt 151 0925 


জিনিসপত্র (কম দিয়ে) তাদের ক্ষতি করো না, SUA GH 3 VS ৮৮12 
আর (আল্লাহর) যমীনে (কখনো) বিশৃংখলা সৃষ্টি “= “ i 
করোনা। ৪০৪১০৯৬০৮18 


৮৬. যদি তোমরা (আল্লাহর ওপর) ঈমান এনে £ 
থাকো, তাহলে (জেনে রেখো,) আল্লাহ তায়ালা প্রদত্ত 
যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে, তাই 
তোমাদের জন্যে উত্তম। আমি (কিন্তু) তোমাদের 
ওপর পাহারাদার নই । 


৮৭. তারা বললো, হে শোয়ায়ব, তোমার নামায কি 

তোমাকে এই আদেশ দেয় যে, আমরা আমাদের 

দেবতাদের এবাদাত ছেড়ে দেবো, (এমন সব 

দেবতাদের)_ যাদের এবাদাত আমাদের পিতৃপুরুষরা ০৯... 

করতো, অথবা আমরা আমাদের ধন-সম্পদ নিয়ে যা 21541 এ) SU FCC 
করতে চাই তাই করতে পারবো? (আমরা জানি) 

অবশ্যই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ! 35591 


৮৮. সে বললো, হে আমার জাতি, তোমরা কি কখনো +:৮- 1 এ *2 

ভেবে দেখেছো, আমি যদি আমার মালিকের পাঠানো 42 52৫ ০১৫ 01৮86) [98 JG 
একটি সুস্পষ্ট দলীলের ওপর প্রতিষ্ঠিত থাকি, অতপর 2. ৮. ০. ০ 5 5 ২৬ 5৬ 
তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেষেকের (21০70) 2 399 23 ০৫ 
ব্যবস্থা করেন; (তাহলে কি আমি তোমাদের তার এ 

পথে ডাকবো না?) আমি (কখনো) এটা চাই না, যে ৮222 "৫3112 AIL ডিক 
(কথা) থেকে আমি তোমাদের বারণ করি, নিজে (তার | ) fol ny f 


বিরুদ্ধে চলে) তোমাদের বিরোধিতা করবো; আমি + 2 
আমার সাধ্যমতো (তোমাদের) সংশোধনই কামনা * ০০৮৪০ 233)131 ১২) 1 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ বি ২৫৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

করবো; আমার পক্ষে ততোটুকুই কাজ আঞ্জাম দেয়া 
সম্ভব যতোটুকু আল্লাহ তায়ালা চাইবেন; আমি তার 
ওপরই নির্ভর করি এবং তার দিকেই ধাবিত হই। 


2 7৮ 


৮৯. হে আমার জাতি, আমার বিরুদ্ধে (তোমাদের) * 


জেদ (এবং শত্রুতা) যেন তোমাদের জন্যে এমন 
এক (আযাবজনিত) বিষয়ের কারণ না হয়ে দীড়ায় 
যে, তোমাদের ওপরও সে ধরনের কিছু আপতিত 
হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালেহের জাতির 
ওপর আপতিত হয়েছিলো; আর লুতের সম্প্রদায়ের = 
(আযাবের স্থানটি তো) তোমাদের থেকে খুব বেশী 


দূরেও নয় । 


Ma CNN 
MCE LEC dE les 


AD wh 


biG 55 9 


Ar A BAW 


৯০. তোমরা তোমাদের মালিকের কাছে (নিজেদের = 
গুনাহের জন্যে) ক্ষমা প্রার্থনা করো, অতপর (তাওবা 
করে) তার দিকেই ফিরে এসো; অবশ্যই আমার রব 
পরম দয়ালু, স্নেহময় । 


ADA ০০ 02 990৮ AD AzcA 


ule এ |9%9)-৮5-৮82)19১৯৯-419 


GADD GA তা AW 


29292) 3) 


৯১. তারা বললো, হে শোয়ায়ব, তুমি যা বলো 
তার অধিকাংশই আমাদের বুঝে আসে না, (আসলে) 
আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাদের মাঝে 
খুবই দুর্বল, (আমাদের মাঝে) তোমার (আপন) 
গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে 
পাথর নিক্ষেপ (করে হত্যা) করতাম, তুমি তো 
আমাদের ওপর খুব শক্তিশালীও নও (যে, তুমি কোনো 
প্রতিশোধ নিতে পারবে) ৷ 


43821 215৫ AGC eka Hib 


পাও 9৮১৩ LAs 


SEY elas Css ৩০৮09 


AA পরা ভিত AlAs 


© Ay LE Ly AT 


৯২. সে বললো, হে আমার জাতি, তোমাদের 
কাছে আমার গোত্রীয় ভাই-বন্ধু কি আল্লাহ তায়ালার 
চাইতে বেশী প্রভাবশালী (যে, তোমরা ওদের 
দোহাই দিচ্ছে)? তাকে কি তোমরা তোমাদের 
পেছনে ফেলে রাখলে? তোমরা যা কিছু করছো, 
আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা অবশ্যই 
পরিবেষ্টিত হয়ে আছে। 


1৩2 Ale ESE 00 
ef 0 91,8০৪ AIS 


শি পার APA পা 


Skis US U3 


৯৩. হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের 
জায়গায় যা কিছু করতে চাও করে যাও; আমিও 
(আমার জায়গায় যা করার) করে যাবো; অচিরেই 
তোমরা জানতে পারবে, কার ওপর এমন আযাব 
আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে 
মিথ্যাবাদী (তাও তখন জানা যাবে); অতএব তোমরা 
(সেদিনের) প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে 
করবো । 


গু শা AW AD পা ar | ADPLaAN Azle 
el CIAL BCA GEG 
lis asl Uj ১০১১ 
19:8619, ০১513 25 ৩5944) 


EE ে 


পা 


৯৪. (পরিশেষে) যখন আমার (আযাবের) সিদ্ধান্ত 
এলো, তখন আমি শোয়ায়বকে এবং তার সাথে 
যারা ঈমান এনেছিলো তাদের আমার নিজস্ব রহমত 


দ্বারা (প্রলয়ংকরী আযাব থেকে) বাঁচিয়ে দিলাম, 


পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ 


রি ছু 


2 Ed Aa পল ডু 


WWW. ভ্যান org 


টা 


৬ব 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


প্র পা শপ 


অতপর যারা যুলুম করেছে, তাদের ওপর এক মহানাদ £ না 
আঘাত হানলো, ফলে মুহুর্তের মাঝেই তারা নিজেদের | Lat dl ০১19 


ঘরসমূহে উপুড় হয়ে পড়ে রইলো, ১4৯১৫১৫1220 
৯৫. (অবস্থা এমন হলো) যেন সেখানে কখনো তারা ₹₹ 5৭1 *** তা মন্ত্র A 
কোনো কিছুই অর্জন করেনি, শুনে রাখো এ সই ০4০০/05 35০5152৮1০6 
সি SL 
৯৬. আমি ক তার জাতির কাছে আমার PE PE 
নিদর্শনসমূহ ৮ সুস্পষ্ট দলীলসহ ভিন 


A [ry 
2 


১ 


৯৭. (পাঠিয়েছিলাম) ফেরাউন ও তার পারিষদবর্ণের ৮৯৫৯২ 4৫ *০ ০৮৯০৪ 
কাছে, এরা ফেরাউনের কথা মেনে চলতো, (অথচ) * ১৪০১ ১৭ 155৫ 15359 3955 ut 


ফেরাউনের তো কোনো কাজ ও আদেশই সঠিক - ৯৮৪ পা 
ছিলো না। ® ৩৯৪5 9০১১ ১19 
৯৮. কেয়ামতের দিন সে তার (দেন্প্াপ্ত) জাতির ৭19] টি 25০ ৮522 5৯৮ 
আগে আগে থাকবে, অতপর সে তাদের (জাহান্নামের) ++ 12529 ail [54551০৯৪ 
পযন্ত রিনি DA A 
০ eyo 
৯৯. এখানে (আল্লাহর) অভিশাপ তাদের পেছনে LAD Zon ৯০১০ 
লাগিয়ে দেয়া হলো, (আবার) কেয়ামতের দিনও 2০৯৪] (559 Gad sd Gs 
(তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে); কতো নিকৃষ্ট ১৯৪ 
(এ) পুরস্কার, যা সেদিন (তোদের) দেয়া হবে। 935১1 9১911 ০০৪ 
১০০. (হে নবী,) এ হচ্ছে (ধ্বংসপ্রাপ্ত) কতিপয় ৯7৮ গর্ত 2 17 রি 
জনপদের কাহিনী, যা আমি তোমার কাছে বর্ণনা করছি, SE Loli GH st fs SUS 
এদের (ধ্বংসাবশেষের) কিছু (এখনো) বিদ্যমান 
আছে, (আবার কিছু) বিলীনও (হয়ে গেছে) । 
১০১. (এ আযাব পাঠিয়ে) আমি তাদের ওপর যুলুম Ion ADA 2০০ A la ASB 8৮: me 
করিনি, যুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের ওপর (০১-৮৪৯১119৮5 ০9 নি ঢ9 
করেছে, যখন তাদের ওপর তোমার মালিকের আযাব * ৮৯2৮ A +224 2A Ach 
নাযিল হয়েছে, তখন তাদের সেসব দেবতা তাদের ৬০ ০৪০৭ led ee ০1 
কোনো কাজেই আসেনি, যাদের তারা আল্লাহর বদলে , $1:**(21217৭ু€*? * 
ডাকতো, বরং তারা (সেদিন) এদের ধ্বংস ছাড়া অন্য 2১১ sb ৮০৪ ৪ cre df 95 


কিছুই বৃদ্ধি করতে পারেনি । এর Jak 29315 C5 


Se ৪ 


১০২. (হে নবী,) তোমার রব যখন কোনো জনপদকে , ' 21 7117 4144410751117 
তাদের অধিবাসীদের যুলুমের কারণে পাকড়াও করেন, ০১7 ltl S| E029 


তখন তীর পাকড়াও এমনিই হয়; অবশ্যই তার টি iE 
পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত কঠোর । id ৪ ১৪৩৫. ৮৩৯] ০], i 22 


১০৩. এ (কাহিনীগুলো)-র মাঝে তার জন্যে নিদর্শন ১ ১ ৮1৫ ঠা AW 81411 AL 
(মজুদ) রয়েছে, যে ব্যক্তি পরকালের আযাবকে ভয় করে, Yl oldeS ue) 4) 1১8০1 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১১ সূরা হুদ 


সেদিন (হচ্ছে) সব মানুষদের একত্রিত করার এ রাহ 
দিন, (উপরন্তু) সেটা সবাইকে হাযির করার দিনও 1১০ tt 0,89৯ [94 Us 
বটে । 


5 /১-০ 0 GA 


১০৪. আমি সে দিন)-টি একটি সুনির্দিষ্ট সময়ের 
জন্যে মুলতবি করে রেখেছি; 


১০৫. সেদিন (যখন) আসবে (তখন) কেউ আল্লাহর 
অনুমতি ব্যতিরেকে কোনো কথা বলবে না, অতপর _ 
(মানুষরা দু'দলে বিভক্ত হয়ে যাবে,) তাদের মধ্যে কিছু 
থাকবে হতভাগ্য গুনাহগার আর কিছু (থাকবে) ভাগ্যবান । 


১০৬. অতপর যারা গুনাহ করেছে, তারা থাকবে 
(জাহান্নামের) আগুনে, সেখানে তাদের জন্যে থাকবে 
(আযাবের ভয়াবহ) চীৎকার ও (যন্ত্রণার ভয়াল) 
আর্তনাদ 


5 


১০৭. তারা সেখানে থাকবে চিরকাল- যতোক্ষণ 

পৰ্যন্ত জারিযনস্রঠ নান বায়ন বাহিরের ভবে, 

হ্যা, তাদের র কথা আলাদা যাদের ব্যাপারে তোমার 

রব ভিন্ন কিছু চান; তোমার রব যখন যা চান তার 

বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান । 

১০৮. (অপরদিকে) যাদের নেক পথে পরিচালিত - “A 

করা হয়েছে (সেদিন) তারা থাকবে জান্নাতে, সেখানে 

তারা চিরদিন থাকবে, যতোদিন পর্যন্ত আসমানসমূহ ২) ৮.+14 2 11 ৮ 
ও যমীন বিদ্যমান থাকবে, তবে তার কথা আলাদা যা YL oN = sm elo Le les 
তোমার রব ইচ্ছা করেন; আর এ (জান্নাত) হবে এক NETL 
নিরবচ্ছিন্ন পুরস্কার, যা কোনোদিনই নিশেষ হবেনা। © ১9০৯০ 3৮8 ৪6০ + নি 


১০৯. সুতরাং (হে নবী), যে ব্যক্তি (আল্লাহ তায়ালা) ।” 421 ০০৪৮ (এ ২৫৪ 
ছাড়া এসব কিছুর গোলামী করে, তাদের (শাস্তির) (755385০৮৯০৪ Dy 28403: 
ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হয়ো না; (আসলে) ওদের +%% *এ ৯2217 2 LA Boh 
বাপ দাদারা আগে যাদের বন্দেগী করতো, এরাও * ০6 ৩০৪০1 ০০ Gy ESTO 
৯ | তাদের বন্দেগী করে; আমি এদের (অপরাধের) পাওনা NANA ENG A BAN রা 1? 
রুকু] পুরোপুরিই আদায় করে দেবো, তাতে বিন্দুমাত্রও কম © ০০০5০ ৮ treed ০৯১ 29 
করা হবে না। 
১১০. (হে নবী,) আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, ০৪4 ৮ Cn সিরা 
অতপর তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা ০১০ এ] ০৮৮9 | ১579 


হয়েছিলো; (আসলে) তোমার মালিকের পক্ষ থেকে 9 ৬০ চিঠি i Ys 
এ (বিদ্রোহী)-দের ব্যাপারে যদি আগে থেকেই DAW Wc A প্র ৯ তে পা ADNAN পা 
(পরকালের বিচার সংক্রান্ত) ঘোষণা না থাকতো, 452 2142 (5৯1-৮919 ক ০ 
তাহলে কবেই এদের ব্যাপারে (গযবের) সিদ্ধান্ত 


এসে যেতো; নিসন্দেহে এরা এ গ্রন্থের) ব্যাপারে © 2:7 
বিভ্রান্তিকর এক সন্দেহে নিমজ্জিত আছে। 


১১১. অবশ্যই তোমার রব এদের কাজকর্মের পুরোপুরি , “21121 ভিডি টিভি ১৫ রে 
কর্ড ৮ পরি 


তিনি অবশ্যই তার সব জানেন। চি ১৮৫ 02৮20 
পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৫৭ দা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১১২. অতএব (হে নবী), তোমাকে যেমনি করে 
আদেশ দেয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো, তোমার 
সাথে আরো যে ব্যক্তি (কুফরী থেকে) ফিরে এসেছে 
সেও (যেন তোমার সাথে সত্যের ওপর দৃঢ় থাকে), 
তোমরা কখনো সীমালংঘন করো না; এরা যা কিছু 
করছে, আল্লাহ তায়ালা অবশ্যই তার সব কিছু 
দেখছেন । 


I 


শি Ed পু. লিলা Ed Sh 


পট পার APN পা 


৪23, 145$2 


১১৩. (হে মুসলমানরা,) তোমরা কখনো তাদের দিকে 
ঝুঁকে পড়ো না যারা যুলুম করেছে, (যুলুম করলে) 
জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে, আর 
তেমন অবস্থায়) আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের 
কোনো অভিভাবক থাকবে না, এরপর তোমাদের 
কোনো রকম সাহায্যও করা হবে না। 


৮০:০9 00 পাপা) তপতি cA 


পল এু11 ৯ 9 


I ce dil U9 et Ctl 


AAPL পা ঠিশটি পা ঢে০ 


৪ ০9১০: ১৮ 


১১৪. (হে নবী,) নামায প্রতিষ্ঠা করো দিনের 
দুপ্রান্তভাগে ও রাতের একভাগে; অবশ্যই মানুষের 

ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহকে দূর করে 
দেয়; এটা হচ্ছে (বিশেষ) উপদেশ তাদের জন্যে, 
যারা (আল্লাহকে) স্মরণ করে । 


os 5 jel 556 891] 5 
রিতা 5530 91,0৭1 
৪ ০:৬৫ yh 


১১৫. তুমি ধৈর্য ধারণ করো, (জেনে রেখো) আল্লাহ 
তায়ালা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না 


9 ০৯২০] ১৯৮৮5 Uf ul ১৮০5 


১১৬. এমনটি কেন হয়নি যে, যেসব উম্মতের লোকেরা 
তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে, (তাদের) 
অবশিষ্ট লোকেরা (অন্য মানুষদেরকে) যমীনে বিপর্যয় 
সৃষ্টি করা থেকে নিষেধ করতো, তাদের মধ্যে আমি 
যাদের আযাব থেকে বাচিয়ে রেখেছিলাম এদের সংখ্যা 
ছিলো নিতান্ত কম, আর যালেমরা যে (বৈষয়িক) 
প্রাচুর্য ছিলো তার পেছনেই পড়ে থেকেছে, তারা 
ছিলো (আসলেই) অপরাধী । 


Kha ৯ পারছি পাপা 


ALS ION OEY 
8১51 52 05558 BCS S| 


124 AUw ZA 


a ELS oe Se Yt oS 


SHEN Tigh 65) 


AD AD ar 


© my 9565 


১১৭. এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে, 
তিনি কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে 
দেবেন- অথচ সে জনপদের অধিবাসীরা সংশোধনে 
নিয়োজিত থাকে । 


| 4169 os 492 ৩০) ০৫০9 


৪ ০১৯1০ Lf 


১১৮. (হে নবী,) তোমার মালিক চাইলে মানুষদের 
তিনি একই উন্মত বানিয়ে দিতে পারতেন (কিন্তু 
আল্লাহ তায়ালা কারো ওপর তীর ইচ্ছা চাপিয়ে দেন 
না), আর এভাবে তারা সব সময় নিজেদের মধ্যে 
মতবিরোধ করতে থাকবে, 


ON 


৬৩০০ পা পা Ase 


পাশা পারছি ক্রেতা 


& ০০125 09154986১15 


১১৯. তবে তোমার রব যার ওপর দয়া করেন তার 
কথা আলাদা; তাদের তো আল্লাহ তায়ালা এ জন্যেই ৮ 
সৃষ্টি করেছেন, (আর এটা লংঘিত হলে) তাদের 
ব্যাপারে তোমার মালিকের ওয়াদাই সত্য (হবে, আর 
তা হচ্ছে); অবশ্যই আমি জাহান্নামকে জ্বিন ও মানুষ 
দিয়ে পূর্ণ করবো। 

পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ 


ও ২৫৮ 


চি 41515,4502৯) ০21 
পাতে তা ld এ) ৫1 ৪9 


গ ৪ ura Wl il 


www.alquranacademylondon.org 


Ed 


CS nel 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউস 


১২০. (হে নবী,) আগের নবীদের কাহিনীগুলো আমি 17 1৮৫1 1721 * 41°12 5 ক o 
তোমাকে শোনাচ্ছি, যেন আমি এর দ্বারা তোমার ৮ 9১11 ৮৮১1 ৬০ Se ০০359 
মনকে দৃঢ়তা দান করতে পারি, এ সত্যের মাঝে 


Ed 
শা 


১১৫৪5215295 431%3 45 ৪2: 
যে শিক্ষা তা তোমার কা LU ০ 73 a 
রয়েছে) ঈমানদারদের জন্যে কিছু শিক্ষণীয় উপদেশ “EP 485 Ee ND 4 

এবং সাবধানবাণীও। চি 55125 


১২১, যারা ঈমান আনে না তুমি তাদের বলো 21275 2০২১ ৮৯ ২ 2 
| | 91৮০1 ০) IY ০৪০) 
তোমরা তোগানর জায়গায় যাকররকরেয়াও, আর 9৭ 2০ 


আমরাও আমাদের কাজ করে যাবো, & 020০015৫245 


১২২. তোমরা অপেক্ষা করো (জাহান্নামের), অবশ্যই ৪ 0১ bs 015 2019 


আমরা অপেক্ষা করছি (জান্নাতের) । 
2A be 


১২৩. আসমানসমূহ ও যমীনের যাবতীয় গায়বের ,+12, 50/2, 
লহ তালার জনাই রি) এবং সব £2 4০ ১5০ 
কয়টি বিষয় তার দিকেই ধাবিত হবে, অতএব তুমি ৮4৯1০ 015939৮০০1১ 4S ১০১1 ৫৯১৪ 
তারই এবাদাত করো এবং একান্তভাবে তার ওপরই 7 € ++ ত 2 এজ ০৮ 
ভরসা করো; (হে মানুষ,) তোমরা যা কিছু করো সে ও ugh Le 03083 Shy Lg 
সম্পর্কে তোমার রব মোটেই বে-খবর নন। 


৯৬৫ 
৬ 
০ 


১০ ১:০5) 9) 


ধু বৃহমান রহীম আল্লাহ তায়ালার নামে 


১. আলিফ লাম রা। এগুলো (হচ্ছে একটি) সুস্পষ্ট ১৩৭ | 


গ্রন্থের আয়াত। ৬ 
os B ৮ 21AD DINAN 


২. নিসন্দেহে আমি একে আরবী কোরআন (হিসেবে) নাযিল 01303 I 23 OL 
করেছি, আশা করা যায়, তোমরা (তা) অনুধাবন করতে পারবে। Sus; ০ EEO Hf ঠা 1 


~~ 
[7 


৩. (হে নবী,) আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে (6) । 28 LEA 
একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি, আমি তোমার "3 a UREA VY 
কাছে ওহীর মাধ্যমে এই কোরআন পাঠিয়েছি, যদিও 219 ্ 91১8] 1$০ 4511 2০1 
তার আগ পর্যন্ত তুমি (এ সম্পর্কে) ছিলে সম্পূর্ণ ” গড AL ool: লা 
বেখবর লোকদেরই একজন । © ০3৯11 ৬০14 re on 


৪. (এটা সে সময়ের কথা,) যখন ইউসুফ তার * এ রোযা না 
এ ৪ 
পিতাকে বললো, হে আমার পিতা, আমি (স্বপ্নে) 52124 4৯3 ৮৮৮95 0931 
দেখেছি এগারোটি তারা, টাদ ও সুরুজ, আমি এদের ৫৯119065542 Sf 
আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি । 3 


A ৮9৮০৮ প্রা dar Ed 
K« 


৩২১৮০ deal ১০819 


৫. (এ কথা শুনে তার পিতা বললো,) হে আমার % 21755 ॥ এর ও ৮০ বা 
স্নেহের পুত্র, তুমি তোমার স্বপ্ন (কিন্তু) তোমার ৯ Ils) ০০2৯5 ৮8০0 
ভাইদের কাছে বলো না, (বললে) তারা অতপর »,(+25111১ 2৫2 472 
তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আটতে শুরু করবে; (কেননা) ott ন্‌ 1 নট 491 
নিসন্দেহে শয়তান মানুষের খোলাখুলি দুশমন । © urs 308 903] chi 


পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ oc ২৫৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৬. এমনি করেই তোমার রব তোমাকে নেবুওতের 
জন্যে) মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা 
শিক্ষা দেবেন এবং তার নেয়ামত তোমার ওপর 
ও ইয়াকুবের সন্তানদের ওপর তেমনিভাবেই পূর্ণ 
করে দেবেন, যেমনিভাবে এর আগেও তিনি তোমার 
পূর্বপুরুষ ইবরাহীম ও ইসহাকের ওপর তা পূর্ণ করে 
দিয়েছিলেন; অবশ্যই তোমার রব সর্বজ্ঞ কুশলী । 


১২ সূরা ইউসুফ 


LUD পা শে AA 


we Ll ০) এত USS 
51505 2225) ১৮59 5325%1 a3 


পাটি পাশার তি ভিত os 


DEUCE LHI UGS 


শট /৯ পা A 


5) ule G9 iss yf 5 re 


GBA - BA 


০০92 


Ed Ed 


€ 


৬ 


গ্ 


৭. ইউসুফ ও তার ভাইদের (এ কাহিনীর) মাঝে 
যারা সত্যানুসন্ধিৎসু, তাদের জন্যে প্রচুর নির্দশন 
রয়েছে। 


~ 
1 পট 5 পপর 


al 239212-৯৮58 8 ০৮৫০৪ 


90911 


৮. (এ কাহিনীটি শুরু হয়েছিলো ইউসুফের ভাইদের 
দিয়ে,) যখন তারা বললো, আমাদের পিতার কাছে 
নিসন্দেহে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশী 
প্রিয়, (যদিও) দলে আমরাই হচ্ছি ভারী; নিসন্দেহে 
আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন, 


শট পু শট পট AD 


BLAMED ELTA 


পা পার্ট ও PLAS 


SE 01,8০5 ০৯৫90 Ga 


2 
AW 1 


0 
৩ এ GG 


৯. (শয়তান তাদের পরামর্শ দিলো,) ইউসুফকে মেরে 
ফেলো অথবা তাকে কোনো (অজানা) ভূখণ্ডে নিক্ষেপ 
করে এসো, (এরপর দেখবে) তোমাদের পিতার দৃষ্টি 
তোমাদের দিকেই নিবিষ্ট হবে, এরপর তোমরা সবাই “ 
ভালো মানুষ হয়ে যেয়ো। 


AW গে উপ ৮9১০9 পা ০ 


রি 


Act A ADA শি পাপা A BLA fa A টিপ 


El 


Nz 


১০. (এ সময়) তাদের মধ্য থেকে একজন বললো, 
না, ইউসুফকে তোমরা হত্যা করো না, তোমরা 
যদি সত্যি সত্যিই কিছু একটা করতে চাও তাহলে 
তাকে কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো, (আসা 
যাওয়ার পথে) কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে 
যাবে। 


LAD il Say 


i 4৯১5 ০০৭ 


A tons A 


01800 


১১. (এক পর্যায়ে) তারা বললো, হে আমাদের পিতা, 
এ কি হলো তোমার, তুমি কি ইউসুফের ব্যাপারে 
(আমাদের ওপর) ভরসা করতে পারছো না, আমরা 
অবশ্যই সবাই তার শুভাকাংখী! 


রি 006 oe 


১২. আগামীকাল তাকে তুমি আমাদের সাথে (জংগলে) *' 
যেতে দিয়ো, সে (আমাদের সাথে) ফলমূল খাবে ও 
খেলাধুলা করবে, আমরা নিশ্চয়ই তার রক্ষণাবেক্ষণ 
করবো । 


এ TEE 


৪ ০ 


41192 


LE 


১৩. সে বললো, এটা অবশ্যই আমাকে দুশ্চিন্তা দেবে 
যে, তোমরা তাকে নিয়ে যাবে, (তদুপরি) আমি ভয় 
করছি (এমন তো হবে না), কোনো বাঘ তাকে খেয়ে 
ফেলবে, অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী 
থাকবে! 

পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ 


ও ২৬০ 


ADA Na পাপ Aw 


EE PEL 


Re A DA. 


রি ০৪৪) এর? ০1০31 


Ap 1 


ও ut 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৪. তারা বললো, আমরা একটি ভারী দল (বদ্ধ 3-১2 ৮2 .%4]। 25 "4115 
শক্তি) হওয়া সত্তেও যদি তাকে বাঘ এসে খেয়ে ++ ৬ 99০-8911 এ ০211510 
i টা আমরা সত্যিই (অথর্ব) ক্ষতিগ্রস্ত ও 29 ০০ Jt 


~ 
E 
পর 


১৫. অতপর (অনেক বলে কয়ে) যখন তারা তাকে ২০৯ 117৮৯ দা Eo 
নিয়ে গেলো এবং তারা তাকে এক অন্ধ কুপে নিক্ষেপ ৪৪9৯৭ ০ [5294 2195 Lb 


A শা As A EAC 


করার ব্যাপারে সবাই একমত হলো, তখন আমি ৪4 251 df ban of eh ৬০ 
তাকে ওহী পাঠিয়ে জানিয়ে দিলাম, (একদিন) তুমি দা 0 st 
অবশ্যই এসব কথা এদের (সবাইকে) বলে দেবে, © 09829০591৫০ ০১১৭০ 
এরা তো (কেউই এ ঘটনার পরিণাম) জানে না। 


১৬. (ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে) রাতের কিছু 
অংশ অতিবাহিত হবার পর তারা কীদতে কাদতে ৪ এ 
তাদের পিতার কাছে এলো; 


১৭. (অনুযোগের স্বরে) তারা বললো, হে আমাদের 

পিতা, আমরা জেংগলে দৌড়ের) প্রতিযোগিতা _ প্র দির 
দিচ্ছিলাম, আমরা ইউসুফকে আমাদের মাল সামানার 25০483112৫6 0555 0554% 
পাশে ছেড়ে গিয়েছিলাম, অতপর একটা নেকড়ে ঠা রা ECS 
বাঘ তাকে খেয়ে ফেলে, কিন্তু তুমি তো আমাদের © ০০১১০ LS 290 ৬০৯০০ 
কথা বিশ্বাসই করবে না, যতো সত্যবাদীই আমরা 

হই না কেন! 


১৮. তারা তার জামার ওপর মিথ্যা রক্ত (মেখে) নিয়ে রা 
এসেছিলো; (তাদের কথা শুনে) সে বললো, (আসল (4 এ 2555 
ঘটনা তো এটা নয়) বরং তোমাদের মন তোমাদের , 

জন্যে একটা (খারাপ) কথা বানিয়ে দিয়েছে, (এ নি 
অবস্থায়) উত্তম ধৈর্য ধারণই (আমার করণীয়); ভি ও রি 21289 
তোমরা যে মনগড়া কথা বলছো সে ব্যাপারে আল্লাহ প 

তায়ালাই একমাত্র সাহায্যস্থল। 


৯. (ইতিমধ্যে) একটি (বাণিজ্যিক) কাফেলা * +- চর জব! 
উর ভি 
সংগ্রাহককে (সেখানে) পাঠালো, সে যখন তার বালতি হিল 

(কুয়ায়) নিক্ষেপ করলো, অতপর সে (যখন) বালতি 216৯ yi ০ 294০ 
টান দিলো; তখন সে বললো, ওহে, সুখবর, এ (০৯৮৯0228198 205 25559 
তো (দেখছি) একটি বালক; (কাফেলার লোকেরা হিরা 
বাণিজ্যিক পণ্য মনে করে) একে লুকিয়ে নিলো; ৪ ০ 
আল্লাহ তায়ালা ভালো করেই জানতেন যা কিছু এরা 

তখন করছিলো । 


২০. তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দেরহামের ₹ ৪০৫ রর 42282 
বিনিময়ে বিক্রি করে দিলো, (সহজে পাওয়ার কারণে) Ii ০০৯ ০০ 


এ ব্যাপারে তারা বেশী (মূল্যের) প্রত্যাশীও ছিলো না। © Gust ০০4 15505 


২১. মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিলো 4/১/১4 * 
সে (তোকে ঘরে এনে) তার স্ত্রীকে বললো, এ 2০265 2১81 এঞা। এ 9 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ ২৬১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সম্মানজনকভাবে এর প্রতিপালন করো, সম্ভবত (বড়ো টিপি দির রর রাত f 
হয়ে) সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে 2 EET TEES ES 


আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি; ,৮৮ ++ নিলি 
এভাবেই আমি (মিসরের) যমীনে ইউসুফকে প্রতিষ্ঠা ০০5] LS 0০৫9, 165565 


দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের or ০:৮৬) ৮ RENE 
ব্যাখ্যা (-সহ অন্যান্য বিষয়-আশয়) সম্পর্কিত জ্ঞান 355 উন ০১১ & 
শিক্ষা দিতে পারি; আল্লাহ তায়ালা (সব সময়ই) A গু রি টি 

তার কর্মের (বাস্তবায়নের) ওপর ক্ষমতাবান, যদিও ৫19 ৬০ Edy. y 


অধিকাংশ মানুষ (তা) জানে না। ও ০০০ টা উস ১ 


২২. অতপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, ZA DD £22 2111 DL 
তখন আমি তাকে নানারকম প্রজ্ঞা ও জ্ঞান দান ৮11০9 ৮১> 5 rE U5 


করলাম এবং আমি এভাবেই নেককার লোকদের LAA NATE 


২৩. (একদিন এমন হলো যে,) সে যে মহিলার , 5 ৯প1 4৮ ৮৩৩ ৯ ন। ০৫৫৫ 
ঘরে থাকতো সে তাকে তার প্রতি (অসৎ উদ্দেশে) ॥ ৬৮০ Lox és cl রা 


আকৃষ্ট করতে চাইলো এবং (এ উদ্দেশে) সে তার , i তি পাস ৩৪9 
ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে (তাকে) বললো, 


EAA AAA 2০ cu 


এসো- (এ অশ্লীল প্রস্তাব শুনে) সে বললো, আমি GI Al BD BL SEL JG 
আল্লাহ তায়ালার কাছে আশ্রয় চাচ্ছি, অবশ্যই তিনি = ৯০০ AD খু 
আমার রব, তিনিই আমার উৎকৃষ্ট আশ্রয়; আল্লাহ ও 05801 CL 491 
তায়ালা (অকৃতজ্ঞ) যালেমদের কখনো সাফল্য 


দেন না। 


২৪. সে মহিলা তার প্রতি (অসৎ কাজের) এরাদা 2 
করলো এবং সেও তার প্রতি এরাদা প্রোয়) করেই UY Use ১০৪9 


+ ADIT 


ফেলেছিলো, যদি না সে তার মালিকের নিদর্শন 122" Lr 

প্রত্যক্ষ না করতো, এভাবেই (আমি ইউসুফকে EE জগ রঃ 
নৈতিকতার উচ্চমানে প্রতিষ্ঠিত রাখলাম) যেন আমি 05155 ৬ 231, শি? 5 S| 
তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে টিয়ার 
রাখতে পারি; অবশ্যই সে ছিলো আমার নিষ্ঠাবান ও ৯০৯৮] 
বান্দাদের একজন । 


২৫. অতপর তারা উভয়েই (সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশে) * ০-৭ এ সি জু ৩ 2৮৯৫ 
দরজার দিকে দৌড়ে গেলো, মহিলা পেছন দিক থেকে ০2 ০২০৩ পাতা 054 
তার জামা (টেনে) ছিড়ে ফেললো, এমতাবস্থায় তারা 8 ihc 22 
(উভয়েই) তার স্বামীকে দরজার পাশে (দেখতে) পেলো, * UTE CHS ps 
তখন মহিলাটি (ইউসুফকে অভিযুক্ত করে) বললো, কি ++ z 

শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির, যে ব্যক্তি তোমার স্ত্রীর এ 9৮ “156 ১1)1 er গা ১৯ L 
সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? এ ছাড়া তার f 25 
আর কি শাস্তি হতে পারে যে- তাকে হয় জেলে পাঠাতে © ০1০০9 ৬৯ 
হবে নতুবা অন্য কোনো কঠিন শাস্তি (দিতে হবে)। 


পা পাপ Aap তে 


২৬. সে বললো, সে (মহিলা)-ই আমাকে অশ্লীল 
কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলো, (এ 
সময়) সে মহিলার আপনজনদের মধ্য থেকে _ 
একজন সাক্ষী বললো (তদন্ত করে দেখা যাক), 


পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ ৮ ২৬২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 
যদি তার জামার সম্মুখভাগ ছেড়া হয়ে থাকে ॥/-/-// 224A ৩০০৬ Zz 0124 
তাহলে (বুঝতে হবে, অভিযোগের ব্যাপারে) সে ১০০৪ ০5 ৩০ ৩৪ aro (6) wl 


মহিলা সত্য বলেছে এবং সে হচ্ছে মিথ্যাবাদীদের CR ০ ৮০০ 
একজন, © G3 SI e389 


২৭. আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়ে * 4৭173 ৫? 2 UE 
থাকে তাহলে (বুঝতে হবে), সে (মহিলাই) মিথ্যা SEC IO রি ৩ 


কথা বলেছে এবং সে হচ্ছে সত্যবাদীদের একজন । 


২৮. অতপর সে (গৃহস্বামী) যখন দেখলো, তার * 
জামা পেছন দিক থেকে ছেঁড়া, তখন সে (আসল ০৮5 
ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে) বললো, কোনো 
সন্দেহ নেই, এটা তোমাদের (নারীদের) ছলনার 
অংশ, সত্যিই তোমাদের (মতো নারীদের) ছলনা 
বড়ো জঘন্য! 


২৯, (হে) ইউসুফ, তুমি (এ নিয়ে বাড়াবাড়ি করা) ,” টি টনি বৃ A Az 2 DAD 
ছেড়ে দাও এবং (হে নারী,) তুমি তোমার অপরাধের 5১ রর 416৮৯ ০০ 
জন্যে আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই © ০5৮41 ০5 ০২৫ SU € 15১6) 
তুমি অপরাধীদের একজন । 


৩০. (বিষয়টা জানাজানি হয়ে গেলে) শহরের (অভিজাত) ‘7 
নারীরা বলতে লাগলো, আধীযের স্ত্রী তার (যুবক) ১৮0 সি ৩০ ২৪০১০৪2 


পাপ AG Az or rn 2 


গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে (তার চা 2 055 এ 3 ৩০3 55215 


গোলামের) প্রেম উন্মত্ত করে দিয়েছে, আমরা তাকে রর 


A 1 পাপ 


দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়েছে। © yer JE WIC 


৩১. সে (মহিলা) যখন ওদের (কানাকানি ও) ৪ EE মিরার 
চক্রান্তের কথা শুনলো, তখন সে ওদের (নিজের etal 0৬৯১০ sp Ll 
ঘরে) ডেকে পাঠালো এবং তাদের জন্যে একটি টার Doz A chs 
মাহফিলের আয়োজন করলো, (রীতি অনুযায়ী) হে সে 8০০1908০০৫1 9৫০০ dl Gifs 
তাদের প্রত্যেক মহিলাকে এক একটি ছুরি দিলো BG /:৮ ADA "১,৮৯4 DoAW 
অতপর (যখন তারা খাবার গ্রহণ করার জন্যে ছুরির ০৮৯০ €১1 1591০ ০০৯ 
ব্যবহার শুরু করলো তখন) সে (ইউসুফকে) বললো, 2০ AL LAড_ ০4০১৫৫১৭ (আন 
(এবার) তুমি এদের সামনে বেরিয়ে এসো, যখন ০৯৫০ ০৮9 25১ ab Ll 
মহিলারা তাকে দেখলো তখন তারা তার (রূপ 

যৌবনের) মাহাত্মে অভিভূত হয়ে গেলো (এবং ছুরি Ids. 158416১2৯০৪ 
দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে) নিজেদের হাত তারা রর 
কেটে ফেললো, তারা বললো, আল্লাহর কসম, এ কি ৪52১৫ SLY 
অদ্ভুত (সৃষ্টি!) এ তো কোনো মানুষ নয়; এ তো হচ্ছে রর ঢু 
এক সন্মানিত ফেরেশতা! 


৩২. (বিজয়িনীর ভংগিতে) সে (মহিলা) বললো, A DAD A 1 

(এবার দেখলে; তো?) এ হচ্ছে সে ব্যক্তি, যার ‘sd GH DS 
ব্যাপারে তোমরা আমাকে ভর্ঙসনা করছিলে, (হী) ,« 2+৫14 5528504 1৪1: 
আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম, EE i = 455951) ০9 
কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে; (তবে) আমি 2 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ + ২৬৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


পা ৬০ SADDLE Bo ৯৮০ 


তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং 
অপমানিতদের মাঝে গণ্য হবে। 8 


৩৩. সে বললো, হে আমার রব, এরা আমাকে নি 25 ৪ ও এ) 8 2A এ ০ 
যে (পাপের) দিকে আহ্বান করছে তার চাইতে (25508 5৫1০৩৯5৮০৩৪ 
কারাগার আমার কাছে অধিক প্রিয়, যদি তুমি এ +০০-% * ৬৫ ৯, ৯ রি 
আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে | ৩১০ (৪৮০ ১১১০ 1954 | 
হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাবো এবং ৮৪৪6 ৯ 
(এক সময় হয়তো) আমিও জাহেলদের অন্তর্ভুক্ত @ এও 52০45 wean 


হয়ে পড়বো! 


৩৪. অতপর তার রব তীর ডাকে সাড়া দিলেন, তার ₹ রা টি রনি NG 
কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন, € ০৯০৮ 4 ০১১০১ 4১4 শি 


১৮৮2 


৩৫. লোকদের কাছে অতপর এটাই (তখনকার ৯৮৫০ ADS cc 
মতো) সঠিক (সিদ্ধান্ত) মনে হলো যে, তাকে নির্দিষ্ট | 190 L চিঠির ৯] 1০০৮ 
কিছু সময়ের জন্যে কারাগারে নিক্ষেপ করতে হবে, ৬₹ ০০০০ “না 
অথচ ইতিমধ্যেই তারা (তার সচ্চরিত্রতার) যাবতীয় 6 6 ১ ৮৮৯ 

নিদর্শন দেখে নিয়েছে। 


৩৬. (একই সময়) তার সাথে আরো দু'জন যুবকও + পু পা ক এ | Band পাপা পাপা 
(সে) কারাগারে প্রবেশ করলো, (একদিন) ওদের না সরি টি রিস্ক 
একজন (ইউসুফকে) বললো, আমি (স্বপ্নে) দেখেছি, 11555 
আমি আংগুর নিংড়ে (তার) রস বের করছি, অপর র্‌ el ৬০ রি 
জন বললো, আমি দেখেছি আমি আমার মাথার ওপর {5:4 (৮106 11 
রে al! 
খাচ্ছে, (উভয়ই ইউসুফকে বললো); তুমি আমাদের Life esti 3,2, sd ৫5 
এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি ” 

(আসলেই) ভালো মানুষদের একজন । ৪ Geel ০5৫১১ 


1 Kw 


সস 


রা 


৩৭. সে বললো (এ বেলা) তোমাদের যে খাবার ২ 3 FFE Ug ডি 
দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই 8142 2 Tel রা [৮৫ Yd 


আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেবো, Lisl wf gl LOLS 
(আসলে) এ হচ্ছে সে জ্ঞানেরই অংশবিশেষ, ০ ১০৫ Aw Aw (৫ এ, pr 
যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন; আমি ER EY GD Ek bs LS 
ইতিমধ্যেই তাদের জাতিকে বর্জন করেছি যারা ১৮ ৪৪ ASD ASE 
আল্লাহর ওপর ঈমান আনে না, (উপরন্তু) তারা 85530572240 ০৪৪ [9545 


টি 1 AD 


আখেরাতেও বিশ্বাস করে না। © ১9১৯১ 


৩৮. আমি আমার পিতৃপুরুষ ইবরাহীম, ইসহাক 
ও ইয়াকুবের মিল্লাতের অনুসরণ করি; (ইবরাহীমের 3০9৯১ ডট i ০০59 


অনুসারী হিসেবে) এটা আমাদের শোভা পায় না যে, 4035 31021 রিপার ডা? 
আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করবো; এর রা 
(তাওহীদের) এ (উত্তরাধিকার) আমাদের ওপর এবং 9 Lal wl 023০ ৬ ১,৪৮৫ ৬ 
সমস্ত মানুষের ওপর আল্লাহ তায়ালার অনুগ্ধহেরই LABIA /০/A7 আ 

একটা অংশ, কিনতু অধিকাংশ মানুষই (এ অনুঘহের) © 097444) Ee ৬৫5 yl 
কৃতজ্ঞতা আদায় করে না। 

পারা ১২ ওয়ামা মিন দা-ব্বাহ +%২৬৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


৩৯. হে আমার জেলের সাথীরা (তোমরাই বলো, ০৯০০ শু :৮৯০৮ 
মানুষের জন্যে) ভিন্ন ভিন্ন রব ভালো- না ১১০০ ০০৪১ উল] তেলে 


মহাপরাক্রমশালী এক আল্লাহ তায়ালা! 81111 ও ৫০121 29 [2 


৪০. তাকে ছেড়ে তোমরা যাদের এবাদাত করছো, তা =, "= চত 
তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা * 15859545458 
ও তোমাদের বাপদাদারা (এমনি এমনিই) রেখে 281 ৫ Sifu nr তি 
দিয়েছো, আল্লাহ তায়ালা সে ব্যাপারে কোনো দলীল 0g ৮ 5০০ রি বিটি 


প্রমাণ নাযিল করেননি, (মূলত) আইন জারি করার * 431 8 1. ৮৮:০৪ 
অধিকার একমাত্র আল্লাহ তায়ালার; আর তিনিই ০* ৬ ঢা Ls 
আদেশ দিচ্ছেন, তোমরা তিনি ছাড়া অন্য কারো ৩30 GLY SAYS 
গোলামী করবে না; এটাই হচ্ছে সঠিক জীবনবিধান, _ + ৭০{"- (1 such 


কিন্তু মানুষদের অধিকাংশই (এটা) জানে না। © U3 Y UH ০9 2 


৪১. হে আমার জেলের সাথীরা (তোমাদের স্বপ্নের * ৮12৫ 
ব্যাখ্যা হচ্ছে), তোমাদের একজন সে তার মালিককে ০৪০৪ ৮০০1 cf ৬৯এা ০১1০২ 


-9-97পা  ৮9 বটি তা পা 17 ZA TUL 


শরাব পান করাবে, আর অপরজন, যার মাথা থেকে LEE LE হ 

পাহ রে বাল আট ০৮ ০1 4512৮5 
শূলবিদ্ধ হবে (এই হচ্ছে সে বিষয়টির ব্যাখ্যা), যা (5০11) "| $,4০1) ০ | 
তোমরা উভয়ে জানতে চাচ্ছিলে, (ইতিমধ্যেই কিন্তু) 4 ৪ রা 
তার ফয়সালাও হয়ে গেছে! ও ৬০০০০ এট 


৪২. তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে, নি ৩ লিশটিটী। APRA পপ ও পি রঃ পরলো 
সে মুক্তি পেয়ে যাবে, তাকে (উদ্দেশ্য করে) সে ৩3১০৮50616৩ 9/45 
বললো, (মুক্তি পাওয়ার পর তুমি) তোমার মালিকের 388৮1 

কাছে আমার কথা বলো, কিন্তু (সে মুক্তি পাওয়ার 45 3) ১5১ wha Ll) 5) ৩5 
পর) শয়তান তাকে তার মালিকের কাছে (ইউসুফের ' ১৬ 

কথাটা বলতে) ভুলিয়ে দিলো, ফলে কয়েক বছর 6 ০৯০৮ ES ৬৯] & পি 
সময় ধরে সে কারাগারেই পড়ে থাকলো । 


৪৩. (একদিন) বাদশাহ (তার পারিষদদের) বললো, 1, ..18 2 AT ৪11118 
আমি স্বপ্নে) দেখলাম, সাতটি পাতলা গাভী সাতটি ৬০ LEE Ul 9 
মোটা গাভীকে খেয়ে ফেলছে, (দেখলাম) সাতটি 15 CB 
সবুজ (ফসলের) শীষ, আর শেষের সাতটি (দেখলাম) ? না Hh ০ 
শুকনো, হে (আমার দরবার) প্রধানরা, তোমরা ১৮1 20 এ চিক 
আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা ০5১ ১৮ ১ ঠা 


(কেউ এ) স্বপ্নের ব্যাখ্যা জানো! ee ET 


~~ 


88. তারা বললো (হে রাজন), এ তো হচ্ছে কতিপয় » বর 215 EE 
অর্থহীন স্বপ্ন, আমরা তো (এ ধরনের) অর্থহীন স্বপ্নের ৫ ১95 [3৮ দি 


ব্যাখ্যা জানি না। ৪ ০০১ [১1 ০049০ 


৪৫. যে দু'জনের একজন (কারাগার থেকে) মুক্তি 2৯4৫5717814 5 পে 
পেয়েছিলো, দীর্ঘ দিন পর (ইউসুফের কথা) তার ০৯5৫2915551 ০1 IE 9 
মনে হলো, সে দেরবারী লোকদের কথাবার্তা শুনে) Ne ECE লে। 
বললো, আমি এক্ষুণি তোমাদের এ স্বপ্নের ব্যাখ্যা বলে ও 915) lb Af Cf ০ 
দিচ্ছি, তোমরা আমাকে (কারাগারে ইউসুফের কাছে) 

পাঠিয়ে দাও। 


পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ € ২৬৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


৪৬. (কারাগারে গিয়ে সে বললো,) হে চারে 
তা সাতটি পাতলা গাভী সি হি ৬০১৫8882920 2 
খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শ্যামল ফসলের শীষ অপর পরত 21112 MAS টি € ৩ SAS ৪০915 
তা ভি LU hall টার, 
দাও, আমি আশাকরি (এ ব্যাখ্যা নিয়ে) মানুষদের কাছে £ ০৮1 “শু ০2 | 

ফিরে যাবো, হয় তো (এর ফলে) তারা (স্বপ্নের ব্যাখ্যার ৪ ০০০২৮ ৬ td 1814, ৬০৪ 
সাথে তোমার মর্যাদা সম্পর্কেও) জানতে পারবে । 


8৭. সে বললো (এ স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে), তোমরা LCA LAr পা ৯2 ৩ 
ক্রমাগত সাত বছর ফসল ফলাতে থাকবে, অতপর [৮550 os ৩৯৮০ ৮৮ ০9০১১ ০5 
ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ "1৫ ৪ A, PAD EL এতশত 
ফসল তুলতে চাও তার মধ্য থেকে কিছু অংশ তোমরা ১০5 Yt নি ০৪ ৮9১০১৯৮১০০৯ 
খাবারের জন্যে রাখবে, তা বাদ দিয়ে বাকি অংশ (যাতে 

করে বিনষ্ট না হয় সে জন্যে) শীষসমেত রেখে দেবে । 


৪৮. এরপর আসবে সাতটি কঠিন (খরার) বছর, 

যা এর আগের কয় বছরের (গোটা সঞ্চয়ই) খেয়ে 

ফেলবে, যা তোমরা আগেই এ কয় বছরের জন্যে ৫ টা ৮ 

জমা করে থাকবে, তার সামান্য পরিমাণ ছাড়া, যা ০. এমন অপি অ এ, 
তোমরা (বীজের জন্যে) রেখে দেবে । © ০৪-০৯ ls JAB Vf ৩০ 


৪৯. অতপর একটি বছর এমন আসবে, যখন মানুষের 
জন্যে প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে, তাতে তারা (প্রচুর) 
ংগুরের রসও বের করবে। 


৫০. (একথা শুনে) বাদশাহ (আগ্রহের সাথে) বললো, 

হা (শাহী) দূত 

তার কাছে (এ খবর নিয়ে কারাগারে) এলো, তখন 2৮74 414/148, 413 45 

সে বললো (আমার বিরুদ্ধ আনীত অভিযোগ আগে +4 3১) 128১1 JE dst 
তদন্ত হোক), তুমি বরং তোমার মালিকের কাছে -৮” ৯7 +A 

পিজি মা করো, সে নারীদের ০৪9৪ ০৪ Cl Fy JC 
(সঠিক) ঘটনাটা ? যারা (প্রকাশ্য মজলিসে) le Aus 
নিজেদের হাত কেটে ফেলেছিলো (আমি জানি), © ale ৩৯৩৯৪ 052১1 
আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত । 


৫১. বাদশাহ সে নারীদের (দরবারে তলব করে Ac পা BEA 
তাদের) জিজ্ঞেস করলো, (বলো তো, সেদিন) ৬০ Ci 98 ৮১99] LO 


ই “le ০০০ 55245 ০৪৮০২) 
রিবা রেলে জিনা ০৪91 এডি edt 0.0 
পাইনি সা হনে) আমীর বলো ই এখন 4০8 ০৪2১১910101, 34 252 
ES ET aii © ০৪] ০122 


৫২. রোস্ত্রীয়) তদন্তের খবর শুনে ইউসুফ বললো,) উর 28285 
এটি (আমি) এ জন্যেই (করতে বলেছিলাম), যেন এটাও lr Gl US 


বাদশাহ জেনে নিতে পারে, আমি (আযীযের) 
অবর্তমানে কখনো (তার আমানতের) খেয়ানত 
করিনি, অবশ্যই আল্লাহ তায়ালা খেয়ানতকারীদের 
সঠিক পথ দেখান না । 

পারা ১২ ওয়ামা মিন দা-ববাহ oc ২৬৬ www.alquranacademylondon.org 


| ০০ ৬৩৬ 2 9? 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 
ও আমি আমার ব্যক্তিসত্তাকেও নির্দোষ মনে করি [রাও তে 2 


| না, অবশ্যই (মানুষের) প্রবৃত্তি মন্দের প্রতিই প্ররোচনা ছু ০০৪] ০1০ ৫০৪ 55175 

(১3) দিতে থাকে, অবশ্য তার কথা আলাদা যার প্রতি * “4 এ 

| আমার রব দয়া করেন; নিসন্দেহে আমার রব ১” 
ক্ষমাশীল, পরম দয়ালু । 


৫৪. বাদশাহ বললো, তাকে আমার কাছে নিয়ে 2/4" 

এসো, আমি তাকে একান্তভাবে আমার নিজের জন্যে cal =| 452 ১0১ 41271 09 
নিদৃষ্ট করে রাখবো, অতপর বাদশাহ যখন তার সাথে 45 কত পদ 151 

কথা বললো, (তখন) সে বললো, তুমি আজ সত্যিই fst Ll ০00 4৮210৮35 (৪০৪ 
আমাদের কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি! চা 


৫৫. সে বললো, (যদি আমাকে বিশ্বস্তই মনে করো * 417. ১ 2214৭ না 
তাহলে) রাজ্যের এ (বিশৃংখল খাদ্য)-ভান্ডারের ওপর 0515 DY ৬21১৯ ৪ at 


আমাকে দায়িত্বশীল বানাও, অবশ্যই আমি একজন ৪ দিন 
বিশ্বস্ত রক্ষক ও অভিজ্ঞ বটে ৷ © ake ৮৯৯৯ 


৫৬. এভাবেই আমি ইউসুফকে (মিসরের) ভূখন্ডে হ 5 (£ ৫ RESALES 
ক্ষমতা দান করলাম, যেন দেশের যেখানে ইচ্ছা Ee টি ডে 
সেখানে সে বসবাস করতে পারে, আমি যাকে চাই (০৯১৪০৮০১০৪৭ ৬৯৪৭ 135 219 
তার কাছেই আমার রহমত পৌছে দিই, আমি কখনো টা কারার. 


নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না। ৪ mms ১৯) Yo 28) ৬০ 


পা পাট AL IA DALAL 


৫৭. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং তাকে ১30691 2011 চিতা 
ভয় বরে, তাদের জন্যে আখেরাতের পাওনা রয়েছে, 13 211৭5 aE CA 


যা অনেক উত্তম। ৩৬৮৭ 


৮৪]-০ 


৮9 টিপা 


৫৮. ইউসুফের ভাইয়েরা (দুর্ভিক্ষের রসদের জন্যে "1701714772" 
টির বক তা তারাও ি295৮৮57154 95 


হাযির হলো, সে তাদের চিনতে পারলো, (কিন্তু) AD পূ ৯০৩ ৮ এরুপ 
তারা তার জন্যে অচেনাই থেকে গেলো। গু 09১৮ ০৪১9 AS ১৯৪ 


৫৯. যখন সে তাদের রসদের ব্যবস্থা (সম্পন্ন) ADA iz BLDG: BGs 
করে দিলো, তখন সে (তাদের) বললো, (পরেরবার ১ cd ৯01০ 02 Lod 


AWA pW 


তোমরা) তোমাদের পিতার কাছ থেকে তোমাদের (0955 Ves os tl 
(বৈমাত্রেয়) ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে, BRAS Gan GALAN 
তোমরা কি দেখতে পাচ্ছো না, আমি (মাথা হিসেবে) © dy 5০5 ES Gk Sf 
মেপে রসদ দেই, আমি একজন উত্তম অতিথিপরায়ণ 

ব্যক্তিও বটে । 


A ADAAAG A পা 


৬০. যদি (আগামীবার) তোমরা তাকে নিয়ে আমার দন 1334 গণ 
কাছে না আসো, তাহলে আমার কাছে কিন্তু তোমাদের Ge Al Ux 35d wt 


ADcohAs dr 


59০১৯ ২9 


জন্যে (আর) কোনো রসদ থাকবে না, (সে অবস্থায়) 
তোমরা আমার কাছেও ঘেষো না। 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৬৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


৬১. তারা বললো, এ বিষয়ে আমরা তার পিতাকে ডৰ A 
অনুরোধ (করে সন্মত) করবো, আমরা অবশ্যই SUT LL Se 5917 PE 


(তাকে আনার চেষ্টা) করবো । 


৬২. সে তার (রসদ) কর্মচারীদের বললো, এ ('$* 227551915৯1 4৯৪18 
লোকদের মূলধন ত র মালপত্রের ভেতর রেখে ই 2 Az A DBs A | 


দাও, যাতে করে ওরা তাদের আপনজনদের কাছে পি ell do) 
ফিরে গেলে তা চিনে নিতে পারে, সম্ভবত (এ চারে Goeth 


কারণেই) তারা (আবার) ফিরে আসবে 90585 Ab bf dt 


৬৩. যখন তারা তাদের পিতার কাছে ফিরে গেলো, 2:12 MTA NEAL A 
তখন তারা বললো, হে আমাদের পিতা, আমাদের £& ০৮৮ 12৫! [72 Lbs 
(ভবিষ্যতের) রসদ বন্ধ করে দেয়া হয়েছে, অতএব 17414 A ৭৯127 

তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দাও, ০1৯ FE bol 0115 
যাতে করে আমরা (তার ভাগসহ) ওযন করে রসদ ॥ ০ IB 
আনতে পারি,অবশ্যই আমরা তার হেফাযত করবো। ৪ 09681 IL 


৬৪. সে বললো, আমি কি তার ব্যাপারে তোমাদের Pe 
ওপর সেভাবেই ভরসা করবো, যেভাবে ইতিপূর্বে LARIAT 


তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের ওপর “hin ১১220550025 455 
ভরসা করেছিলাম; (অবশ্য) আল্লাহ তায়ালাই হচ্ছেন ০০৬ 


(মানুষের) উত্তম রক্ষক এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ৪ ০৯১] ৮১99 


৬৫. অতপর তারা যখন মালপত্র খুললো তখন তারা “22213 A ০ পণ 
(যা দিয়ে রসদ খরিদ করেছিলো- দেখতে) পেলো, A 3 19089 0 তি 9 
সে মূলধন তাদের (পুরোপুরিই) ফেরত দেয়া হয়েছে; , 15 Ue 
(এটা দেখে) তারা বললো, হে আমাদের পিতা, ৮ 5, _. ৭ 5 ৩! ৯ 
(এর চাইতে বেশী মহানুভবতা) আমরা আর কি ০ ১592] ০১১ 0০0০০ ৮১৯ 
চাইতে পারি; (দেখো) এই হচ্ছে আমাদের মূলধন যা _ ৮4:৮৮:84 eB ZIRT 
আমাদের ফেরত দেয়া হয়েছে; (এবার আমরা যাই 1১১০৬ ৫৮25 এল 
এবং) আমরা আমাদের পরিবারের জন্যে রসদ নিয়ে 

আসি, আমরা আমাদের ভাইয়েরও হেফাযত করবো 

এবং (ভাইয়ের কারণে) আমরা অতিরিক্ত একটি উট 

(বোঝাই) রসদও আনতে পারবো; এবারের রসদ তো 

পরিমাণে কম। 


৬৬. সে বললো, আমি কখনোই তাকে তোমাদের ৬৮৮ ০ তত পা 41,01016 
সাথে পাঠাবো না- যতোক্ষণ না তোমরা আল্লাহর 4425 
নামে (আমাকে) অংগীকার দেবে যে, তোমরা অবশ্যই 

তাকে আমার কাছে (ফিরিয়ে) আনবে, তবে যদি 

তোমরা নিজেরাই (সমস্যায়) পরিবেষ্টিত হয়ে যাও, 

তাহলে সেটা ভিন্ন কথা, অতপর যখন তারা তার 

কাছে তাদের অংগীকার নিয়ে হাযির হলো, তখন সে 

বললো,আমরা যা কিছু বলছি, আল্লাহ তায়ালাই তার 

ওপর কর্মবিধায়ক। 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৬৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 


৬৭. সে বললো, হে আমার ছেলেরা, তোমরা একই ৯০ ৯৫ ৩ D Z- 
দরজা দিয়ে (নগরে) প্রবেশ করো না, বরং ভিন্ন gh ples EGY sn dS 

দরজা দিয়ে প্রবেশ করবে তাহলে তোমাদের পার্ট A APIA DB 
EEE আসলে) LGB pl ৩9295 


আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো | ৫21 1১8, 4 রি 
কাজেই আসবো না; বিধান (জারি করার কাজ) শুধু ৮ প্‌ er রি 


পাশা নিপা Aad MAB Asie 


আল্লাহ তায়ালার জন্যেই (নির্দিষ্ট); আমি (সর্বদা) JS 4৯59০ ০13354৮65৮4 ১48 
তার ওপরই নির্ভর করি, যারা ভরসা করে তারা যেন 


Pd 


< APW cop 


আল্লাহর ওপরই ভরসা করা । ও ০১9০০] 


৬৮. অতপর তারা (সেখানে) ঠিক সেভাবেই প্রবেশ /* 2৭ "24-1 2৮৫” 0127147 

করলো যেভাবে তাদের পিতা তাদের আদেশ “ঠিলা ৯ ৩215 ৯১৮৮ 

করেছিলো; (যদিও) আল্লাহ তায়ালার ইচ্ছার সামনে £ না Us EE 
আসেনি, er (HY 

এটা কোনোই কাজে তবে (হ্যা,) এটা ছিলো ৬৮22 রিনি a 

| 


ইয়াকুবের মনের একটি ধারণা, যা সে পূর্ণ করে ৮৮০৪ 9852০868825 
নিয়েছিলো, অবশ্যই সে ছিলো অত্যন্ত জ্ঞানী ব্যক্তি রি টী 
কেননা তাকে জ্ঞান আমিই শিক্ষা দিয়েছিলাম, কিন্তু ১: ০২922 [৮1595015019 

অধিকাংশ মানুষই (তা) জানে না। 


৬৯. যখন তারা ইউসুফের কাছে হাযির হলো, তখন 25 ন 

সে তার (নিজ) ভাইকে তার পাশে (বসার) জায়গা $441 ৩9 

দিলো এবং (একান্তে) তাকে বললো, আমি হচ্ছি ।” 

তোমার ভাই (ইউসুফ), এরা (তোমার আমার সাথে) নু 

যা করছিলো তার জন্যে তুমি কোনো কষ্ট নিয়ো না ৮ 0১/৯১/১০৪০ 
করছিলো তার তুমি কোনোক | বিল 28 


৭০. অতপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা * * ০৮ We 
চূড়ান্ত করে দিলো, তখন তার ভাইয়ের মালপত্রের GRE Gs jess 50 প 
মধ্যে সে একটি (রাজকীয়) পানপাত্র রেখে দিলো, 425/৬2০ “ঢু অ 

(এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিলো, তখন) yell 8193 ৩2 এ J 
একজন আহ্বানকারী ডাক দিয়ে বললো, হে কাফেলার না: | 
যাত্রীদল (শাহী পানপাত্র চুরি হয়ে গেছে), আর তি 09 শি 


নিসন্দেহে তোমরাই হচ্ছো সে চোর! 


৭১. ওরা তাদের দিকে (একটু) এগিয়ে এলো এবং 8-8-7288-4 
জিজ্ঞেস করলো, বলো তো! কি জিনিস যা তোমরা ও 09088 | ০2 sho tb 
হারিয়েছো? 


৭২. তারা বললো, আমরা রাজার পানপাত্র হারিয়েছি, তত 
যে ব্যক্তি তা (খুঁজে) আনবে, (তার জন্যে) উট 13৮5০ SU £1% 3015৫ 


বোঝাই (রসদের ব্যবস্থা) থাকবে এবং আমিই তার 
যামিন থাকবো । 


৭৩. তারা বললো, আল্লাহর শপথ, তোমরা ভালো BD /১-০%,০৮ Naa bow AD x 
করেই (একথা) জানো, আমরা (এ) দেশে কোনো ০০৯০৪ ৮০০ wl fob 
রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, (উপরন্তু) আমরা 

চোরও নই! 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ + ২৬৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


৭৪. লোকেরা বললো, যদি (তল্লাশি নেয়ার পর) যারা আলাদা? 
তোমরা মিথ্যাবাদী (প্রমাণিত) হও তাহলে (যে চুরি ও) un AS ০1581১৯৮199 
করেছে) তার শান্তি কি হবে? 


৭৫. তারা বললো, তার শাস্তি! (হী) যার মাল-সামানার  প512+ ৫ BE 
ভেতরে সে (পানপাত্র)-টি পাওয়া যাবে, সে নিজেই * 81১৯৪ 4 4-& 685৬ 591১৯ 190 
হবে তার শাস্তি; আমরা তো (আমাদের শরীয়তে) পারার 

যালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। ও ০০611 ১৯ WIS 


৭৬. তারপর সে তার (নিজ) ভাইয়ের মালপত্রের জ 25. এ 
(তল্লাশির) আগে ওদের মালপত্র দিয়েই (তল্লাশি) +" 4৯51 42345 ৮৪599 (১৪ 


করতে শুরু করলো, অতপর তার ভাইয়ের ভিত এ 
মালপত্রের ভেতর থেকে সে (পানপাত্র)-টি বের ৫35০৫১৫০৩০০ 
করে আনলো; এভাবেই ইউসুফের জন্যে আমি 2১8 511 <td HC EEE 
(তার ভাইকে কাছে রাখার) একটা কৌশল * ৬ ১৩ ৩ a I 
শিক্ষা দিয়েছিলাম; নতুবা (মিসরের) রাজার আইন ৬৯১ ৮১ ৮ 2 225 uf vt sul 
অনুযায়ী সে তার ভাইকে (চাইলেই) রেখে দিতে ৭ রান. 2 
পারতো না, হ্যা, আল্লাহ তায়ালা যদি চাইতেন ৪,৮42 215 ৫3 025895983০৮ 
সেটা ভিন্ন কথা; আমি যাকেই চাই তার মর্যাদা 

বাড়িয়ে দেই; প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপরেই 

অধিকতর জ্ঞানী সত্তা রয়েছেন। 


৭৭. তারা বললো, যদি সে চুরি করেই থাকে (তাহলে * 

এতে আশ্চর্যািত হবার কিছুই নেই), এর আগে 

তার ভাইও চুরি করেছিলো, (নিজের সম্পর্কে এই এ 258 ৮2222125005 
জঘন্য কথা শুনেও) ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের ' + রা টি ঠা কি? 
মনে গোপন করে রাখলো, কখনো তাদের কাছে ৭৫-০৪-৭03০ ৬৪০ 
তা প্রকাশ করলো না, (মনে মনে এটুকুই) সে oe SE RA 
বললো, তোমাদের অবস্থা তো আরো নিকৃষ্ট, তোমরা ৪) Uke 310০-৮০14819 
(আমাদের সম্পর্কে) যা বলছো সে ব্যাপারে আল্লাহ 

তায়ালাই ভালো জানেন। 


Ww ১৮৪ 


৭৮. তারা বললো, হে আযীয, এ ব্যক্তির পিতা (বেঁচে) 15172 7171 
আছে, সে অতিশয় বৃদ্ধ, সুতরাং এর জায়গায় তুমি | ol ry Las 5) 

আমাদের একজনকে রেখে দাও, আমরা তোমাকে ৪1) 50154052664 9517 2 
একজন মহানুভব ব্যক্তি হিসেবেই দেখতে পাচ্ছি। > 


LSS পা 


© m= ০2 


৭৯. সে বললো, আমরা আল্লাহ তায়ালার কাছে আশ্রয় 1 *+ঘ ॥- এছ AT ৬17৮ 
চাই, যার কাছে আমরা আমাদের (হারানো) মাল (6৩৯১ nV SEB ০1 SUL I 
পেয়েছি, তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেবো p f SME 
কি করে? এমনটি করলে আমরা তো যালেমদের $ 5481 101,555 026 
অন্তর্ভূক্ত হয়ে যাবো! 


৮০. অতপর তারা যখন তার কাছ থেকে নিরাশ ৪1516571752 


06,৮15 Bey 


হয়ে পড়লো, তখন তারা একাকী বসে নিজেদের 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 


বড়ো- সে বললে, (আচ্ছা) তোমরা কি এটা জানো না, 


তোমাদের (বৃদ্ধ) পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর রে 75 ও দি 
নামে অংগীকার নিয়েছিলো, তা ছাড়া এর আগে রে sh ০ 2 


ইউসুফের ব্যাপারেও তোমরা (কতো) বড়ো অন্যায় 65 

করেছিলে! আমি তো কোনো অবস্থায়ই (এ)দেশ থেকে ০৯১1 US: রে 
নড়বো না, যতোক্ষণ না আমার পিতা আমাকে তেমন € Jae 91 al cd 95 রি 
কিছু করতে অনুমতি দেন, কিংবা আল্লাহ তায়ালা 1. ০৮০ ৮৮৮ 
আমার জন্যে (কোনো) সিদ্ধান্ত না করেন, আল্লাহ্‌ © msl ১৮559 
তায়ালাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী 


৮১. (সে তাদের বললো,) তোমরা (বরং) তোমাদের UL ১৮2৫৯ DA 

পিতার কাছেই ফিরে যাও এবং বলো, হে আমাদের iC ৭! ৪ 
পিতা, তোমার ছেলে (বাদশাহর পানপাত্র) চুরি 1: ডু, 

করেছে, আমরা তো (তোমার কাছে) সেটুকুই বলবো 

যা আমরা জানতে পেরেছি, আমরা তো গায়বের 

(খবর) সংরক্ষণ করতে পারি না। 


৮২. (বিশ্বাস না হলে) যে জনপদে আমরা অবস্থান ৮*1717*)152 * দু 4781 
করেছি তাদের কাছে (না হয়) তুমি জিজ্ঞেস করো PBL LS CEJ 


এবং সে কাফেলাকেও (জিজ্ঞেস করে৷), যাদের সাথে পণ 
আমরা (একত্রে) এসেছি; আমরা আসলেই সত্য কথা ও ০9১০ 01 less ৮421 cl 


বলছি। 


৮৩. (কথাগুলো শুনে) সে বললো, (আসলে) ,(৮*” 8০28” 1 * 157 রি 
তোমাদের মন তোমাদের (সুবিধার) জন্যে একটা চে ০৩১০৪ 


কথা বানিয়ে নিয়েছে (তাই তোমরা এসব বলছো), ০০ EA 020 (৬০৪৪ ৮০৩৯ ১০ 
অতপর উত্তম ধৈর্য্যই (আমার একমাত্র পাথেয়); 2 ড় 

আল্লাহ তায়ালা হয়তো ওদের সবাইকে একত্রেই ৪2৯41212119 201০৯ 
আমার কাছে এনে হাযির করবেন; তিনি অবশ্যই 


সর্বজ্ঞ, কুশলী । 


৮৪. সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলো এবং ৮০285: 1 AA NK Bh + সপলগ 
(নিজে নিজে) বললো, হায় ইউসুফ! (ইতিমধ্যে) 116 ০/09-৮৪২০ Ef 


Ed ০০1৮৩ A BAA 


শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে, সে _ ৭৮৮2 
নিজেও দারুণভাবে ক্লিষ্ট! Gab 305 U5 ০2৮2০ 


৮৫. (পিতার এ অবস্থা দেখে) তারা বললো, আল্লাহর ৬৮ ৮:৮৯ ০০৮ 88272 
তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে CE Te SOO 


LAB For পা /৯ টিপা 


করছো, যতোক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষু ও ০৪1০1 0 965১৯ ০) 
হয়ে পড়বে, কিংবা (তার চিন্তায়) তুমি ধ্বংস হয়ে রি রি 3 


যাবে। 


৮৬. সে বললো, আমি তো আমার যন্ত্রণা, আমার &, 7 7 ১৯০৫ ৬/24/25, পা? 
দুশ্চিন্তা সব আল্লাহ তায়ালার কাছেই নিবেদন করছি, 401০4152১৯9 82192510815 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সা 
আমি আল্লাহর কাছ থেকে যতোটুকু জানি, তোমরা তা ৮ ৪৫ ৩) 4) ০ 
জানো না। ৪) ০০৮০০ 41401 ০5 


Ed 


৮৭. হে আমার ছেলেরা, তোমরা (মিসরে) যাও এবং EE A PR লিয়াকত EE 
ইউসুফ ও তার ভাইকে (আরেকবার) তালাশ করো, ডর i 
তোমরা আল্লাহ তায়ালার রহমত থেকে নিরাশ হয়ো 15416 WS EIN ESN ভি, 

না; আল্লাহ তায়ালার রহমত থেকে তো শুধু কাফের ,,৮, ০১০1১-৪ ৰা 2 
সম্প্রদায়ের লোকেরাই নিরাশ হতে পারে। [ z IY aut 5 5 


© ৬9১৯| 


7? 
B11 AD পা Aad ১৮ শটি পা পা 16 


৮৮. তারা যখন (পুনরায়) তার কাছে হাযির হলো, 
তখন তারা বললো, হে আযীয, দুর্ভিক্ষ আমাদের yl 95 21255 ও 


পরিবার-পরিজনকে বিপন্ন করে দিয়েছে, (এবার) ; ' NAA 
কিছু পুঁজি নিয়ে এসেছি, (এটা নিয়ে * ০৯১852229১1 TO Es 
আপনি) আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন, ৯ 28587 নো DG 
এটা আমাদের দান করুন; যারা দান খয়রাত করে ০1৮০৮০৬০০১০৩৭ 59 


LAW তা পাটি Acc 
আল্লাহ তায়ালা অবশ্যই তাদের পুরস্কৃত করেন। © ০৪০০০ || 5১4 40 


৮৯. (ভাইদের এ আকুতি শুনে) সে বললো, তোমরা "২৫৮১ ABIL Ale 115 
কি জানো, তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ১১9৯০৪০ ০১ 


আচরণ করেছিলে, কতো মূর্খ ছিলে তোমরা তখন! 8 ৩৯৪১) 


৯০. তারা বলে ওঠলো, তুমিই কি ইউসুফ! সে 
বললো, হা, আমিই ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই, 


০পুর্ব 142 -০১-9 2০ লং হে EARNS 
01০0৮ Sw 2 SY 55151910 
আল্লাহ তায়ালা আমাদের ওপর অনেক মেহেরবানী 171725 4 ৭ (522 


৮০০ 
করেছেন (সত্যি কথা হচ্ছে), যে কোনো ব্যক্তিই সে FETE 


তাকওয়া ও ধৈর্যের আচরণ করে (সে যেন জেনে 22 2101) 95৭ St 
১৮০৭ ৩০ 
দা লব ডি নিও 


পাওনা বিনষ্ট করেন না। © et 2 


৯১. ওরা বললো, আল্লাহর কসম, আল্লাহ তায়ালা 4707-24 41% £4 Bl চট 
অবশ্যই (আজ) তোমাকে আমাদের ওপর প্রাধান্য who bale wf ০৫ টি 1915 
দিয়েছেন, আমরা (আসলেই) অপরাধী! নিবি 


৯২. (ভাইদের কথা শুনে) সে বললো, আজ তোমাদের 24 ৮২৮৮ 2৯৮1 এ দা ৫ 

ওপর (আমার) কোনো অভিযোগ নেই; আল্লাহ 441 ১১৯ * (LE ASG 
তায়ালা তোমাদের ক্ষমা করে দিন, (কেননা) তিনি 2 AT 

সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু! ৪ ০৯১] 2253, 5৫1 


৯৩. তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এবং ॥*212*81517 io 
a L ২ 
একে আমার পিতার মুখমন্ডলের ওপর রেখো, (এতে) - ১৩৯ + 13৯০০৫১1558 | 


তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন, অতপর তোমরা LEP e G 
87 টা 


কাছে চলে এসো । 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ক ২৭২ লাগা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সুরা ইউসুফ 


৯৪. (এদিকে) এ কাফেলা যখন (মিসর থেকে) * 4) * ০০ কারি এন ৭1৮ 21আরণ 
বেরিয়ে পড়লো, তখন তাদের পিতা (আপনজনদের) (01৮১ রা রে 
বলতে লাগলো, তোমরা যদি (সত্যিই) আমাকে এত 4; 

অগ্রকৃতিস্থ মনে না করো তাহলে (আমি তোমাদের 59280 228: ১০৯ 
বলবো,) আমি আসলেই ইউসুফের গন্ধ পাচ্ছি। 


৯৫. তারা বললো, আল্লাহর কসম, তুমি তো (দেখছি 5 
এখনো) তোমার (সে) পুরনো বিভ্রান্তিতেই পড়ে 
রয়েছো। 


৯৬. অতপর সত্যিই যখন (ইউসুফের খবর নিয়ে) 

ংবাদদাতা তার কাছে উপস্থিত হলো এবং 
(ইউসুফের) জামাটি তার মুখমন্ডলের ওপর রাখলো, * 
তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো, 
(উৎফুল্ল হয়ে) সে বললো, আমি কি তোমাদের বলিনি 
যে, আমি আল্লাহর কাছ থেকে (এমন সব) কিছু জানি 
যা তোমরা জানো না। 


৯৭. তারা বললো, হে আমাদের পিতা, তুমি (আল্লাহর 5 
কাছে) আমাদের গুনাহের ক্ষমা প্রার্থনা করো, সত্যিই 
আমরা বড়ো গুনাহগার! 


2-৮22 পর্ণ £ ৯ নিশান 


৯৮. সে বললো, অচিরেই আমি তোমাদের জন্যে 281৮4) " ৫৮1 :82210357 


DAT yf Sj ০৪ 

ez 550 
৯৯. অতপর যখন তারা (সবাই) ইউসুফের কাছে বত 
চলে এলো, তখন সে তার পিতামাতাকে নিজের পাশে এন একা us ES 19551 
ই Sj I 
করো। 


১০০. সে তার পিতামাতাকে (সম্মানের) উচ্চাসনে ॥॥4 পর NN নদ 
বসালো এবং ওরা সবাই (দরবারের নিয়ম অনুযায়ী) 1 9১55৩6৯৪652 


তার প্রতি (সম্মানের) সাজদা করলো, সে বললো, ; 6505616০৪06 
হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার dust ১০53 রা is 
সে স্বপ্নের ব্যাখ্যা, (আজ) আমার রব যা সত্যে NE TS A lee 3 
পরিণত করেছেন; তিনি আমাকে জেল থেকে বের ৩25 Es 9 EIA 
করে আমার ওপর অনুগ্রহ করেছেন, তিনি তোমাদের ০০৮৪ 99 ৬৯। Es SH 
মরুভূমি থেকে (রাজদরবারে এনে) তোমাদের ওপরও ॥ *. এ ৯4 AAR 

মেহেরবানী করেছেন, (এমনকি) শয়তান আমার এবং ০2০৮৯ ES ০ 30 
আমার ভাইদের মধ্যেকার সম্পর্ক খারাপ করার পরও = ARG 
(তিনি দয়া করেছেন); অবশ্যই আমার রব যা ইচ্ছা ১23 [পু ০৮1) ০1.03521০55 
করেন, তা (অত্যন্ত) নিপুণতার সাথেই আঞ্জাম দেন; ০৯১০৯, ০০ গন 
নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রবল প্রজ্ঞাময় । ৪৮21 21512 431 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১২ সূরা ইউসুফ 
১০১. হে (আমার) রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা * 744 এ চি 24৪ 
দান করেছো, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা ৮৮9১ ls a 
দিয়েছো, হে আসমানসমূহ ও যমীনের সৃষ্টা, দুনিয়া 1 ০2১21 EY 
এবং আখেরাতে তুমিই আমার একমাত্র অভিভাবক, > i us 
একজন অনুগত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিয়ো V1 2৬13 ifs চি 
এবং (পরকালে) তুমি আমাকে নেককার মানুষদের ০7275 ES 
দলে শামিল করো । ৪ ০৯৯4 GS CLS 


১০২. (হে নবী, ইউসুফের) এ (কাহিনী) হচ্ছে : ডি? 
গায়বের ঘটনাসমূহের একটি, এটা আমি তোমাকে এ 2১১ 0058১ 
ওহীর মাধ্যমেই জানিয়েছি, তারা (যখন ইউসুফের চা dm lS SL 
বিরুদ্ধে) তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিলো এবং হাতি হাটে 
তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলো, 

তখন তুমি সেখানে হাযির ছিলে না! 


১০৩. (এ সত্ত্বেও) অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে 
যতোই তুমি চাও না কেন, তারা কখনো ঈমান আনার 
মতো নয়। 


১০৪. তুমি তো (এ) কাজের জন্যে তাদের কাছ 2 
থেকে কোনো পারিশ্রমিক দাবী করছো না! এ 31501. ESN SA ESN 


AA পা 94 GA 


(কোরআন) সৃষ্টিকুলের জন্যে একটি নসীহত ছাড়া Guhl ১১ 


অন্য কিছু নয়। 


১০৫. আকাশমন্ডলী ও যমীনে (আল্লাহর কুদরতের) (১৭০ je “পু 
কতো (বিপুল) পরিমাণ নিদর্শন রয়েছে, যার ওপর ১০১৫5 sl 8251০5০5 রি 


দিনভর ও আও ৪0553525545 CAE 0952 


১০৬. তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তায়ালার ওপর AG ৯০০ ০০০০ ১০ 
ঈমান আনে (সাথে সাথে) আল্লাহ তায়ালার সাথে ৪ ০১১১৮58144১ 258 ৩8109 
অন্যদের শরীকও করে। 


১০৭. তারা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছে, হঠাৎকরে &। 1৮821 20 নির্গত 
একদিন) তাদের ওপর আল্লাহ তায়ালার (সর্বগ্রাসী) 441 ple rs he i ৩1192 | 


আযাবের শাস্তি কিংবা আকস্মিক কেয়ামত আপতিত _ ৮৯০৪২ * পপ রনি নিলি 
4৬ dc {5 
হবে এবং তারা (তা) টেরও পারবে না! © 9১৯৫৭%-৮১9এ | ০৪ jf 


১০৮. (হে নবী,) তুমি বলে দাও, এ হচ্ছে আমার পথ, ট্রি রিলে জে যারা 
আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি; আমি & -১ 44 dist dete 
ও আমার অনুসারীরা পূর্ণাংগ সচেতনতার সাথেই 1 we ST AA 
(এ পথে তাদের) আহ্বান জানাই; আল্লাহ তায়ালা = | ৬901 8১৮০৪ 
মহান, পবিত্র এবং আমি কখনো মোশরেকদের 

অন্তর্ভুক্ত নই। 


১০৯. তোমার আগে বিভিন্ন জনপদে যতো নবী 
আমি পাঠিয়েছি, তারা সবাই (তোমার মতো) মানুষই 
ছিলো, আমি তাদের ওপর ওহী নাযিল করতাম; 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আরু রা'দ 
এরা কি আমার যমীন পরিভ্রমণ করেনি, (করলে 1১০*,* 15৮,411 ,101+40 
অবশ্যই) তারা দেখতে পেতো, এদের পূর্বেকার 19০০৭ | 9১511 ৪০1৩2 ag 
লোকদের কি (ভয়াবহ) পরিণাম হয়েছিলো; (সত্য ise ul silo bts SNE 
কথা হচ্ছে) আখেরাতের ঠিকানা তাদের জন্যেই LN 
কল্যাণময় যারা তাকওয়া অবলম্বন করেছে; তোমরা ১৯৯ ৪১৯১1)119৮৯৮ ০০ ০৭০৭1 


কি কিছুই অনুধাবন করবে না? পা ৯টি TE ক) পানি BW 
© ৩9৪৯১১1১191 5855 


১১০. এমনকি নবীরাও (তাদের মিথ্যা সাব্যস্ত করায় * ০5(1557+ 4৮৪ ANNE 2 
মাঝে মাঝে) নিরাশ হয়ে যেতো, তারা মনে করতো, এ 959 ০৮911 ০০111 = 


পরা AAA 


তাদের (বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে) মিথ্যা বলা HAAS OEE ৯০১৯৫ 
হয়েছে, তখন (হঠাৎ করেই) তাদের কাছে আমার ০৮ ৮৯১ ysl 1950 05 
সাহায্য এসে হাযির হলো, (তখন) আমি যাকে -*%1 71:24 ০12 ভু 
চাইলাম তাকেই শুধু নাজাত দিলাম; আর না-ফরমান [95711 ৮০ ১১৭১১: + ১০3 
জাতির ওপর থেকে আমার আযাব কখনোই রোধ LA A oh 
করা যাবে না। © wy 


2 
AcWs ০9, শার্শা 


১১১. অবশ্যই তাদের কাহিনীতে জ্ঞানবান মানুষদের , 1,1০8 "০288 ৫১ 
& + 
জন্যে শিক্ষা রয়েছে; (কোরআনের) এসব কথা কোনো 3৮7 YAY ৪৮০০৫৩৭১৪৪ 


মনগড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে 24১6 4512051221৫ ১011 
আসমানী কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ (TT ভর ০ ট 
রয়েছে, তোতে রয়েছে) প্রতিটি বিষয়ের বিস্তারিত 9৯৪৮ ০5৯০৯594802 ৩০ SO 
ব্যাখ্যা, (সর্বোপরি রয়েছে) ঈমানদার মানুষদের জন্যে CUE CE CHE তা 
হেদায়াত ও রহমত । ৪ 9০০৪৭ [9 I 


১. আলিফ-লা-ম-মী-ম-রা। এগুলো হচ্ছে (আল্লাহর) 
কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের EI 
পক্ষ থেকে তোমার ওপর নাযিল করা হয়েছে তা fA 4 | 3) ৫ 5111 Gf 
(সবই) সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর ওপর রি ৬ এটি Z 
ঈমান আনে না। (6) 9০9৪! xt 


রা 


২. তিনিই আল্লাহ তায়ালা- যিনি আসমানসমূহকে ৮৫ *ু ০ এ 
কোনোরকম তত ছাড়াই উঁচু করে রেখেছেনযা তোমরা ৮০ ১৯৯ ০১৮৮11৫১১97 
দেখতে পাচ্ছো, অতপর তিনি আরশে সমাসীন হলেন 45721 ৪+20110 41215810215 
এবং তিনি সুরুজ ও চাদকে (একটি নিয়মের) অধীন ১৯9 ৩৪১৯1 ০৪ ৪৪৯০1 ১995 


& 65 coche - AD 


করে রেখেছেন; সব কিছুই (এখানে) একটি সুনির্দিষ্ট EY (৪১ ০৮১৮৪19০৮৮৪] 


সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে; তিনিই সব ₹ 11 ০ 5 ২০৫5৬ -০ উওর 
কাজের পরিকল্পনা করেন, তিনি (তার কুদরতের) সব ০৪১ | (2&3 ১১1 ১3038 
নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা ” 22 
তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি © FI Ss SL 
নিশ্চিতভাবে মেনে নিতে পারো । 

পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আর্‌ রা'দ 


৩. তিনিই (তোমাদের জন্য) এ যমীন বিস্তৃত করে হিরোর TR 
দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন; ৮১০ হি তি 


(সেখানে) রয়েছে রং বেরংয়ের সব ফল ফুল- তাতে রনি চা 
তিনি (সবকিছু) বানিয়েছেন জোড়ায় জোড়ায়, তিনি রি Juss ba ১০ 2 


দিনকে রাত (-এর পোশাক) দ্বারা আচ্ছাদিত করেন; (0)+1| ০৪৪ একটা ৬০৯9১ জেট এ 
অবশ্যই এসব কিছুর মাঝে তাদের জন্যে প্রচুর নিদর্শন রি 
রয়েছে যারা (এ সম্পর্কে) চিন্তা করে। [98] SUS Gott 


পা ০০ 5 পাপা 


© ০9১০ 


৪. যমীনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আংগুরের * ৪ এপ ও 51 1 ০ 

বাগান, (কোথাও) শস্যক্ষেত্র, কোথাও খেজুর, তার ০:০৯ ০০১9৯6০০১৬1 9 
(কিছু হয়তো) এক শির বিশিষ্ট (একটার সাথে “* ও ৪ এ তৰত 8 
আরেকটা জড়ানো), আবার (কোনোটি) একাধিক 2* ৩155 ০০১৪১ EDT f 
শির বিশিষ্ট, (অথচ এর সব কয়টি উৎপাদনে) একই 14475; i 

পানি সঞ্চালন করা হয়। আমি স্বাদে (গন্ধে) এক ae পতি টির 
ফলকে আরেক ফলের ওপর প্রাধান্য দিয়ে থাকি, 50121. ০৫1 & ০০৩৬ 
(আসলে) এসব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্যে বু ” টন 
নিদর্শন রয়েছে যারা বোধশক্তিসম্পন্ন। oa কি 


৫. (হে নবী,) যদি (কোনো কথার ওপর) তোমার (০০ (512 "15 ০425. এ 112 
আশ্বর্যবিত হতেই হয়, তাহলে আশ্চর্য (হবার মতো আরা 31৮15 ভা লাকি 19 


৮ 1p 


বিষয়) হচ্ছে তাদের সে কথা (যখন তারা বলে), 2155 3292 120 
একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা “ RI 2 
আবার নতুন জীবন লাভ করবো? এরা হচ্ছে সেসব ৫13 af ২ 19 ad 
লোক যারা তাদের মালিককে অস্বীকার করে, এরা 22; le 

হচ্ছে সেসব লোক যাদের গলদেশে (কেয়ামতের EI Lf Gif esl 
দিন) লৌহ শৃংখল থাকবে, এরাই হচ্ছে জাহান্নামের “ LAD OA, AS 
অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। © 9০: = 


£৯ ০টি পাপা, A 


পা £ পা ৪ ESCA Achar 


৬. এরা তোমার কাছে (হেদায়াতের) কল্যাণের 22 150 
আগে আযাবের) অকল্যাণ ত্রান্বিত করতে চায়, Ld 4 3 9 


অথচ এদের আগে (আযাবের) বহু দৃষ্টান্ত গত হয়ে , i 2১8 
গেছে; এতে সন্দেহ নেই, তোমার রব মানুষের ০13 MR ৫ ০৪9 
ওপর তাদের (বহুবিধ) যুলুম সত্ত্বেও (তাদের প্রতি) ০৫০1 ৫ ১৪11855221961 45) 
ক্ষমাশীল, অবশ্যই তোমার রব শাস্তিদানের বেলায়ও ০ পচ 8 ৬ ৪১৯৯, 9 i f 
© pl 62081 7) 019 


৭. যারা (তোমার নবুওত) অস্বীকার করে তারা বলে, :৮ 4,14 44277 ৫* হু) 42 
কতো ভালো হতো- তার ওপর তার মালিকের পক্ষ ae If ১9195 ০৪০11 ০9849 


থেকে কোনো (দৃশ্যমান) নিদর্শন নাযিল হবে, (তুমি 42155 (১৮ ৩ 5{125) এ ৯৪ জপ 
বলো) তুমি তো হচ্ছো (আযাবের) একজন সতর্ককারী ০১০/9১১- st sf 45) we 43 


(রসূলমাত্র)! আর প্রত্যেক জাতির জন্যেই একজন £ র্‌ 
পথপ্রদর্শক আছে। $26[% লি 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আর্‌ রা'দ 
৮. প্রতিটি নারী (তার গর্ভে) যা কিছু বহন করে কে পাপা Boo Ac er শনির 
এবং (তার) জরায়ু (সন্তানের) যা কিছু বাড়ায় কমায়, oil SE d= sa 
তার সবই আল্লাহ তায়ালা জানেন; তীর কাছে প্রতি ট 2325 oft Lz CN 
বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। ৬ 089-0555751059 


oli; 


৯. তিনি দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সব কিছুই জানেন, Loh ০৮ 5৭ 
তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান © JE OSC aloe 


Ac ০৮০ ৮ ০ ৮9১99 55৮7 


১০. তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা ০পপ নিপশ + 
বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে (কোথায়ও) ১৪ ৩৮০9 058) ১০1০৮৮85455 


আত্মগোপন করে থাকুক কিংবা দিনে (আলোয়) '*, 3154710৯4৮5 টিন 


ot 


বিচরণ করুক, এগুলো সবই তীর কাছে সমান। 


১১. (মানুষ যে অবস্থায়ই থাক না কেন,) তার জন্যে ,,7€ * 4 কুর্তা A/S সুপ ন 

আগে পেছনে একের পর এক (আসা ফেরেশতার) 284৬ তু fa 0a ges তে tie + 

দল নিয়োজিত থাকে, তারা আল্লাহর আদেশে তাকে 2৫০৮ NEN 
5 চা Ay 

হেফাযত করে; নিশ্চয়ই আল্লাহ তায়ালা কখনো Ee 4৩]. il yl us 55% 


কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতোক্ষণ 23 665 iy 
না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে; 3 15 > 2 ৩০180 

আল্লাহ তায়ালা যখন কোনো জাতির জন্যে কোনো দা ২ ME BHT 
দুঃসময়ের ইচ্ছা করেন তখন তা রদ করার কেউই 2° 125 [92 এ রি 


থাকে না- না তিনি ব্যতীত ওদের আর কোনো 9) ls os 593 


অভিভাবক থাকে! 
ঠা? cAcN DHA DA 


১২. তিনিই তোমাদের বিদ্যুতের (চমক) দেখান, এই {£65 ন 
(চমক মানুষের মনে নানা) ভয় ও আশার (সঞ্চার করে) ৮৮৮590 নি ES ABD ১19 


এবং তিনিই (পানি) সঞ্চয়িনী মেঘমালা সৃষ্টি করেন। © JEU LE 589 


১৩. (মেঘের নিষ্প্রাণ) গর্জন (যেমন) তার সপ্রশৎ্ধ A Do -০০ ৮-০৮ 
মহিমা ও পবিত্ৰতা ঘোষণা করে, তেমনি (সপ্রাণ) ৩ iL 0s AI 
ফেরেশতারাও তীর ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করে, এ * 

তিনি (আকাশ থেকে) বজ্রপাত মা যার ক Gly dey 2 45655 

ওপর চান তার ওপরই তিনি তা অথচ এ নিন বু রানের 

(না-ফরমান) ব্যক্তিরাই আল্লাহ তায়ালার (অস্তিত্বের) * 4 & 05151459৪88 ০515 
বিতর্কে লিপ্ত হয়, তিনি তার কৌশলে ADA 0 

বরা রি © Jl 0829 


১৪. (তাই) তাকে ডাকাই হচ্ছে সঠিক (কাজ); যারা A০2৭ A/c. *তা পপ 
তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা (তাদের ডাকে) 459১০৫/9০৩৪ 58115951855 


পাঠ পা পর 


কখনোই সাড়া দেবে না, (এদের উদাহরণ হচ্ছে) Ao = ASA 
যেমন একজন মানুষ, (পিপাসায় কাতর হয়ে) নিজের এ ably Hg ad Ogres 


উভয় হাত পানির দিকে প্রসারিত করে এ আশায়, 159৮4810553 155 3৫ 
পানি (তার মুখে) এসে পৌছাবে, অথচ তা (কোনে ৮ 2৯" a hd 


অবস্থায়ই) তার কাছে পৌছুবার নয়, কাফেরদের দোয়া 90150 | cn ৮০5 
নিষ্ফল (কসরত ছাড়া আর কিছুই নয়)। 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আর্‌ রা'্দ 


১৫. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তারা দিক 
সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহ তায়ালাকে ০৯১15০৮৮18০: 3৯5543 
সাজদা করে, তাদের ছায়াগুলোও সকাল সন্ধ্যায় সাজদা পা poh ADL! 0 পঠিত 0 SAS 
(তোদের মালিককে সাজদা করে)। © ৪0 9905 lb 5b 9 1595 


১৬. (হে নবী,) তুমি বলো, আসমানসমূহ ও যমীনের Suns hz 
রব কে? তুমি (তাদের) বলো, একমাত্র আল্লাহ a Nb ws ৮১০০০ 
UE নান EEG বুনি 95519 ্ 
বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবকরূপে গ্রহণ Bd LE 4 
করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে | ১ 9 ৫5 ৮৪৮৫) 05247 & ২ 
সক্ষম নয়; তুমি (এদের) জিজ্ঞেস করো, কখনো অন্ধ রা 

ও চক্ষুম্মান ব্যক্তি কি সমান হয়, কিংবা অন্ধকার ও ০ rel সত ৭০0০৪ 
আলো কি কখনো সমান হয়ঃ অথবা এরা আল্লাহর ৯৮ ও 120 A A 
সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে, তারা Un SRT 
আল্লাহর সৃষ্টির মতো (কিছু) বানিয়ে দিয়েছে, যার 

কারণে সৃষ্টির (ব্যাপার)টি তাদের কাছে সন্দেহের 


বিষয়ে পরিণত হয়ে গেছে; তুমি তাদের বলো, ৪ Az WD K A 
যাবতীয় সৃষ্টির সষ্টা একমাত্র আল্লাহ তায়ালা, তিনি ৪ 02001520108 RE 
88508818588 উঠ $০12125 


১৭. তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, এরপর "৪” 1 47% 
(নদী নালা ও তার) উপত্যকাসমূহ তাদের নিজ নিজ ১১০০22০5545 
পরিমাণ অনুযায়ী প্লাবিত হলো, অতপর এ প্লাবন DIO dm Goal ০০৩৪ 


(আবর্জনার) ফেনা বহন করে (ওপরে) নিয়ে এলো; ৪ 
(আবার) যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্যে Ett &ে ale 090393 ৮59 


(ধাতুকে) আগুনে উত্তপ্ত করে, (তখনো) কিন্তু তাতে টার 
এক ধরনের আবর্জনা ফেনা (হয়ে) ওপরে ওঠে 13৫, তা FO AL 


আসে; এভাবেই আল্লাহ তায়ালা হক ও বাতিলের £4 

উদাহরণ দিয়ে থাকেন, অতপর (আবর্জনার) ফেনা ০1০95 4৮511992120 ০০১৯ 
এমনিই বিফলে চলে যায় এবং (পানি-) যা মানুষের AEE টি চির 
উপকারে আসে তা যমীনেই থেকে যায়; এভাবেই ০৫ ৯4 
আল্লাহ তায়ালা (মানুষদের জন্যে সুন্দর) দৃষ্টাত্তসমূহ 201 oy 3 SW ০০1 ৪০৫ 


পেশ করেন। $ IES 


১৮. যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় ০ DAD Ws AD পা পাজি 

তাদের জন্যে মহা কল্যাণ রয়েছে; আর যারা তার Ll 22] 1920--4 ০8910 
জন্যে সাড়া দেয় না (কেয়ামতের দিন তাদের এমন ড ॥ ০4 দৰ 

অবস্থা হবে) যে, তাদের পৃথিবীতে যা কিছু (সম্পদ) ০:৪1 ০151 2115:-82০8৮158219 
আছে তা সব যদি তাদের নিজেদের (অধিকারে) ক পপ পচ অ 

থাকতো, তার সাথে যদি থাকতো আরো সমপরিমাণ 9 ১2৬ 
(ধন সম্পদ), তাহলে (আযাব থেকে বীচার জন্যে) 

তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিতো; 

এরাই হবে সেসব (হতভাগ্য) মানুষ যাদের হিসাব 

হবে (খুবই) কঠিন, জাহান্নামই হবে ওদের নিবাস; 

কতো নিকৃষ্ট সে ! 

পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আর্‌ রা'দ 


পপ 


১৯. সে ব্যক্তি কি জানে যে, তোমার মালিকের পক্ষ এ] os জি রর 


থেকে যা কিছু তোমার ওপর নাযিল করা হয়েছে _ = টা 

তা একান্তই সত্য, সেকি করে এমন ব্যক্তির মতো ৫ 1৯০ Ac BA 
হবে যে (এসব কিছু দেখেও) অন্ধ (হয়ে থাকে); wf ৮০% ৬ (551 
আসলে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ ০৭ 
গ্রহণ করতে পারে, ® ০০181 


২০. (এরা হচ্ছে সেসব লোক) যারা আল্লাহর সাথে 7*42*₹২৮ 4। ১৮৮2৮ ৮৯ 
(আনুগত্যের) চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ০ 28540 ১৯০59: ০৪ 


পা AA 


ভংগ করে না, EEA il 


২১. আল্লাহ তায়ালা যেসব সম্পর্ক অক্ষুণ্ন রাখতে চি 2 LAD 
আদেশ করেছেন যারা তা অক্ষুণ্ন রাখে, যারা নিজেদের ০15481১০105 0 a ০৯১19 


মালিককে ভয় করে, যারা (কেয়ামতের) কঠোর রা ০2275 47 
এ) AI) ০০ a 
হিসাবকে ভয় করে; ৮ 9৯9৬০) © jh he 


ও i 


২২. যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্যে ডি পপ ৪ 
(বিপদ মসিবতে) ধৈর্য ধারণ করে, যথারীতি নামায +₹ - 2) “a5 রর মা 19১7০ ০9115 


০০1 পরশ ৯ 29 পানি পাপা পা 


কায়েম করে, আমি তাদের যে রেযেক দিয়েছি তা *? 1০,182 fsa fs 
থেকে তারা (আমারই পথে) খরচ করে- গোপনে be ie লি 


কিংবা প্রকাশ্যে, যারা (নিজেদের) ভালো (কাজ) দ্বারা 22513 53457329195 
মন্দ (কাজগুলোকে) দূরীভূত করে, তাদের জন্যেই ” চারি বারাটা 
রয়েছে আখেরাতের শুভ পরিণাম, Goll ET Af ভি 


২৩. (সে শুভ পরিণাম হচ্ছে) এক চিরস্থায়ী জান্নাত, E22 RAE! SANE IIND . SNA Bi 
সেখানে তারা নিজেরা (যেমনি) প্রবেশ করবে, ৬2৫০৬০১5১৬৪ দা 


তেমনি) তাদের পিতামাতা, তাদের স্বামী-স্ত্রী ও £27 1-414 * 
যা ৯ মা নানা কার কান করেছে (025৮4৫5৮৯99 


WD AWA Aad পা উিশ্টিশটি উপ 


তারাও (প্রবেশ করবে), জান্নাতের প্রতিটি দরজা দিয়ে CG an 
তাদের (অভ্যর্থনা জানানোর) জন্যে ফেরেশতারাও ও ৩ Furs ৩৪৩৭ 
তাদের সাথে ভেতরে প্রবেশ করবে, 


২৪. (ফেরেশতারা বলবে, ) তোমাদের ওপর শাস্তি পাঠিত পাজি পু নি নিপা 1 /১:-০ ৯ Bl 
বর্ধিত হোক, (দুনিয়ায়) তোমরা যে ধৈর্য ধারণ (5৯০৮৯১১০০১০ ০৪৫০৮ 
করেছো (এটা তারই বিনিময়), আখেরাতের ঘরটি 

কতো উৎকৃষ্ট! ১১19 


২৫. (অপরদিকে) যারা আল্লাহর সাথে প্রতিশ্রতিতে 1 AALS 
আবদ্ধ হওয়ার পর তা ভংগ করে, যেসব সম্পর্ক ৪ তে sl 32 USE eh 


আল্লাহ তায়ালা অক্ষুণ্ন রাখতে বলেছেন তা ছিন্ন করে, eal HAN BRE 
(আল্লাহর) যমীনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, এরাই uf 2851 [০ ০)9৮259 এ 450 


হচ্ছে সেসব লোক- যাদের জন্যে রয়েছে (আল্লাহ এত, ১০৮ ০৮ AB 
তায়ালার) অভিশাপ এবং তাদের জন্যেই রয়েছে গা, DYE 053882 টা 


5 SNE A BL 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৭৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আর্‌ রাদ 
২৬. আল্লাহ তায়ালা যার জীবনোপকরণে প্রশস্ততা এ  &৮৮ পট চরহ 
দিতে চান- তাই করেন, আবার যাকে তিনি চান ৮১১৪9 ৪৫ od Gyn wl 
(তার রেযেক) সংকীর্ণ করে দেন; আর এরা বৈষয়িক 2 '- ALB 
জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশী উল্লসিত হয়, fd US ON yl 12-555 
অথচ আখেরাতের তুলনায় এ পার্থিব জীবন (কিছু 

ক্ষণস্থায়ী) জিনিস ছাড়া আর কিছুই নয়। 


২৭. (হে নবী,) যারা (তোমার নবুওতকে) অস্বীকার 
করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার - 
ওপর কোনো (অলৌকিক) নিদর্শন পাঠানো হলো না £ 
কেন; তুমি বলো, আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা তাকে 
গোমরাহ করেন এবং তার কাছে পৌছার পথ তিনি 
তাকেই দেখান যে তার অভিমুখী হয়, 


২৮. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং যাদের A ০০৯০ B PE রান 
অন্তকরণ আল্লাহর যেকেরে প্রশান্ত হয়, জেনে রেখো, 03 030 ৩৫ wikis 13 ca 


তি বাত 8 6 Ltd ts 41 


২৯. যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের , ১৭৮ কিম 
জন্যেই রয়েছে সুখবর ও শুভ পরিণাম । (০১6 LILES tl 2ঠাঁ 


1 ৮9 /৬ ৮9 পা ৯ টপ 


lh 9 al 


পাতা টিপা ভি 


৩০. আমি তোমাকে এভাবেই একটি জাতির কাছে ৫, sli LG 51) WSS 


(নবী করে) পাঠিয়েছি, এর আগে অনেক কয়টি ২ A 

জাতি অতিবাহিত হয়ে গেছে, (তাদের কাছেও 22547 ese I ELS 
নবী পাঠিয়েছি) যাতে করে তুমি তাদের কাছে সে ॥, RSE 
(কিতাব) পড়ে শোনাতে পারো, যা আমি তোমার (৮ তিক চি ৩2১৯০৭০৯০৩০] 
ওপর ওহী করে পাঠিয়েছি, (এ সত্ত্বেও) তারা (আল্লাহ এ ১5০2 *+৮ ০ 25 
তায়ালাকে) অস্বীকার করে; তুমি বলো, তিনিই 18761255811 (5959৯ 
আমার রব, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ 

নেই, আমি তার ওপরই ভরসা করি, তার দিকেই 

(আমার) প্রত্যাবর্তন । 


৩১. যদি পাহাড়সমূহকে কোরআন দিয়ে গতিশীল *{ + BLAS Das Alaa 
করে দেয়া হতো, কিংবা যমীন বিদীর্ণ করে দেয়া হতো, dU 7 01১5 ০ 


অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা , Rr 4 288 
বলানো যেতো (তবুও এ মানুষগুলো ঈমান আনতো irs wf oN as ত 


না), তবে (আসমান যমীনের) সকল ক্ষমতা একমাত্র ” all ZL চি Va 

আল্লাহ তায়ালারই (হাতে); অতপর ঈমানদাররা কি ডী ii pe ০ টনের 2৫ 
(একথা জেনে) নিরাশ হয়ে পড়লো যে, আল্লাহ Ne LTE of 
তায়ালা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়াত 7. ee SA রে 
দিতে পারতেন। যারা কুফুরের পথ অবলম্বন করেছে ১1986 cag dss. “তি 
তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, চরিত 25০2১. 
কিংবা তাদের আশপাশে তা আপতিত হতে থাকবে, Ah us 0৭3 ৩5698561950 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ % ২৮০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সুরা আর রা'দ 


যে পর্যন্ত না (তাদের জন্য) আল্লাহ তায়ালার চূড়ান্ত 9148 91 teat Ge পাট, এ 
(আযাবের) ওয়াদা সমাগত হয়; অবশ্যই আল্লাহ IG 
তায়ালা প্রতিশ্রুতি ভংগ করেন না। 


বিদ্রুপ করা হিল অতপর আমি তাদের অবকাশ a 


ADIN 0০8৯ পাশা cA UT 2 ANT 


দিয়েছি যারা কুফরী করেছে, আআ SSAA Cb Lin 
কঠোর শাস্তি দিয়েছি; কতো কঠোর ছিলো আমার টিনা 
আযাব! ৪ ple UF Gs 


৩৩. যিনি প্রত্যেকটি মানুষের ওপর তীর দৃষ্টি প্রতিষ্ঠিত | ॥--১- WE ie ডা 
রাখেন যে- সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে এ ৮3 Ai BE G3 3 
(তিনি কি করে অন্যদের মতো হবেন)? ওরা তো 2 * 2৪৮ 52772৪৯7৩৩৩ 
আল্লাহর সাথে শরীক করে রেখেছে; (হে নবী) তুমি [1,৮৯৮ $y was 


(তাদের) জিজ্ঞেস করো, তোমরা বলো তো ওদের ০০৮ -০০৮-০ 
নাম, অথবা তোমরা কি তাকে এমন শেরীকদের PENIS AV Cs BS 


সম্পর্কে) খবর দিতে চাচ্ছো, এ যমীনে যাকে তিনি 1১45" 
জানেনই না অথবা এটা কি তাদের কোনো মুখের কথা hy ad 33 ds Jyh 


মাত্র? (আসল কথা হচ্ছে,) যারা কুফরী করেছে তাদের 

চোখে তাদের এ প্রতারণাকে শোভন করে দেয়া ** ৮41৮2১১১০০৮ 
হয়েছে, তাদের (আল্লাহ তায়ালার) পথ (পাওয়া) ৪ 50 ce IT Uw Jes 
থেকে অবরোধ করে রাখা হয়েছে; আল্লাহ তায়ালা 

যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে পথের দিশা দেখানোর 


(আসলেই) কেউ নেই। 


প্র পর ADs 


৩৪. এদের জন্যে দুনিয়ার জীবনে অনেক শাস্তি ES 
রয়েছে, অবশ্য আখেরাতে যে আযাব রয়েছে তা lids ১7৮০1 ldo 


আরো বেশী কঠোর, (মূলত) আল্লাহ (-এর ক্রোধ) 
থেকে তাদের বীচাবার কেউই নেই 


ADs পাপা 


90919 5481 os ai lye ও 


টিপার 


৩৫. আল্লাহভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা zn 
করা হয়েছে তার উদাহরণ হচ্ছে (যেমন একটি yi de5 IT 


তার নীচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত ০০ 
তারি এবং তার (বাগানের গাহসমহর ১০০5 ৪৮9 ০৯৩ 

ছাাসমূহও রী এসবই হচ্ছে তাদের পরিণাম, 8৪ 

যারা (নিয়া) তাকওয়ার জীবন অতিবাহিত করেছে, r= 2° S18 ০8917582405 

EAL iin ৪9041588৫11 


৩৬. (হে নবী,) যাদের আমি (ইতিপূর্বে) কিতাব দান 15. ৮৯ + 1011241৭ ৮% হত 
করেছিলাম তারা তোমার ওপর যা কিছু নাযিল করা (০ ০9১৯ এ পেটা ৪০119 
হয়েছে তাতে বেশী আনন্দ অনুভব করে, এ দলে কিছু “৫* ৯” 

লোক এমনও আছে যারা এর কিছু অংশ আকার 2:০৭ ০ 5 ০2১০] ০১১ 
করে; তুমি বলো, আমাকে তো আল্লাহর পা দপ প4 ৮৮৯1 নাগরিক 
করার আদেশ দেয়া হয়েছে, (আমি আদিষ্ট হয়েছি) ১9 এ] Gf of yf Sf ০8৮০৪ 
যেন আমি তার সাথে কোনো রকম শরীক না করি; 1 has Se 

আমি তোমাদেরকে তার দিকেই আহবান করছি, তীর et ls 1353 এ. xf 
দিকেই (সবার) প্রত্যাবর্তন (হবে)। 

পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৩ সূরা আর্‌ রা"্দ 
৩৭. (হে নবী,) আমি এভাবেই এই (কোরআনকে) পপ (9০ 117%৫ 7 
আরবী (ভাষায়) বিধান (বানিয়ে তোমার ওপর) sr LL 2059 ৩০১০ 
নাযিল করেছি (যেন তুমি সহজেই তা বুঝতে পারো); 5758 
তোমার কাছে (আল্লাহর) যে জ্ঞান এসেছে তা সত্বেও Ss IIE UST AMAT 


যদি তুমি তাদের খেয়াল খুশীর অনুসরণ করো, Yds ts UL, bl 


তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী 


থাকবে না- না থাকবে (তোমাকে) বাচাবার মতো 221 
কেউ! ৬9 


৩৮. (হে নবী,) তোমার আগেও আমি (অনেক) রসূল 21 | * % * ৮০121০৮4817 
পাঠিয়েছি এবং তাদের জন্যে আমি স্ত্রী এবং সন্তান ০4৮১৬০১১০7০ ১৪9 
সন্ততিও বানিয়েছিলাম; কোনো রসূলের কাজ এটা IE 5 He 5 EY পল 
নয় যে, আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে ০ 29479 19) ৮৪10-41+9 
পেশ করবে: (মুলত) প্রতিটি যুগের জন্যেই রয়েছে ,41 430১ 202০0 ol J 

এক একটি কিতাব । ০2 975] 


পন ws 


৩৯. আর (সেসব কিছুর মাঝে থেকে) আল্লাহ তায়ালা $27.২ -৮& « নটা 
যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা [15৩০ ১9 হ ns 1১25 
করেন তা বহাল রাখেন, মূল গ্রন্থ তো তার কাছেই 

আছে। 


৪০. (হে নবী,) যে (আযাবের) ওয়াদা আমি এদের সাং 

করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই, 

কিংবা (তার আগেই) যদি আমি তোমাকে মৃত্যু দেই, রি SN 5 217 রর 
তাহলে (উদ্দিগ্র হওয়ার কিছু নেই, কেননা) তোমার ওপর 5191 এ bas 52 
দায়িত্‌ হচ্ছে (আমার কথা) পৌছে দেয়া, আর আমার 270 
কাজ হচ্ছে (সবার কাছ থেকে তার) হিসাব নেয়া । লা প 


৪১. এরা কি দেখতে পায় না যে, আমি যমীনকে TLE 
তার চার দিক থেকে (আস্তে আস্তে) সংকুচিত করে os GS 5 BON 


আনছি; আল্লাহ তায়ালাই আদেশ জারি করেন, তার , শিপ 
সে আদেশ উল্টে দেয়ার কেউই নেই, তিনি হিসাব 4০ ০219 FD 
গ্রহণে খুবই তৎপর । ও lly 


এ) LA Az A পাতা অতন 


৪২. যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে +241 
তারা (নানাভাবে) প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় ১৯০1 45৮৫1 ০০ ০৪911 54 ৩১৪9 


কলা-কৌশল আল্লাহ তায়ালার জন্যেই; তিনিই জানেন », ,?% ভি রি ০০৯ 
প্রতিটি ব্যক্তি (কখন) কি অর্জন করে। অচিরেই রি LAD ৯০৭ ০9৭, DA 


কাফেররা জানতে পারবে আখেরাতের (সুখ) নিবাস তো ৮৯০ 
কাদের জন্যে (তৈরী করে রাখা হয়েছে)। ও? টে ° 


8৩. (হে নবী,) যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার ZoAD ৮৯০০ ০০৮৮৮ oA DL DADs 
করে, (তারা) বলে, তুমি নবী নও, তুমি ওদের ৩, ১৮১৭০৮০১০৪1 2285 


বলে দাও, আমার এবং তোমাদের মাঝে (নবুওতের "47 ঠক ৯ পৃ এ ble 
সাক্ষ্যের ব্যাপারে) আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, (যথেষ্ট) 22" 9 1০৯৪: 2৫ 


BLA coh 


যার কাছে (পূর্ববর্তী) কিতাবের জ্ঞান আছে (তার © ০০০1০055655 
সাক্ষ্যও)। 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১. আলিফ, লা-ম, জা (এ লোহান) এমন এক 
গ্রন্থ, (যা) আমি তোমার ওপর নাযিল করেছি, 
যাতে করে তুমি (এর দ্বারা) মানুষদের তাদের 
মালিকের আদেশক্রমে (জাহেলিয়াতের) অন্ধকার 
থেকে (ঈমানের) আলোতে বের করে আনতে পারো, 
তীর পথে- যিনি মহাপরাক্রমশালী, যাবতীয় প্রশংসা 
পাবার যোগ্য! 


৪১৫) 4০012058০৮৯ sl 
5১0290৫1৬০৮ 52৩3 
৪5250855418 


২. সে মহান আল্লাহর (পথে), ধার জন্যে আকাশমন্ডলী 
ও যমীনে যা আছে সব কিছু (নিবেদিত), যারা ৮ 
(আল্লাহকে) অস্বীকার করে তাদের জন্যে (রয়েছে) 
কঠিন শাস্তি । 


SUL Dd 


CE “2 


ঠা 


৫ ১০898 


৩. (এ শাস্তি তাদের জন্যে) যারা পার্থিব জীবনকে 
পরকালীন জীবনের ওপর প্রাধান্য দেয়, (মানুষদের) 
আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, (সর্বোপরি) 
এ (পথ)-কে (নিজেদের খেয়াল খুশীমতো) বাঁকা 
করতে চায়, এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক 
গোমরাহীতে নিমজ্জিত রয়েছে । 


(02231185521 09৮৯2520801 


টা Y পি পিজি টে তাপ ৮17 


Liha Jan of C3032 5553 
© 35550015922 


৪. আমি কোনো নবীই এমন পাঠাইনি, যে তার 
জাতির মোতৃ)-ভাষায় (আমার বাণী তাদের কাছে 
পৌছায়নি), যাতে করে সে তাদের কাছে (আমার ৮৮ 
আয়াত) স্পষ্ট করে দিতে পারে; অতপর আল্লাহ 4 
তায়ালা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার 
যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন; তিনি 
মহাপরাক্রমশালী ও মহাকুশলী। 


55814226775 
Acc ০০ 125 টির মি ADs তা ৬০৩০ 


A ৮০০৮ SLU ৯৩ 


মিরার ৩ 


৫. অবশ্যই আমি মুসাকে আমার oo) দিয়ে 
পাঠিয়েছি, (তাকে নির্দেশ দিয়েছি), তুমি 

জাতিকে (জাহেলিয়াতের) অন্ধকার ধক নিও 
আলোতে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর 
(অনুগ্রহের বিশেষ) দিনগুলোর কথা স্মরণ করাও; 
যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতাপরায়ণ, 
নিসন্দেহে তাদের জন্যে এর মাঝে অনেক নিদর্শন 
রয়েছে। 


হাদি Eff Cal oF CLINT 


AI dl 
02148 103 891,491 ৮80 


৬. মুসা যখন তার জাতিকে বলেছিলো, তোমরা 
তোমাদের ওপর আল্লাহ তায়ালার নেয়ামতের কথা 
স্মরণ করো, (বিশেষ করে) যখন তিনি তোমাদের 
ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন, যারা 
হত্যা করতো, তোমাদের মেয়েদের জীবিত রাখতো; 


Ae 41550 55405561526 
2-425554 35০১0] 


পা ঠিপটি | পা ভি পাপা & টিপা তের PLU 


Oy AE 0333933 GA 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ +২৮৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্যে হ%,৮* এএ AuE LL AS )1 ৯১৩ ৪৯5 
এতে বড়ো ধরনের একটি পরীক্ষা নিহিত ছিলো । $৮৪2০2১১০০০১০০০/১০:৫০ | 


দা পাড়ের পা 


৭. (স্মরণ করো,) যখন তোমাদের রব ঘোষণা দিলেন, * ₹* 44 ৫ 
দ তোমরা (আমার অনুগ্রহের) শোকর আদায় করো > ৪৬০4০ ৭3৬১4 
হলে আমি অবশ্যই তোমাদের জন্যে (এ অনুগ্রহ) আরো (9162 টি ৩29-৮০১৩) 
ডিয়ে দেবো, আর যদি তোমরা (একে) অস্বীকার করো 
(তাহলে জেনে রেখো), আমার আযাব বড়োই কঠিন! 9১৪৩৪ 


৮. মুসা (তার জাতিকে) বলেছিলো, তোমরা এবং , ১৮৮ AoA 2০৪৪ 

পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ ১৪০:৪-০৪১19৮8-5৩1৩-৯৪ 
তায়ালাকে) অস্বীকার করো (তাতে আল্লাহর কিছ EL - BB বু প& 2A ৮ 

ক্ষতি হবে না), কেননা আল্লাহ তায়ালা যাবতীয় © Sk DB ob, (০০১1 
অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবীদার । 


৯. তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের 1?"% "০ 1”%ু 
সংবাদ এসে পৌছায়নি- নুহ, আদ, সামুদ সম্প্রদায় ও [5 ৯৮৪০০০910০০ পা 


তাদের পরবর্তী জাতিসমূহের; যাদের (বিবরণ) আল্লাহ :”৯১% 0158 PEO ET a 
তায়ালা ছাড়া আর কেউই জানে না; (এদের সবার 45 ৬৩ 29: nl রে 


৯ ৮9 শঠি ৮টি টি চি টি ভি ro টি টি প্র £ি পা 


কাছেই) তাদের নবীরা (যখন) আমার আয়াতসমূহ ৮৪1 )৮৪-%1৮ Eee 
নিয়ে এসেছিলো, (তখন) তারা তাদের নিজেদের হাত , be AZ RE 

তাদেরই মুখের ভেতর বসিয়ে দিতো এবং বলতো, ০৪19 rio চি ০০৪৭০ 
যা (কিছু পয়গাম) নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত 5 7 
হয়েছো, তা আমরা অস্বীকার করি, (তা ছাড়া) যে 013 ৮2০3053056৫ 01191 
(দ্বীনের) দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়েও 25০ Az এ এ 
আমরা সন্দেহে নিমজ্জিত আছি। ও Ay Hl 55505 এ ঞছ 


অহ রক কোন নেহা ০০১: 94584025506 
টি তির 
হচ্ছ আমাদের মতোই কোপ) আমাদের 3945 84 ও 
হেলে আমলের ত যতে মা আহলে ও SU BE ৫46৫ 5053501 


১১. নব রা তাদের বললো (হা), আমরা তোমাদের 5 [7 Ke KBB BL RB: TR ; 
মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছু নই, কিন্তু ১৪৮ Lo delle 
ডি ৯৮ Lo 27 


আল্লাহ তায়ালা তীর বান্দাদের মধ্য থেকে যাকে চান $4 (6৩০৫ ৩০৭ 40 9 Le 
(নবুওতের দায়িত্ব দিয়ে) তার ওপর তিনি অনুগ্রহ » ১. + *. 2... 
করেন; আর আল্লাহ তায়ালার অনুমতি ব্যতিরেকে AL JUTE 9, 8১175 wre 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ % ২৮৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


দলীল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই; 147715 4 il SLY hls 
Eli DUDE Sa i % ER 


উচিত । © 0 j5 


১২. আমরাই বা কেন আল্লাহ তায়ালার ওপর নির্ভর 12১১2 ১3% lf EL 
করবো না? তিনিই আমাদের (আলোর) পথসমূহ ye ঠে 2 রি 
দেখিয়ে দিয়েছেন; (এ আলোর পথে চলতে গিয়ে) (9৮159 রি ০১৮19 ০৫০৮ রে 
তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছো তাতে অবশ্যই ১১ ৮ ABW cp Boch এ 
আমরা ধৈর্য ধারণ করবো; যারা ভরসা করে তাদের © 3 dt YS gals auf 
সবাইকে আল্লাহর ওপরই নির্ভর করা উচিত ৷ 


১৩. কাফেররা তাদের রসূলদের বললো, আমাদের * 5০. AA নিগার, 

(ধর্মীয়) গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা ০৫১৯০4295০0 062 
আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে *% BoA GAZ 2 দর AW 
বহিষ্কার করে দেবো; অতপর তাদের রব তাদের কাছে CE DU DL 


y A ৮ /১-০০৫ ADB. A 


© ০০০1811০০৮2 real 


ALA ৮9 20৩ ADsr 


১৪. আর তাদের (বিনাশ করে দেয়ার) পর তাদের EUS Ve $y 
জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করবো; 6:০৯) িস্রিস্নঠ 


এ (পুরস্কার) তার জন্যে যে ব্যক্তি আমার সামনে 0559 BLD তে GEL 
(জবাবদিহিতার জন্যে) দাড়ানোকে ভয় করে এবং 
(আমার) শাস্তিকেও ভয় করে। 


১৫. ওরা (তো নিজেরাই একটা চূড়ান্ত) ফয়সালা AAAS 
চাইলো- (আর সে ফয়সালা মোতাবেক) প্রত্যেক গু $ SEs dS LL g=w9 
দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তিই ধ্বংস হয়ে গেছে। 


১৬. তার পেছনেই রয়েছে জাহান্নাম, (সেখানে) তাকে - ॥ 8.০ ০০০০ ইষ্ট Aw 
গলিত পুঁজ (জাতীয়) পানি পান করানো হবে, $ 402 she ce AAI SI 0g 


১৭. সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে, + yal ০৪ 23 পুত পপ 
কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনোমতেই সম্ভব ০০৪পা| 2029১88324০) 


হবে না, (উপরন্তু) চারদিক থেকেই তার ওপর মৃত্যু * 58182 
আসবে, কিন্তু সে কোনোমতেই মরবে না; বরং তার ৬৮9৮ ৬৯৪৮ 9 bus 


পেছনে থাকবে (আরো) কঠোর আযাব । 


615 Sle 5909 


ADD cha A ৬ পা £৯ ০টি পা পাট rh 


১৮. যারা তাদের রবকে অস্বীকার করে তাদের Bp 
(ভালো) কাজের (বিনিময়ের) উদাহরণ ছাই ভক্মের Alef 333 55 oad SEY 


(স্তূপের) মতো, ঝড়ের দিন প্রচন্ড বাতাস এসে যা Cz 
উড়িয়ে নিয়ে যায়; এভাবে (সে ভালো কাজের দ্বারা) = [57 28 3 ৫ 


যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তারা কিছুই 5৪ ls Se 09) 958 ১০৯০০ 
করতে সক্ষম হয় না; আর সেটাই হচ্ছে মারাত্মক id 


গোমরাহী । © Sat GL dus 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ +২৮৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সুরা ইবরাহীম 
তা আন ও আবি ০১৫০১০9541০ 
করেছেন, তিনি ইচ্ছা করলে (এ যমীন থেকে) 

তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন (কোনো) সৃষ্টিকে 
(এখানে) নিয়ে আসতে পারেন, 


5 


২০. আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্যে 
মোটেই কঠিন কিছু নয়। 


২১. (মহাবিচারের দিন) তারা সবাই আল্লাহর সামনে রাস রা 
উপস্থিত হবে, অতপর যারা অহংকার করতো, দুর্বলরা adh 17251 06915481235 
তাদের বলবে, (দুনিয়ায়) আমরা তো তোমাদের ০ ho শৰু AKApDchAcA 
অনুসারীই ছিলাম, (আজ কি) তোমরা আল্লাহর আযাব BS IP ০08 oy 
থেকে সামান্য কিছুও আমাদের জন্যে কম করতে 5” পি. ৮ ADAG 
০০3 
(আজ মুক্তির) কোনো পথ দেখিয়ে দিতেন, তাহলে £ 

আমরা তোমাদের (তা) দেখিয়ে দিতাম, (মূলত) রর 
আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্যহারা হই, উভয়টাই চিনির নি 
আমাদের জন্যে সমান , (আল্লাহর আযাব থেকে * র ও 
আজ) আমাদের কোনোই নিষ্কৃতি নেই। ৪ রঃ 


২২. যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান “৫ অ 
(জাহান্নামীদের) বলবে, আল্লাহ তায়ালা তোমাদের EET 


সাথে (যে) ওয়াদা করেছেন তা (ছিলো) সত্য ওয়াদা, ৮৮১ কোরো 
আমিও তোমাদের সাথে (একটি) ওয়াদা করেছিলাম, প৫$৩5% Ee EE EES 
কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ ॥* ০ ৮ ০৮৮৮ না Ass 
করেছি; (আসলে) তোমাদের ওপর আমার তো ০৮০-৮৯1০৫19009 TE 
কোনো আধিপত্য ছিলো না, আমি তো শুধু এটুকুই A 0১ -০8 SSN cA DIAS Ns 
করেছি, তোমাদের (আমার দিকে) ডেকেছি, অতপর € ভি ভরি ওঠ wel 
আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, তাই (আজ) ০ ৮০০৯ 2০৯৩ ৮৯৯০০ পন 
আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং fC. Af rE 
তোমরা তোমাদের নিজেদেরই দোষারোপ করো; NBN Ts 
(আজ) আমি (যেমন) তোমাদের উদ্ধারে (কোনো Ch ye sys 
রকম) সাহায্য করতে পারবো না, (তেমনি) তোমরাও 5505 5 
আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে এ. “dus yl oy wy 
না; তোমরা যে আমাকে আগে (আল্লাহর) শরীক EES RATS 
বানিয়েছিলে, আমি তাও আজ অস্বীকার করছি © lf SIGE al Govt 
(আল্লাহর ঘোষণা): অবশ্যই যালেমদের জন্যে রয়েছে 

আযাব । 


২৩. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালার ওপর) ব্রার 

ঈমান এনেছে এবং (সে অনুযায়ী) নেক কাজ LL Et ০201 def 
করেছে, তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো 1 DIAS 

হবে, যার পাদদেশে প্রবাহিত হবে (রং বে-রংয়ের) ০510০৯০5০১৯ 
বর্ণাধারা, সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে ৫. ৭ 

অনন্তকাল অবস্থান করবে; সেখানে “সালাম সালাম’ রি ০০ রী 30123 
বলে তাদের অভিবাদন করা হবে। eA ৰ ১৪ 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


২৪. তুমি কি লক্ষ্য করোনি, আল্লাহ্‌ তায়ালা IE কত পা প্রতাপ ০৫), cor পা ডি পা পাতি ডি তি 
“কালেমায়ে তাইয়েবা'র কি (সুন্দর) উপমা পেশ 72 বলি ১ GE 


করেছেন (এবং সেটি হচ্ছে- এ কালেমা) যেন একটি 2:26 
Ee en Ne AE wif y= 
শাখা প্রশাখা আসমানে (বিস্তৃত), ৪ রি 


পল ~ 


২৫. প্রত্যেক সময়ই তা তার মালিকের আদেশে [5% HE 12ঠাঁ ০2 
ফল দান করে; আল্লাহ তায়ালা মানুষদের জন্যে তির ১০৫ 2১ 


(এভাবেই) উপমা পেশ করেন, আশা করা যায় তারা pre 1 EU IES Hat 
(তার থেকে) শিক্ষা গ্রহণ করবে। 2 2 


পা ৯১০90 পর পাপা 


ও ০9১০০ 


২৬. (আবার) খারাপ কালেমার তুলনা একটি নিকৃষ্ট 7" 82 22222 টু 
বৃক্ষের (মতো), যাকে (যমীনের) উপরিভাগ থেকেই ৬৭2০১ ০ কা নিও 
তরি জে হালা নকয় নি রি লী] 


স্থায়িতবও নেই। 


ly 


Lol রা 


২৭. আল্লাহ তায়ালা ঈমানদারদের তীর শাশ্বত A 
কালেমা দ্বারা মযবুত রাখেন, দুনিয়ার জীবনে এবং 5981951০531 Ss 
পরকালীন জীবনে । আল্লাহ তায়ালা যালেমদের পথভ্রষ্ট : 2. Cs AE 
করে দেন, তিনি (যখন) যা চান- তাই করেন। 85519 digs | 


শা ০৫ তত এ ৩৯ ঢা 


লে 


রি 


২৮. (হে নবী,) তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ 4 
করোনি যারা আল্লাহ তায়ালার নেয়ামতকে অস্বীকার £ 40 LoS A 417 


করার মাধ্যমে ততো) বদলে দিয়েছে, পরিণামে তারা PEE PME TH 
নিজেদের জাতিকে ধ্বংসের (এক চরম) স্তরে নামিয়ে 3151 05598175919 
এনেছে। 


২৯. (পরিণামে) তারা জাহান্নামে প্রবেশ করবে, কতো ৪0128 ০582, তন 


নিকৃষ্ট (সেই) বাসস্থান! 

৩০. এরা আল্লাহ তায়ালার জন্যে তার কিছু সমকক্ষ , ।1* "1৮১14144112 
উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে তারা (মানুষদের) Lol 150 JST tyes 
তীর পথ থেকে বিভ্রান্ত করতে পারে; (হে নবী,) ৪3011 এ ৮৫৮2০319০60 
তুমি বলো, (কিছুদিনের জন্যে এগুলো) তোমরা ভোগ 

করে নাও, অতপর (জাহান্নামের) আগুনের দিকে 

তোমাদের ফিরে যেতে হবে । 


৩১. (হে নবী,) আমার যে সব বান্দা ঈমান এনেছে , ০৯5০৯ ০৩| ৮ 
তুমি তাদের বলো, তারা যেন নামায প্রতিষ্ঠা করে [yo 1527 ০91 Gs 


টিনা: জা Noli AL, hors 
তারা (আমারই পথে) ব্যয় করে, lat কিবা চিজ SHEE) 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ +২৮৭ www.alquranacademylondon.org 


৮খ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


প্রকাশ্যে- (কেয়ামতের) সে দিনটি আসার আগে, 
যেদিন (মুক্তির জন্যে) কোনো রকম (সম্পদের) Yl ah 0০55০525359 
বেচাকেনা চলবে না- না (এ জন্যে কারো) কোনো 


রকমের বন্ধুত্ব (সেদিন কাজে লাগবে)। 
ALA 3 ০ 


৩২. (তিনিই) মহান আল্লাহ তায়ালা, যিনি 2 
আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন এবং যিনি Nb or GL GH 
আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে LAGI AAR 
আবার যমীন থেকে তোমাদের জীবিকার জন্যে us Eyl, se cs 5s 
নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন, তিনি STE HT EEOC MAE 

যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন যেন |r JAC 3১১১০] 


তারই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায় +1 ৯০2 ০ ৮২ ১5201 ঢু 
এবং তিনি নদীনালাকেও তোমাদের অধীন করে 4S 22°22 ৪০১৯০ 


৮1৫ 


দিয়েছেন, Sy 


৩৩. তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে Bip তা 
দিয়েছেন, এর উভয়টা (একই নিয়মের অধীনে) চলে € ৬১293 0 l=) 
আসছে, আবার তোমাদের জন্যে রাতদিনকেও তিনি এড ০৮ পন্ন। ৮27৮৩ 
তোমাদের অধীন করেছেন। oh dt ১৯০০ 


৩৪. তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছো (১ 4% 19,3010 00134" 2! 
তার সবই তিনি (তোমাদের সামনে) এনে হাযির 9৩:15.) ets 9 


করেছেন এবং তোমরা যদি (সত্য সত্যই) আল্লাহর 111 
সব নেয়ামত গণনা করতে চাও, তাহলে কখনোই তা 

গণনা করে শেষ করতে পারবে না; মানুষ (আসলেই) 
অতিমাত্রায় সীমালঘংনকারী অকৃতজ্ঞ বটে । 


৩৫. (স্মরণ করো,) যখন ইবরাহীম (আল্লাহর কাছে) 
দোয়া করলো, হে আমার রব, এ (মক্কা) শহরকে 
তুমি (শান্তি ও) নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং 
আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তিপূজা থেকে 
দূরে রেখো । 


৩৬. হে আমার রব, নিসন্দেহে এ (মূর্তি)-গুলো ASN S407 525 
মানুষদের অনেককেই গোমরাহ a যে etl os 1১৯: ৬:৬৪ 57) 
আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, 

আর যে ব্যক্তি আমার না-ফরমানী করবে (তার 

দায়িত্‌ তোমার ওপর), নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, পরম 

দয়ালু। 


৩৭. হে আমাদের রব, আমি আমার কিছু ১ 

সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি = 

অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে 

করে- হে আমাদের রব, এরা নামায প্রতিষ্ঠা ৯.৭ ৩ রি 
করতে পারে, তুমি (তোমার দয়ায়) কিছু মানুষের তে ৪9০1১ ও 
অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও, , 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ২৮৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৪ সূরা ইবরাহীম 


তুমি ফলমুল দিয়ে তাদের রেষেকের ব্যবস্থা করো, আশা ADL A A PDEs LW A DADA পা 
করা যায় ওরা তোমার (নেয়ামতের) শোকর আদায় করবে। © 43১ ০১০ CA 


৩৮. হে আমাদের রব, আমরা যা কিছু গোপন করি , + 1041095440145 45 তি 
এবং যা কিছু প্রকাশ করি, নিশ্চয়ই তুমি তা জানো; ‘oi CCE ৯ 1৮4) 


আসমানসমূহে কিংবা যমীনের (যেখানে যা কিছু ঘটে 44] ea 
এর) কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না। EE hers dE 2 


oY 


৩৯. সব প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে, যিনি 7৫] Sf 
আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক 4, MEY Bons | 


(-তুল্য নেক পুত্র পৌত্র) দান করেছেন; অবশ্যই Ro 3 ute = ০০৯] 
আমার রব (বান্দাদের) দোয়া শোনেন। 
9291 


৪০. হে আমার রব, তুমি আমাকে নামায প্রতিষ্ঠাকারী * ₹ 2 191785৯51৫7 54 
& 

বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও (নামাযী বান্দা ৮29 5 0542৯ টা ০১ 

বানাও), হে আমাদের রব, আমার দোয়া তুমি কবুল sles 1259 15) £ ২৪3 

করে | বি পা পা 


৪১. হে আমাদের রব, যেদিন (চূড়ান্ত) হিসাব কিতাব "4 ”* এ 
হবে, সেদিন তুমি আমাকে, আমার পিতা মাতাকে 9 ০৮০8০055011 29492 =) 


এবং সকল ঈমানদার মানুষদের ক্ষমা করে দিয়ো । 


৪২. (হে নবী,) তুমি 

যালেমরা যা কিছু করছে তা থেকে আল্লাহ তায়ালা 

গাফেল রয়েছেন; (আসলে) তিনি তাদের এমন একটি (০4,461 Cts a Lb 
দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন 353 
(তাদের) চক্ষু স্থির হয়ে যাবে, SLY an 


Az ও /৯ পটি শটি ৩৪ sap 


972৭ পা টি পার্টি 


৪৩. (সেদিন) তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত “ 4 Siac TA A AD cA AD 
অবস্থায় (দৌড়াতে) থাকবে, (নিদৃষ্ট দিকের বাইরে All ১৪১৭৯০৪০১০৪ নই 

অন্য কোনো দিকে) তাদের দৃষ্টিই ফিরবে না, (ভয়ে) চর 
তাদের অন্তর বিকল হয়ে যাবে। ভ 912৯৮৮53599 রি 


88. (হে নবী,) তুমি মানুষদের এক (ভয়াবহ) SEN রা রাহাত 
দিনের আযাব (আসা) থেকে সাবধান করে দাও lO el [93 US 


(এমন দিন এলে) এ যালেম লোকেরা বলবে, হে ETE +৮17 ৮৭ 0782 
727 dl টি টি ad 


অবকাশ দাও; আমরা তোমার ডাকে সাড়া পপ ছার 
০৭, z 5 Jaf 
এবং আমরা রসূলদের অনুসরণ করবো (জবাবে বলা ৰা 59 J > 


AW ADNAN KIAGZA এপৰ 


হবে); তোমরা কি সেসব লোক- যারা ইতিপূর্বে শপথ $f f fe f 
করে নিজেদের মধ্যে বলাবলি করতে যে, তোমাদের পা রি এ 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ +২৮৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 
৪৫. অথচ তোমরা তাদের (পরিত্যক্ত) বাসভূমিতেই 1৮10 7৮* ৪২৯৩৯ তে 
বাস করতে, যারা (তোমাদের আগে) নিজেদের ওপর 19৮72 ০৪০1 ৬৫৮০৫৮22259 
নিজেরা যুলুম করেছিলো এবং (এ কারণে) আমি * তাত 471 তা 2০4441 

পে 04125 ০০৫ পি ৬৯9 | 


তাদের প্রতি কি ধরনের আচরণ করেছিলাম তাও 


তোমাদের কাছে সুস্পষ্ট ছিলো, তোমাদের জন্যে আমি নাক 
তাদের দৃষ্টান্তও (বারবার) উপস্থাপন করেছিলাম, ৪ 0৫০81 ০2105555 


৪৬. এরা (নানা) চক্রান্তের পন্থা অবলম্বন করেছে, 1 পাত 
আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে; SE rl 0:20 9 ০59 


যদিও তাদের সে চক্রান্ত (দেখে মনে হচ্ছিলো তা 4৯221 ৮৬2৮ ৩ 
বুঝি) পাহাড়সমূহকে টলিয়ে দিতে পারবে! ৮৮ wl uls 


Az পা) ১:8০ পা) Br AZT 


৪৭. (হে নবী,) তুমি কখনো আল্লাহ তায়ালাকে , ৭4 
তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভংগকারী মনে করো Ha) 29০9 ০৯৮ af m= 35 


না অবশ্যই আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী ও 6 [Est 55 58 Bf of 


৪৮. যেদিন এ পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত ৷ 511 £0, ১/5 

হয়ে যাবে, (একইভাবে) আসমানসমূহও (বদলে ৩১1 ৮ ০১৩৬৭ দি রা 
যাবে) এবং সব মানুষ (হিসাবের জন্যে) এক © kil ১১12114190525 4০৪০ 
মহাক্ষমতাধর আল্লাহ তায়ালার সামনে গিয়ে হাযির 

হবে। 


৪৯. সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃংখলিত ৫৮18৮ দুর 9 
অবস্থায় (তার সামনে) দেখতে পাবে, 8১81 te Seg অপ 292 


৮০ টিপা £৯ টি পি 1 ৯৪ পা AW A PLA Edd 


৫০. ওদের পোশাক হবে আলকাতরার (মতো ঘন f f 
৮৪০ 97 ৫৫৪০০ এ ১5 পক 
কালো), আগুন তাদের মুখমন্ডল আচ্ছাদিত করে র্ ্ রি 2 
y A) 


রাখবে, 


৫১. (এটা এ কারণে যে,) আল্লাহ তায়ালা যেন প্রতিটি 5, * [০ 348 
ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দিতে পারেন; অবশ্যই ul rl LS wl Gys এ] 


আল্লাহ তায়ালা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর । ©) ৪ pls feds 201 


৫২. এ (কোরআন) হচ্ছে মানুষের জন্যে এক (মহান) তি AS SAD ডর না? 
বাণী, যাতে করে এ দিয়ে (আযাবের ব্যাপারে) তাদের 15০42914919) 9 &5155 
সতর্ক করে দেয়া যায়, তারা যেন (এর মাধ্যমে এও) 17775 দু ৮15 5০2 -ঘ 
জানতে পারে যে, তিনিই একমাত্র মাবুদ, (সর্বোপরি) al Tod pe Fol 
বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরাও যাতে করে (এর দ্বারা) 6 52 
tll Ska SUL 


১. আলিক লাম হে লেই যন হণ ১০ Sf ৪1410 ss => 


oe 
= 


পারা ১৩ ওয়ামা উবার্রিউ ক ২৯০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 


২. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে (মহা 
বিচারের দিন) তারা চাইবে, যদি (সত্যি সত্যিই) 


Dz ABs ১ 8১০9797৩১9৮ পা 


৩. (হে নবী,) তুমি তাদের ছেড়ে দাও, তারা খাওয়া 11 ৮4 রে রন 
দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, (মিথ্যা) দিদি উঠি তি রি ্ 


আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা © ০৭ ০১95 
(তাদের পরিণাম) জানতে পারবে । 


৪. যে কেনো জনপদকেই আমি ধ্বংস করি না কেন_ ০12 
তার (ধ্বংসের) জন্যে একটি সুনির্দিষ্ট সময় (আগে - 
থেকেই) লিপিবদ্ধ থাকে। 


৫. কোনো জাতি তার (ধ্বংসের) কাল (যেমন) ০০ ৬৮৭০০০ (তর নর ওহ 

তরান্বিত করতে পারে না, (তেমনি) তারা তা © sys ualeg lal Lol ৬৫ ৩৮ 

বিলহ্বিতও করতে পারে লা। 

৬. তারা বলে, ওহে- যার ওপর কোরআন নাযিল SS ale TS Cs S30 13 55 

করা হয়েছে-তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি । ৮ গ্‌ যাতে রা 

চান SL 

তুমি সত্যবাদী নেবী) হলে আমাদের সামনে রি বির 

৮92451১2519 

নিয়ে আসো না কেন! 


৮. (হে নবী, তুমি, বলো,) আমি ফেরেশতাদের | মি? 
(কখনো) কোনো সঠিক (কারণ) ছাড়া নাযিল করি 19, 
না, (একবার যদি আযাবের) ফেরেশতারা এসেই 
যায়, তবে তো আর তাদের কোনো অবকাশই দেয়া 

হবে না। 


৯. অবশ্যই আমিই উপদেশ (সম্বলিত কোরআন) আপার ৮০০০৯ ৩ 
নাযিল করেছি এবং আমিই তার সংরক্ষণকারী । £100157881 KEE ESE 


“AD 


৪ 05 


AA ডি তা পরা 


১০. তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে SUL ৬ 421 [০৪] 
আমি রসূল পাঠিয়েছিলাম ৷ &ল৪ 2 ws Et 

© 981 
5১ ৬2০৪৪০9 


ও 9s yom 
১২. এভাবেই আমি অপরাধীদের অন্তরে (ঠান্টা গু “A AS APD A, TBHLAS 7 
বিদ্বপের) সে (প্রবণতা)-কে সঞ্চার করে দেই, myst ৬১58 & HLS WE 


্ রা কোনো হু র পর ঈমান পাঠ) ৫) DUD Az AD AD 
১) (সালেহা ঠাত a, © NEL SE 9852 Oe HY 
নিয়ম তো আগে থেকেই চলে এসেছে। 


পারা ১৪ রুবামা ২০৯১ www.alquranacademylondon.org 


১১. তাদের কাছে এমন একজন রসূলও আসেনি, যার , 905 31 রী 
সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি । এ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 


১৪. আমি যদি এদের ওপর আসমানের দরজাও 1 [++ 0৯ 2৮12 
1:১৪ 
খুলে দেই, এবং তারা যদি তাতে চড়তেও শুরু করে - LL ee ও 
(তারপরও এরা ঈমান আনবে না), 807৮১ এ 5 দি 


১৫. বরং (তখনও) এরা বলবে, আমাদের দৃষ্টি + Az a2 পাতি ৯৮9১০ পন্য, নি পি 
মোহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি যাদ্স্ত ৯" =i fe Bal a NE 


সম্প্রদায় 6 0939৯ 09 


১৬. আমি আকাশে গন্ুজ তৈরী করে রেখেছি, অতপর 1755 5 1৮: 78 রব «পেত 
তাকে দর্শকদের জন্যে (তারকারাজি দ্বারা) সঙ্জিত 1৮3 2১৭ ৮৮৮1 ৬ Ee 


করে রেখেছি, & 5298 


১৭. তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে 1 42 %:17112,৮ 
হেফাযত করে রেখেছি, © ৫০১ ৮০৪ Bu bil 


১৮. অবশ্য যদি কেউ চুরি করে (ফেরেশতাদের) লি 
কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি ols LS EE YI 


প্ৰদীপ্ত উন্ধা তার পেছনে ধাওয়া করে। ৬৮০ 


১৯. আমি যমীনকে বিস্তৃত করে (বিছিয়ে) দিয়েছি, ওতে পাতা পাটি LAAN পা টি পাতা পা AMA 
আমি পর্বতমালাকে (পেরেকের মতো) গেড়ে দিয়েছি, (519) 3 0৪19১৩০০০০9 
(যেন যমীন নড়াচড়া করতে না পারে) এবং তাতে ৯7৯5 5 A wo A cA 10275 Az 
প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। © 249°" ৪6৪2 JS ০০ ৬৯ ০59 


২০. ওতে আমি তোমাদের সবার জন্যে জীবিকার "271 +223122105 2 নি 
ব্যবস্থা করেছি, তোমরা (কিন্তু) তার (কারোই) ০ dis ক 
রেষেকদাতা নও । ৬১)১2 44 


২১. কোনো জিনিস এমন নেই যার ভান্ডার আমার ) এ 2 2 AWA a 
হাতে নেই এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি 25 Sy রি 


২২. আমিই বৃষ্টি-গর্ভ বায়ু প্রেরণ করি, তারপর দি ০ রর 
আমিই আকাশ থেকে পানি বর্ষণ করি, অতপর আমিই 2২01 5050 175) 04019 
তোমাদের তা পান করাই, তোমরা নিজেরা তো তার ADAZ Lo DA ০9152% 4% 5 
কোনো ভান্ডার জমা করে রাখোনি। ও ০০১১৯ এ ৪3159০828০0 sh 


২৩. অবশ্যই আমি (তোমাদের) জীবন দান করি, 2 £4 2 শপ N82 SH 
আমিই তোমাদের মৃত্যু ঘটাই, (সর্বশেষে) আমিই ৬১১9৮৯090৯১ ০৯০৭০ 919 


AL 17 


হচ্ছি (সব কিছুর) উত্তরাধিকার । ess 


AA ও পা Nose 


২৪. তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের 4৫12" 
(যেমন) আমি জানি, তেমনি জানি তোমাদের 3৫5০5০০০3৪০ ও? 


18888 ও ny End Vole 


২৫. নিসন্দেহে তোমার রব একদিন তাদের পা ঢু) 8০- 8 পাপা পাছে আপা 
সবাইকে একত্রিত করবেন; নিসন্দেহে তিনি প্রবল 6 Le nes Ble বর ৩9 
প্রজ্ঞাময়, সর্বজ্ঞ । 

পারা ১৪ রুবামা ২৯২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সুরা আল হেজর 


পা পাঠ) Aid Moss 


২৬. অবশ্যই আমি মানুষকে ছাচে ঢালা শুকনো 4: দি [2 
ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি, wz 20045 ৬০০ ১1 ০৪5 ০519 


/-০ 0 পাশা 


৪ ug ৮৯ 


২৭. আর জ্বিন! তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত A AAG A তাহার ৪15০ 
নি থেকে সৃষ্টি করেছি [Fb oe 05 ৬282৩? 


২৮. (স্বরণ করো,) যখন আমি ফেরেশতাদের ' হা 3; 
নত ৮54 রা ED 
শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি । © ৬০০ ০ ৬৫ 00০০ wre 8S 


২৯. অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে A AD A A 2 ATT THAD তা পাশা 
নেবো এবং আমার রূহ থেকে (কিছু) তাতে ফুঁকে ০৪৯9১ ৬৫ এক ৮৯৯9 4৪ 1১০ 


দেবো, তখন তোমরা তার সামনে সাজদাবনত হয়ে | ৰকত 
যাবে, © ০২০৯৮ 11585 


. অতপর (আল্লাহর আদেশে) ফেরেশতারা - ৯৮০৯৭ শত লা 2০০ 
জা লস 6 Sal এ ৩৯ 


পারা তা ৯০95 


Eu তাও, ০০৮23 
© Gust 


টিসি ৮০9545 Yu Gl 06 


cA w 
৪ ৬৪০৯ 


৩৩. সে বললো (হে আল্লাহ), আমি কখনো এমন * ৭221: 
মানুষের জন্যে সাজদা করতে পারি না- যাকে তুমি ০5415759৩৯৭ ০৫ ০৪ 


ছাচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছো। 


৩৪. আল্লাহ তায়ালা বললেন, তাহলে তুমি (এক্ষুণি) y তি AA ADNAN তা 
এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত, & 3) 130 1555 C6 JE 


৩৫. অবশ্য তোমার ওপর অভিশাপ হিসাব নিকাশের 
দিন পৰ্যন্ত । 


৩৬. সে বললো হে রব, অতপর তুমিও আমাকে L ADcAD As wz 
নাতে land SOE OE 20 
জীবিত করা হবে। 


৩৭. তিনি বললেন (হা যাও), যাদের অবকাশ দেয়া 
হয়েছে নিসন্দেহে তুমি তাদের অন্তর্ভুক্ত, 


৩৮. (এ অবকাশ) একটি সুনির্দিষ্ট সময় আসার দিন 
পৰ্যন্ত । 


৩৯. সে বললো, হে আমার রব, তুমি যেভাবে (আজ) 
আমাকে পথভ্রষ্ট করলে, আমিও মানুষদের জন্যে 


পৃথিবীতে ত তাদের (গুনাহের কাজসমূহকে) শোভন LA পাটি না ADDL ৮০৫৩ 
করে তুলবো এবং তাদের সবাইকে আমি পথভ্ট © বি NE 


পারা ১৪ রুবামা ২৯৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 


৪০. তবে তাদের মধ্যে যারা তোমার খাটি বান্দা LA এ 5৪) DOIN or 
তাদের কথা আলাদা । © ৬৯০৯৮] 0 SSL; 


৪১. আল্লাহ তায়ালা বললেন, (আমার সেসব খাঁটি SAAS তি z 
বান্দাদের) আমার কাছ পর্যন্ত (পৌছানোর) এটাই ৪৮ ky ৬2 
হচ্ছে সহজ সরল পথ । 


৪২. (হা, এই) গোমরাহ মানুষদের মধ্যে যারা তোমার ৬ বির AAT ৩7 ৩ শা 
অনুসরণ করবে তারা ছাড়া অন্যরা অবশ্যই আমার 1০৮. GE ahhh (5355 ut 
রা তাদের ওপর তোমার কোনো আধিপত্য S © ole ০5 1281 এ 


৪৩. অবশ্যই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত এ পাজি পাজি লি NAB Nasgie Daa Bz 
স্থান, © ৬৯৯০৯০০১০5৭ ৪৯ 019 


৪৪. তাতে থাকবে সাতটি (বিশালকায়) দরজা; * ৮? রি ITE 
এগুলোর প্রতিটি দরজার জন্যে (নিদৃষ্ট) থাকবে এক - কল XK ডেড 2৮৮৬ 


গু -2/50 GAD 


একটা নির্দিষ্ট অংশ । $ [e253 


৪৫. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে LAs রান 
তারা অবশ্যই (সেদিন) জান্নাত ও (তার) বর্ণাধারায় 55:55 ০45 ই সস of 
অবস্থান করবে; 


৪৬. (তা র বলা হবে, ) তোমরা শান্তি ও নিরাপত্তার শা পা ৯০০৪ sf 
সাথে সেখানে প্রবেশ করো। © ০5০14452552 


৪৭. তাদের অন্তরের ঈর্ষা বিদ্বেষ আমি দূর করে 1? মাতে 
দেবো, তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের 1951 ০১ ০০-৯১5১০৬০ টি 


1A op 


মুখোমুখি সেখানে অবস্থান করবে। ৪ ০৮128 Jy 


৪৮. সেখানে তাদের কোনোরকম অবসাদ স্পর্শ করবে -॥ ৮৯০ 5 
র তাদের সেখান থেকে কোনো দিন বেরও © ৬৯১৯০) (০১ ১০০০০ 
য়াহবেনা। 


৪৯. (হে নবী,) তুমি আমার বান্দাদের বলে দাও, » 28 ৪1*2£1114 না». মহ 
সানি পরম দয়ালু © ay ১9৯11 01 21 es 


পা পা ৬৬ প্রা 


তে হত জিরা জহর 21721 


৫১. (হে নবী,) তুমি তাদের ইবরাহীমের মেহমানের ০৮18 Ke Az KPA 
ক্বাহন কিয় লনা © ৮৯১০ ০৬৮০ ৬০০৪৪১9 


৫২. যখন তারা তার কাছে হাযির হয়ে বললো, ॥ছু NP রা রদ 
(তোমার ওপর) ‘সালাম’, তখন সে (তাদের ভাব 131৫ 1,1০1515165455155581 
দেখে) বললো, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে 

শংকিত। 


৫৩. ওরা বললো, না, তুমি আশংকা করো না, আমরা রাবার 
তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। © Ll ly IASC HYG 


৫৪. সে বললো, তোমরা আমার (এমন অবস্থার) ৮৭ লি রিতা RE 
ওপর (সন্তানের) সুসংবাদ দিচ্ছো- (যখন) বার্ধক্য 2 ০৮৮০ fT 04587 0৪ 
আমাকে স্পর্শ করে ফেলেছে, (বলো) তোমরা আমাকে ₹৯০৬পক ত 4 

| €) UI YS rs 
কিসের সুসংবাদ দেবে? G9 rt 


পারা ১৪ রুবামা *% ২৯৪ www.alquranacademylondon.org 


ঞওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৫৫. তারা বললো, হা, আমরা তোমাকে সঠিক 
ংবাদই দিচ্ছি, অতপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত 

হয়ো না। 


ALU AD ar 


০০০৪3 0512 SLAG 


৫৬. সে বললো, পথভ্রষ্ট ও গোমরাহ ব্যক্তি ছাড়া 
(আল্লাহর রহমত থেকে) কে নিরাশ হতে পারে? 


1430 Le) ৮56288৮5208 


PA 
AW WwW 


ডে 


৫৭. হে ফেরেশতারা, বলো (এ সুসংবাদ দেয়া ছাড়া) 
তোমাদের (সামনে) আর কি (অভিযান) রয়েছে? 


পা APL APN শীত £৯ ৮9৮০৮ পা 1 


৪ ০১ leat bs Ls 


৫৮. তারা বললো (হী), আমাদের এক নাফরমান 
জাতির বিরুদ্ধে (অভিযানে) পাঠানো হয়েছে। 


~~ 
Ww 


১:৮৯ AS A 1 TA As 
৬০১৯৯ ৫|৫১)011%6 


৫৯. তবে লুতের আপনজনরা বাদে; আমরা অবশ্যই 
(আযাবের সময়) তাদের সবাইকে উদ্ধার করবো । 


A LAZ 2১০9৮ 0৮০০ 3 


© estos 2 5 Lf le by 


৬০. কিন্তু তার স্ত্রীকে নয় (আল্লাহ তায়ালা তার 
ব্যাপারে বলেন), আমি এ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি 
যে, (আযাবের সময়) সে পশ্চাদ্র্তী দলভুক্ত হয়ে 
থাকবে । 


Brosh 


5 


~ 
রা 
রে 


উপ্রে 


৬১. যখন ফেরেশতারা লুতের পরিবার পরিজনদের 
কাছে এসে হাযির হলো, 


পা APL ADA 


৪ ০9০১০ ৬৮ 


৬২. (তখন) সে বললো, তোমরা তো (দেখছি) 
অপরিচিত লোক। 


/১-০ ৮506 SA 


ভীত (৯৮০10 


৬৩. তারা বললো (না আসলে তা নয়), আমরা তো 


বরং তাদের কাছে সে (আযাবের) বিষয়টাই নিয়ে ৮ * 


এসেছি, যার ব্যাপারে তারা ছিলো সন্দিগ্ধ। 


ও ০১9১, 


৬৪. আমরা (তোমার কাছে) সত্য সংবাদ নিয়ে 
এসেছি এবং আমরা (হচ্ছি) সত্যবাদী । 


Is পা পা 1 & পাপা 


ঢ] ৪ LF 019 345 ০19 


৬৫. সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার 
লোকজনসহ (এ জনপদ থেকে) বেরিয়ে পড়ো এবং তুমি 
নিজে তাদের পেছনে পেছনে চলতে থেকো, (সাবধান!) 
তোমাদের মধ্যে একজনও যেন পেছনে ফিরে না 
তাকায়, (ঠিক) যেদিকে (যাওয়ার জন্যে) তোমাদের 
আদেশ করা হবে, সেদিকেই চলতে থাকবে । 


AD Ww Awd 


Eby ght LLL ১০৫ 


32৮22০5515৮ 


AALAND DNs ALA TD 


© 9১০৪) ০৯৯ pls 


৬৬. (ইতিমধ্যে) আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে 
দিয়েছি যে, এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই 
মূলোৎপাটিত করে দেয়া হবে। 


sY; be 


৬৭. (ইতিমধ্যে) নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে 
(লুতের কাছে এসে) হাযির হলো । 


= 
টি ৯ পু পারা 


নিন 


৬৮. (এদের আসতে দেখে) সে বললো (হে আমার 
দেশবাসী), এরা হচ্ছে আমার মেহমান, (এদের সাথে 
অশালীন আচরণ করে) তোমরা আমাকে অপমান করো না। 


৯:29 পাটি পাশা A Az 
পে 


পারা ১৪ রুবামা ২৯৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সুরা আল হেজর 


৬৯. তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং ৯৩৯2 ৩৫ ০9) বড) 
44 
আমাকে (এদের সামনে) হেয় করো না। © ৬9১৯ YS 48195019 


~~ 


৭০. তারা বললো, আমরা কি তোমাকে সৃষ্টিকুলের LAT 2 ছা নিও 
(মেহমানদারী করা) থেকে নিষেধ করিনি? ও © wast [Om Sly 1519 


৭১. (এদের উক্তি শুনে) সে বললো, (একান্তই) 1 ADAG A 

যদি তোমরা কিছু (কামনা বাসনা চরিতার্থ) করতে 6 ০৮৬৪ ৮৫ ০) 10৮ £ 
চাও, তবে এখানে আমার (জাতির) মেয়েরা রয়েছে 

(এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন 

মেটাতে পারো); 


০6 


৭২. (হে নবী,) তোমার জীবনের শপথ (সেদিন) এরা _ ৯০৪৮ ৪ বা রায়ের 
নিদারুণ নেশায় বিভোর হয়ে পড়েছিলো । ও 09৯৮5183585 (21০৪) ৩১০ 


৭৩. অতপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানাদ LA, AS তত ৯1) ০০৯ 4৫12 
(এসে) তাদের ওপর আঘাত হানলো, ও ৩০১৯০ ৫৯11 dal 


৭৪. তারপর আমি তাদের নগরগুলো উল্টে দিলাম * এ (9:59 রি ডা রি < 
যা জা ১ চিঠি 


৭৫. অবশ্যই এ (ঘটনা)-র মাঝে পর্যবেক্ষণসম্পন্ন LA এ ০০০০ এ ু 
মানুষদের জন্যে (শিক্ষার) বহু নিদর্শন রয়েছে। রা এ (৫:৩৪ 


৭৬. (আযাবের নিদর্শন হিসেবে) তা (আজো) প্রধান গতি রর এ 
সড়কের পাশে দীড়িয়ে (আছে)। © pr > ৬19 


পা 


৭৭. অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্যে LA Aon 
(আল্লাহর) নিদর্শন (মজুদ) রয়েছে; 6 502 LY WS Gut 


SCL মতো) “আইকা'র অধিবাসীরাও & বে | ৮০0৫ 919 


৭৯. আমি তাদের কাছ থেকেও দো-ফরমাগর) A LALA 
প্রতিশোধ নিলাম, (আজ এ) উভয় জনপদই ers TCU ie ees 0৮25 
(আযাবের চিহ্ন বহন করে) প্রকাশ্য রাস্তার পাশে 


2 


তি ভিজ 


ঘর 


৮১. আমি তাদের দিয়েছিলাম আমার নিদর্শনসমূহ, & হরি 90250816509 
অতপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, 6 ৩৯১৯ ৪৩19) এ 


৮২. তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্যে ঘর HES LAD Mo ADs 
বানাতো (এ আশায় যে,) তারা (সেখানে) নিশ্চিন্তে 6 Gl By JU ০50৯ 1959 


জীবন কাটাতে পারবে । 


৮৩. অতপর (না-ফরমানীর জন্যে এক) প্রত্যুষে yc ০০৪ তত 
তাদের ওপর মহানাদ এসে আঘাত হানলো, ৬ ০০৯০৫ ৯০] ৮620 


৮৪. অতপর তারা (দুনিয়ায়) যা কিছু কামাই » _॥2 ১-2, রর 
করেছে, আল্লাহর গযবের সামনে) তা কোনোই শু ০১9৮ 17012422৩20 
কাজে আসেনি । 


পারা ১৪ রুবামা ২৯৬ www.alquranacademylondon.org 


তি? 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৫ সূরা আল হেজর 
৮৫. আকাশমালা, যমীন এবং এ দুয়ের মাঝখানে 1721৭ র রী 185 
যাকিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা ০৯১9 ০ 
করিনি; অবশ্যই একদিন কেয়ামত আসবে, অতএব 85৬ 221.1| ০13, GL yt Lens 
হেনৰী, তুমি সৌজন্যমূলক আচরণের সাথে (ওদের) ” 


ক্ষমা করো। ৪0551350820 


LAA পাটি পাতে 


৮৬. নিশ্চয়ই তোমার রব মহাসৃষ্টা মহাজ্ঞানী | ৪০ ও ৬৪, 553) ut 


Arad 


৮৭. অবশ্যই আমি তোমাকে সাত আয়াত (বিশিষ্ট * 1 2] পে: 
পর) দিয়েছি নিযে ও ৰহল) নত ০20 সা ০19 


বার পঠিত হয়- আরো দিয়েছি (জীবনের বিধান জিব 2 
হিসেবে) মহা (গ্রন্থ) আল কোরআন । Gab oll 


৮৮. আমি এদের কিছু লোককে ভোগ বিলাসের যে "০/০০ SE 
উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনো তোমার 13245414০০০ 
দু'চোখ তুলে তাকাবে না, তাদের (অবস্থার) ওপর ৯8৮৮৫ ৯৪ AAS 
তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না, অন) ০৮1০ ১ NE IEEE Fe ২12) 


cA APA 


তুমি সর্বদা ঈমানদারদের দিকেই ঝুঁকে থেকো। © ০৮৮০8] SLES ০০৪০ 


বী মি বলো, নিস আমি তে LA DN ODA DT নিউ) Ao 
রা হি ক 


৯০. যারা বিভিন্ন দল উপদলে বিতত তাদের ওপরও টে 
আমি এভাবে (কিতাব) নাযিল করেছিলাম, © ০০০০০] F 04571 


৯১. (এরা হচ্ছে সেসব লোক) যারা কোরআনকে 8৮ ০৯ 


টুকরো টুকরো করে দিয়েছিলো । ৪ ০০2০0138112 ০8911 


৯২. (হে নবী,) তোমার মালিকের শপথ, আমি ওদের LA পাজি রি ABBA cscs 
অবশ্যই প্রশ্ন করবো, © ৩৯০ esd Sl) 5 


৯৩. (প্রশ্ন করবো) সেসব বিষয়ে যা কিছু (আচরণ) LAGS ALG 
তারা (কোরআনের সাথে) করেছে। শু ugh pl le 


Aad শি রানি 


৯৪. অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি f EE ০০০5 
তা খোলাখুলি বলে দাও, যারা (আল্লাহর সাথে) শরীক shri ৫ A oh 


করে তুমি তাদের উপেক্ষা করো । 


৯৫. (এ) বিদ্বপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি LA ASAD SL" 55 {3 ্ 
তোমার জন্যে যথেষ্ট, © ens Jem] ৫৬৯৫ 


Ed) পাশা AAPA cA 


৯৬. যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে “| 
নিয়েছে তারা অচিরেই (তাদের পরিণাম) জানতে EO 2৪ 


পারবে । ৪ ০) ০০ 


৯৭. (হে নবী,) আমি ভালো করেই জানি, ওরা যা শি পিন 
কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়, [এ 9৩০ 0৮5৪ ০১819 


পরা ADADr 


© 05198 


৯৮. অতপর তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা রি ০৬ 
তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমি নিজেও 6 Aust 0344 DLS ১০০৯৫ 
সাজদাকারীদের দলে শামিল হয়ে যাও, 


পারা ১৪ রুবামা ২৯৭ www.alquranacademylondon.org 


Ed ৬ পাপা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


৯৯. (হে নবী,) যতোক্ষণ পর্যন্ত তোমার কাছে +১ 0 4 817 42212 ২ 
(মৃত্যুর) নিশ্চিত ঘটনাটি না আসবে ততোক্ষণ পর্যন্ত দিদি | এ এ ০ SL) ০০19 নন 


তুমি তোমার মালিকের এবাদাত করতে থাকো । 


১. আল্লাহ তায়ালার (আযাবের) আদে গে! ১5 খু 4/1 0 রি 
অতপর (হে কাফেররা), এর জন্যে তোমরা তাড়াহুড়ো প র 

করো না; তিনি মহিমান্বিত, এরা তার সাথে যে 

(ভাবে) শরীক করে, তিনি তার থেকে অনেক উর্ধ্রে। 


২. তিনি ওহী দিয়ে তার আদেশবলে তার যে *” 
বান্দার ওপর চান ফেরেশতাদের পাঠান, তোমরা যেন ৮” 
(মানুষদের) এই মর্মে সতর্ক করতে পারো যে, আমি 21 
ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা ৮” 
আমাকেই ভয় করো । 


৩. তিনি আসমানসমূহ ও যমীনকে যথাবিধি তৈরী , |*7, %31)1512,5 211 212 
করেছেন; তারা যাদের (তার সাথে) শরীক করে তিনি (৮+ রি ails SOE FY 
তার চাইতে অনেক উর্ধ্বে । © IKA LE 
৪. তিনি (ক্ষুদ্ৰ) শুক্রকণা থেকে মানুষ তৈরী 5 742 A তাও 
করেছেন- (আশ্চর্যের ব্যাপার!) সে মোনুষটিই এখন -৮৮০৯9১13 2৮5 ০০ ০০০) 35 
সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই) প্রকাশ্য বিতর্ককারী sn 


পা পর্ণ 


বনে গেলো! ৮০ 


৫. তিনি চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, তোমাদের 5 *,.1++১% ০০৭71781771 200 
জন্যে ওতে শীত বস্ত্রের উপকরণ (সহ আরো) অনেক £22 Led A cles Es FUSSY 15 
ধরনের উপকার রয়েছে, তাদের কিছু তো তোমরা ED OE TLE পিছ UC Sf 
আহারও করে থাকো, ও 9০1৮9 ley 
৬. তোমরা যখন গোধুলিলগ্নে ওদের ঘরে ফিরিয়ে -* ৮* 7৮৮. ৭-717", ০ শা 
আনো এবং প্রভাতে যখন ওদের (চারণভূমিতে) নিয়ে ০৭ ৩৯১ ০1৯ (৪৮9 
যাও, তখন এর মাঝে তোমাদের জন্যে (নয়নাভিরাম) বৃ চা 
সৌন্দর্য (উপকরণ) থাকে, ৮ ৬9 
৭. তোমাদের (পণ্যসামগ্রীর) বোঝাও তারা (এমন 17224610411 AE ০৮৪ 
নাভি জান লাহে নিয় ময়, হৰল ৮9৭ রে 1৩ রর 
াণান্তকর কষ্ট ব্যতিরেকে তোমরা (কোনোদিনই) 59) fe ALY 2591 anil 
পৌছুতে পারতে না; অবশ্যই তোমাদের রব তোমাদের « 7 ৮ ৮ দিস 
ওপর স্নেহপরায়ণ, পরম দয়ালু, ০০৯১১ S95) 
৮. ঘোড়া, খচ্চর ও গাধা (তিনিই সৃষ্টি করেছেন), প৯ পুল | পান NATTA যা 
যাতে তোমরা আরোহণ করো, (তাতে) শোভা 129৮ ১5 ১৯19 ০082119০৯19 
(বর্ধনের ব্যবস্থাও) রয়েছে; তিনি আরো এমন (অনেক KA EE VES ব্রি TEL 
ধরনের জন্তু) পয়দা করেছেন, যার (পরিমাণ ও ৩০৪০৯ 4০ 13-40) 
উপযোগিতা) সম্পর্কে তোমরা (এখনো) অনেক কিছু 

জানো না। 

পারা ১৪ রুবামা ২৯৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 

৯. আল্লাহ তায়ালার ওপরই (রয়েছে মানুষদের) 4৮৮ 
সরল পথ নির্দেশ করা, (বিশেষ করে যেখানে) তার 2 953 Jl ১০৪ এ 9 
মধ্যে কিছু বাকা পথও রয়েছে, তিনি যদি চাইতেন ৮৯৮৯৯ ' পতি শা 
তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে ৩ ৩৯০ | পি ০৪1 50919 


পরিচালিত করে দিতেন। 
৮০ সপ্ত টি 


১০. তিনিই আসমান থেকে তোমাদের জন্যে পানি 

বর্ষণ করেন,তার কিছু হচ্ছে পান করার, নে দানি ৮72 ৮2-11 25৫57 ০% 
(এমন যে,) তা দ্বারা গাছপালা (জন্যে) যাতে তোমরা = LAA D A গু দশ ৬৮ তে 5 Lo DAW 
(জন্তু জানোয়ারদের) লালন পালন করো। 22 


১১. তা দিয়ে তিনি তোমাদের জন্যে শস্যও উৎপাদন Efe 24 
করেন- যায়তুন, খেজুর ও আংগুর (-সহ) সব ধরনের ys ১152 
ফল (উৎপাদন করেন), অবশ্যই এর মাঝে চিন্তাশীল ১৮১৫। 55289 0559 
সম্প্রদায়ের জন্যে (অনেক) নিদর্শন রয়েছে। দড়ি A ৫17 2 

9 UE [58] LY D3 Gol 


১২. তিনি তোমাদের জন্যে রাত, দিন ও চাদ সুরুজকে BE 22 
নিয়ন্ত্রিত করে দিয়েছেন; নক্ষত্ররাজিও তার আদেশে 5 হি রে 


নিয়ন্ত্রণাধীন (রয়েছে), অবশ্যই এর মাঝে তাদের জন্যে ৮ Uy [9৯44195১০৪9 
(প্রচুর) নিদর্শন রয়েছে যারা বোধশক্তিসম্পন্ন, নর Az টি 
34946 EB 


১৩. রং বে-রংয়ের আরো অনেক বস্তুও পৃথিবীর বুকে 1৫ 4 য় 1 
তিনি তোমাদের জন্যে সৃষ্টি করে রেখেছেন; অবশ্যই -৩৯১%। এ সি 5 


এর মাঝে সেসব জাতির জন্যে নিদর্শন রয়েছে যারা [58 1228 1১ & ute 
(এসব থেকে) উপদেশ গ্রহণ করে । ০৪ ছু 
85925 


পা শিপ 


১৪. তিনিই আল্লাহ তায়ালা- যিনি সমুদ্রকে (তোমাদের) 2: (*1212)-7] দর 
অধীনস্থ করে দিয়েছেন, যেন তার মধ্য থেকে তোমরা 452197555 y=) ৮৯০ ৬০125 


তাজা মাছ খেতে পারো এবং তা থেকে তোমরা 2A $8 EE 
(মাঝে মাঝে মণিমুক্তার) গহনাও আহরণ করো, যা Eh LAG 2১2 (৮৯ 


পাপা ঠি ০০ পাঠ 


তোমরা পরিধান করো, তোমরা দেখতে পাচ্ছো, কিভাবে 216] রে 
জলযানগুলো তার বুক চিরে এগিয়ে চলে, যেন তোমরা ০3 55157 | ১591৯69৮715 


এর মাধ্যমে তার অনুগ্রহ সন্ধান করতে পারো, আশা করা ৮১৫ ৪ % “৮ দর্পণ A 
যায় তোমরা তার (নেয়ামতের) কৃতজ্ঞতা আদায় করবে। © ০০১৪৮৩94০০১ po 19৮9 


১৫. তিনিই যমীনের মধ্যে পাহাড়সমূহ বসিয়ে * ০. 4* ৫7৮1৮ 50 2 তা 
রেখেছেন, যাতে করে যমীন মানের নিযে (এদিক 3 ০৯ 1০19) YE ls 
সেদিক) ঢলে না পড়ে, তিনি নদী ও পথঘাট বানিয়ে cA BDoNa KA BUD £220 ক 1৯ শি 
দিয়েছেন, যাতে করে তোমরা (নিজেদের) গন্তব্যস্থলে গু ০)9০০৪) ৮7১৬9 1১৬19 
পৌছতে পারো, 


১৬. (তিনি তোমাদের জন্যে) বিভিন্ন চিহ্ন সৃষ্টি টি নর 9 
করেছেন, (তা ছাড়া) নক্ষত্রের (অবস্থান) দ্বারাও তারা 909396০৪৪৯1 ৮ ৮০9 
পথের দিশা পায় । 


১৭. যিনি (এতো কিছু) সৃষ্টি করেন তিনি কি (করে) এড তারার তা 
তার মতো (হবেন) যে কিছু সৃষ্টিই করতে পারে না; ৪৬ 39,040 ০৫ 2৪৩2 


তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে না? 
পারা ১৪ রুবামা +২৯৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৮. তোমরা যদি আল্লাহ তায়ালার নেয়ামতগুলো 
গণনা করতে চাও, তাহলে কখনো তা গণনা (করে 
শেষ) করতে পারবে না; নিশ্চয়ই আল্লাহ তায়ালা 
ক্ষমাশীল, পরম দয়ালু। 


১৬ সূরা আন নাহল 


AAD A 


৩1,525 dl LS OSU 


SA DSA AY 


৪৮৯৯১১৪৯৯4৪ wl 


১৯. তোমরা যা কিছু গোপন রাখো, আর যা কিছু 
প্রকাশ করো, আল্লাহ তায়ালা তা সবই জানেন। 


শা cA ০০৩০০ পক ০৫৩ 


© OFLU OCLs 4819 


২০. আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এরা যাদের ডাকে, 
তারা তো কিছুই পয়দা করতে পারে না, বরং তাদেরই 
সৃষ্টি করা হয়; 


Y af 49১ ৮০ Uj 5 


পা ADLZ AD ADD 162 পা APBPL Nr 


© HS: 9 bt ০5৯৯৭ 


২১. সেগুলো তো হচ্ছে (কতিপয়) মৃত (বস্তু), জীবিত 
কিছু নয়, তারা চৈতন্য রাখে না যে, তাদের কখন 
আবার উঠিয়ে আনা হবে। 


ভি রি এ লী পারা পিট হি পা ভি পণ 


»০)9১৯-% Cesta yt all 


পা ১৮০০০ পা Dr 


২২. (হে মানুষ,) তোমাদের মাবুদ একজন অতপর 
যারা পরকালের ওপর ঈমান আনে না তাদের 
অন্তরসমূহ (এমনিই সত্য) অস্বীকারকারী হয়ে পড়ে 
এবং এরা নিজেরাও হয় (দারুণ) অহংকারী । 


© 9:৬৪ ০৪ 
05582 dle ols If ০০৪| 


A তে গত BASING 


BASLE EES E ৪৮530 


২৩. নিসন্দেহে আল্লাহ তায়ালা জানেন, এরা যা কিছু 
গোপন করে এবং যা কিছু প্রকাশ করে, তিনি কখনো 
অহংকারীদের পছন্দ করেন না। 


২৪. যখন এদের জিজ্ঞেস করা হয়, তোমাদের রব কি 
ধরনের জিনিস নাযিল করলেন, তখন তারা বলে, তা 
হচ্ছে আগের কালের উপকথা । 


২৫. ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের (পাপের) ভার 
পর্ণমাত্রায় বহন করবে, (এরা সেদিন) তাদের (পাপের) 
বোঝাও (বহন করবে) যাদের এরা জ্ঞান (-ভিত্তিক 
কোনো প্রমাণ) ছাড়া গোমরাহ করে দিয়েছিলো;(সেদিন) * 
ওরা যা বহন করবে তা কতো নিকৃষ্ট! 


১2০০] 5 নি = 


Ed ADAG 


ri a 5 re? 
© 535 292, : 215 


২৬. এর আগেও (অনেক) মানুষ (দ্বীনের বিরুদ্ধে) চক্রান্ত 
করেছিলো, কিন্তু আল্লাহ তায়ালা তাদের (পরিকল্পনার 
সমগ্র) ইমারত- তার ভিত্তিমূল থেকে নির্মূল করে 
দিয়েছিলেন, তার পর তাদের (এ চক্রান্তরূগী) ইমারতের 
ছাদ তাদের ওপরই ধসে পড়লো এবং তাদের ওপর 
এমন (বহু) দিক থেকেই আযাব এসে আপতিত হলো, 
যা তারা কল্পনাও করতে পারেনি । 


ad A পাপ তু 


০ 


নোট BE ot td 


পা ডি 9০9 টিপা পর DA A 


ও ০১১9১৯৪৭০৯৯ or 


২৭. অতপর কেয়ামতের দিন আল্লাহ তায়ালা ওদের 
(আরো বেশী) লাঞ্চিত করবেন, তিনি (তাদের) 
জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীক 
যাদের ব্যাপারে তোমরা (মানুষদের সাথে) বাকবিতন্ডা 


01055475480 


- 8 যি ASLAD cA ইত 


cress 09908 69258 801| 0555 


পারা ১৪ রুবামা +৩০০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহল 


করতে? যাদের (সঠিক) জ্ঞান দেয়া হয়েছিলো তারা দু 
বলবে, অবশ্যই যাবতীয় অপমান লাঞ্ছনা ও অকল্যাণ G5 oll sf ad 


(আজ) কাফেরদের ওপরই (আপতিত হবে), EEE 


২৮. এরা হচ্ছে তারা- ফেরেশতারা (এমন অবস্থায়) = DD পপ তক 
যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের ওপর গে 19 2454 lone 35 a 


যুলুম করতে থাকে, অতপর তারা আত্মসমর্পণ করে j A { Ie ৮৪ “১1 
(বলে), আমরা তো কোনো মন্দ কাজ করতাম , ৯5 _ টাটা গা 

না; (ফেরেশতারা বলবে) হা, তোমরা যা কিছু LS GE 91045, ০৪ 
করতে আল্লাহ্‌ তায়ালা সে সম্পর্কে সম্যক অবহিত টিবি তারি 


রয়েছেন। 07154 


২৯. সুতরাং (আজ) জাহান্নামের দরজাসমূহ দিয়ে ০৯৫ RGN 
তোমরা (আগুনে) প্রবেশ করো, সেখানে তোমরা 4৪ OLS Tek 4০1571195১8 


AAs Ed টি পাপ 


থাকবে, অহংকারীদের আবাসস্থল কতো | rl es Rr 


৩০. (অপরদিকে) আল্লাহভীরু ব্যক্তিদের বলা হবে, * ৪ 4:74 11 না? 
তোমাদের রব (তোমাদের জন্যে) কি নাযিল করেছেন; ~ SINCE al O55 


Aa cA 


তারা বলবে, (হা, তা তো এক) মহাকল্যাণ; যারা ৮৩15২ 15891, 81৮০2 2 19115 
নেক কাজ করে তাদের জন্যে এ দুনিয়ায়ও কল্যাণ ” রি 


রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে (আরো) lo 87০৬1311285 [2511 
উৎকৃষ্ট কল্যাণ; মোত্তাকীদের (এ) আবাস কতো ৮৯ ৫), ৩৮ ৯ এপ 


সুন্দর! | © usin 1 Ld) 


৩১. চিরস্থায়ী এক জান্নাত- যাতে তারা প্রবেশ * ৯2177 2 AD /১৮-০ ৩ 
করবে, যার পাদদেশে বর্ণাধারা প্রবাহিত হবে, ৩2৩১৭ না ৯ 


5:57 “A 


সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের ১0998 2 ০০১০৪1১৯১41 ০ 
জন্যে (মজুদ) থাকবে; এভাবেই আল্লাহ তায়ালা রাবার 


মোত্তাকীদের প্রতিফল দান করেন, © sid wf ১৯ WIS 


৩২. এরা হচ্ছে তারা, ফেরেশতারা যাদের পবিত্র ”* ৮1 igs রি fl LL" 
অবস্থায় মৃত্যু ঘটাবে, তারা (তাদের) বলবে, 24 1৮৪ 520 


তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, (দুনিয়ায়) 2231 | is ESE ৮1০ ০) 
তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা 2 টিকার নে 
জান্নাতে প্রবেশ করো। ও uj AS le 


৩৩. ওরা কি (শুধু এ জন্যেই) অপেক্ষা করছে * PAL A 
যে, তাদের কাছে ফেরেশতা নাযিল হবে, কিংবা 2 গা পা 2 ৩5563 05 


তোমার মালিকের পক্ষ থেকে কোনো (আযাবের) i 51113255613 Gg 
হুকুম আসবে; এদের আগে যারা এসেছিলো তারা igh a Jo. 52328 

ঠিক এমনটিই করেছে; (এদের ওপর আযাব পাঠিয়ে) 1906 544941৮৮559 ১৮৪19 cre 
আল্লাহ তায়ালা কোনো যুলুম করেননি, বরং তারা টিকার তেন 
নিজেরাই নিজেদের ওপর যুলুম করেছে। ৪ uw gla | 


৩৪. অতপর তাদের ওপর তাদের (মন্দ) কাজের 10০ ৯০৮ তন ০ 
শাস্তি আপতিত হলো, (এক সময়) তাই বালের os 59195 Cle LS 


পারা ১৪ রুবামা *%৩০১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


পরিবেষ্টন করে নিলো, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রপ 
করে বেড়াতো। 


১৬ সূরা আন নাহল 
LAD ভি ভি পা পা 


6 05255254219 র 


৩৫. মোশরেকরা বলে, যদি আল্লাহ তায়ালা চাইতেন 
তাহলে আমরা তাকে বাদ দিয়ে অন্য কিছুর এবাদাত 
করতাম না- না আমরা, না আমাদের বাপ দাদারা 
(অন্য কারো এবাদাত করতো), আমরা তার (অনুমতি) 
ছাড়া কোনো জিনিস হারামও করতাম না; (আসলে) ৮ 
একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও 
করেছে, রসূলদের ওপর (আল্লাহর) সুস্পষ্ট বাণী 
পৌছে দেয়া ছাড়া কোনো দায়িত্‌ কি আছে? 


০০, হোল শি 2 পাট hz 
রা 


পাপা A 


08231455345 
ও ceil 2121 31 02511 % 


৩৬. আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসূল 

য়ছি, যাতে করে (সে রসূল বলতে পারে 
যে,) তোমরা এক আল্লাহ তায়ালার এবাদাত করো 
এবং তার বিরোধী শক্তিসমূহকে বর্জন করো। সে 
জাতির মধ্যে থেকে অতপর আল্লাহ তায়ালা কিছু 
লোককে হেদায়াত দান করেন, আর কতেক লোকের 
ওপর গোমরাহী চেপে বসে গেলো; অতএব তোমরা 
(আল্লাহর) যমীনে পরিভ্রমণ করো, তারপর দেখো, 
যারা (রসূলদের) মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি 
(ভয়াবহ) পরিণাম হয়েছিলো! 


4A DU পা ডি পাপা 8 তা পপ 


52) এপ 9৫17-85-89 
54১920611192522152 9৫০1 


ADL AD ADA শা ০৫ পাপা ৯0৯০9 তা 
+ 


৬৯৯ ০০০৪৩9 wf ৬০ or rt? 
581 12725807525 


AA Wes ADDN পা 


গু ০০৫৫০ Ls 01৫ 43219)8)$ 


৩৭. (হে নবী,) তুমি এদের হেদায়াতের ওপর যতোই 
তোমার আগ্রহ দেখাওনা কেন (এরা কখনো হেদায়াত 
পাবে না), কেননা আল্লাহ তায়ালা যাকে (বিদ্রোহের 
জন্যে) গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎপথে 
পরিচালিত করবেন না, আর এমন লোকদের জন্যে 


কোনো সাহায্যকারীও নেই! 


পাত), DB oom AS LP te A 
9৪8 এ| ০৮৩১৩ nicl 
এ) AWAD পাপা ্ 


৪ ০4১০১ ৬০০] 908 ৫ 


৩৮. এরা আল্লাহ তায়ালার নামে কঠিন শপথ করে 
বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় আল্লাহ তায়ালা তাকে 
(দ্বিতীয় বার) কখনো উঠিয়ে আনবেন না, (হে নবী, 
তুমি বলো), হা, (অবশ্যই এটা) তার সত্য ওয়াদা, 
কিন্তু অধিকাংশ মানুষই (তো) জানে না, 


BD পারপাই্ি 8 এবি পানি থু ADA" 
৭১১ সি ৩৪243 2 
ZA 2 ASD ৮ তা ১০০ 


-১2051৩555, geil 


পা ADs 


0920 Y ১০০|| ১৫০15 


৩৯. (এটা এ জন্যে যে,) যে বিষয়ে এরা মতবিরোধ 
করতো, (কেয়ামতের দিন) তাদের তিনি যেন তা 
স্পষ্ট করে দিতে পারেন এবং যারা (আজ) অস্বীকার 
করে তারাও যেন (এ কথাটা) জেনে নিতে পারে যে, 
তারা ছিলো মিথ্যাবাদী ৷ 


943 05812 ৩] তা ও 


০ A 


© dS 0 of 19১ andl 


৪০. আমি যখনই কোনো কিছু (ঘটাতে) চাই, তখন 
সে বিষয়ে আমার বলা কেবল এটুকুই হয়- হও" 
অতপর তা (সংঘটিত) হয়ে যায় । 


ALD 7৯ ৫221 DA cD 


TB Of BT BLA TF U3 


৪১. যারা আল্লাহর পথে হিজরত করেছে (ঈমান 
নার কারণে) তাদের ওপর যুলুম হওয়ার পর- আমি 
অবশ্যই তাদের এ পৃথিবীতে উত্তম আশ্রয় দেবো; 


৮96০ পা এ পাশ্টিপ AD ২০ 


STIG VETTEL 0 Pod 


পারা ১৪ রুবামা কু ৩০২ www.alquranacademylondon.org 


1৩1২211০ ৩২১৭১11২৪২৩ 


৮৪ ও নেত্র 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহল 


আর আখেরাতের পুরস্কার- তা তো (এর থেকে) অনেক 9 +24 042,704 চন 2" 
বড়ো । (কতো ভালো হতো) তারা যদি (এটা) জানতো! © © ০৪০০৯ 190৫ 458185581১5 


৪২. (আখেরাতের পুরস্কার তাদের জন্যে) যারা ৮ *্িপুপ « ৬1215 প৯ 
(বিপদে) ধৈর্য ধারণ করে এবং যারা তাদের মালিকের © © ০১915 94-8) 8919১ 5291 
ওপর ভরসা করে। 


৪৩. (হে নবী,) আমি তোমার আগেও (এ) মানুষদের * পু 
মধ্য থেকেই (কিছু ব্যক্তিকে) রসূল বানিয়ে প্রেরণ ০5 
করেছি- যাদের ওপর আমি ওহী পাঠিয়েছি, যদি 2:20) 
তোমরা না জানো তাহলে কিতাবধারীদের (সে কথা) 
জিজ্ঞেস করো, 


৪৪. (এ সব নবীকে) আমি সুস্পষ্ট দলীল প্রমাণ তে 

ও কিতাব সহকারে পাঠিয়েছি, (একইভাবে আজ) এনা 14395 Zbl 
তোমার bs dL Sos যাতে করেযা * 1৮ ৮০৮০৪ ৮৯ এ 
কিছু মানুষদের জন্যে তাদের কাছে পাঠানো হয়েছে, পল 65 07০] 2৮ SS 
তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পানি আশা - ADB পুলা A তাত 
করা যায় তারা চিন্তা ভাবনা করবে। UIE 


8৫. যারা (আল্লাহ তায়ালা ও তীর রসূলের বিরুদ্ধে) 

চক্রান্ত করে, তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে uf ০৪৮ 1955 ০৪৯7 520 
আল্লাহ তায়ালা তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, * 2” পা 7০৮৫ 

কি কোনো নি তানের পর মা “না 251০2841০০৯ 


পাট পা পা DAS A ESN 


এসে আপতিত হবে না, যা তারা কখনো চিন্তাও ১০০ Gu 
করতে পারে না! 2 টার 


৪৬. কিংবা তাদের তিনি (এমন সময়) পাকড়াও * ৮174” রক ভর 
করবেন, যখন তারা (স্বাভাবিকভাবে) চলাফেরা করতে -* পতি নিউ নি 2 


থাকবে । এরা কখনোই তাকে অক্ষম করে দিতে 


৪৭. অথবা তিনি তাদের (কিছু দূর) চলার (অবকাশ) * ৫,০51? রি 
দেবেন, অতপর পাকড়াও করবেন, অবশ্যই তোমার তি 55 9৩৮৩৯ 9 


GA DBD SADDLES 


রব একান্ত স্নেহশীল, পরম দয়ালু ৷ © 5) S95) 


৪৮. এরা কি আল্লাহ তায়ালা যা কিছু সৃষ্টি করেছেন £* 7 * ৮৮৯ 4-7 
তার প্রতি লক্ষ্য করে না, তার ছায়াও তো আল্লাহর ৪৬৫০০2৭3151 


সামনে সাজদাবনত অবস্থায় (কখনো) ডান দিক 0018115৬1৬2 is Hi 
থেকে (কখনো) বা দিক থেকে ঢলে পড়ে, এরা সবাই ₹* 
তার সামনে অক্ষমতা প্রকাশ করে । © 09১০১১94010 


-০০৩ পাতি 


LAD 1 ৯০৩49 ক ০ 


৪৯. যা কিছু আছে আসমানসমূহে এবং এ যমীনে যা তি 
কিছু বিচরণশীল আছে, আছে যতো ফেরেশতাকুল, ৩১০০৯১৮০৩০১ 


তারা সবাই আল্লাহকে সাজদা করে যাচ্ছে, এদের সাপ বারে 
কেউই (আল্লাহর সামনে) অহংকার করে না । © ৪৮:০০ রহ BB os 


৫০. (উপরন্তু) তারা ভয় করে তাদের রবকে- যিনি 4741547444 4 তত + 05 
০/91-৯৭9 res ৮৪-১) ৫) 
(রয়েছেন) তাদের (অনেক) ওপরে, তাদের যা আদেশ 2৪5০2 এপ 


করা হয় তা তারা (বিনীতভাবে) পালন করে। € 9১০৪৭ Lb 


পারা ১৪ রুবামা ৩০৩ www.alquranacademylondon.org 


১৯ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 
৫১. আল্লাহ তায়ালা বলছেন, তোমরা দু'জন মাবুদ -] 

গ্রহণ করো না, মাবুদ তো শুধু একজন, সুতরাং cu 09 1533 Ae 
তোমরা আমাকেই ভয় করো। হাতির নিতে 


৫২. আকাশমন্ডলী ও যমীনে যা কিছু আছে তা সবই 24 ৮ পা 
তীর জন্যে, জীবনবিধানকে একান্ত তার অনুগত করে £75৩2১19 ১৮৮] 802 


দেয়াই কর্তব্য; তোমরা কি আল্লাহ তায়ালা ছাড়া অন্য রুনু 
উমরার 9096 41 If ৮০519 2 


৫৩. যা কিছু নেয়ামত তোমাদের কাছে আছে তা 2 5? & 

তো আল্লাহ তায়ালার কাছ থেকেই এসেছে, অতপর 

তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন হু SN 5201 222 
(তা দূর করার জন্যে) তাকেই তোমরা বিনীতভাবে গড 9১১ টি 
ডাকো, 


৫৪. অতপর তিনি যখন তা দূরীভূত করে দেন, তখন 2? (91 “222 951 | 52151 44 
তোমাদেরই এক দল লোক তাদের মালিকের সাথে ০2৫ শিরকের a 


অন্যদের শরীক বানিয়ে নেয়- © © 2৭৮82 2৮৫৩ 


৫৫. যাতে করে আমি তাদের যা (নেয়ামত) দান ৮৭০4 2০4 ৯৬1৮17৮০৫27 
করেছি তারা তা অস্বীকার করে নিতে পারে; অতপর 5393-15-5০] 05 19১০ 
(কিছুদিনের জন্যে জীবনটা) তোমরা ভোগ করে নাও, 

অচিরেই তোমরা (এর পরিণাম) জানতে পারবে । 


৫৬. আমি ওদের যা কিছু রেষেক দান করেছি তার 15 

একাংশকে ওরা এমন লোকদের জন্যে নির্ধারণ করে | 
নেয়; যারা জানেও না (রেযেকের উৎসমূল কোথায়?) “ 4৫1৯2 রঃ 18, 5 59) 
আল্লাহ তায়ালার শপথ, তোমরা (তীর সম্পর্কে) যে 

মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের 

প্রশ্ন করা হবে! 


৫৭. এ (মোশরেক) ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর 
জন্যে নির্ধারণ করে, (অথচ) তিনি এসব থেকে অনেক 
পবিত্র, ওরা নিজেদের জন্যে তাই কামনা করে যা 
তারা পছন্দ করে। 


৫৮. যখন এদের কাউকে কন্যা (জন্ম) হওয়ার সুখবর 2*. ৪527 চট হত 
দেয়া হয়, তখন (দুঃখে ব্যথায়) তার মুখ কালো হয়ে 2৯906 ৬০৮৪০ 58210 


য় ০ য় ষ্ট য় 2৮৮৮০ BA 
যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্রিষ্ট হয়, © ৭৮9৯ 91১9 


৫৯. যে বিষয়ে তাকে সুসংবাদ দেয়া হয়েছিলো তার - ৮ » রি ৮০ ৪ 

মনের কষ্টের কারণে সে (তার) জাতির লোকদের ১৪ Cs sf os 519 
কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায় (ভাবতে , লও ০০০৭ 2 

থাকে); সে কি এ (এ সন্তান)-কে অপমানের সাথে ৮৩৪ 0995& ৪০৮ 
রাখবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে? জেনে রাখো, ০878৮ 

(কন্যাদের নিয়ে) ওরা যা সিদ্ধান্ত করে তা অত্যন্ত ৪০54-2052 Vfl 


পারা ১৪ রুবামা +% ৩০৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৬০. যারা আখেরাতের ওপর ঈমান আনে না, তাদের 
জন্যে এ ধরনের নিকৃষ্ট পরিণামই (অপেক্ষা করছে), 
আর আল্লাহ তায়ালার জন্যেই নিদৃষ্ট (রয়েছে) যাবতীয় 
ভালো পরিণাম, তিনি মহাপরাক্রমশালী ও 


১৬ সূরা আন নাহল 


ADL cA না] 


5757580552818 wad 


তীয় 5451323. bY ৫৪1 aos 90 


৪৮৯41 


) ₹ 
তিনি ছেড়ে দিতেন না, কিন্তু তিনি তাদের এক 


n 5/৫০-2285০৯0121 8518 ঠা? 


UAE ০৯১১ ১৩০ এও 


বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন, অতপর যখন ॥ ০22০/০ 


(অবকাশের) সে সময় তাদের সামনে এসে হাযির 
হয়, তখন তারা (যেমন) মুহূর্তকালও বিলম্ব করতে 
পারে না, (তেমনি) তাকে তারা (একটুখানি) এগিয়েও 
আনতে পারে না। 


LENG ৮৮০৫ 


ASD টিপা নিপা পরে জপ পা Az রর 


© uj md ১৭4০1 Uys ns 


৬২. এরা আল্লাহ তায়ালার জন্যে সে বিষয়টি প্রস্তাব 
করে- তা তারা (নিজেদের জন্যেও) পছন্দ করে না, 
তাদের জিহ্বা তাদের জন্যে মিথ্যা কথা বলে যে, 
(পরকালে নাকি) তাদের জন্যেই সব কল্যাণ রয়েছে; 
(অথচ) তাদের জন্যে সেখানে থাকবে (শুধু জাহান্নামের) 
আগুন এবং অবশ্যই তারা (সেখানে) নিক্ষিপ্ত হবে। 


পপ LAD 8 পাপা WAAL Acs 
HE তো 
‘A BILE তরু পা এ 


রা /১১০৮/১৪ A শপ তাও Di Bez 


রা তরি 


৬৩. (হে নবী,) আল্লাহর শপথ, তোমার আগেও 
আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম, অতপর 
শয়তান তাদের (খারাপ) কাজসমূহ তাদের জন্যে 
শোভনীয় করে দিয়েছিলো, সে (শয়তান) আজো 
তাদের বন্ধু, তাদের (সবার) জন্যেই রয়েছে কঠোর 
আযাব । 


ds 595 rel Loe 


10158 25০27701112 29981 als 
নি চে 


dc ০৩ প্র ডি পাটি 


Sf SEE Lalo fat 


৬৪. (হে নবী,) আমি তোমার ওপর (এ) কিতাব এ 
জন্যেই নাযিল করেছি যেন তুমি তাদের সামনে সে 
বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো, যে বিষয় 
তারা মতবিরোধ করেছে, বস্তুত (এ কিতাব হচ্ছে) 
ঈমানদারদের জন্যে হেদায়াত ও আল্লাহ তায়ালার 
অনুগ্রহস্বরূপ । 


চেরা 1.5] SE ILS 


G09 a HL 51৮51 


ASD ১০ Az এ পরশ পানে 


ও ১9০৪৭ [9৯ 2০৯9 


৬৫. আল্লাহ তায়ালা আসমান থেকে পানি বর্ষণ 
করেন, অতপর (একবার) মুর্দা হয়ে যাওয়ার পর 
সে পানি দিয়ে তিনি যমীনকে জীবিত করে তোলেন; 
অবশ্যই এতে (আল্লাহর কুদরতের) বহু নিদর্শন 
রয়েছে সে জাতির জন্যে, যারা (আল্লাহর কথা) 
শোনে । 


পাক পি শট পপ /১৫ od ৩ 
“lob slo sl 2 I 4819 


পাটি AT 


ny SUS & ০1. 15052 3০৯০ 


৬৬. অবশ্যই তোমাদের জন্যে গৃহপালিত জন্তু 
জানোয়ারের মাঝে (প্রচুর) শিক্ষার বিষয় রয়েছে, 
তাদের উদরস্থিত (দুর্গন্ধময়) গোবর ও (নাপাক) 


AD জা 


রক্তের মধ্যবর্তি স্থান থেকে নিসৃত খাঁটি দুধ আমিই al) 


তোমাদের পান করাই, পানকারীদের জন্যে (এটি) 
হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু । 
পারা ১৪ রুবামা 


৮৩৩ ০৫ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহল 
৬৭. খেজুর এবং আংগুর ফলের মধ্যেও (শিক্ষণীয় I 21 পরী 
বিষয় রয়েছে), তা থেকে তোমরা নেশাকর (হারাম) ও ৮০০15 1০১৮) ৬29 
জিনিস যেমন বের করে আনছো, তেমনি (তা থেকে ule 22822 a 
হালাল এবং) উত্তম রেযেকও তোমরা লাভ করছো, BR: বিটি 

নিসন্দেহে এতে জ্ঞানবান জাতির জন্যে (আল্লাহর) 9 sls [5544১ US 
অনেক নিদর্শন আছে। 


৬৮. তোমার রব মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন, 
পাহাড়ের (গায়ে) গাছে (-র ডালে) এবং (অন্য কিছুর ৬০৯০৯ ৫1৩০)৬০ঠি 


ওপর) তোমরা যা কিছু বানাও তার ওপর নিজেদের ছু As 
থাকার ঘর নির্মাণ করো, (৮59 ১৯৯৭1 9 yes JUS ০ 


srt Ar 


৬ ৩5৯১ 


৬৯. তারপর তুমি প্রত্যেক ফল থেকে (রস আহরণ নিত 
করে তা) খেতে থাকো, অতপর তোমার মালিকের ৪৮৮ sl Ce ৬ (1৫০ 
(নির্ধারিত) পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে (সেদিকে) LADEN ওঃ এ টিলা 
এগিয়ে চলো; (এভাবে) তার পেট থেকে রং বেরঙের দি ডে (১৯৯৭৮১০১53১ ০৮ 
পানীয় (দ্রব্য) বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের পারিস পে ৯1 :49% 
ব্যবস্থা রয়েছে; (অবশ্য) এতেও নিদর্শন রয়েছে সে » ৮ ূ রে 

সম্প্রদায়ের জন্যে, যারা (আল্লাহর সৃষ্টি বৈচিত্র নিয়ে) [58] 28 এ ute ০০০ { 1 
কি | রি শা ৮ -০ডশাশাতি 


ও) ০9১৯৭ 


DA ই এপ আহ ৯ 2 তি ০৬৩ 


৭০. আল্লাহ তায়ালাই তোমাদের সৃষ্টি করেছেন, টি ৰ রর 
অতপর তিনিই তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের এরি 


কোনো কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত ১ ts | ঠা 
পৌছে যাবে, 2 নে fd nd 


যাবে যে, যেন সে কিছুই জানে না, আল্লাহ তায়ালা 8১495৮৮1244 014৫8 21595 
অবশ্যই সর্বজ্ঞ, (তিনিই) সর্বশক্তিমান । 


GA সপ গু ৯ পা পা 


৭১. আল্লাহ তায়ালা তোমাদের কাউকে কারো ওপর Az LADEN ৫০) 
রেযেকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন, যাদের শ্রেষ্ঠত্ব cB 3 bot S35 ail 


দেয়া হয়েছে তারা (আবার) তাদের অধীনস্থ দাস Agus oA 
দাসীদের নিজেদের সামহী থেকে কিছুই দিতে চায় & Le55) GSs LS CAI CS 


না, (তাদের আশংকা হচ্ছে,) এ সম্পদে তারা উভয়েই ,%/ 2% এ Sf LAL 
সমান হয়ে যাবে; তবে কি এরা আল্লাহর নেয়ামত ৮৮ ছি 


অস্বীকার করছে? ও 0933 41225 


৭২. আল্লাহ তায়ালা তোমাদের মধ্য থেকে তোমাদের 1৮15  £% ৮৮7,171 
জোড় বানিয়েছেন এবং তোমাদের এ যুগল থেকে (19) বা ৯৩2 


তিনি তোমাদের পুত্র পোত্রাদি সৃষ্টি করেছেন এবংতিনি দু কত ৮৮৮ NOD, Neo Sra AB 
তোমাদের উত্তম রেযেক দান করেছেন; তারপরও 57512 ০৯৯9 


AWA Docc 


কি এরা বাতিলের ওপর বিশ্বাস স্থাপন করবে, আর 25, 
আল্লাহর নেয়ামতকে অবিশ্বাস করবে? 9 | wil ৬৮০-৮১১)9 


টিলা পাতা ৯০০৯০ 


ও 39388 ৮৯ Yl oi) UF 


পারা ১৪ রুবামা ৩০৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭৩. এরা কি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এমন 
(মাবুদদের) গোলামী করবে, যাদের আকাশমন্ডলী ও 
যমীনের (কোথাও) থেকে রেষেক সরবরাহ করার 
কোনো ক্ষমতাই নেই। 


১৬ সূরা আন নাহল 
পাঠ টি পটি / পাপা 


4 4124 49350982552 
Ek AW SA ADa 


০৪১৬2 ৪০] uz G)) el 


তে ৮৯০০৯) পাপা TU 


৭৪. সুতরাং (হে মানুষ,) তোমরা আল্লাহ তায়ালার 
কোনো সদৃশ দাড় করিয়ো না, অবশ্যই আল্লাহ 
তায়ালা (সব কিছু) জানেন, তোমরা কিছুই জানো 
না 


ও ০১০৯৮০০৭ ১9 
LS Bf ote , 0০81 dy 55S 


ADA পার্ট ADA 


HE amr 


৭৫. আল্লাহ তায়ালা (অপরের) পা Le 
একটি দাসের উদাহরণ দিচ্ছেন, যে (নিজে থেকে) 2 
কোনো কিছুই করার ক্ষমতা রাখে না- আরেক 
(উদাহরণ এমন) ব্যক্তি, যাকে আমি আমার পক্ষ 
থেকে উত্তম রেযেক দান করেছি এবং সে তা থেকে 
গোপনে ও প্রকাশ্যে ব্যয় করছে; (তোমরা কি মনে 
করো) এরা উভয়েই সমান? সমস্ত প্রশংসা আল্লাহ 
তায়ালার জন্যে; কিন্তু এদের অধিকাংশ মানুষই 
কিছু জানে না। 


টিপ SAS বণ ০৬ পলাল 
ঢু ০15 ALU 9 8 ৩ তা 
২ + 2. 2 

সারি রি 
শা ভাতা Ao ঠা ছে DB OA DoD ADD 


১০৭ ০০৮19৩৯91১৮ 4০০ 9৬9 
ABSA পা 89০ No Yb DANS 
© ০০০৯৭ ৮১১: ০০৮4৪ Sof 


2 


cos 


৭৬. আল্লাহ তায়ালা আরো দু'জন মানুষের উদাহরণ + 
দিচ্ছেন, তাদের একজন হচ্ছে মুক- সে কোনো 
কিছুই নিজে থেকে করতে (বা বলতে) পারে না, সে 
(সব সময়) নিজের মনিবের ওপর বোঝা হয়ে থাকে, 
যেখানেই তাকে সে পাঠাক না কেন, সে ভালো 
কিছু নিয়ে আসতে পারে না; এ (অক্ষম) ব্যক্তিটি 
কি সমান হতে পারে সে ব্যক্তির, যে (নিজে মুক 
তো নয়ই বরং) সে অন্য মানুষদেরও ন্যায় কাজের 
আদেশ দিতে সক্ষম, (সর্বোপরি) যে ব্যক্তি সহজ 
সরল পথের ওপর আছে! 


০০640524281 455 
LE 
রী চিট 


৪৪৪০০ 


৭৭. আসমানসমূহ ও যমীনের যাবতীয় গায়ব (সংক্রান্ত 
জ্ঞান) একমাত্র আল্লাহর জন্যেই (নির্দিষ্ট রয়েছে), 
কেয়ামতের ব্যাপারটি তো (তার কাছে) চোখের 
পলকের চাইতে (বেশী দূরের) কিছু নয়, বরং তা 
তার চাইতেও নিকটবর্তী; আল্লাহ তায়ালা অবশ্যই 
সর্ববিষয়ের ওপর শক্তিমান | 


টি Az br 
১০09৮ ০৪১12 gl ০৪45 


সিসি EY Ll 


- Wo el 


৪১45৪ ৪৪ 0৫৫৮ এ ৩ 


৭৮. আল্লাহ তায়ালা তোমাদের মায়ের পেট থেকে 
(এমন অবস্থায়) বের করে এনেছেন যে, তোমরা 
কিছুই জানতে না, অতপর তিনি তোমাদের কান, 
চোখ ও অন্তকরণ দিয়েছেন, আশা করা যায় তোমরা 
শোকর আদায় করবে । 


০9150 859 পাতা ০০০ ৩ 
Vesela tf 
df 229, bl 


® 0952 ALT, FOV 1 UY 


৭৯. এরা কি পাখীটির দিকে তাকিয়ে দেখে না? 
আকাশের শূন্যগর্ভে সে (সহজে) বিচরণ করে চলছে, 


পারা ১৪ রুবামা 


+৯৩০৭ 


পাপা অলৰ 


2০0158০১৯81 GUO 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


আল্লাহ তায়ালা ছাড়া এমন কে আছে যিনি এদের 
(শূন্যের মাঝে) স্থির করে রাখেন, অবশ্যই এ (ব্যব ৭ রর 
স্থাপনার) মাঝে ঈমানদার সম্প্রদায়ের জন্যে অনেক শনি oy 
নিদর্শন রয়েছে। ও ০০০০৪ [55 


ib 


০-০-০ AD পা 
রা 


SUS Gute lV |e 


৮০. আল্লাহ তায়ালাই তোমাদের জন্যে তোমাদের 1₹/৮৮ * £৮৯০০৪৯এ A224 রি 2 
ঘরগুলোকে (শান্তির) নীড় বানিয়েছেন, তিনিই LS SS 9৯2 Al es 4819 


APL AWA Da ol 


তোমাদের জন্যে গৃহপালিত পশুর চামড়া দিয়ে (তীবুর ৮৯৮ 
হালকা) ঘর বানাবার ব্যবস্থা করেছেন, যেন ভ্রমণের [95 [0০১1 ১1৯ ere A ০৯ 


দিনে তোমরা তা সহজভাবে (বহন) করে নিতে £*--/ * AG ZN" চা 

পারো, আবার কোথাও অবস্থান নেয়ার সময়ও (তা [5752৯ [9৮৮ iis 
ব্যবহার করতে পারো), ওদের পশম, ওদের লোম, . রত 
ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের (532991319৬9 lif 


জন্যে তোমাদের অনেক ব্যবহার (উপযোগী) সামগ্রী চর 
বানাবার ব্যবস্থাও করে দিয়েছেন । © ৬৪৯৫1115059 Bf ০১2৯9 


৮১. আল্লাহ তায়ালা যা কিছু করেছেন তা ৮৮ 1) ০৮ Buns ০৮০ ০৬০ 
থেকে তিনি তোমাদের জন্যে রা ব্যবস্থা করে ০৯৯৪১4 ৮ Le ০২৯ 4819 
দিয়েছেন, তিনিই তোমাদের জন্যে পাহাড়ের « 5 ০০5 

মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন, তিনি (আরো) ৮৫ 0559 EEO LIE ০০৮০ 
ব্যবস্থা করেছেন তোমাদের জন্যে পরিধেয় বন্ত্রের, AA LA LL LUA 

যা তোমাদের (প্রচন্ড) তাপ থেকে রক্ষা করে, 60172921০০6 esl Te 
তিনি ব্যবস্থা করেছেন (এমন) পরিধেয়সমূহের TOME SEAR SSE 
যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে ন 42০৯0 ন SUS. vl 
বাচিয়ে রাখে; এভাবেই তিনি তোমাদের ওপর Le AEE ES 


তার নেয়ামতসমূহ পূর্ণ করে দেন, আশা করা যায় © U gd ৮০15] 
তোমরা তার অনুগত (বান্দা) হতে পারবে। a 


পা টিপা পারি 


৮২. যদি তারা (সত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়, _ ৮* ৮11 21 
তবে (তুমি জেনে রেখো, তাদের কাছে) সুস্পষ্ট করে ৪ us ভি le ০১৪ 195 ul 


(আল্লাহর কথা) পৌছে দেয়াই হচ্ছে তোমার দায়িত্ব । 


৮৩. এ লোকেরা আল্লাহ তায়ালার নেয়ামত ভালো 1-+4+০5 ৭ 5৪ 4 ০৯৯৮ 
করেই চেনে, অতপর তারা তা অস্বীকার করে, (5695-২2-৮8481 ৮5০ 055) 
(আসলে) ওদের অধিকাংশই (মানুষ)-ই হচ্ছে LAD IN পিন 
অকৃতজ্ঞ ৷ ও 958541৮১১59 


৮৪. (স্মরণ করো.) যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের রে 
মধ্য থেকে এক একজন সাক্ষী উঠিয়ে আনবো, চাও ls সি 


অতপর তাদের কোনো (কৈফিয়ত দেয়ার) অনুমতি চির 39 চি 
দেয়া হবে না- যারা কুফরী করেছে না তাদের (সেদিন NAGAR SKS 


এ) সুযোগ দেয়া হবে। © ০৯০৭ 


৮৫. যখন যালেমরা আযাব দেখতে পাবে (তখন ৬ ৮ TTB OATH 
কিন্তু কোনো কিছুতেই) তাদের ওপর থেকে সে lott wad bt 19 


আযাব লঘু করা হবে না, না তাদের কোনো অবকাশ © 09562253922 482 
দেয়া হবে। 


৮৬. মোশরেক ব্যক্তিরা তাদের যেসব শরীকদের .,১ _ * ০.৮, 
(আল্লাহর সাথে) অংশীদার বানিয়েছিলো, |9$7574551355105911910 
(সেদিন) যখন তারা দেখবে, তখন বলবে, 


পারা ১৪ রুবামা ৩০৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন 8018 


হে আমাদের রব, এরাই তো আমাদের সেসব ৮ 
শরীক লোক- যাদের আমরা তোমার বদলে ES oad 15165 Sb 7) 
ডাকতাম, অতপর সে ব্যক্তিরা উল্টো তাদের ওপরই + ৯৪৯ 
অভিযোগ নিক্ষেপ করে বলবে, না, তোমরাই হচ্ছো পা 1981 Ge 15955 ৬৪ 9০৩২ 


মি' Iza ABD Ach 


| 6 OPTS TH 


৮৭. এ (মোশরেক) ব্যক্তিরা যখন আল্লাহর কাছে --- 7 
আত্মসমর্পণ করবে, (তখন) যা কিছু তারা উদ্ভাবন 4*2 Lf, G09 এ 41 dt 15819 


করতো তা নিষ্ফল হয়ে যাবে । 


পা পাঠিত AD পট UD ASIA 


GS ০9১৪ 190 ৮০৮৪০ 


৮৮. যারা নিজেরা কুফরী করেছে এবং (অন্য 
মানুষদেরও) আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি * 41 0০৮2 wf 19829 12০০৯ 
৮7 উল ডগি 150৫ ie 51621 59 $0162553) 


AAD DR 


যা তারা করে এসেছে। @ 9৩০ s 


৮৯. (সেদিনের কথাও স্মরণ করো,) যেদিন আমি ETA 
প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্য থেকে oe 1৩০৫ শা ৫ & ৯ [979 


PLA AW 


তাদের ওপর একজন সাক্ষী উত্িত করবো এবং 1৩৪৪ SU Le Dl rs 
এদের সবার ওপর আমি তোমাকে সাক্ষীরূপে চুরি চি 

নিয়ে আসবো; আমি তোমার ওপর কিতাব নাধিল 12552401215 O55 6) 
করেছি, যা হচ্ছে সব কিছুর ব্যাখ্যা, (আল্লাহর) এআ Z-/A-/অ পঞ্জ 52৭ 


হেদায়াত ও মুসলমানদের জন্যে (তা হচ্ছে জান্নাতের) ৮১৮9 4৯৪ সি CE 
সুসংবাদস্বরূপ । 2 2) 


৯০. অবশ্যই আল্লাহ তায়ালা ন্যায়পরায়ণতা, সদাচরণ নি 
টু ’ ৯ UG ১০৭ 
ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি 9! 319 JO ০৩1 


অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমালংঘনজনিত সব 222 2 নো 
কাজ থেকে নিষেধ করেন, তিনি তোমাদের উপদেশ 7 এ নু ০৯১৪) ডি 2 


ADD পা ABN তা 


দেন (এগুলো মেনে চলার), আশা করা যায় তোমরা ৮২3 কাক 
এ থেকে শিক্ষা গ্রহণ করবে। LADD রা রা 


© UII AL 


৯১. যখন তোমরা আল্লাহর নামে কোনো অংগীকার A DA 
করো, তখন তা পূর্ণ করো এবং এ (শপথ) BSc p24 


পাকাপোক্ত করে নেয়ার পর তা ভংগ করো না, 3555৬০৪৪৩৬০ ০৮০৫1 ES বি 
কেননা (এ শপথের জন্যে) তোমরা আল্লাহকে GDR HERA head রানা 
অভিভাবক বানিয়ে নিয়েছো; অবশ্যই আল্লাহ তায়ালা LS ৮4৯০ wf le 
জানেন তোমরা কি করো। CT টন ন্াগি BARS 


৪ w pile 3 


৯২. (শপথ ভাংতে গিয়ে) তোমরা কখনো সেই 1৮42 * 42 জাগা 
নারীর মতো হয়ো না, যে অনেক পরিশ্রম করে (৯১ =" TEES 5 YS 


নিজের (জন্যে কিছু) সুতা কাটলো, কিন্তু পরে ১112 ৯:০৯ 
তা (নিজেই) টুক্‌রো টুকরো করে ছিড়ে ফেললো । এ > হি 


পারা ১৪ রুবামা +৩০১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে * "25৩23 * ৮1725 
৮৫০৯ ১০১ WAI $=; 
(নিজেদের) শপথগুলো ধোকা প্রবঞ্চনার উদ্দেশে ul 159৩ 


ব্যবহার করো, যাতে করে (তোমাদের) এক 1281, if sf ic 
us 2) (৪১ ০0925 
দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে - un 


cAzc A Di 0 ৬৩০০০ Db. 2০০০ 8০9৮৩ 


পারে; (আসলে) আল্লাহ তায়ালা এ বিষয়টি দিয়ে [ [97-৮-7 ৩৪19৮49 Wf LS jh 
তোমাদের পরীক্ষা করেন মাত্র; (তা ছাড়া) তোমরা TE: ol a CSB 


যেসব বিষয়ে মতবিরোধ করছো, কেয়ামতের দিন ®S ০9৯1৯ 4৯১৮০ CL pi 
অবশ্যই তিনি তা (সবার সামনে) প্রকাশ করে 
দেবেন। 


৯৩. আল্লাহ তায়ালা যদি চাইতেন তাহলে তিনি ₹- আপু ০% ১৮4৮ ৩ বল) তি সত 
তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন, 8০১19 i LS MEAT 
তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা ॥A- * ০/০/০2 A 

তাকে সৎপথে পরিচালিত করেন; (দুনিয়ায়) তোমরা ৩ ৫ ৬০৭9 +3 ৬ be ০০49 


he করতে সে সম্পর্কে অবশ্যই (কেয়ামতের দিন) ৯৮৯৫ ABAD UL 977৭০ এ নু 


৯৪. তোমরা তোমাদের শপথগুলোকে পরস্পরকে ৯ ঠপনিপা পাপা A ০2 5,4 
প্রবঞ্চনা করার উদ্দেশে গ্রহণ করো না, (নতুবা সত্যের ১০০ পক 16৯25 49 


ওপর মানুষের) পা একবার স্থির হওয়ার পর পুনরায় £ ০৯০ ও 
পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের 1545055 9554 ৩৯৪ [৩৪ Jy 


বাধা দেয়ার কারণে (এ দুনিয়ায়ও) তোমাদের শাস্তির : lf 0০৮০ তি চি Ls Loc 
স্বাদ গ্রহণ করতে হবে, আর (আখেরাতেও) তোমাদের কির সরা হ্যা 


জন্যে থাকবে কঠোর আযাব । ৮৯8০ olde AS 


৯৫. তোমরা আল্লাহর (নামে করা) অংগীকারকে  ত*121₹+€ ৬ 
(দুনিয়ার) সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিয়ো Henle A eS 9 


ALISA. 


না; আল্লাহর কাছে যে পুরস্কার আছে তোমাদের জন্যে * £22 
তা অনেক উত্তম, যদি তোমরা জানতে! AS 01 A ১৯৯9৯ এ 41 Gre CS 


শা ADah 


৪ ০০০০ 


৯৬. যা কিছু (সম্পদ) তোমাদের কাছে আছে তা 

(একদিন) নিশেষ হয়ে যাবে, (অপরদিকে) আল্লাহর = 

কাছে (এর) যা (বিনিময়) আছে তা (হামেশাই) * ৮” *1 - নি 
বাকী থাকবে; (সে আশায়) যারা ধৈর্য ধারণ করেছে, 25819552901 ody 9 
মি সি জি সরান € 0919015৬০৯৪ 


৯৭. পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তিই কোনো 21102 ও রি 
নেক কাজ করবে- এমতাবস্থায় যে, সে হবে একজন 93552 ৬. 


যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার ₹ চা “eS ey 22 
বুকে পবিত্র জীবন যাপন করাবো এবং আখেরাতের নি 7158 
জীবনেও আমি তাদের (দুনিয়ার জীবনের) কার্যক্রমের SASL তান 

(দু ) ১৯৮ 9 


19051 ENE PION BEEF 


অবশ্যই উত্তম বিনিময় দান করবো । 


পা APA 


€ এ 


পারা ১৪ রুবামা +৩১০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 
৯৮. তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে “1, 2০601811255 313 


+৮০ AU 
তখন বিতাড়িত শয়তান (-এর ওয়াসওয়াসা) থেকে ৬” 


আল্লাহর কাছে আশ্রয় চাও। © 3 yl ০৮০] 


৯৯. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং ।+-৮৮1 - ১০ ০ - 4 ডি 
(যাবতীয় কার্যকলাপে) তাদের মালিকের ওপর ভরসা Fl ০৪০1 GF wala dod Sf 
করে, তাদের ওপর (শয়তানের) কোনোই আধিপত্য ৮ জিত A এত তি 
নেই! EB 


১০০. তার সব আধিপত্য তো তাদের ওপর- যারা <4 দ--- ৮ * ০2 
তাকে বন্ধু (ও অভিভাবক) হিসেবে গ্রহণ করেছে, ও $ 8671 & cl 


(উপরন্তু) যারা আল্লাহর সাথে শরীক করেছে। 6 OLA sh GN 


০০৫৮ -০৫ WB cl তা শে ভা AAD 
ইল আদ অজানা AL Hl OC HHS 
(অবশ্যই) আল্লাহ তায়ালা ভালো করেই জানেন যা 17, 234" 

কিছু তিনি নাধিল করেন- তখন তারা বলে, তুমি ০5০০০121622 
তো এগুলো নিজ থেকে বানিয়ে নিচ্ছো; কিন্তু তাদের তি 
অধিকাংশ মানুষই (বিষয়টি) জানে না। © ug) | 


১০২. তুমি তাদের বলো, হা এ (কোরআন)-কে ০৯ cL 
জিবরাঈল তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবেই 34 ১) ৬ ০০381 59) Uy 08 


নাযিল করেছে, যাতে করে যারা (আল্লাহর ওপর) , 2 হিরা LB, aa 
ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির ওপর (59859 0595919 58071 ০০৪ 
প্রতিষ্ঠিত করতে পারেন, (সর্বোপরি) এটা যেন 

হয় অনুগত বান্দাদের পথনির্দেশ ও (জান্নাতের) ৪ ০০1০] 
সুসংবাদবাহী । 


১০৩. (হে নবী,) আমি ভালো করেই জানি (এরা কি ৮-০৬০-০ পাত cL ABAD ADDL DLAs Nass 
বলে), এরা বলে, এ (কোরআন) তো একজন মানুষ এন ৮৮০1 09 Fa sl AS 9819 


(এসে) এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়; (অথচ) যে 4+1| 096 (21, 
ব্যক্তিটির দিকে এরা ইংগিত করে তার ভাষা আরবী £ 1১১৯ ৩১০০ 2 


নয়, আর এ (কোরআন) হচ্ছে সুস্পষ্ট আরবী ভাষা । © ৬৭৮০১ ০০1৯9 ০৯৭ 


১০৪. (আসল কথা হচ্ছে,) যারা আল্লাহর আয়াতসমূহে 
বিশ্বাস করে না, আল্লাহ তায়ালাও তাদের সঠিক পথে * 41৪00957858 ০891 


পরিচালি রেন না, আর তাদের জন্যেই রয়েছে কৃপা ৯ নত ০৬ 2 ArT 
মি 9 i acct tal ie 


১০৫. নিজের পক্ষ থেকে কথা বানানো (কোনো পু 
নবীর কাজ নয়, দে নে ০০১১-৭ ০০ | ১৭৪ 2) 


আল্লাহর আয়াতের ওপর ঈমান আনে না, (আসলে) 47240515554 al 0S রর 
এরাই হচ্ছে মিথ্যাবাদী ৷ 
৪ ৭১] 


পা পর Ar 


১০৬. যে ব্যক্তি একবার তার ঈমান আনার পর কুফরী করে- Ul 1১৯০5427822 


পারা ১৪ রুবামা +৩১১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সুরা আন নাহ্‌ল 


যাকে (কুফরী বাক্য উচ্চারণ করতে) বাধ্য করা হয়, শি রানা হা 

অথচ তার অন্তর ঈমানের ওপরই সন্তুষ্ট থাকে তার JUV ck EES oY 
ব্যাপার আলাদা, কিন্তু যে (তার) অন্তরকে কুফরীর * ॥/০ = Loc AD 

জন্যে উন্মুক্ত করে দিয়েছে তাদের ওপর আল্লাহর এও 0১০১০৩655০০ 
পক্ষ থেকে গযব রয়েছে এবং তাদের জন্যেই রয়েছে 5॥ ০ টি FEE ৮০ শু ৮৮ 
মৰ্মন্তুদ শাস্তি । © abe ১162৮219541 02 ০৮৩৫ 


১০৭. এটা এ জন্যে যে, তারা দুনিয়ার জীবনকে লে ররর 
আখেরাতের ওপর প্রাধান্য দিয়েছে, আল্লাহ তায়ালা 3161127৯03১ 


কখনো কাফের সম্প্রদায়কে হেদায়াত দান করেন fl 5১৯৫ 2 ০9,855৬1 


না। 
৪ xl 


১০৮. এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, কানে «৯72 ৮2১ তপর্টি ৮ 


ও চেখের ওপর আল্লাহ তায়ালা সিল এঁটে দিয়েছেন, 2 ১8441255391 59 


(আসলে) এরাই হচ্ছে সেসব লোক যারা (আল্লাহর » 1, ৮০ 
আযাব সম্পর্কে) সম্পূর্ণ বেখবর ৷ ও 99 ০৮৯) er) 


০৯. অবশ্যই ওরা আখেরাতে (ভীষণ) ক্ষতিগ্রস্ত _ ০৯ 122," 
রা যই ও ত (ভাষণ) ক্ষ! ৪0১21428781 821 


১১০. (অপরদিকে) যারা (ঈমানের পথে) নির্যাতিত ঠা 1১512 15) 01 4 
হওয়ার পর হিজরত করে, অতপর (আল্লাহর পথে) ৮ টি 22 ০:১০ এ রে হি 
জেহাদ করে এবং (বিপদে) ধৈর্য ধারণ করে (হে 35 91,135221942৯০41932 
নবী), অবশ্যই তোমার রব এরপর তাদের প্রতি ie 22 tn ডে 


ক্ষমাশীল ও পরম দয়ালু (হবেন)। ৪ ৮১৯১১9৪৯৬ ৩৯০৩০ | 


১১১. (স্বরণ করো,) যেদিন প্রত্যেকটি ব্যক্তিই * NZ 2A - 
আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে (এগিয়ে) ৬৮০ ০৪৭১6০85৭৩9 
আসবে, (সেদিন) প্রত্যেক ব্যক্তিকেই (কানাকড়ি * + - ০০ 

হিসাব করে) তার কৃতকর্মের প্রতিফল আদায় করে ০০09217-850০85455587 
দেয়া হবে এবং তাদের (কারো) ওপর কোনো রকম ৯775 সরান 
অবিচার করা হবে না। 9 ০১95৭ ১৮১9 


১১২. আল্লাহ তায়ালা এমন একটি জনপদের উদাহরণ দু 50217053 জিত 

নার ডি ১ টান 

নিরাপদ ও নিশ্চিন্ত, (সেখানে) সর্বদিক থেকেই (12 +1327108%) 28 দত he 

তাদের কাছে প্রচুর পরিমাণ রেযেক আসতো, অতপর ৩৬-০৪1০৯ ত 

তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করলো, তারা 551356 dl ৮20 4,525 ৩৮2 

আল্লাহর সাথে যে আচরণ করতো তার শাস্তি হিসেবে 

আল্লাহ তায়ালা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক 19012 53581985%1 LIU 

পরিয়ে শাস্তি দিলেন। 77 নাক 
৪) ০) 9৯:০৪ 


১১৩, অবশ্যই তাদের কাছে তাদেরই মধ্য থেকে 2৯০ ছু ৮ পৃ A 2AW BAD ADS ৯7 ৯ পপ 
একজন রসূল এসেছিলো, অতপর তারা তাকে অস্বীকার 80S res ০9০১৯৪ ০৫5 


পারা ১৪ রুবামা +৩১২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


করলো, (পরিশেষে আল্লাহর) আযাব তাদের পাকড়াও EE EE TAA LNG 
করলো এমন অবস্থায় যখন তারা ছিলো যালেম! ০৮৮ 9 old dsl 


APL 


১১৪. আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যা কিছু হালাল - চা 2 2 বণ অ 
পবিত্র রেযেক দিয়েছেন তোমরা তা খাও, তোমরা Lh 312 | ৮5১) Le 1915 
আল্লাহ তায়ালার নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শা ডু Of af ALE: 5 215 

যদি তোমরা একান্তভাবে তারই গোলামী করো । ০ ৮১৪ ls ০৮5 95৪ 9 


AA তি শটি/ি পা 


৪ ০9১ 


১১৫. তিনি তো তোমাদের ওপর (শুধু) মৃত (জন্তু), - 44 ৪ 1।4 4৫*৮1) 2 দি ৪1 
রক্ত এবং শুয়োরের গোশতই হারাম করেছেন, (আরো Bl Et পশু ডি 


হারাম করেছেন) এমন জানোয়ার যার ওপর (যবাই -+ - EX 
করার সময়) আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নাম 5594 ১:81 Sf C5 Ay 


নেয়া হয়েছে, কিন্তু যদি কাউকে (এর কোনো একটার ₹* £? ৬ ৮৮৯ ৪০৪ 

জন্যে) বাধ্য করা হয়- সে যদি বিদ্রোহী কিংবা 3588 01 ০১598558০৪৪ 
সীমালংঘনকারী না হয়, তাহলে (সে যেন জেনে sA এ 
রাখে), আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু। ৪০৮৮০ 


১১৬. তোমাদের জিহ্বা (আল্লাহ তায়ালার ওপর) ” ৮ £7 ৮2 
মিথ্যা আরোপ করে বলে- কখনো একথা বলো না Af ০৮০৪1] 15198 ১9 


যে, এটা হালাল ও এটা হারাম (জেনে রেখো), 
অবশ্যই যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, 250191১৭০1৬ ml 


তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। 1৮ 


ADL AD 


$ 09544 Y LIS & 


১১৭. (এটা ছিলো পার্থিব জীবনের) সামান্য কিছু < *পা প্রভাতি হতে 
সামগ্ৰী (মাত্র, পরকালে) তাদের জন্যে রয়েছে কঠোর ৪] ০০1৫ lo ৮০৪ € 
আযাব । 


১১৮. (হে নবী,) ইহুদীদের ওপর আমি সেসব কিছু 

হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে 

বর্ণনা করেছি, (এগুলো হারাম করে) আমি তাদের 1৮ 8218 পাশা 

ওপর কোনো অবিচার করিনি, বরং (আমার আদেশ ০০4০০৯৮61595 0 ০০ Se 


না মেনে) তারা নিজেরাই নিজেদের ওপর অবিচার AD er! নিও ও 
করেছে। € ০১৪৪৭ ৪০৯1 [০ 


১১৯. অতপর তোমার রব (তাদের ওপর দয়া নি 7 তা পাজি শে অ 2 
করেছেন) যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ sgl 97০ ৬০৪ ০০) ul 
করলো, অতপর (অন্যায় বুঝতে পেরে) তাওবা এএং ৯৮15 পু 43] 

করলো এবং (সে অনুযায়ী) নিজেদের সংশোধনও নি 15 এ Less 


করে নিলো (হে নবী,) তোমার রব অবশ্যই এরপর *+%2412 55 SE 2704" 
তাদের জন্যে ক্ষমাশীল, পরম দয়ালু । AG ১৭০০ 2৬1, Lf 


£€ SA 


© aD) 


১২০. নিশ্চয়ই ইবরাহীম ছিলো একটি উন্মত (-এর 
সমমর্যাদাবান ব্যক্তি, সে ছিলো) আল্লাহর একান্ত - 


পারা ১৪ রুবামা +৩১৩ www.alquranacademylondon.org 


dU Lf ০৮০৮৯১% ut 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৬ সূরা আন নাহল 


অনুগত ও একনিষ্ঠ (বান্দা), সে কখনো মোশরেকদের ৮৯ শর” 
অন্তৰ্ভুক্ত ছিলো না, © Syd oe Lode bl 


১২১. সে (ছিলো) আল্লাহ তায়ালার নেয়ামতের 12 1/১2 1৫৯8. 245 
প্রতি কৃতজ্ঞ, তিনি তাকে (নবুওতের জন্যে) বাছাই dls taf 4) SL: 


করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত ৯৫৯৪ ৮ 
করেছেন। © ৯৪০০০ ৮1১০ 


১২২. আমি তাকে দুনিয়াতেও (প্রচুর) কল্যাণ দান মার 
করেছি, আর পরকালেও সে নিসন্দেহে নেক মানুষদের 2319-82-55] 29 


নি সি 6 ০৮54০] 2855৮ 


১২৩. অতপর (হে নবী,) আমি তোমার ওপর ওহী _॥ 1) এ SN ARG Dp 
পাঠালাম, তুমি একনিষ্ঠভাবে ইবরাহীমের মিল্লাত Ee 85512 এপ LP 
অনুসরণ করো; আর সে কখনো মোশরেকদের Ao 

দলভুক্ত ছিলো না। উ G4 yl ০০0529০8০ 


১২৪. শনিবার (পালন করা) তো কেবল তাদের 2 +A ১০: ০ 

জন্যেই (বাধ্যতামূলক) করা হয়েছিলো, যারা এ 15051 58011 ঞ ০৮ ০৯০০ 
(বিষয়টি) নিয়ে (অযথা) মতবিরোধ করেছে; অবশ্যই £*৮ * ০৮৯৮০ 2 

তোমার রব কেয়ামতের দিন তাদের মাঝে সে সব ess A= 9 uly as 


বিষয়ে মীমাংসা করে দেবেন, যেসব বিষয়ে সেখানে LAS AS A 
তারা মতবিরোধ করতো । © ULES 4015002 দে হক 


১২৫. (হে নবী,) তুমি তোমার মালিকের পথে ০৪ 
(মানুষদের) প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো, Led ০) J -৫ 18 


(তর্কের সময়) তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক ” Lu Ls রর 265 

করো যা উৎকৃষ্ট: তোমার রব (এটা) ভালো করেই ০ ee পাও টা 29 
জানেন, কে তার পথ থেকে বিপথগামী হয়ে গেছে, 2 7245) ule ৰ] 
NE Le a = 
তার সম্পর্কেও সবিশেষ অবহিত আছেন। গু ও 58০০৮196০5১9 alse 


0৮ Ac ০৪ প্াটিনাপাশটি পা 


Bihar 


১২৬. যদি তোমাদের কখনো কারো ওপর কঠোরতা * ৯২৯1৮ 

আরোপ করতেই হয় তাহলে ঠিক ততোট্ুকু কঠোরতাই ০০৮৪৪০০08০9 152053০০০95 919 
অবলম্বন করো যতোটুকু তোমাদের সাথে করা uw 

হয়েছে; অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে ৪ ৩৫১১০] 30 চা 
ধৈর্যশীলদের জন্যে তাই হচ্ছে উত্তম । 


১২৭. (হে নবী,) তুমি ধৈর্য ধারণ করো, তোমার *7 * দু” পি রঃ 22127 82 
নারদ আল্লাহ তায়ালার জাহাযা ছাড়া অর হবে ৯১৯৭3921812 829 25শ5 


না, এদের (আচরণের) ওপর তুমি দুঃখ করো না এবং 9 0১:৫৮ ৪ এঃ 
এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনোক্ষুণন গ ৩9১০ 20৮5 MEDEA 


হয়ো না। 


১২৮. অবশ্যই আল্লাহ তায়ালা তাদের সাথে *« -* 5 "হু ০০৮৪ 
48 
রয়েছেন, যারা তাকওয়া অবলম্বন করে এবং তারা -** walls টা ad রঃ 1৩1 


সৎকর্মশীল। $ ০5০ নত 


পারা ১৪ রুবামা ৩১৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


১. মহিমান্বিত (আল্লাহ তায়ালা), যিনি তার ** প্রণব যে AS 
(এক) বান্দাকে রাতের বেলায় মাসজিদে হারাম ৬5 ৬০১০3০০১০৩1 = 
থেকে মাসজিদে আকসায় নিয়ে গেলেন,যার 23 
কির 
রেখেছিলাম, (উদ্দেশ্য ছিলো) আমি যেন তাকে Shell oe HII 55 Ss Cs Ol 
আমার (দৃশ্য অদৃশ্য) কিছু নির্দশন দেখাতে পারি; cA DA DB 
অবশ্যই তিনি সর্বশ্রোতা ও সর্বস্টা। lls 


২. আমি মুসাকে কিতাব দিয়েছি, আমি এ (কিতাব)-কে 023 21717" 4) LATHE 
বনী ইসরাঈলের হেদায়াতের উপকরণ বানিয়েছি, ০2 4৯৯১ ০ ০ I 
(আমি তাদের আদেশ দিয়েছি), আমাকে ছাড়া অন্য sre [5043 Vial 
কাউকে তোমরা (নিজেদের) কর্মবিধায়করূপে গ্রহণ ” , GR a, AN 
করোনা। ৩১৪9 0559১ 


৩. (তোমরা হচ্ছো সেসব লোকের) বংশধর, যাদের |%*2 012৭ EEL 3 
আমি নূহের সাথে (নৌকায়) আরোহণ করিয়েছিলাম, (১৯411. ৪৮6 ডি 


অবশ্যই সে ছিলো (আমার) কৃতজ্ঞ বান্দা। 91)9-% 


৪. আমি বনী ইসরাঈলদের প্রতি (তাদের) কিতাবের Tn পুরু 
মধ্যে (এ কথার) ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই NG dlr 3 UES, 


তোমরা দু'বার (আমার) যমীনে বিপর্যয় সৃষ্টি করবে ৪1212 
এবং (মানুষের ওপর তখন) তোমরা বড়ো বেশী টি ৬৪১৭ ডি 


ই 


৫. অতপর এ দু'য়ের প্রথমটির নির্ধারিত সময় যখন * ০০17178০৫1০ 1৭7 এত ৫ 
এসে হাযির হলো, তখন আমি তোমাদের ভর ক ক ০০9%৯195 


আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম, যারা ছিলো হন 
বীরত্বের অধিকারী, অতপর তারা (তোমাদের) ঘরে PEE ৩4১৪ টা usf ES 1১৮০ 
ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেলো; [5৭৮2 (2290 

আর (এভাবেই) আমার (শাস্তির) প্রতিশ্রুতি কার্যকর OY ues শর 1911 015 
হয়ে থাকে। 


৬. অতপর আমি তাদের ওপর (বিজয় দিয়ে) ABDIAcAzz A উর ৮০০৯ 28 
দ্বিতীয় বার তোমাদের (সুদিন) ফিরিয়ে দিলাম এবং 50০9০৫৮০891 (52) ৯ 
ধন সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে তোমাদের আমি ZA তা cocAs ADA cA 

সাহায্য করলাম, (সর্বোপরি জনপদে) আমি তোমাদের 9156 RAL Gm 3 U1 
সংখ্যাগরিষ্ঠ করলাম । 


৭. যদি তোমর কোনো ভালো কাজ করে থাকো তা » 5 ০৪৮০৪৮৯০৪০৪ ০৮০৪ 
করেছো তোমাদের নিজেদের জন্যে । তোমাদের কেউ 0 ut 
যদি কোনো মন্দ কাজ করে থাকো, তার দায়িতুও হিলারি 
একান্তভাবে তার নিজের ওপর; অতপর যখন দ্বিতীয় 059 ছি 135, য় ০19 
প্রতিশ্রুতির সময় হাযির হলো (তখন আমি আরেক দলকে টিটি তো 


তোমাদের মোকাবেলার জন্যে পাঠিয়েছিলাম), যেন "৫2 | 8. 
তারা তোমাদের মুখমন্ডল কালিমাচ্ছন্ন করে দিতে পারে, 21 পে ১3 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৯৩১৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ i RA 


শি শট / পা ও্পা 


যেমন করে প্রথমবার এ (আক্রমণকারী) ব্যক্তিরা 12: [ টি, | 
মাসজিদে (আকসায়) প্রবেশ করছে (আবারও) যেনো এগ 29155 ১৫ স্পা 12 ১০ 


তারা মাসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে 2 অ 
জিনিসের ওপর তারা অধিকার জমাতে পারে তা ধ্বংস 919৯ 19০ 195519 5 


করে দিতে পারে। 


৮. সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তায়ালা তোমাদের ABAD A তত AD AZ ABEL 

ওপর অনুগ্রহ করবেন, আর তোমরা যদি (বিদ্রোহের ৪০০ ০195 ৮০৯১৭ 0৮৫ ৮৮2 
দিকে) ফিরে যাও তাহলে আমিও (আমার শাস্তির) _)প* ৮ ₹% ১71 ০৮৮ (৫৮৫৮ 
পুনরাবৃত্তি ঘটাবো, আর আমি তো কাফেরদের জন্যে 919০2 58841 ০৯ El) bye 
জাহান্নামকে (তাদের) কারাগারে পরিণত করেই 

রেখেছি। 


৯. অবশ্যই এ কোরআন এমন এক পথের নির্দেশনা 
দেয় যা মযবুত এবং যেসব ঈমানদার মানুষ নেক (০ (৮) 6১52 015811135৩1 


আমল করে, এ (কিতাব) তাদের (এ) সুসংবাদ দেয় ৃঁ 
যে, তাদের জন্যে (আল্লাহর কাছে) এক মহাপুরস্কার ৭1৯ ০৪] ০০১9 5 


[8 ৫1১৫1১৯1৪14] 


১০. (অপরদিকে) যারা পরকালে বিশ্বাস করে না, ১৮ , 5 2 
আমি তাদের জন্যে (জাহান্নামের) কঠিন আযাব প্রস্তুত ৪৮০১0 OS HY ০৬7 এঠি 


করে রেখেছি। OU Ube ol Gos 


১১. মানুষ (যেভাবে নিজের জন্যে না বুঝে) অকল্যাণ ow FED 
কামনা করে, (তেমনি সে) তার (নিজের) জন্যে (বুঝে ‘yl ৪5১ 30 911 £০৭9 
সুঝে) কিছু কল্যাণও কামনা করে, (আসলে) মানুষ দত ০৩০12 


Li} 1255 
(কাংখিত বস্তুর জন্যে এমনিই) তাড়াহুড়ো করে। ৪ ১৪৯০ ০) yt ) 


দিনা তি তে জা রে 26257519714 
লোক তে ভোর ০3082195481 
ক ০১255274259 ৩5325 
দিই আম নিট, ৪১৯০৯5০4৯৩৫ ৩০* ০০ 


১৩. প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় , ,৯ ডু 
ঝুলিয়ে রেখেছি; কেয়ামতের দিন তার জন্যে (তার 55052 0 
আমলনামার) একটি গ্রন্থ আমি বের করে দেবো, সে £ ৪11৮৫ রি 6517 

তা (তোর সামনে) খোলা অবস্থায় (দেখতে পাবে)। | Ls Ls 6১৯০9 


FADLANS 


Sh 


Az A 


১৪. (তাকে বলা হবে) পড়ো, (এ হচ্ছে) তোমার 671 9... নর রী 
আমলনামা; আজ নিজের হিসাবের জন্যে তুমি নিজেই Ea 5 2) 
যথেষ্ট; 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩১৬ www.alquranacademylondon.org 


tk Ib 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 
১৫. যে ব্যক্তি হেদায়াতের পথে চলবে, সে তো চলবে এ] হিল 
নিজের (ভালোর) জন্যে যে ব্যক্তি গোমরাহ হবে * (5১৪০৪ Lt Gul 95 


তার গোমরাহীর দায়িত্ব থাকবে একান্তই তার ওপর; * পদ +প 
(কেয়ামতের দিন) একজন আরেকজনের (গুনাহের) ১১ এ “eae 032 wl Ue 9 
ভার বইবে না; আমি কখনোই (কোনো জাতিকে) 7 *, 4043009, ' 87450 

আযাব দেই না.যতোক্ষণ না আমি (সেখানে আযাব ০৯2০৭ ৯:79 ০১৯ 1১১55১১ 


থেকে সতর্ককারী) কোনো রসূল না পাঠাই । OV Eee 0 


১৬. আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে L০2০ 

চাই তখন তার বিত্তশালী লোকদের (ভালো কাজের) (6525555 এ1201053015 15 
আদেশ করি, কিন্তু (ভালো কাজের বদলে) সেখানে ,৮* ৮ ৮৫০৮৪) ৯29৮ দি cA ৮৯৪ 
তারা গুনাহের কাজ করতে শুরু করে, অতপর Leake 3৯১ Lead | jit (৯১১০০ 
সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়, ZA তু ওত উপ ৯9 
পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। ৪1১০5০১১০৩৪ J 


১৭. নূহের পর (এই একই কারণে) কতো AA টাকা 
মন্দা তা আমি ধ্বংস করে দিয়েছি; (হে নবী,) Cy Onur cs Gs 
তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ওতা Cl Fr 

পর্যবেক্ষণ করার জন্যে (একাই) যথেষ্ট । © lr ys 3 5S ০5১969 এ 3১2 


১৮. কোনো ব্যক্তি দ্রুত (দুনিয়ার সুখ সম্ভোগ) পেতে 15"; 10152 11 2A 2" 
চাইলে আমি তাকে এখানে তার জন্যে যতেটুকু 1৬১44 so ৩২ ৩৭১8 ০৬ ০ 
দিতে চাই তা সত্তর দিয়ে দেই, (কিন্তু) তার জন্যে ৮৫৫ নিক 1122 মহ রা রি 
অতপর জাহান্নামই নির্ধারণ করে রাখি, যেখানে সে YE 33 ৬] 
নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ 917৩7 1০905 15, চর 
করবে। ্ 


পল & পাপা 


১৯. (অপরদিকে) যারা আখেরাত (ও তার সাফল্য) (2৮৯11 558১ ay SH 
কামনা করে এবং তা পাওয়ার জন্যে আল্লাহর ওপর eo He গু চর 


ঈমান রেখে চেষ্টা সাধনা করে, (মূলত) তারাই হচ্ছে ৮22:012141955582522 
এমন লোক যাদের প্রচেষ্টা (আল্লাহর দরবারে) স্বীকৃত পির 


হয়। 991) 9০ 


২০. (হে নবী,) আমি এদের এবং ওদের সবাইকেই ত্র ও বৃ হী শা এ এজ 
তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং * 3) £ 2০ ০৮০ €%929 5492 0 


তোমার মালিকের দান (কারো জন্যেই) বন্ধ নয়। ৪০৮ ৮০০০ পি 5 
€ ) © = Sy) 9155 UU LS 


২১. (হে নবী,) তুমি দেখো, কিভাবে আমি (পার্থিব, ৬ Ac PET পপ LAG PAL 
সম্পদে) তাদের একজনকে আরেকজনের ওপর শ্রেষ্ঠত্‌ XZ ? রা 


দান করি; অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত বং 
® ১১০৪ fs এ EE ¥ ১ 
অনেক বড়ো, তার ফযীলতও বহুলাংশে বেশী । T= ০১ x৯১ 


২২. (হে মানুষ,) আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে 7222%751 
মাবুদ বানিয়ো না, নতুবা (পরকালে) তোমরা নিন্দিত ৩০ রান SY 


ZALAD ELEN 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩১৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


২৩. তোমার রব আদেশ করছেন, তোমরা তাকে বাদ শী 

দিয়ে অন্য কারো এবাদাত করো না এবং তোমরা 

(তোমাদের) পিতামাতার সাথে সদ্যবহার করো; 

তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় 

বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের (সাথে) ‘উহ’ 

শব্দটিও বলো না এবং কখনো তাদের ধমক দিয়ো না, 5, LL ০৩, ০২৭, 
তাদের সাথে সম্মানজনক জদ্রজনোচিত কথা বলো । চি 9১ 


২৪. অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয়াবনত থেকো, +০০০4 
তুমি বলো, হে (আমার) রব, ওদের ওপর (ঠিক LA Ge JOELL 021 


সেভাবেই) তুমি দয়া করো, যেমনি করে শৈশবে ওরা ZA A 1৮০০ LIAN, এ hos 
আমাকে (দয়া করে) লালন পালন করেছে। ও1৯০ i I Leet 53999 


২৫. তোমাদের রব তোমাদের অন্তরসমূহের ভেতরে ZAZA 2B 
যা আছে তা ভালো করেই জানেন; তোমরা (সত্যিই) ৩1. EAE ETE ৮ পপি OARS 


যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে (আল্লাহ তায়ালা ” 193 01200 ০451 
তা মাফ করে দেবেন, কেননা), যারা তাওবা করে 3 রিনি রা 
তিনি তাদের (গুনাহ) মাফ করে দেন। © 


২৬. আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে প পদ” 
দেবে, অভাবগ্রস্ত এবং মোসাফেরদেরও (তাদের ০৮৪19 EL ৫১81115 ls 


হক আদায় করতে ভুলবে না), কখনো অপব্যয় ZA ১০১৮৯১৮১০০০ পাশ 


করো না। | $1585-59328 V3 drs ০913 


২৭. অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের 154140014217 75 4-৯ 
ভাই; আর শয়তান হচ্ছে তার মালিকের বড়োই ১৬৮৯৪| of SSH PN apd ০1 
অকৃতজ্ঞ ! LAL Ws AAD পা পা 

91) 499] ০৮৮4 9৬9 


২৮. যদি তোমাকে কখনো এদের বিমুখ করতে * এ? পু ২০০৯০ ৪4 ৯2 
হয় (এই কারণে যে, দেয়ার মতো সম্পদ তোমার 

কাছে নেই) তবে তুমি তোমার মালিকের কাছ থেকে ZADLAD ZA 0759৮ পা 8০9 টিপা তা 
অনুগ্রহ কামনা করছো, যা পাওয়ার তুমি আশাও fy Y 5 ৮21 086 55555 SL) 
রাখো- তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা 

বলো। 


২৯. কখনো নিজের (ব্যয়ের) হাতকে নিজের গর্দানের 5 lu 52187755122 

সাথে বেঁধে রেখো না (যাতে কার্পণ্য প্রকাশ পায়), টা এ ৬৪ রাঃ 49 
আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় (বেশী লি SEY 0৫৮55 5১9 
খরচ করার কারণে) তুমি নিন্দিত নিস্ব হয়ে যাবে । 


৯০০৪ 


৩০. তোমার রব যার জন্যে চান তার রেষেক বাড়িয়ে ০৮ ৪ * ৮ 1 48 আল ও 
দেন, আবার (যাকে চান তাকে) কম করে দেন, sia OE TE S02] ON 7) wl 
অবশ্যই তিনি তার বান্দাদের (প্রয়োজন সম্পর্কে) হ ৮৯ ০৫% 

ভালোভাবেই জানেন এবং (তাদের অবস্থাও) তিনি oly 1১55 83 5355 0৫281995 র 
দেখেন। 

পারা ১৫ সোবহা-নাল্লাধী + ৩১৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


৩১. তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্রের 240703৭4255 
ভয়ে হত্যা করো না; আমি (যেমন) তাদের রেযেক 3371 Lhe SYN gi 5 


9,৮৯১ -9-972 চিতা DA 


দান করি, তোমাদেরও কেবল আমিই রেষেক দান “পৃ ও ্ 
করি; (রেযেকের ভয়ে) তাদের হত্যা করা অবশ্যই id aio il চি 


একটি মারাত্মক গুনাহ । 


৩২. তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেয়ো না, , দু 
নিসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট 
পথ। 


৩৩. কোনো জীবনকে তোমরা হত্যা করো না, (৪০৬ 25 - 
যা আল্লাহ তায়ালা হারাম করেছেন, তবে (আইন VES Cat Gnd ste 2859 


ও) বিধিসম্মতভাবে (হত্যার বিচারে) হত্যার কথা 1777৮ এব (1784 4.2 পর 

আলাদা; যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় bls 0% 9570 ০৮০9৮ GL 
আমি তার উত্তরাধিকারীকে (এ) অধিকার দিয়েছি যে, A পু 2৩ 
(সে রক্তের বিনিময় দাবী করতে পারে), তবে সে * 928] 8০১১5351459 
যেন হত্যার (প্রতিশোধ নেয়ার) ব্যাপারে বাড়াবাড়ি 222 
না করে; কেননা (হত্যার মামলায়) মযলুম ব্যক্তিকেই ৩91.) ০০4০ এ) 
সাহায্য করা হবে। 


৩৪. তোমরা এতীমদের মাল সম্পদের কাছেও যেয়ো * দা 3, *.৮1 1712৭ ত০ 
না, তবে এমন কোনো পন্থা বাদে যা উত্তম- যতোক্ষণ (72222 


পর্যন্ত সে (এতীম) তার বয়োপ্রাপ্তির পর্যায়ে উপনীত |”? ০521 2 27 27107" 

হয় এবং তোমরা (এদের দেয়া) প্রতিশ্রুতি মেনে 15512 ১৩৬৮ ০৩ 1৬ 
চলো, কেননা (কেয়ামতের দিন) প্রতিশ্রুতির ব্যাপারে oY’ 2০ SU Gxt fe sells 
জিজ্ঞাসাবাদ করা হবে। 5 টি 


৩৫. পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরিই 1 450” 2 
করবে, আর (ওযন করার জিনিস হলে) দীড়িপাল্লা i 9০151947018 19599 


সোজা করে ধরবে; (লেনদেনের ব্যাপারে) এটা হচ্ছে - 113 ৮ | (১5215 
উত্তম পন্থা এবং পরিণামে (-র দিক থেকে) নি পা ৪৫0 
হচ্ছে উৎকৃষ্ট । Sk Ee 


৩৬. যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, (অযথা) ৪ Ae lo চি চি ইহ তত 
তার পেছনে পড়ো না; কেননা (কেয়ামতের দিন) ol: A ১9 


কান, চোখ ও অন্তর, এ সব কয়টির (ব্যবহার) এ] stat ১০১) x 
সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রঃ 09 < 


£ ৯72 ১ পা DAz পা শার্ট 


৩৭. (আল্লাহর) যমীনে তোমরা দন্তভরে চলো না, 4 ১ এ" 
কেননা (যতোই অহংকার করো না কেন), তুমি 9১ ১৯১৩ 41০ ৮৩১ ৬এ%৪ 


কখনো এ যমীন বিদীর্ণ করে (এর নীচে যেতে) পারবে ZA 
না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে ৪  Jls 417০9 ০ 
পারবে না। 


EA 5 apc Ad রা 


৩৮. (হে নবী,) এগুলো সবই (খারাপ কাজ,) এর মন্দ ++? 2147 
দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত । ১9১০ 59) 0545০ ০৫ এ ও 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


৩৯. তোমার রব ওহীর মাধ্যমে তোমাকে যে প্রজ্ঞা ১৮99) ৮. পাত 2৮7) নতি ০))1 

দান করেছেন এ (সব) হচ্ছে তারই অন্তর্ভুক্ত হি hE SEAR 

আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, ১০০০৩] (পা 

অন্যথায় তুমি নিন্দিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে ও 81655160141 ELS YS 

নিক্ষিপ্ত হবে। ZAD AD তি টি 
1১9৯০ ০97 res 


৪০. (এটা কেমন কথা,) তোমাদের রব কি € 2 ৫ ও চা 
তোমাদের জন্যে পুত্র সন্তান নির্ধারিত করেছেন, ০৯19 ০৯৮ নি 
আর ফেরেশতাদের নিজের কন্যা হিসেবে গ্রহণ করে NEE + 8402-7" £8 এ 2 

০) f 
নিয়েছেন; তোমরা সত্যিই (আল্লাহ তায়ালা সম্পর্কে) T° 5 FAS 1 251০] 
বড়ো জঘন্য কথা বলে বেড়াচ্ছো! 


পাঠ ডে পা Acs 


৪১. আমি এ কোরআনে (কথাগুলোকে) সবিস্তার (22 ৭ দি 
বর্ণনা করেছি, যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা হি 


গ্রহণ করতে পারে; কিন্তু এ (বিষয়)-টি (মনে হয়) Sh 957 ১1 ৬১১৭ ১7105 
তাদের (ঈমানের প্রতি) বিদ্বেষ ছাড়া আর কিছুই হি নু 
বাড়ালো না। 


৪২. (হে নবী,) তুমি বলো, যদি আল্লাহর সাথে আরো হু, ৮ ॥4*4- 175 ৪৮ 
মাবুদ থাকতো যেভাবে এ (মোশরেক) লোকেরা বলে, 100296৫8812) 


তাহলে অবশ্যই তারা (এতোদিনে) আরশের মালিকের খু" এ ৰ 
কাছে পৌছার একটা পথ বের করে নিতো । র 2৪০2] 55115 


8৩. (মূলত) এরা তার সম্পর্কে যা (অবান্তর ০82০ ABAD UB 1০৩ cz 1৮০০ 
কথাবার্তা) বলে, তিনি তার চাইতে অনেক পবিত্র, 91012 ONE hl SS 
অনেক মহিমান্বিত । 


88. সাত আসমান, যমীন এবং এ (দু'য়ের) মাঝখানে +,*017 £* EE 
যা কিছু আছে তা সবই তীর পবিত্রতা ও মহিমা DY El Syl ০১ 


ঘোষণা করছে; (সৃষ্টিলোকে) কোনো একটি জিনিসও ৫344 ২1:০৫ ৬3415 + ০৪৪52 
এমন নেই যা তীর নামে তাসবীহ পাঠ করে না; কিন্তু ADA Beier ot ডর 


তাদের তাসবীহ তোমরা অনুধাবন করতে পারো না; ১০৯ ০০] bY ০৫19৮০০০৪ 
অবশ্যই তিনি একান্ত সহনশীল, ক্ষমাপরায়ণ । 


ক্র ৯০০ GA পা cc াডে 


915515420৫2 


৪৫. (হে নবী,) যখন তুমি কোরআন পাঠ করো তখন ০+212012122 018 05191 
(0) শট 
তোমার ও যারা পরকালের ওপর বিশ্বাস করে না যা 2 


তাদের মাঝে আমি একটি পর্দা এটে দেই। 6 0 SAL GLE Cid 


PL [তা পাটিপাশা ছে 


৪৬. আমি তাদের অন্তরের ওপর (এক ধরনের) ++ দূর্ঘ 
আবরণ দিযে রেখেছি, ওদের কানে (এনে) দিয়েছি 2 $9 এ 4০995 ০৯ ko 


বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না 51977 রি 
পারে, (তাই তুমি দেখবে); যখন তুমি কোরআনে ৭১০১০ 1915 2-299 


তোমার একক মালিককে স্মরণ করতে থাকো, তখন ৮৮042 cL 19195 ৪৬৯9 91581 & 
তারা ঘৃণীভরে (তোমার কাছ থেকে) সরে পড়ে | 


ALD 


Sh 


পারা ১৫ সোবহা-নাল্লাধ % ৩২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 
৪৭. আমি ভালো করেই জানি যখন ও রন 21 NSS SAS Ll LAS DR 
পেতে তোমার কথা শোনে- তখন (আসলে) ওরা © FAIS OES CLS 
কান পেতে (কি) শোনে (আমি এও জানি) যখন + leo ah 

এ যালেমরা নিজেদের মধ্যে সলাপরামর্শ করে বলে, ug ০9৭ 21555315421 


তোমরা তো একজন যাদুঘস্ত লোকেরই অনুসরণ করে 90242420310 ১91 


Lar Ax £৯ ২9৮১০ 


৪৮. (হে নবী,) তুমি দেখো, এরা তোমার ব্যাপারে কি 
ধরনের উপমা তৈরী করেছে, (মূলত এসব কারণেই) 192 ০6০81 এ 192৮ ৯৮১ 


এরা গোমরাহ হয়ে গেছে, অতপর এরা আর সঠিক os HA তা পা ABA ৮:5১ 
পথের সন্ধান পাবে না। © elie 


ESA 


0312191599 (216০ Eo 11? 15115 


৪৯. এ (মূৰ্খ) লোকেরা বলে, আমরা (মৃত্যুর পর) 
হাডিডতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে 


পুনরায় উত্থিত হবো? Ee os 


৫০. তুমি বলো, (মৃত্যুর পর) তোমরা পাথর হয়ে যাও AZAD hs 
কিংবা লোহায় (পরিণত) হও (সর্বাবস্থায়ই তোমরা 6 15342 9 HLS 1% 


পুনরুখিত হবে), 

৫১. কিংবা এমন কিছু সৃষ্টি, তোমাদের ধারণায় যা ০1277402৬০৩ ৯7৫714117 1 
খুবই কঠিন, (তা-ও পুনরুথিত হবে, তখন) তারা ৩৯ lod MIG 
বলবে, কে আমাদের পুনরায় জীবিত করবে; তুমি (§ জা AE yy si LG 

বলো (হা), তিনিই করবেন যিনি তোমাদের প্রথমবার ৯৮ 2 গু wl ৬ ৩. Es 
সৃষ্টি করেছেন, অতপর (তুমি দেখবে) তারা তোমার রি 19৮89) | ০১০৯ 
সামনে মাথা নাড়াবে এবং বলবে, (তাহলে) কবে হবে ৮" 2 ১০ 545 
(এ সব কিছু); তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্রই olny ০94 ০1 (৪০ 93 ৮০ 
(সংঘটিত) হবে 


৫২. যেদিন আল্লাহ তায়ালা তোমাদের ডাক দেবেন ABR El Lf 
এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তীর ॥ ০০ 2০০টি ০1 9৭ 


ডাকে সাড়া দেবে, (তখন) তোমরা ভাববে, সামান্য 34 Hd ALTA 
কিছু সময়ই তোমরা (কবরে) কাটিয়ে এসেছো! ৪ Yl ঠা ul ১59 


৫৩. (হে নবী,) আমার বান্দাদের বলে দাও, তারা ০+*1” 
যেন এমন সর কথা বলে যা আললেই উল; ০০৫৯০০11519 ৬১০০৪ 


(কেননা) শয়তান (খারাপ কথা দ্বারা) তাদের মাঝে 7৮481 এন CEVA LL 
বিভেদ সৃষ্টির উক্কানি দেয়; আর শয়তান তো মানুষের 1৩]. এ টা ০৭ ৩! 


(এমনিই) প্রকাশ্য দুশমন । ৪1০৯৮1905 ৩4331 0৫ 


৫৪. তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই *)%* ৮৮৯৮2 দ্যা 
জানেন; তিনি চাইলে তোমাদের ওপর দয়া করবেন, 019৮2৮55401 ০০৭ 
কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন, (হে A A he hz Do AIA 4৮5 ৯৮ 
নবী); আমি তো তোমাকে তাদের ওপর অভিভাবক € © Naso ents SLL yf Lo ৪54 Ws 
করে পাঠাইনি | 


৫৫. তোমার রব ভালো করেই জানেন Saha ০ 
যা মার ও যমীনের মাঝে রয়েছে; ৪১৬15১9০১01 & ০০40 SS 


পারা ১৫ সোবহা-নাল্লাধ ৩২১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


Az পাটি ডে তা Assis 


আমি একেকজন নবীকে একেকজনের ওপর (নর 9 52155 ্ 
কিছু) মৰ্যাদা দান করেছি, (এমনিভাবেই আমি) দাউদকে - উহ (৮ 


যাবুর কিতাব দান (করে মর্ধাদাবান) করেছি। 


FAD পাতা পা AA 


৪19) 59151 


৫৬. (হে নবী, তুমি) বলো, তোমরা আল্লাহকে বাদ 2 
দিয়ে যাদের (মাবুদ) মনে করে ডাকো, তাদের ডেকে 3৪4 459১ Er) ০৪511152105 


দেখো, তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার AG ৮৯1৮ 
কোনো ক্ষমতাই রাখে না- না ক্ষমতা রাখে (তাকে) Sys LLG 


বদলে দেয়ার । 


চা যাদের ডালে তারা ডো নিজেরাই তাদের ৫ 05855209252 ০91 এএগা 


থাকে, (তারা দেখতে চায়) তাদের মধ্যে কে (আল্লাহ্‌ (42 ১ * Bf চি | 
তায়ালার) নিকটতর হতে পারে এবং তারা তারই 9১ অর 49 8) 


৮ পা পাশা Tarr 


দয়া প্রত্যাশা করে, তারা তার আযাবকে ভয় করে; ০১1৬০ ule 5512 BYERS 42৮৯) 
নিসন্দেহে তোমার মালিকের আযাব ভীতিগ্রদ। 


ক্র ঠ৮9 2১ পা রা 


€)1)9৩-৯- 942) 


৫৮. এমন কোনো একটি জনপদ নেই যা আমি ৮৪1৮5 
কেয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেবো না, PEGA ০৯81256০515 


কিংবা তাদের আমি কঠোর আযাব দেবো না, এসব 16855 01625953592] [9 
কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে। 


চর ১১০ 5১ তা 


© Ds IS WS UE 


. আমা চাদের কথামতো আযাবের EI 
নি সা থেকে এ ছাড় অন্য কোলে OY ০4৩৫০১০1০52 
কিছুই নিবৃত্ত করতে পারেনি যে, তাদের আগের +*৯৮%1+ 
লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিলো: আমি *- ১০০ EOE CT OLN US 54 
সামুদ জাতিকে নিদর্শন (হিসেবে) টা ৮ SEE 
উন্ত্রী পাঠিয়েছি ১842 0১159, ভাডি 2 
করেছে; (আসলে) আমি (তাদের) ভয় দেখানোর এন 
জন্যেই নিদর্শনসমূহ পাঠাই। ৪৫29৯ ১1 YL 


তোমার রব তোর জ্ঞান দিয়ে) সব মানুষদের 

পরিঝেষ্টন করে আছেন; যে স্বপ্ন আমি তোমাকে 
দেখিয়েছিলাম তাকে আমি (আসলে) মানুষদের জন্যে 

পরীক্ষার (বিষয়) বানিয়ে দিয়েছিলাম এবং কোরআনে 

(বর্ণিত) অভিশপ্ত গাছটিকেও আমি পরীক্ষার কারণ ত্র , 5৭ ০ FE 
বানিয়েছি, (এভাবেই) আমি তাদের ভয় দেখাই, এ ad Ea 
(মূলত) আমার ভয় দেখানোটা তাদের গোমরাহীকেই JE ৬৯ রা 
কেবল বাড়িয়ে দিয়েছে! © 2 CUB |: 


৬০. (হে নবী,) যখন আমি তোমাকে বলেছিলাম, 3651৮) ৩1 OS 


৬১. (স্মরণ করো,) যখন আমি ফেরেশতাদের বললাম, 3) ++"! ₹12216 
তোমরা আদমকে সাজদা করো, তখন তারা সবাই ১৪১০৯ ১১ bist LUCE 


সাজদা করলো, ইবলীস ছাড়া; সে বললো, আমি কি টিটি লগ 
তাকে সাজদা করবো যাকে তুমি মাটি থেকে সৃষ্টি ৪৮০৫ ৬পু ০৯০06, obi 


করেছো । 
পারা ১৫ সোবহা-নাল্লাম ৩২২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সূরা বনী ইসরাঈল 


৬২. সে বললো, তুমি দেখো তো! এই কি সে ব্যক্তি, ৪1 ৮ "৪? 52 
যাকে তুমি আমার ওপর মর্যাদা দান করলে! যদি তুমি 1০০১৪৩৯1৬৪০ ০ 


আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দাও, তাহলে আমি ৪৫, 418 GABA 
অবশ্যই তার (গোটা) বংশধরদের আমার নিজের ৬ ০ এক্ছা।[ Ee ut ৬৪ ul 


আয়ত্তে নিয়ে আসবো, তবে একটি ক্ষুদ্র দল ছাড়া ৪31 ৫ 


(যারা বেঁচে থাকতে পারবে)। 


৬৩. আল্লাহ তায়ালা বললেন যাও, (দূর হও এখান * 1 ৪ ls CPA ৪ ও 
থেকে) যারা তোমার আনুগত্য করবে, তোমাদের শি td 
সবার শাস্তি হচ্ছে জাহান্নাম, আর (জাহান্নামের) শাস্তি 


(হবে) পুরোপুরি । 


ক ৯-০৯ ০ ক মুর ADD পুত পাতা 


905 রি টি 


পাঠিত পা ভি A Mh রা 
+ 


৬৪. এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার 5 abi f 
আওয়ায দিয়ে গোমরাহ করে দাও, তোমার যাবতীয় 3১০3 রি এ 4 


অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের ওপর গিয়ে Ree CN 
চড়াও হও, ধনসম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের 

সাথী হয়ে যাও এবং (যতো পারো) তাদের প্রতিশ্রুতি ০2652১81981 91981 8৮৪) 
দিতে থাকো; আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় ৮৯-০০ ড। DAD 

তা তো প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়। 9199১, 1 ০৮] 20405 


৬৫. নিসন্দেহে যারা আমার (খাস) বান্দা তাদের , ₹(,1 * +1 511 রে 
ওপর তোমার কোনো ক্ষমতা চলবে না; (হে নবী,) ৬৮4 rere ০ ও ul 


তোমার রব (অবশ্যই তাদের) কর্মবিধায়ক হিসেবে 9 Y=; 147 422 
রা © 3:59 29১2 ০৪9 


AD A -০ 90৪০ 


») তোমাদের র | তিনি 224 * 
৮ a নানা রর INGA As CES 


করেন, যাতে করে তোমরা (জলে স্থলে তার জী AD রি Asch 
প্রদত্ত) রেযেক তালাশ করতে পারো; অবশ্যই তিনি গু 2) A320 |v 4158 0219 


তোমাদের ওপর পরম দয়ালু । 


৬৭. আর (উত্তাল) সমুদ্রের মধ্যে যখন তোমাদের 


ওপর কোনো বিপদ মসিবত আপতিত হয় তখন ৬০ ০-১ ১৯৮11 ১০] পম 1১19 
একমাত্র আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে (ইতিপূর্বে) ৮1) 112 < রি RK NAAN 
তোমরা যাদের ডাকতে তারা সবাই (একে একে) TOE হত চর 
হারিয়ে যায়; অতপর তিনি যখন তোমাদের স্থলে 9| 391 eo 
(এনে বিপদ থেকে) উদ্ধার করেন, তখনই তোমরা 75৫৩ ৩ 9 ১9০ 
তার থেকে মুখ ফিরিয়ে নাও; (আসলেই) মানুষ 


(নেহায়াত) অকৃতজ্ঞ । 


৬৮. তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, তিনি « AD 
তোমাদের স্থলে এনে (এর কোথাও) তোমাদের গেড়ে 21 ০০৩৮৫০০১০৯২ uf bt 


দেবেন না, অথবা তোমাদের ওপর (মরণমুখী) কোনো ০2 ০৫৮4 ৯৪ ৯৫ 
ধূলিঝড় নাযিল করবেন না, (এমন অবস্থা আসলে) 15055 yd এ দি of 
তখন তোমরা তোমাদের (উদ্ধারের) জন্যে কোনো | 342 

অভিভাবকও পাবে না, Ba 


খু A AD 


পারা ১৫ সোবহা-নাল্লা কু৩২৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৬৯. অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে 
গেছো যে, তিনি পুনরায় তোমাদের সেখানে নিয়ে 
যাবেন না এবং তোমাদের (সেই) অকৃতজ্ঞতার 
শাস্তিস্বরূপ তিনি অতপর তোমাদের ওপর প্রচন্ড ঝড় 
পাঠাবেন না এবং তোমাদের (উত্তাল) সমুদ্রে ডুবিয়ে 
দেবেন না! আর এমন অবস্থা দেখা দিলে) তোমাদের 
জন্যে (সেদিন) আমার মোকাবেলায় তোমরা কোনো 
সাহায্যকারী পাবে না। 


বিনা রর 

GABE as Gems of LA 
yl os Ll le 45১58 
BOSSY ds dE Us Ei 


FA AAad NBs 


৪0৯ 4০ 015 A 


৭০. আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান 
করেছি, স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন 
দিয়েছি এবং পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রেষেক 
দান করেছি, আমি অন্য যতো কিছু সৃষ্টি ক 

তার অধিকাংশের SB hk 
করেছি। 


রেছি লন ৪০ 


পলাল এপ AAU Ass 


এসি 


১০917 0 LW ADNAN 


lus es ১ টা 


৭১. যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের 
সাথে ডাকবো, সেদিন যাদের আমলনামা তাদের ডান 
হাতে দেয়া হবে, তারা (খুশী হয়ে তা) পড়তে শুরু 
করবে, তাদের ওপর সেদিন বিন্দুমাত্রও যুলুম করা 
হবেনা। 


ods, ৬০৫01925515 


95১৯৭ 19645529024 G3 


LA তা পা ADZAD Lz AD! 


ও ১৬০১ ১১9০1৬৭39০৪ 


৭২. যে ব্যক্তি (জেনে বুঝে) এখানে (সত্য থেকে) 
অন্ধ হয়ে থেকেছে, পরকালেও সে (আল্লাহর নেয়ামত 
থেকে) অন্ধ থেকে যাবে এবং সে হবে অধিক পরিমাণে 
পথহারা! 


Sol 


Lr 17 EAD Td 


2০ ৫০০5০ ৯ 0৫০25 


ZA তা [টি IA 


৪১৫৮৮ fs 


৭৩. (হে নবী,) আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি, 
তার (প্রচার ও প্রতিষ্ঠা) থেকে তোমার পদস্থলন 
ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই 
বিরত থাকেনি, যাতে করে তুমি (ওহীর বদলে) 
আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো, 
(তেমন কিছু করলে) অবশ্যই এরা তোমাকে বন্ধু 
বানিয়ে নিতো। 


Leh AA রা 


355০8 05385 Bd 0০০2 


৬৪৭ LE MLL TIE UN 


৮ 


3:15 ১0588 1919 


৭৪. যদি আমি তোমাকে (আমার পথে) অবিচল না 
রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য 
কিছুটা (হলেও) ঝুঁকে পড়তে ৷ 


০৫১৪ 5০১4 08০4০ 28017 


৩ FA wr 162 A As 


© ১০1৪ ৮৪ 2০৫ 


৭৫. (আর এমনটি যদি হতো) তাহলে জীবনে ও মৃত্যু 
পরবর্তীকালে আমি তোমাকে দ্বিগুণ (শাস্তি) আস্বাদন 
করাতাম, অতপর তুমি আমার বিরুদ্ধে কোনোই 
সাহায্যকারী পেতে না। 


LA পা পা টি, পা পা ৫ প্র 
০৮5989৮৮০২৭ 1] 


রা 


পঠিত পার্টির ai পা বড পার্পাটি 
91১০১ ০৩৩০০৯০১৮০০ 


৭৬. (হে নবী,) এরা এ ব্যাপারেও কোনো চেষ্টার 
ক্রটি করেনি যে, তোমাকে এ ভূখন্ড থেকে 
উৎখাত করে (বাইরে কোথাও ফেলে) দেবে, 


পারা ১৫ সোবহা-নাল্লাষী 


ক ৩২৪ 


Acs AD পাট 


SN Gs HELI OS 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সুর কনা ইসরাদল 


যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও 
(সেখানে) সামান্য কিছুক্ষণ মাত্রই টিকে থাকতে পারতো! i 


তি A পা প্রানি পাঠ পাটিপ্া Az Az UD 


৭৭. তোমার আগে আমি যতো নবী রসূল 1! 15 
পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে (এই) ছিলো আমার ডি 
নিয়ম, আর তুমি আমার নিয়মের কখনো রদবদল দর +%1৫ 021 2 


৭৮. (হে নবী) সূৰ্য চলে যাওয়ার পর থেকে রাতের £ 
অন্ধকার পর্যন্ত (সময়ের ভেতর) নামায প্রতিষ্ঠা করবে ৫৮৮ GAO 


এবং ফজরের নামায (ও তার কোরআন তেলাওয়াতের f fe ul tot f 
4 [0 lt ১৯৫) ০) 

প্রতি) যত্নবান হবে; অবশ্য ফজরের নামায (ও * ৮ 2৯2০৮ 

কোরআন তেলাওয়াত হচ্ছে ফেরেশতাদের) হাজিরা 91১৯5 014 

দেয়ার সময় । 


৭৯. রাতের কিছু অংশে তাহাজ্জুদ (নামায আদায় ? AU সু তত 
করো), এটা তোমার জন্যে (ফরয নামাযের) ৬০০৪ উ৩ 508 ৩৯০ এ ৩29 
অতিরিক্ত, আশা করা যায় (এর দ্বারা) তোমার রব ৯০৯০৮ 22 AT 
তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌছে দেবেন। bl Te 


৮০. তুমি বলো, হে আমার রব (যেখানেই নিয়ে 
যাও), তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও এবং 
(যেখান থেকেই বের করো) সত্যের সাথেই বের 
করো এবং তোমার কাছ থেকে আমার জন্যে একটি SEI ওত 


সাহায্যকারী (রাষ্ট্র) শক্তি প্রদান করো। 92-307215 


৮১. তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত ১1111712252 2 ডি ও 
হয়ে গেছে অবশ্যই মিথ্যাকে বিহুপ্তহতেহরে। /1* ০2771154231 গ৯০59 


FADS পা পার্ট 


৪০০৯) ul 0৮21 


৮২. আমি কোরআনে যা কিছু নাযিল করি তাহচ্ছে ৮৮ পা শির রি নর 
ঈমানদারদের জন্যে (রোগের) উপশমকারী ও রহমত, 95555 91581 ০০৭55 


cA ADAW 


কিন্তু (এ সত্ত্বেও) তা যালেমদের জন্যে ক্ষতি ছাড়া ৬ k 
৮ নগদ EET 3256 85৮ ০52801 


৮৩. যখন আমি মানুষদের ওপর অনুগ্রহ করি তখন 
(কৃতজ্ঞতার বদলে তারা আমার দিক থেকে) মুখ 
ফিরিয়ে নেয় এবং (নিজেকে) দূরে সরিয়ে নিয়ে যায়, 
আবার যখন কষ্ট মসিবত তাকে স্পর্শ করে তখন সে 
নিরাশ হয়ে পড়ে। 


টি পানি পা A ১906৮ Iz ০৩৯ 


৮৪. (হে নবী,) তুমি বলো, প্রত্যেক ব্যক্তিই নিজ $e ASUS ৫ 
ভর কাজ করে রাজ অতপর তোমাদের বিলি ৬৩০২০৫৩ 


রব ভালো করেই জানেন কে উত্তম পথের ওপর ৪ ৬৭১০ ৪০১ ০০ 
রয়েছে। 


পারা ১৫ সোবহা-নাল্লাম চে ৩২৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সুরা বনী ইসরাঈল 


৮৫. (হে নবী,) এরা তোমার কাছে ‘রহ’ সম্পর্কে | 2 PED 
জানতে চায়, তুমি বলো, রূহ হচ্ছে আমার মালিকের G71. G3 RCI 


আদেশ সম্পর্কিত একটি বিষয়, আল্লাহ তায়ালার পক্ষ ৮1011 ৬2 ail 059 2 rl ৬ 
থেকে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা ৯12২ 
নিতান্ত কম। ৪১৬১ %| 


৮৬. আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি, যদি আমি হিট Ls OO 
চাইতাম তা অবশ্যই তোমার ওপর থেকে প্রত্যাহার 2৪৩) 2 ALT LES ০৮9 
করে নিতে পারতাম, আর (সে অবস্থা) তুমি আমার & ৫ 04422 এ (ক এ 
মোকাবেলায় কোনোই সাহায্যকারী পেতে না, WY Be 


WE Ae 


৮৭. তোমার মালিকের দয়ার কথা আলাদা, অবশ্যই ul রত $০1, 55133 f 5 
তোমার ওপর তার অনুগ্রহ অনেক বড়ো । 


পট পাও ভিপ্রাা 


ine 


৮৮. তুমি বলো, যদি সব মানুষ ও জ্বিন (এ উদ্দেশ্যে) *{ 
একত্রিত হয় যে, তারা এ কোরআনের অনুরূপ (কিছু) of ০15০-))1৩ 2৩2০ 


বানিয়ে আনবে, তাতেও তারা এর মতো কিছু (তৈরী ০037 28 91581 op 08০ নি 
করে) আনতে পারবে না, (এ ব্যাপারে) তারা একে 


5 ৮9 টি / পা পা oh sd 


অপরের সাহায্যকারী হলেও নয়। ০৩০৮০৮৪৮৪০৫) গি 


A পা 


FA পা 


91১৪5 


৮৯. আমি এ কোরআনের মধ্যে মানুষদের (বুঝানোর) "31 রি A 100 ক ৭ 
জন্যে সব ধরনের উপমা দ্বারা (হেদায়াতের বাণী) = 19011 ৯০০ ্ 7১০ ০49 
বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা 1420 2 ০,220৫৩, 
অমান্য না করে ক্ষান্ত হলো না। ্ রি পপ 


ঙ্গ ১০০ ০2 


SS 


৯০. এরা বলে, কখনোই আমরা তোমার ওপর ঈমান 1৫৭ ৮ * *% রি 2০) 
আনবো না, যতোক্ষণ না তুমি আমাদের জন্যে এ 045০০4৫৩৫61 


FALLIN 
যমীন থেকে প্রস্ববণ (ধারা) প্রবাহিত না করবে, ৩1০9৯ ০৪১1০ ৬ 


পাত প্র পা /৯ FADE 


৯১. কিংবা তোমার জন্যে খেজুরের অথবা আংগুরের 5 ৯০০ গু প্রাণ 
০০5 চা 
একটি বাগান (তৈরী) হবে এবং তাতে তুমি অসংখ্য 59 JS ৩ ০991 


নিতে 81855 Gls SV ৯ 


৯২. অথবা যেমন করে তুমি (কেয়ামত দিবসে এসব পর্দা পিএ পলি ।75৮28 
ঘটবে বলে) মনে করো- সে অনুযায়ী (এখনি) আসমানকে Le ৮০ 212 
টুকরো টুকরো করে আমাদের ওপর ফেলে দেবে 52212 41) ধার 
অথবা স্বয়ং আল্লাহ তায়ালা ও (তার) ফেরেশতাদেরকে © A রি 2০ 
আমাদের সামনে এনে দীড় করিয়ে দেবে, 


LAL AW GB Ax EAD oN 


959১৯) ০৩০০৯ SU 38: Sf 


৯৩. কিংবা তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর থাকবে, অথবা 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩২৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ ২১৪১, ইসরাঈল 
তুমি আসমানে আরোহণ করবে; কিন্তু আমরা তোমার 513 ০1২০ ৮ 58৭7" রি WM 
(আকাশে) চড়ার ঘটনাও বিশ্বাস করবো না, যতোক্ষণ * 955 ০58+৮9*5 1৬৯১ 


না তুমি (সেখান থেকে) আমাদের জন্যে একটি কিতাব 05১০০ [2215 IEEE TEES 
নিয়ে আসবে- যা আমরা পড়তে পারবো । (হে নবী,) 22" 


তুমি (এদের শুধু এটুকু) বলো, মহান পবিত্র আমার 1% 
রব, আমি তো কেবল (তার পক্ষ থেকে আসা 
মানুষ রসূল বৈ কিছুই নই । 


৯৪. যখনই মানুষদের কাছে (আল্লাহ তায়ালার কাছ নানি x 
থেকে) হেদায়াত এসেছে তখন তাদের ঈমান আনা -*% 
থেকে এ ছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখেনি 87222 - 
যে, তারা বলতো, আল্লাহ তায়ালা কি (আমাদেরই 

মতো) একজন মানুষকে নবী করে পাঠালেন! 


৯৫. (হে নবী,) তুমি বলো, যদি যমীনে ফেরেশতারা "2", 2৫81, 003701313 
নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াতো, তাহলে অবশ্যই আমি ০১৪ রর ৩৯১১1 এ 905 


তাদের জন্যে আসমান থেকে কোনো ফেরেশতাকেই 12] 
৮5৬ ৫৮৮11 05 rer LE US লেস 


LAID Sor 


৪ Ym) UL 


৯৬. তুমি বলো, আমার এবং তোমাদের মাঝে * ০৮৯৮৮ * A পি এ 
আল্লাহ তায়ালাই সাক্ষী হিসেবে যথেষ্ট, অবশ্যই তিনি ১০255552105 BL CAE I 


তীর বান্দাদের সম্পর্কে জানেন, তিনি (তাদের সব 5002 
ৰক) দেখেন। © lye et ৮১ w 451 


৯৭. যাকে আল্লাহ তায়ালা হেদায়াত দান করেন ১, ৯৪ ॥০০ ০১০৪, ৮০9০৮ DY AU Acs 
সে-ই হেদায়াতপ্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ ০22 ৬১০১০০11998 wl ১৪% ০৮০9 
করেন তাদের (হেদায়াত দানের) জন্যে (হে As Ac এ ৮ 
নবী,) তুমি তাকে ছাড়া আর অন্য কাউকেই 4393 ০ 21219৮149৮5 
সাহায্যকারী পাবে না; সব (গোমরাহ) লোকদের * ॥০2০ ] ul ৯০০৩ ৯ পপ 
আমি কেয়ামতের দিন মুখের ওপর ভর দিয়ে ৮৮৪১ ৪১৪৯9 & আলা 94-৯১-৯৯১9 
চলা অবস্থায় একত্রিত করবো, এরা তখন হবে ॥-52 es AD IAz BoD ৮৯০ ০ AD 
অন্ধ, বোবা ও বধির; এদের সবার ঠিকানা হবে নি 
জাহান্নাম; যতোবার তা স্তিমিত হয়ে আসবে jo লীন না 
ততোবার আমি তাকে তাদের জন্যে (প্রজুলিত © rm -০১১) ০০৪ 
করে) আরো বাড়িয়ে দেবো । 


০৮৮ ০ A DLL দেন রা 


৯৮. এ হচ্ছে তাদের (যথার্থ) শাস্তি, কেননা তারা 19১৫ ৪১0৯! এ 


আমার আয়াতসমূহকে অস্বীকার করতো, তারা আরো 

বলতো, (মৃত্যুর পর) যখন আমরা অস্থিতে পরিণত [17 HEME EES 5131655 
হয়ে যাবো এবং চূর্ণ কিচূর্ণ হয়ে যাবো, তখনও কি ” SE EEE 
আমরা নতুন সৃষ্টিরূপে উ্থিত হবো? ৪1০1০ ৫15 0985০] 


[55305 
UU 


৯৯. এ (মূর্খ) লোকেরা কি কখনো ভেবে দেখেনি, টে 
আল্লাহ তায়ালা- যিনি আসমানসমূহ ও যমীন পয়দা ৬০০১ 92 Cs I 28 095 পণ 


পারা ১৫ সোবহা-নাল্লাধ ৩২৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৭ সুরা বনী ইসরাঈল 


করেছেন, তিনি এ বিষয়ের ওপরও ক্ষমতা রাখেন যে, +++ AA 

তিনি তাদেরই মতো (মানুষ আবারও) সৃষ্টি করতে FeAl GSI Est 
পারেন, (দ্বিতীয় বার) তাদের (পয়দা করার) ol SLAs ০ 
একটি ক্ষণ তিনি নির্ধারণ করে রেখেছেন- যাতে VO yt bans CN ১৯1৮৪] 
কোনো রকম সন্দেহের অবকাশ নেই; তথাপি রর ক N22 
যালেম লোকেরা (সেদিনকে) অস্বীকার করেই যাচ্ছে। 91)9 


১০০. (হে নবী,) বলো, আমার মালিকের দয়ার 27. ঢাকা রান্নার 
ভান্ডার যদি তোমাদের করায়ন্তে থাকতো, তবে তা - ০১502 ভিত জারি ০5 


খরচ হয়ে যাবে এ ভয়ে তোমরা তা আকড়ে রাখতে ॥ 57312 iis rt ST 131 চা 
চাইতে, (আসলে) মানুষ এমনই কৃপণ, দি 


81995 9৮১1 OG 


১০১. আমি মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, st 2 a 034 3215 
(হে নবী), তুমি স্বয়ং বনী ইসরাঈলদের কাছেই = 2 | 1৮০৪ 0 
(কথাটা) জিজ্ঞেস করো, যখন সে তাদের কাছে (নবী i রর 1 I t 02 ডু 
হয়ে) এসেছিলো, তখন ফেরাউন তাকে বলেছিলো, ৪ _ i dsl - 
হে মূসা, আমি মনে করি তুমি একজন যাদুগ্রস্ত ga BY 1০০১৪এ] 
ব্যক্তি ৷ ZADAS 
91) 


১০২. (এর জবাবে) মুসা বলেছিলো, তুমি একথা এন 

ভালো করেই জানো যে, (নবুওতের প্রমাণ সম্বলিত) 128 ৩5717০53819 
দূরদৃষ্টিসম্পন্ন (এ) নিদর্শন আসমানসমূহ ও যমীনের | 

মালিক ছাড়া অন্য কেউই নাযিল করেননি, হে CA GEG Sm pt 5 


ফেরাউন, আমি তো মনে করি তুমি সত্যিই একজন 851 
₹সপ্রাপ্ত মানুষ । 51১5৯ ০০১১৭ ৪০৪১ 


১০৩. অতপর ফেরাউন তাদের (এ) যমীন থেকে ১১৬ + uw A IT সির 
উৎখাত করে দিতে চাইলো, কিন্তু আমি তাকে এবং ৬০১ ০০৮১৮৪৪৮৪৪ 
5598 সবাইকে (সমুদ্রে) 8৫ কত 23540 


১০৪. এরপর আমি বনী ইসরাঈলদের বললাম, ০৯০ 
তোমরা (এবার) এ যমীনে বসবাস করতে থাকো, Tl ios 
যখন আখেরাতের প্রতিশ্রুতি (-র সময়) আসবে তখন ১৮, <, ৰ 

আমি তোমাদের সবাইকে সংকুচিত করে (সামনে) ৪5581 ১০9 গু 195 ০০ 19:41 
নিয়ে আসবো। Sd Os 


১০৫. এ (কোরআন)-কে আমি সত্য (বাণী) সহকারে +47 < PEN 
নাযিল করেছি এবং সত্য নিয়েই তা নাযিল হয়েছে; Uy $4535 $403 


আমি তো তোমাকে কেবল (জান্নাতের) সুসংবাদদাতা শি zw LB 


ni 
ও (জাহান্নামের) সতর্ককারীরূপেই প্রেরণ করেছি। S452") চা 


১০৬. আমি কোরআনকে (ভাগে ভাগে) বিভক্ত করে 1 
দিয়েছি, যাতে করে তুমিও থেমে থেমে তা মানুষদের € ৮ 01৫ ME 25855 189 


সামনে পড়তে পারো, আর (এ কারণেই) আমি তা ZA Az ০ 
পৰ্যায়ক্ৰমে নাযিল করেছি। ৪ Ny 4569 4০ 


পারা ১৫ সোবহা-নাল্লাম ক্৩২৮ www.alquranacademylondon.org 


1৩1২21৮০ 22D 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সূরা আল কাহাফ 
১০৭. (হে নবী,) তুমি বলো, তোমরা এ -* « ১ এড 
(কোরআন)- কে মানো কিংবা না মানো তো একান্তই ad ৩1155 এ 
তোমাদের ব্যাপার) তবে যাদের এর আগে (আসমানী ” ০12. (15 

কিতাবের) জ্ঞান দেয়া হয়েছে (তাদের অবস্থা হচ্ছে), পা 

যখনি তাদের সামনে এটি পড়া হয় তখন তারা 

অবনত মস্তকে সাজদায় লুটিয়ে পড়ে। 


১০৮. তারা বলে, আমাদের রব পবিত্র, অবশ্যই SAD RIAA 
আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে। 05990491039 ০৮ 9915829 


LADNSS (EE 


@Y 9৯৮1105) 


১০৯. আর তারা কাদতে কাদতে মুখের ওপর ভূমিতে * 222, পপ 4? ঃ পির, পাশা 
লুটিয়ে পড়ে, (মূলত) এ (কোরআন) তাদের নিষ্ঠা ও -৯৩৭)৭9 ০৪৭ এ ১1 ৩2১৯১ 


১১০. তুমি বলো, তোমরা আল্লাহ তায়ালাকে ডাকো 


কিংবা রহমানকে ডাকো; তোমরা যে নামেই তাকে ও 12০12 2 9০১1 95 


ডাকো, তীর সবকটি নামই উত্তম, (হে নবী), তুমি ₹, ৮415 iis Ll 
5175 HS 15504 i 
অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং এ দু'য়ের মধ্যবর্তী 3 LSS YS 9325 ০5৯ YS 
পন্থা অবলম্বন করো । চিনির 

৪১০০ EWS ০০ EA 


০৮০৫ Yb DAA 


১১১. তুমি বলো, সকল প্রশংসা আল্লাহ তায়ালার (*৭7 ? 

জন্যে, যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি, 1১79 ০৯৮ ০৭1 4৪ ০৮5 ০89 
তার সার্বভৌমতে কখনোই কারো কোনো অংশীদারিতু ১ এ ৭৮27৯ পথ 
নেই, না তিনি কখনো দুর্দশাগস্ত হন, তার কোনো eae 1 y8 1 A) 


LAW পাপা Ww BL ০ ৮৮ পরা 


অভিভাবকের প্রয়োজন হয় না, তুমি তার মাহাত্ম্য ৮১৫৩৬11০592 ০৫215 
ঘোষণা করো- পরমতম মাহাত্ম্য । 


FA Ac 


91১5 


১. সকল তা'রীফ আল্লাহ তায়ালার জন্যে, যিনি Az [লা aA Yb PA 
তার (একজন বিশেষ) বান্দার ওপর (এ) গ্রন্থ নাযিল Asst IHC SNG Sd 
করেছেন এবং এর কোথাও তিনি কোনোরকম বক্রতা দ্‌ 

রাখেননি; 


২. (একে তিনি) প্রতিষ্ঠিত করেছেন (সহজ সরল 261 took LUI Sts 11৮8 
পথের ওপর), যাতে করে তীর পক্ষ থেকে সে (নবী রা 
তাদের জাহান্নামের ব্যাপারে) সতর্ক করে দিতে পারে 05123 03071 ০০ নি 
এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে, তাদের টি Sl ০2০০1 > 

সে (এ মর্মে) সুসংবাদ দিতে পারে (যে), তাদের OLA AL of c=Lat 
জন্যে (আল্লাহর কাছে) উত্তম পুরস্কার রয়েছে, 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩২৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সূরা আল কাহাফ 
৩. সেখানে তারা চিরকাল থাকবে 0121 425 0224 5 


৪. এবং সে সেসব লোকদেরও ভয় দেখাবে যারা 2) পণ 2৫ বত 1? প৪ (দু ০৪ 
বলে, আল্লাহ তায়ালা সন্তান গ্রহণ করেছেন। Olds wf ১৯২1 1910 ৩৪০1 do 


৫. (অথচ) তাদের কাছে এর কোনো জ্ঞান (-সম্মত 2 
দলীল) নেই, তাদের বাপ দাদাদের কাছেও ছিলো না; ভিটে Yo bos 5 ll 
এটা বড়ো কঠিন কথা, যা তাদের মুখ থেকে বের -*4*25 * BEE 
হচ্ছে; (আসলে) তারা (জঘন্য) মিথ্যা ছাড়া কিছুই 39 ৩1০৫১1926০৯ ৫ 


বলে না। 96১৫ 


৬. (হে নবী,) তারা যদি এ কথার ওপর ঈমান না * 
আনে তাহলে মনে হয় দুঃখে-কষ্টে এদের পেছনে 


পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে । OE 892116519488 od 


৭. যা কিছু যমীনের বুকে আছে আমি তাকে অবশ্যই ।-দ ++ 
তার জন্যে শোভা বর্ধনকারী (কেরে) বানিয়েছি, যাতে ৪ এ 253 ০০ GL [122 Ut 


Loc ০9 পানি /৯-০06০৮ /৯ -০ ৮০০১০ 


করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে, তাদের 
মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশী উত্তম ৷ ০১০০ ৩ | পতিত 


£22 FA পা Ahad পা 


৮. (আজ) যা কিছু এর ওপর আছে, (একদিন তাকে) & Ap ta UW 
Sl ১৮1 ৩১ ১৯1৩০৯০৪০০6 99019 


৯. (হে নবী,) তুমি কি মনে করো, গুহা ও (পাহাড়ের) 26০81 ছা 
উপত্যকার রধবাসীরা আমার নিদর্শনসমূহের মধ্যে ৮ এ ৩ 
একটি বিস্ময়কর নিদর্শন ছিলো? 915 Lal ০০194 v3 


LoA A 


১০. (ঘটনাটি ছিলো এই যে,) কতিপয় যুবক যখন ॥" 41% 
22 
করলো, হে আমাদের রব, তুমি একান্ত তোমার 15955 859 ১1০21251152) 
কাছ থেকে আমাদের ওপর অনুগ্রহ করো, আমাদের 

কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ 


দেখাও । 


ক্র পাপা পা As A 


১১. অতপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু 
বছর ধরে (ঘুমের) পর্দা দিয়ে রাখলাম | 


১২. তারপর আমি তাদের (ঘুম থেকে) উঠিয়ে দিলাম, 
যাতে করে আমি জেনে নিতে পারি, দু'দলের মধ্যে 
কোন্‌ দলটি ঠিক করে বলতে পারে, তারা কতোদিন 
সেখানে অবস্থান করেছিলো । 


১৩. (হে নবী,) আমিই তোমার কাছে তাদের "5, ৮) A০74 তি ঠি টাকার 
বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি; অবশ্যই তারা ছিলো ৮৪15080৮১6১ আকা ০০৪০ ৬৯৯ 


পারা ১৫ সোবহা-নাল্লাধী € ৩৩০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


কতিপয় যুবক, যারা তাদের মালিকের ওপর ঈমান স্পট ALIA cA Wr ABDz! BAA 
এনেছিলো, আমি তাদের হেদায়াতের পথে এগিয়েও © ০৬০৪১১১9৪৪১ 19. 473 


দয়েছিলাম ৷ 
তা GET না] 


১৪. আমি তাদের মনে দৃঢ়তা দান করেছি, যখন তারা "1151" 15 
(আল্লাহর পথে) দীড়িয়ে গেলো এবং ঘোষণা করলো, 191 197 esi ০৪ 


আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমানসমূহ ও ] 
যমীনেরও রব, আমরা কখনো তাকে বাদ দিয়ে আর Ys: টা RE 
কাউকে ডাকবো না, যদি (আমরা) এমন কথা বলি 10118 OD ht 335 ce 1303 
তাহলে (তা হবে) দ্বীন বিরোধী কাজ । টা 


১৫. এরা হচ্ছে আমাদের জাতির (লোক, যারা) এন 
রাহ তালাক বাদ দিয়ে অং মুন হণ “85113321535 02৯ সি 
করেছে; (তারা যদি সত্যবাদী হয় তাহলে) তারা *প্ু A Azz — ADA NN 
এদের কাছে স্পষ্ট দলীল নিয়ে আসে না কেন? তার ৬১ ৬৮৬৮1০৮৪5০০ ১9] 
চাইতে বড়ো যালেম আর কে, যে আল্লাহ তায়ালার 5 এ DB Sans 
ওপর মিথ্যা আরোপ করে! OU if & sy ৬০০০1 


১৬. (অতপর যুবকরা পরস্পরকে বললো,) আল্লাহ - LA BIA cz ৯৪৯০৭ 
তায়ালা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের a yt ১9০৯৫০9৮৯9০ ye 131 


কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে, * -০ 0৮ ৮০4৮ ৮০ 
তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও, 2 ০০]| BL 


(সেখানে) তোমাদের রব তোমাদের ওপর তার * 


Az AWA Ds AWD LAD Aw 


চপ 2১৩৪ 


I 


রহমতের ছায়া)-কে বিস্তার করে দেবেন এবং 
তোমাদের বিষয়গুলো তোমাদের জন্যে সহজ করে ষ্ঠ 
দেবেন। 


১৭. (হে নবী,) তুমি (যদি সে গুহা দেখতে, তাহলে) 2421৭ + 210 
দেখতে পেতে, সূর্য (তার) উদয়কালে তাদের গুহার ০১2৯ ০০6191০০০৯1 5 


দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, (আবার) যখন তা হা, 5] ৰ ৪৪ 
অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম ০5819 es eel RARE 
করে এবং তারা তার (মধ্যবর্তী) এক প্রশস্ত চত্রে ডি? ই JC EE EE 
অবস্থান করছে, (সূর্যের প্রখরতা কখনো তাদের * fr 
কষ্টের কারণ হয় না); আসলে এ সবই হচ্ছে আল্লাহ্‌ dl ১০২ ০০০৪ al os IRS 
তায়ালার (কুদরতের) নিদর্শন, (এর মাধ্যমে) আল্লাহ ৮ SII TSR রা STE 
তায়ালা যাকে হেদায়াত দান করেন সে-ই একমাত্র 4] S55 Ls oe ০০০5৪ 
হেদায়াতপ্রাপ্ত হয়, আর (যাকে) তিনি গোমরাহ 2 ত 
করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও $162512 
অভিভাবক পাবে না। 


১৮, (হে নবী, দেখলে) তুমি তাদের মনে করবে, fret IT ADU 2 Ais AT 
তারা বুঝি জেগেই রয়েছে, অথচ তারা ঘুমন্ত, আমি Et রি 
তাদের (কখনো) ডানে (কখনো) বামে পরিবর্তন করে “558 Lil 155 , 51 fs 
দিতাম, তাদের কুকুরটি (গুহার) সামনে তার হাত “** 29 ০০325 দি ৭ 
দুটি প্রসারিত করে (পাহারারত) ছিলো, তুমি যদি ৯৮197, ৩৮০19 4৮59 bl 
তাদের দিকে (সত্যি) উকি মেরে দেখতে, তাহলে তুমি 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 
অবশ্যই তাদের কাছ থেকে পেছনে ফিরে পালিয়ে - ০45 LABS এত 
যেতে এবং (এ আজব দৃশ্য) দেখে তুমি নিসন্দেহে ৮1৮19 1017৮. al reste 


ভয়ে আতংকিত হয়ে যেতে । ZAD A DA 
Ole) res 


১৯. এ ভাবেই তাদের আমি (ঘুম থেকে) উঠিয়ে , ৮০2৯০ ০০227 2 


চি 


নিজেরা পরম্পরে জিজ্ঞাসাবাদ করে; (এ সদয়) ৫১11 CRA ন ৰ 
তাদের এক ব্যক্তি বললো (বলো তো), তোমরা [Gt ores U3 3 


DiAz ADB Ad FAs 


(এ গুহায়) কতোকাল অবস্থান করেছো; তারা 71০1 1৭13, 23 চ 
বললো, একদিন কিংবা একদিনের কিছু টার 9 রর [5 A 


আমরা (এখানে) অবস্থান করেছি; অতপর তারা ALATA ATC 
বললো, তোমাদের রব ভালো জানেন, তোমরা (এ ০ 2,» f 
গুহায়) কতো কাল অবস্থান করেছো; এখন (এই Af af SES 2 55001 dls 
বিতর্ক রেখে বরং) তোমরা তোমাদের একজনকে A ৮3০৭৮ এ 
তোমাদের এ মুদ্বাসহ শহরে পাঠাও, সে (বাজারে) ১০০19 4০০ 2১১১ ৮০৫ ০5 
গিয়ে দেখুক উত্তম খাবার কোনটি, অতপর সেখান আপ ৯০২৭ 
থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক, ® Af LS; ৩১৯৪ 39 
সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন 

কোনো অবস্থায় কাউকে তোমাদের ব্যাপারে কিছু 

না জানায়। 


২০. তারা হচ্ছে (এমন) লোক যদি তাদের কাছে 92452527212 Hye st ot ] 
[0] 
তোমাদের (কথা) তারা প্রকাশ করে দেয়, তাহলে 2 নি hs রর ASDA DA 2 


তারা তোমাদের প্রস্তরাঘাত (করে হত্যা) করবে 15119০15551 ও 5 & ৮9325 
কিংবা তোমাদের (জোর করে) তাদের (আগের) দ্বীনে Bal 
ফিরিয়ে নেবে, (আর) তেমনটি হলে কখনোই তোমরা 91951 
মুক্তি পাবে না। 


২১. আর এভাবেই আমি (একদিন) তাদের ব্যাপার ভ7)7০7%*৮ NASAL Ha 

(শহরবাসীদের) জানিয়ে দিলাম, যাতে করে তারা ০19০ “J res Sf SS 

(এ কথাটি) জানতে পারে, (মৃতকে জীবন দেয়ার 816০3০88841 ০, 3241 623 

ব্যাপারে) আল্লাহ তায়ালার ওয়াদা (আসলেই) রাড রি 

সত্য এবং কেয়ামতের ব্যাপারেও কোনো রকম | 1085 7 0350 
সন্দেহ নেই, যখন তারা নিজেদের মধ্যে এনিয়ে ২» DALAL ০5০২ A Aon 

বিতর্ক করে যাচ্ছিলো, (তখন) কিছু লোক বললো, ৮৮৪৮1৮9১৮0৮ este 191 

(তাদের সম্মানে) তাদের ওপর একটি (স্ৃতি-) ॥ অব ++ -* 

সৌধ নির্মাণ করে দাও; (আসলে) তোমাদের ০১৫৯1০০১৭19 nd ০6 

রবই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন; js ক on 

(অপর দিকে) যেসব মানুষ তাদের কাজের ওপর গা 

বেশী প্রভাবশালী ছিলো তারা বললো (স্মৃতিসৌধ 

বানানোর বদলে চলো)- আমরা তাদের ওপর 

একটি মাসজিদ নির্মাণ করি । 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


২২. কিছু লোক বলে, (গুহার অধিবাসীরা ছিলো) ₹* ৮০12” 22915 551%7+1877 
ভিন জন, জনের মধ্যে চুটি (ছিলে) ওদের ০৮৯৫৮৮12515 ০৪১৯ 
(পাহারাদার) কুকুর, (আবার) কিছু লোক বলে, (তারা 1583 ADNAN ADD দি শা 8১০9 ৯১২৪৩ পা 
ছিলো) পাচ জন, তাদের ষষ্ঠটি (ছিলো) ওদের কুকুর, 2 li ৩১5৯2 
(আসলে) অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা রর 8252 0919852৮800 
(খামাখা) অনুমান নিক্ষেপ করেই নি রর ০ ঠা উরি 
বলে, তাদের কেউ বলে (ওরা ছিলো) সাত জন ০৮ Lo) 

এবং অষ্টমটি ছিলো তাদের কুকুর; EN 8 2 ঢু AE 
(এদের) বলো (হ্যা), আমার রব ভালো করেই জানেন ILE উ JY ০৪০০ 
ওদের (আসল) সংখ্যা কতো ছিলো, তাদের সংখ্যা * 2০০ সিডি 

খুব কম লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে ৪৮১ ৪০৪ ১9 ০ ~| 

সাধারণ আলোচনার বাইরে বেশী বিতর্ক করো না 

এবং তাদের সম্পর্কে (খামাখা অন্য) মানুষদের কাছেও 

মতামত জানতে চেয়ো না। 


২৩. (হে নবী,) কখনো কোনো কাজের ব্যাপারে 4) TEN 
এ কথা বলো না, (এ কাজটি) আমি আগামীকাল ০১০০ ০31৪ ul (60০70985315 


করবো, 


২৪. বরং (বলো,) আল্লাহ তায়ালা যদি চান (তাহলেই ন DUA ০০20৮, ০৬ AE Az 
আমি আগামীকাল এ কাজটা করতে পারবো), যদি PL 2) ১2315 44 ৮ ০151 


কখনো (কিছু) ভুলে যাও তাহলে তোমার রবকে *এ4 ৫৯০ 1-187 7 5 
3) ০৭ ০১৪ এ) < ( ] 59 ০৮৯১ 
স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার রব এর ০৪১ ৬৭৮ এ 


cc i! A + ১4 
চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ 1০১)1০ ৬৮০ ry Y 
দেখাবেন । ff রর 


২৫. (সৌর গণনায়) তারা তাদের (এ) গুহায় +, *% 
কাটিয়েছে মোট তিনশ বছর, আর (চন্দ্র বছরের ৮৮৮০ ₹ 
গণনায়) তারা (এর সাথে) আরো নয় (বছর) যোগ 

করেছে। 


90০51921312 


০০৮০ ০০ এ ৯০4১ 


২৬. (হে নবী,) তুমি বলো, একমাত্র আল্লাহ তায়ালাই 
সঠিক করে বলতে পারেন, ওরা (গুহায়) কতো বছর te eft Ts Left 3 
কাটিয়েছে, আসমানসমূহ ও যমীনের (যাবতীয়) গায়ব , ॥ 

বিষয়ের জ্ঞান তো একমাত্র তার (জন্যেই নির্দিষ্ট); ‘tt re Ns | 


ADL পারতে AD AW ADs পা 


কতো সুন্দর দৃষ্টা তিনি, কতো সুন্দর শ্রোতা তিনি! ৪) 4 
SE REE RET নেই 8885 ৩৫১০ oe PRE 


তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো 
শরীক করেন না। 


২৭. (হে নবী,) তোমার ওপর তোমার মালিকের 

যে কিতাব নাযিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত 

করো; তীর (কিতাবে বর্ণিত) কথাবার্তা রদবদল করার ১3 A ২ 

কেউই নেই, তিনি ছাড়া তুমি আর কখনো কোনো ?79+ ৬ silt sl don) 
আশ্রয়স্থল পাবে না। হা 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


২৮. (হে নবী,) তুমি নিজেকে (সদা) সেসব মানুষদের 442৭4 ৮৪ শি 
সাথে রেখে চলবে, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ১০, ag ৮" oy 


ডাকে, তারা একমাত্র তারই সন্তুষ্টি কামনা করে এবং ৮৯ ৮% 2 ৬ UL A ow 
তুমি কখনো তাদের কাছ থেকে তোমার (সক্সেহের) ০9১৭৭ ৮০০19 89৪1 2৮৯৪১ 


দৃষ্টি ফিরিয়ে নিয়ো না (এমন যেন না হয় যে,) LA CE i শি EL পা 2০ ৯৮ 
তুমি শুধু এ পার্থিব জগতের সৌন্দ্যই কামনা করো, HEE TA iF 


কখনো এমন কোনো ব্যক্তির কথামতো চলো না, ০০৯, 
চি? 
যার অন্তকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল ৬৭ -৫৮ Ys ৩) 89৮41 EES) 
করে দিয়েছি, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামী 21৮ "টু 12 cach শা পা ডি 
করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তায়ালার) নর ৮9 38১০5 LCL 


সীমানা লংঘন । 3167 yf 02 


২৯. (হে নবী,) তুমি বলো, এ সত্য (দ্বীন) তোমাদের 21 * ৮? ১৭ ঠ এম ০) 
মালিকের পক্ষ থেকেই এসেছে । সুতরাং যার ইচ্ছা সে ৪0৪ ৬5 ৮৪) ০ ১৯ J 


রত ১৮৮৯7 AAD ৪৯০৮৮ 


(এর ওপর) ঈমান আনুক, আর যার ইচ্ছা সে (তা) 1?২:*7 
অস্বীকার করুক, আমি এ (অস্বীকারকারী) যালেমদের ০০ 01, ’ ya sU ০9 ০০৯1 


জন্যে এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি, যার 172 দি 
পরিধি তাদের পুরোপুরিই পরিবেষ্টন করে রাখবে; “Us 93 61০1 19 ০০181] 
যখন তারা (পানির জন্যে) ফরিয়াদ করতে থাকবে, 22155 

তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের ০৮০৫ 2 15552 15:১০ 9 


দেয়া হবে, যা তাদের সমগ্র মুখমন্ডল জ্বালিয়ে পুড়িয়ে 


দেবে, কী ভীষণ (হবে সে) পানীয়; আর কী নি "yy 


হবে তাদের আশ্রয়ের স্থানটি! 9188০ রি 


৩০. আর যারাই (আল্লাহ তায়ালার) ওপর ঈমান 7৮৮৯০) ৮* 
এনেছে এবং ভালো কাজ করেছে (তাদের কোনো ৬০] 194০9 19 ৬৭১ Jl 
আশংকা নেই কেননা), আমি কখনো তাদের বিনিময় EA ডিও তির oA $Y Gt 
বিনষ্ট করি না যারা নেক কাজ করে, © ৮৮৯ ০০ নি ৮৮, 


পা 


৩১. এদের জন্যে রয়েছে এক স্থায়ী জান্নাত, তাদের * শালির ST, 
পাদদেশ দিয়ে বর্ণাধারা প্রবাহিত হবে, তাদের ৬৩ ১৯ ৪০০ 3 0d Bf 
সেখানে সোনার কীকন দ্বারা অলংকৃত করা হবে, - 474 1৮5২ পড়ত) 4 

তারা পরিধান করবে সুক্ষ্ম ও পুরু রেশমের পোশাক, ১9৮ তা lex ৪০১০৭ SV e555 
(উপরন্তু) তারা সমাসীন হবে (এক) সুসজ্জিত * « 2572 ZA 
আসনে, কতো সুন্দর (তাদের এ) বিনিময়; কতো 2 রে ডি 2৮১ ৩০ 


33225721772 ৮ এট 


£ Lochs 
+++ 


OL ্ 


৩২. (হে নবী,) তাদের জন্যে তুমি দু'জন সি চি 
লোকের উদাহরণ পেশ করো, ৬৮৯১১ yl 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


যাদের একজনকে আমি দুটো আংগুরের বাগান দান ৪ ZX Le 
করেছিলাম এবং তাদের উভয় (বাগান)-কে আমি এ 'ড' fs ge L293 
খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম, আবার SL); 2 HE: 2৯৩ টু ০ 
এ দু'য়ের মধ্যবর্তী স্থানকে (পরিণত) করেছিলাম 


একটি সুফলা শস্যক্ষেত্রে। 


৩৩. উভয় বাগানই (এক পর্যায়ে) যথেষ্ট ফল +** ব্রা তার হা AR 
দান করলো, (ফলদানে) বাগান দুটো কোনোরকম Le Abs do bt shes tS 


ক্ৰুটি করেনি, উভয় বাগানে আমি পানির ঝর্ণাধারাও 6135 Uells Gig, 8 


প্রবাহিত করে রেখেছিলাম । 


৩৪. (সেখানে) তার জন্যে ফল (উৎপাদিত) হলো, ” (2) 1144600371 দাত 
অতপর (একদিন) সে তার সাথীকে বললো, দেখো, 551 টি J 2 ০- 
আমি ধন-সম্পদের দিক থেকে তোমার চাইতে সা NE 51; 11 ছি রশ 
(যেমন) বড়ো, (তেমনি) জনবলেও আমি তোমার টি 2১8 2 LD 
চাইতে বেশী শক্তিশালী । 01১ 


৩৫. নিজের (শক্তি সামর্থের) ব্যাপারে বাড়াবাড়ি করতে (> 4 +..4:1 ০116-22-12 
ডাবার়ি 3 লি 

করতে সে (এক সময়) নিজের বাগানে গিয়ে প্রবেশ 0s Jt 9১9 EUS ০3১9 

করলো এবং বললো, আমি ভাবতেই পাচ্ছি না, এ 

বাগান (-এর সৌন্দর্য কোনো দিন) নিশেষ হয়ে যাবে! 


৩৬. আমি (এও) মনে করি না যে, একদিন কেয়ামত 
প্রতিষ্ঠিত হবে এবং (কেয়ামতের পর) আমাকে যদি 
আমার মালিকের সামনে ফিরিয়ে নেয়াও হয়, তাহলে পারত এ পেত আপ পে Aus 
এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি (সেখানে) পাবো। 90822 ৫ ১০১ (2১ 


৩৭. (তার) সে (গরীব) সাথীটি_ যে তার সাথে কথা ৮ * ০ 1৮৮৮৫ ৫০ 
বলছিলো, বললো, (এ পার্থিব সম্পদ দেখে) তুমি => ৪১9৮৯49৯9 ২৮৯৮০ 
কি সত্যিই সে মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি 221 ০ 0 
তোমাকে মাটি থেকে অতপর শুক্রকণা থেকে পয়দা = or 1১ 
করেছেন, পরিশেষে তিনি তোমাকে (একটি) মানুষের 


আকৃতিতে পূর্ণাংগ করেছেন; 


A 
+ 
Ed 


৩৮. কিন্তু (আমি বিশ্বাস করি,) সেই সৃষ্টিকর্তা আল্লাহ * ৭৮৮ 2 এল ০৬ coon 
তায়ালাই হচ্ছেন আমার রব এবং আমার রব-এর (552 এ ১9903749511 
সাথে আমি কাউকে শরীক করি না। 


৩৯. তুমি যখন তোমার (ফলবতী) বাগানে প্রবেশ 
করলে, তখন কেন (একথা) বললে না যে, আল্লাহ 
তায়ালা যা চেয়েছেন তা কতো সুন্দর! আল্লাহ 
তায়ালা ব্যতিরেকে কারোই (কিছুই ঘটানোর) শক্তি 
নেই, যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে 
কম দেখলে (কিন্তু আমি আল্লাহ তায়ালার ওপর 
ঈমান রাখি)। 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৮ ৩৩৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সূরা আল কাহাফ 


৪০. সম্ভবত আমার রব আমাকে তোমার (এ পার্থিব) ৫ 2 
বাগানের চাইতে (আখেরাতে) উৎকৃষ্ট (বাগান) দান ৬2 TE USF 1 ০52১ aes 


1? “AD EAL dd Ed ABDa পা 


করবেন এবং (অকৃতজ্ঞতার জন্যে) তার ওপর LGU টি 21. 
আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাযিল করবেন, ৩ ০-০১৭৪ 


ফলে তা (উত্ভিদ-) শূন্য (বিরান) ভূমিতে পরিণত 
হয়ে যাবে। 


৪১. কিংবা তার পানি তার (যমীনের) নীচেই অন্তর্হিত 57 করি EE HEY 2 ADA 
হে আৱে, নি হলে) তুমি কখনো তা = ৬ ০০ ডে 


ir 


(আবার) খুঁজে আনতে পারবে না। ৪1৮৮ 


পাপা 


৪২. (অতপর তাই ঘটলো,) তার (বাগানের) রেড না দি 
ফলফলারিকে বিপর্যয় দিয়ে ঘিরে ফেলা হলো, তখন টে ৫৯৪ কি < ৪১০০ ১9 


সে ব্যক্তি সেই ব্যয়ের ওপর- যা সে বাগানের 
(শোভাবর্ধনের) পেছনে করেছিলো, হাতের ওপর R চি 4; 
হাত রেখে আক্ষেপ করতে লাগলো, অপরদিকে) ডি ৩১1০1০52140 989 
তার বাগান মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে টিকা 
বলতে লাগলো, কতো ভালো হতো যদি আমি ৪1০1 
আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক না 


করতাম! 
০১9০9 80 BL TU ADSM 


৪৩. কোনো দলই (আজ) তাকে আল্লাহর (এ এ 93 re 22344 
প্রতিশোধের) মোকাবেলায় সাহায্য করার জন্যে ” 19১৩2 নিও ০৭৮ 
(অবশিষ্ট) রইলো না- না সে নিজে কোনো রকম 

প্রতিশোধ নিতে পারলো! 


88. ওখানে তো রক্ষা করার যাবতীয় এখতিয়ার 

একমাত্র আল্লাহ তায়ালার, তিনিই একমাত্র সত্য, * 

পুরষ্কারদানে ও পরিণাম নির্ধারণে তিনিই উত্তম | £2 AN 
@lic ১৯৯9৪ 


8৫. (হে নবী,) তুমি এদের কাছে দুনিয়ার জীবনের > 141 SU ৯০৭ A 
হা টা (এ জীবনটা হচ্ছে) পানির ০৫00৩] ৪9 ee 2 


মতো, আমি তা আকাশ থেকে বর্ষণ করি, যার কারণে নাকে রি iM 
যমীনের উদ্ভিদ ঘন (সুশোভিত) হয়ে ওঠে, অতপর ০০48 ie” Le 15 


এক সময় তা ভুষিতে পরিণত হয়ে যায়, বাতাস তা , ০" « টি ক 
উড়িয়ে নেয়; (মূলত) আল্লাহ তায়ালা সব কিছুর ওপর ‘yt 52) 0° টন, Nl 


প্রচন্ড ক্ষমতাবান । 


wo 1” ০৫ 


91092 ৮৪ & 5 ছে wh 0149 


৪৬. (আসলে) ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে 01৮? এ এ সা উচিত পতল 41 
(তোমাদের) পার্থিব জীবনের কতিপয় (অস্থায়ী) ৯১১11 8৯41 4443 ৬১১৩০ 
সৌন্দর্য মাত্র, চিরস্থায়ী বিষয় হচ্ছে (মানুষের) নেক 2৮73: sn এ 

কাজসমূহ, তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার 2৫2৪ ০4 1 ০০০9 রে ts 


জন্যে (তা) অনেক ভালো, আর কোনো (কল্যাণময়) টি ৪ ১2 ১৯৯ ০5198 
কিছু কামনা হিসেবেও তা হচ্ছে উত্তম | 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


৪৭. যেদিন আমি পাহাড়সমূহকে চলমান করে 2 RAR চারার 
(সরিয়ে) দেবো এবং তুমি পৃথিবীকে দেখবে, ০৯১1 555 ds yf) 


তা) একটি শূন্য প্রান্তর, (সেদিন) আমি তাদের * 22,141 * 2422০, 8 
টি টি at Ll , তাদের -* রি 925 


স্পা 


কোনো একজনকেও (সেদিন) আমি বাদ দেবো না। ৪191 


৪৮. তাদের (সবাই)-কে তোমার মালিকের সামনে 1? তি, 227 BL Luc LAD শর্ত 
সারিবদ্ধভাবে এনে হাযির করা হবে; (অতপর 1 9৮৮8 ৪1৮৬০ SL) ০৮19১9 


পা পাট 


আমি বলবো, আজ) তোমরা সবাই আমার কাছে ৭৫৮ দি রা ৬16 
এসে গেছো- (ঠিক) যেমনি করে আমি তোমাদের 5০: রানা . 


প্রথম বার পয়দা করেছিলাম, কিন্তু তোমরা ls ye 2০১ 
(অনেকেই) মনে করতে, আমি তোমাদের আমার 

কাছে হাযির করার) জন্যে কোনো সময় (-সুচীই) 

নির্ধারণ করে রাখিনি! 


৪৯. (অতপর তাদের সামনে) আমলনামা রাখা পাপা 91 
হবে, (তখন) নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে, সে ৬ সই id সা 558 8228 


আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা 12274017802 | 
এ এ Be ডি 
(খুবই) আতংবকগ্রস্ত থাকবে, তারা বলতে থাকবে, 2 99889 এ ০৯৪৪০ 


পা 


হায় দুর্ভাগ্য আমাদের, এ (আবার) কেমন বই! এ 1987829১058 ও Sf Ge JL 
তো (দেখছি আমাদের) ছোটো এবং বড়ো প্রত্যেক 2] 
বিষয়েরই হিসাব রেখেছে, জীবনভর তারা যা কিছু 195০1 1535950০855 
করেছে তার প্রতিটি বস্তুই তারা (সে গ্রন্থে) মজুদ র্যা - রি 
দেখতে পাবে, তোমার মালিক কারো ওপর বিন্দুমাত্র Af Sn Ak; NEY ১০৯ 
যুলুমও করবেন না। 


৫০. (স্মরণ করো), যখন আমি ফেরেশতাদের __। ০৪০ 
বলেছিলাম, তোমরা সবাই আদমকে সাজদা করো, (১ 90 ৮০47 (15519 
তখন তারা সবাই সাজদা করলো, কিন্তু ইবলীস 4 টা 

ছাড়া; সে ছিলো (আসলে) জ্িনদেরই একজন, এ ০৫০৫. ০০113119355 
সে তার মালিকের আদেশের নাফরমানী করলো; ০.-* £ ভর... Az ৪:০৮ it 
(এরপরও) তোমরা কি তাকে এবং তার বংশধরদের EB Tied fe 45 x ৬০ ১০৯৪ 
আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ ALLA A ADA সা পি ০০ 
করবে? অথচ সে তোমাদের (প্রকাশ্য) দুশমন; BBS) 39° ur SU 473১9 
(চেয়ে দেখো,) যালেমদের কি নিকৃষ্ট বিনিময় 4 ৪ ০. 
(দেয়া হয়েছে)। 9 YS ০811০545942 


৫১. আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় ACD £ ও ৯৮৬ বটি 
আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের ৬০১৬9 sel GE sof LC 


নিজেদের বানানোর সময়ও (তো আমি তাদের ৭ Up DAD cr 2০০৪০ 5D 
EER EE EN SN la ed ০৮৪৮৪১91539 


বন্ধু হিসেবে গ্রহণ করি না। বি ডে el 


পারা ১৫ সোবহা-নাল্লা +৩৩৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সূরা আল কাহাফ 


৫২. সেদিন তিনি বলবেন, তোমরা তাদের ডাকো ” GAZ ZA 
যাদের তোমরা (দুনিয়ায় আমার শরীক) মনে করতে, GN GEG I [939 


অতপর ওরা তাদের ডাকবে (কিন্তু) তারা তাদের * £4] "2409130400527 
(ডাকে) কোনোই সাড়া দেবে না, আমি এদের উভয়ের পেশ IE bg ঠি 


££ AW ADA AAs 


মাঝখানে এক (মরণ) ফাদ রেখে দেবো । SL; jo ross ০4৯9 


৫৩. নাফরমান লোকেরা যখন (জাহান্নামের) * ০5 পু - ৯০৭) তত 
আগুন দেখতে পাবে তখন তারা বুঝে যাবে, ৮৪815255930 Gy 
তারা (এক্ষুণি) সেখানে গিয়ে পতিত হচ্ছে, (আর পু ৯৮17৯ 4-42 

সেখানে পতিত হলে) ওরা তা থেকে কখনোই ৪১৬০19৩৯৮০০ 55017" র 


মুক্তির পথ পাবেনা। 


৫৪. অবশ্যই আমি মানুষের জন্যে এই কোরআনে 91) "81292 < 
সব ধরনের উপমা (ও উদাহরণ) বিশদভাবে বর্ণনা 2 ETE ০49 


করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই US OU 02792 or 
(অযথা) তর্ক করে। 


৪ ১3585 


৫৫. হেদায়াত যখন মানুষের সামনে এসে গেলো ৮৫৮5 £ রেড 
তখন ঈমান আনা ও ‘(গুনাহের জন্যে) ত জলা 5015280৩4৪0 ELS 


মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন্‌ bl 1 
জিনিস বিরত রাখছে, তারা (কি) তাদের কাছে ০1 ৮৪৯) ০ 


LUD AD As 


বত মানুষদের অবস্থা এসে পৌছানোর অপেক্ষা ৮429 5 টা 5] 22 


করছে কিংবা তাদের সামনে আযাব এসে হাযির হবার 
অপেক্ষা করছে? 


৫৬. আমি তো রসূলাদের (মানুষদের জন্যে জান্নাতের) -* 
সুসংবাদবাহী ও (জাহান্নামের) সতর্ককারী করেই ০ 

পাঠাই, 2১ -৮৬১ রি Ww 

দিতে পারে, (ফুলত) তারা আমার আয়াতসমূহ (59431 84141 Sages 
এবং যেসব বিষয় দিয়ে তাদের (জাহান্নাম ৫ থকে) u 9 Ee 
9 695 BIH C3 Cs 
পরিণত করে নিয়েছে। pl চে 


৫৭. তার চাইতে বড়ো যালেম আর কে আছে ।”১ 44. 14 ”৪ ০8142 
যাকে তার মালিকের Ne ET td ভি, ৬৮০৪ 
হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যা 

কিছু (গুনাহ) তার হাত দু'টো অর্জন করেছে সে 

(তাও) ভুলে যায়; আমি অবশ্যই তাদের অন্তরের ন১ 2৭ ৮৫2 57217 
ওপর (জাহেলিয়াতের) আবরণ লাগিয়ে দিয়েছি, ০89 ৮9৪৭ uf Ley 
তাই তারা (সত্য দ্বীন) বুঝতে পারছে না, তাদের ,_ z চপ ৪ 
কানেও কঠিন বস্তু ঢেলে দিয়েছি (তারা সত্য কথা ০০০11৮95015 5০09 
শুনতে পায় না, অতএব হে নবী); তুমি ওদের LAD Az 
যতোই হেদায়াতের পথে ডাকো না কেন, তারা ৪102 BH Gul 
কখনো হেদায়াত পাবে না। 


পারা ১৫ সোবহা-নাল্লাম € ৩৩৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহাফ 


৫৮. (হে নবী,) তোমার রব বড়োই ক্ষমাশীল, দয়াবান; 22827 ০) ৪০৮ 
তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্যে 3 ৮২১19 39857 2172)9 


শাস্তি দিতে চাইতেন, তাহলে তিনি (সহজে) শাস্তি ০০প রশ ৪65 
তরান্বিত করতে পারতেন; বরং (এর পরিবর্তে) তাদের ৯ ০৯19০ 3০০৫ 


জন্যে (শাস্তির) একটি প্রতিশ্রুত ক্ষণ (নির্ধারিত) 193০1 ০০০৮৪ rt 
আছে, যা থেকে ওদের কারোই পরিত্রাণ নেই! 


ADL A 


৪২992499১০5 


৫৯. এ জনপদ (ও তার অধিবাসীরা) যখন (আল্লাহ ।*-12 1৭4 * ৮" 11 
তায়ালার) সীমা লংঘন করেছিলো তখন আমি তাদের 19৮15 তান পেত 455 


নির্মল করে দিয়েছি, তাদের ধ্বংসের জন্যে আমি 2 AU A ০০ 
একটি দিন ক্ষণ নির্দিষ্ট করে রেখেছি । Olds Sled 0 9 


৬০. (হে নবী, তুমি এদের মূসার ঘটনা শোনাও 
যখন মুসা তার খাদেমকে বললো, যতোক্ষণ পর্য 
আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌছবো, ততোক্ষণ 
পর্যন্ত আমি (আমার পরিকল্পনা থেকে) ফিরে আসবো 
না, কিংবা (প্রয়োজনে) আরো দীর্ঘ সময় পর্যন্ত আমি 
চলা অব্যাহত রাখবো! 


৬১. যখন তারা উভয়ে (সেই প্রত্যাশিত) দুটো 1৮-৮4-1৮51, দত 4841711 
সাগরের সংগমস্থলে এসে শৌছলো, তখন তারা 1৪৪০ তিনি, 
উভয়েই তাদের (খাবাবের জন্যে রাখা) মাছটির কথা 0 এ “পা এ 350 
ভুলে গেলো, অতপর মাছটি সুড়য়ের পথ করে ৩ +৮৪ ৬ 
সাগরে চলে গেলো। 


৬২. যখন তারা দু'জন আরো কিছু দূর এগিয়ে গেলো 1৮154 14147171512 
তখন সে তার খাদেমকে বললো, (এবার) আমাদের * 2% 1০ 21 Lai JG bole LL 


নাশতা নিয়ে এসো, আমরা এ সফরে সত্যিই ভারী 
ক্লান্ত হয়ে পড়েছি। 


৬৩. সে বললো, তুমি কি দেখোনি, আমরা চি 
যখন শিলাখন্ডের পাশে বিশ্রাম করছিলাম, তখন ” td 0৮2 


মাছের কথা আমি ভুলেই গিয়েছিলাম, (আসলে) 1০ 7 Aw 


2,029, টিন ০০০ (3 


শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে যে, আমি তার 

কথাটা স্মরণ রাখবো, আর সে মোছটি)ও কি 2755 প৮০ ৫০০৭৪ 
আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের ৩৪ ৬9812557230 ০821 
দিকে নেমে গেলো । 


৬৪. সে বললো (আরে), এই তো হচ্ছে সে (জায়গা), 
যার আমরা সন্ধান করছিলাম, অতপর তারা নিজেদের 
পথের চিহ্ন ধরে ফিরে চললো । 


৬৫. এরপর তারা (সেখানে) আমার বান্দাদের 
মাঝ থেকে একজন (পুণ্যবান) বান্দাকে পেলো, 


পারা ১৫ সোবহা-নাল্লাম ৩৩৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি, (উপরন্তু) 


তাকে আমি আমার কাছ থেকে (বিশেষ) জ্ঞানও 
শিখিয়েছি। 


A PIAL পা AW ক্রেপা ঠা BIA! 


us op iss us hon) | 


৬৬. মুসা তাকে বললো, আমি কি তোমার অনুসরণ * 


করতে পারি, যাতে করে (আল্লাহ তায়ালার কাছ 9 
থেকে) যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু 
অংশ তুমি আমাকে শেখাতে পারো । 


uf 


৬৭. সে বললো (হী পারো), তবে আমার সাথে থেকে 
(তো) তুমি কখনো ধৈৰ্য ধারণ করতে পারবে না। 


FA পা 


৬৮. (অবশ্য,) যে বিষয়টি তুমি (জ্ঞান দিয়ে) আয়ত্ত 
করতে পারোনি তার ওপর তুমি ধৈর্য ধরবেই বা কি করে? 


৬৯. সে বললো, আল্লাহ তায়ালা যদি চান তাহলে তুমি 
আমাকে ধৈর্যশীল (হিসেবেই) পাবে, আমি তোমার 
কোনো আদেশেরই বরখেলাফ করবো না। 


FAG পা পি 


৭০. সে বললো, (আচ্ছা) যদি তুমি আমাকে অনুসরণ 
করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু £ 
জিজ্ঞেস করবে না, যতোক্ষণ না সে কথা আমি 
তোমাকে বলে দেবো! 


Az A 


৭১. অতপর তারা দু'জন পথ চলতে শুরু করলো । 
(নদীর পাড়ে এসে) উভয়েই একটি নৌকায় আরোহণ £ 
করলো, (নৌকায় উঠেই) সে তাতে ছিদ্র করে 
দিলো; সে বললো, তুমি কি এ জন্যে তাতে ছিদ্র 
করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে 
পারো, তুমি তো সত্যিই এক গুরুতর (অন্যায়) কাজ 
করেছো! 


রা হু w BEG 
০1০৮ Gy নী 


পি Aon 


৭২. মুসার কথা শুনে) সে বললো, আমি কি 
তোমাকে একথা বলিনি যে, আমার সাথে থেকে তুমি 
কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। 


পা পা পাটি, পা ডি পা ভি পতি Da Nad 


০ Eid LBA TE 


৭৩. সে বললো, আমি যে (কথা) ভুলে গেছি সে 
ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং (এ 
ব্যাপারে) আমার ওপর বেশী কঠোরতাও আরোপ 
করোনা। 


পাপা ৮9১ 


৭৪. আবার তারা উভয়ে পথ চলতে শুরু করলো, , 
(কিছু দূর গিয়ে) তারা উভয়ে এক (কিশোর) বালককে * 
পেলো, (সাথে সাথে) সে তাকে হত্যা করে ফেললো, , 
(এটা দেখে) সে বললো, তুমি তো কোনরকম ? 
হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ 
করলে! তুমি (সত্যিই) একটা গুরুতর অন্যায় কাজ 
করে ফেলেছো! 


পারা ১৫ সোবহা-নাল্লাষী 


% ৩৪০ 


এ 179 পন 


20108 Cd tL গর) 


Lrg Az [কে Ed Az 


০১০৪০ yi Sj ৮855 


Ed 2 15 
ক ০ FAS A £৯ পাপা 


91১১ ৯ ৯ ০৪ 


০৮ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহ্‌ফ 
$ | ৭৫. সে বললো, আমি কি তোমাকে (একথা) বলিনি চুর 2০5 ৮191 10810 08 


A 2 


(| যে, তুমি আমার সাথে (থেকে) কখনো ধৈর্য ধরতে 
(ত) পারবে না। 


পরা পা whe 


$ | ৭৬. সে বললো, যদি এরপর একটি কথাও আমি ২.2 [2 
তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তুমি আর আমাকে রর রে 5৪৪০ 
তোমার সাথে রেখো না, (অবশ্য এখন তো) তুমি 
আমার পক্ষ থেকে ওযর পেশ করার (প্রান্ত)-সীমায় 
পৌছে গেছো । 


৭৭. তারা দু'জন আবার পথ চলতে শুরু করলো । 

(কিছুদূর এগিয়ে) তারা জনপদের অধিবাসীদের কাছে ৮ 

পৌছলো, (সেখানে পৌছে) তারা (সেখানকার) Of SU CLT EEL 
অধিবাসীদের কাছে কিছু খাবার চাইলো, কিন্তু তারা AAU Az BA রা 

তাদের উভয়ের মেহমানদারী করতে অস্বীকার করলো, (৮১০৪ 

অতপর সেখানে তারা একটি পতনোনুখ প্রাচীর 

(দেখতে) পেলো, সে প্রাচীরটাকে সোজা করে দিলো, 

মুসা বললো, তুমি চাইলে তো এ কাজের ওপর কিছু 

পারিশ্রমিক গ্রহণ করতে পারতে! 

৭৮. সে বললো (বেশ), এখানেই তোমার আমার 5 "72147 রি 
মধ্যে বিচ্ছেদ (হয়ে গেলো, কিন্তু তার আগে) 0521৯ 


/৯0 A পা ডি পাঠ তি তা EAE LEE Fd 


যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পণ Gs 
পারোনি-তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে ” ০:০৮] 
চাই। © yw 


৭৯. (প্রথম ঘটনাটি হচ্ছে,) নৌকা সম্পর্কিত, (মূলত) - ৯৮ -* MAE 
তা ছিলো কয়েকজন গরীব মানুষের (মালিকানাধীন), ১১9৯ ৬৯ ০০08 


[ry Acar 


তারা (এটা দিয়ে) সমুদ্রে (জীবিকা অন্বেষণের) 7122 Eff {3 1 

কাজ করতো, কিন্তু আমি (নৌকাটিতে ছিদ্র করে) টি টি a EE le 
তা ক্ৰটিযুক্ত করে দিতে চাইলাম, (কারণ) তাদের 2৯৯০ ০৫ ৬০» 81227 
পেছনেই ছিলো (এমন) এক বাদশাহ, যে (ক্রটিবিহীন) * Bp 
যে নৌকাই পেতো, তা বল প্রয়োগে ছিনিয়ে নিতো । ৪৯০৪ 
৮০. (আর সে) কিশোরটি (-র ঘটনা হচ্ছে) তার Ac A ০০০০1 os পা ০৮৮ 
পিতামাতা উভয়েই ছিলো মোমেন, আমি আশংকা ৬৯--০৪ 5921 0৫8৮1811৮৮9 
করলাম, (বড়ো হয়ে) সে এদের দু'জনকেই (আল্লাহর) BADD: শি কত টি নটি এ পিচ পপ 
নাফরমানী ও কুফুর ছারা প্রভাবাঘিত করে দেবে, 1১559 0৬৬০ (০৪৪১১% ০1-2-৯৬ 
৮১. আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের ৮১ (৮৮ ত্র ০৮০4 নি দরদ 4 
(এমন) একটি সন্তান দান করবেন, যে দ্বীনদারী ও 452 1১৯ ৮৪) (৮৪1০ ut bs 
রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তার চাইতে বেশী +4০ ০ মহ 

ভালো (প্রমাণিত) হবে। ৪৮১ os 


৮২. (সর্বশেষ ছিলো ওই) প্রাচীরটি (-র ঘটনা! ET 
আসলে) তা ছিলো শহরের দুটি এতীম বালকের, 25021 ৮৮৫ ৮৮210801681 পি 


এর নীচেই তাদের জন্যে (রক্ষিত) ছিলো (গুপ্ত) 110 "০211245৭722 
ধনভান্ডার, ওদের পিতা ছিলো নেককার ব্যক্তি, £ (৮১951 091৮7 ১4০99 


পারা ১৬ ক্বা-লা আলাম ৩৪১ www.alquranacademylondon.org 


A 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহ্‌ফ 


লা ক 2 ৮5৫ SAT ul 47 ১105 
১৮৮7 রা 2৫22 (০০৭ ০852 
TE ERATE ET 
থেকে) ধৈর্য ধারণ করতে পারছিলে না! 


Ed লু চিপ চলল 


৮৩. (হে নবী,) এরা তোমাকে যুলকারনায়ন সম্পর্কে 12 ৭4121 2] 

জিজ্ঞেস করবে, তুমি বলো, (হ্যা) আমি আল্লাহর ০১ ৬3811 3 টি বসরা? 
বি থয বি রণ SA PAS ADAzz ০৯০০৮ পাশা 
দি নোনা তা থেকে (সে) বিবরণ তোমাদের 194 4. কেশ 87 


৮৪. (আল্লাহ তায়ালা বলছেন,) আমি যমীনের বুকে ৯ তি EE 
তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে (এর Bos ib Nd ) 
জন্যে) সব উপকরণও দান করেছিলাম, 61০85 


৮৫. অতপর সে আরেক অভিযানের পেছনে রে 
বেরুলো। ol ৮১ 


৮৬. চেলতে চলতে) এমনিভাবে সেসূর্যের অস্তগমনের AAA ৯৮ এ 

জায়গায় গিয়ে পৌছলো, সেখানে গিয়ে সে সূর্যকে ESAT 
(সাগরের) কালো পানিতে ডুবতে দেখলো, তার পাশে দেবের দি 
সে একটি জাতিকেও (বাস করতে) 1 Lise ৩৯55 2৮৯ ০৭০ ৯০০১৯ 
বললাম, হে যুলকারনায়ন, (এরা তোমার অ weg Az নি 
তারা খারাপ কাজ করলে), তুমি (তাদের) শাস্তি দিতে DIS Ll aA CE 9 


পারো অথবা (ভালো কাজ করলে) তাদের সাথে তুমি ZAS AN, EULA 
সদয় ভাবও গ্রহণ করতে পারো। 1০ se ১৪৯০ ০1০19 


৮৭. সে বললো (হ্যা), এদের মাঝে যে করবে ম 3০০-2 ০৯০ 
তি a দেবো, অসুর তাকে প 2295০১35 প ৬ LT IU 
(যখন) তার মালিকের দিকে ফিরিয়ে নেয়া হবে টিটি ঠা তা ০ 
(তখন) তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। 9155 162282589)4145 


৮৮, (অপরদিকে) যে ব্যক্তি (আল্লাহর ওপর) 94/74 পৃ Ac Uz" 
ঈমান আনবে এবং নেক কাজ করবে, তার জন্যে Ab Jt ০৮১০৭ ৬1০9 
(আখেরাতে) থাকবে উত্তম পুরস্কার, আর আমিও তার UG, ৰ 57 লাল 

সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ res ০5895 =| 


AD 


(ও নম) ব্যবহার করবো; ৫1১4 


1 ADA 


৮৯. অতপর সে আরেক অভিযানের পেছনে পপ পচ 2 
বেরুলো। EE 


Ac aid পা 


৯০. এমনকি (চলতে চলতে) সে সূর্যোদয়ের স্থানে 122 J ৮৮৭ রম cr 
গিয়ে পৌছলো, তখন সে সূর্যকে এমন এক জাতির 523 Cea | রি 


ওপর (দিয়ে) উদয় হতে দেখলো; যাদের জন্যে তার ১9১ ৬০-০০-০৯৯৮ [9 am 
(উত্তাপ) থেকে (রক্ষার) কোনো অন্তরাল আমি সৃষ্টি 
করে রাখিনি । ৫13 


পারা ১৬ ক্বা-লা আলাম ৩৪২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সুরা আল কাহফ 


৯১. (যুলকারনায়নের ঘটনা) এরকমই (ছিলো); তার কাছে যা EC UT ETN EE 
ছিলো আমার কাছে সে সম্পর্কিত সব খবর (মজুদ) আছে। ৪01১৯ 4301 3 ৮০৮1059 13৫ 


৯২. অতপর সে আরেক (অভিযানে) পথে বেরুলো। ভা Et 


৯৩. এমনকি (চলতে চলতে) সে দুটো প্রাচীরের পপ ৯৮ পুতি) 
মধ্যবর্তী স্থানে গিয়ে পৌছলো, দুই পর্বতের মধ্যবর্তী ৬০৯১৬২১০১৫1? [০ 


স্থানে (পৌছে) সে এমন এক সম্প্রদায়ের লোকদের _ ৬৭৫ / 
পেলো, যারা (যুলকারনায়নের) কোনো কথাই (তেমন) ও 45 09880 95358555 ০6593 


বুঝতে পারছিলো বলে মনে হলো না। 

৯৪. তারা (বিভিন্নভাবে তাকে) বললো, হে 55555 দু 
যুলকারনায়ন, নিসদ্দেহে ইয় ভু মা ভুজ হচ্ছে খানে 62৯ sl iy G3 0 
টা Ra ভি দের নি JANIE bb Ep 
জন্যে) আমরা কি তোমাকে (এ শর্তে) কিছু ‘কর! ০০ =- Tens পট এপ ৪ 
দেবো যে, তুমি আমাদের এবং তাদের মাঝে একটি 2 ৫০৯6 ৩৮ 55 SU ০৫ 


প্রাচীর বানিয়ে দেবে । 9182 hep 


৯৫. সে বললো (করের প্রয়োজন হবে না, কেননা), A ADA ঢ্‌ BAS AW AWD 3 
আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই 3 ডি ১৮ Dl 


(আমার জন্যে) উত্তম হ্যা, শারীরিক) শক্তি দ্বারা ZA 8 টিপানিপা পা ADA af 922 


@ Ls) 0st) ৪৫৪৪ Us 1 898 


৯৬. তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে উট পা] 
এসো (অতপর তা দিয়ে প্রাচীর তৈরীর কাজ শুরু ০০6 3495159০৪50 
হয়ে গেলো); যখন মধ্যবর্তী ফীকা স্থানটি (দুটো 5৪8) 18. HE 
পর্বতের) সমান হয়ে গেলো, তখন সে (তাদের) ২... Ee Fe 105 ৮৪৩০] oes 
লক্ষ্য করে বললো, তোমরা (হাঁপরে) দম দিতে এ 8১১ 051 ০5, 1)০ 4৯1১1 
থাকো; অতপর যখন তা আগুনকে উত্তপ্ত করলো, ZA 
(তখন) সে বললো, (এখন) তোমরা আমার কাছে ৪1১০ 
(কিছু) গলানো তামা নিয়ে এসো, আমি তা এর ওপর 

ঢেলে দেবো । 


৯৭. অতপর (বিপর্যয় সৃষ্টিকারী দলের) লোকেরা তার 19০16: 159 5958৭ uf 19161 55 
ওপর (আর) উঠতে সক্ষম হলো না- না তারা তা পি 
ভেদ করে (বাইরে) আসতে পারলো! ৪9৯ 4 


৯৮. (যুলকারনায়ন বললো,) এগুলো আমার মালিকের £717 1147 + “৭৮৮৯1 41 
অনুগ্রহ, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা (-মতো ডি চন Be Has রি pl 
কেয়ামত) আসবে, তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে 09) ০০991495955 এ 9) ০০9 
একাকার করে দেবেন, আর আমার মালিকের ওয়াদা 

হচ্ছে সত্য ওয়াদা; SEL 


৯৯. (কেয়ামতের আগে আবার) আমি তাদের FA ভা 3529 AS (2742 
দলে দলে ছেড়ে দেবো, তারা (সমুদ্রের) ঢেউয়ের ৮১৯৪ ০৯ Io 95০97 ০৮৮৯ 05909 
আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে, 


পারা ১৬ ক্বা-লা আলাম +৩৪৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৮ সরা আল কাহ্‌ফ 


যখন শিংগায় ফুৎকার দেয়া হবে তখন তাদের 81৫4 গৃহে 
সবাইকে আমি একত্রিত করবো, fee sonnel 


১০০. (সেদিন) আমি জাহান্নামকে (তার) 4৯4৮৯ EAE তি 


১০১. যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে ৭০০৯ 5 2 
আবরণ পড়ে ছিলো, তারা (হেদায়াতের কথা) শুনতেই bE sls 29৫০৩] 


পেতো না। বি টিটি 41750) ৃ 
১০২. কাফেররা কি এ কথা মনে করে নিয়েছে, অত 18৮৫ 

তারা আমার বদলে আমারই (কতিপয়) গোলামকে হি ০ 1938 dls 
অভিভাবক বানিয়ে নেবে, (আর আমি এ ব্যাপারে 1? লে ৮7৮7৭ 

তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারীর জন্যে %-০-০ cA নি Le 
সাজিয়েই রেখেছি ale 


১০৩. (হে নবী,) তুমি বলো, আমি কি তোমাদের ৫১১212212৮5 02 2 
এমন লোকদের কথা বলবো, যারা আমলের দিক ৩ ১:৬০ ৩৭ SVU AS 


থেকে আসলেই ক্ষতিগ্রস্ত; 

১০৪. (এরা হচ্ছে) সেসব লোক যাদের সমুদয় ADA Bo cA, 
প্ৰচেষ্টাই এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা CBOE dae SS Gd 
নে ভাবছে ভারা (ৰি) ভালো কাজই করে 6 1632 0% LAOS 
১০৫. এরাই হচ্ছে সেসব লোক, যারা তাদের * - 

মালিকের আয়াতসমূহ অস্বীকার করে এবং ০০9 54015588911 এএঠ 
(অস্বীকার করে) তীর সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও, *-+-* SL 

ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায়, তাই কেয়ামতের a i HAHEI 30 
দিন আমি AL le জন্যে ওযনের কোনো ets x 5 5 
১০৬. এটাই জাহান্নাম! (এটাই) তাদের (যথার্থ) ৯০ ৫০৭৮ ০ 0০৮৮০০০৮757 

পাওনা, কেননা তারা স্বয়ং সৃষ্টাকেই) অস্বীকার 19১৯: Ls hls 3 
করেছে, (উপরন্তু) তারা আমার আয়াতসমূহ ও ৮১০০০ A RK 
(তার বাহক) রসূলদের বিদ্রপের বিষয় হিসেবে গ্রহণ ৪195 (19 চে 19১19 
করেছে। 

১০৭. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালার ওপর) 2 cz ADSL oN, 

ঈমান এনেছে এবং (সে অনুযায়ী) নেক কাজ করেছে, ৬-০4-০111952915:21 09101 
দের হমানদারীর রদাউস’ 222 AKAN Rs. BBs কা গারো Nebo 
৪59 দহন ৪ ১১) ৮৮9১১811৬৯০ ০১৫ 


১০৮. সেখানে তারা চিরদিন থাকবে, তারা সেখান থেকে (অন্য পিপি ABA 
কোথাও যাওয়ার জন্যে) জায়গা বদল করতে চাইবে না। গু Ys (৬০ 0 355 y oss ৩ 3০1 


১০৯. (হে নবী,) তুমি বলো, আমার মালিকের *₹ - 
(প্রশংসার) কথাগুলো (লিপিবদ্ধ করা)-এর জন্যে যদি (৪) ৬৫15 1৩০] OES 08 


সমুদ কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের কথা ঠাত 175 ৮ ৭ 
(লেখা) শেষ হওয়ার আগেই সু শুকিয়ে যাবে, ০৫ S44 05 = 682 


এমনকি যদি আমি তার মতো (আরো) সমুদ্রকে EER Aus 
(লেখার কালি বানিয়ে) সাহায্য করার জন্যে নিয়ে 91১৩৭445808 915 3D 
আসি (তবুও) । 

পারা ১৬ ক্বা-লা আলাম %৩৪৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সুরা মারইয়াম 


৮৩:৮০ সি 


১১০. (হে নবী,) তুমি বলো, আমি তো তোমাদের 7 7** 217০2 
মতোই একজন মানুষ, তবে আমার ওপর ওহী নাযিল dt RA (0৮015 


হয়, (আর সে ওহীর মূল কথা হচ্ছে), তোমাদের UL se BLS 
মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমাদের মাঝে যদি টাটা রা De oF RIA 
কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে, সে যেন EL Jie ১০ ০০5 49) 5180 21992 


(সব সময়) ভালো কাজ করে, সে যেন কখনো তার নানি 
মালিকের এবাদাতে অন্য কাউকে শরীক না করে । 81215 85 ও 5/)949 


১. কাকে হইয়া আঈন হোয়াদ। 


২. (হে নবী, এ হচ্ছে) তোমার মালিকের অনুগ্রহের 
(কথাগুলোকে) স্মরণ (করা), যা তিনি তার এক অনুগত 
বান্দা যাকারিয়ার ওপর (প্রেরণ) করেছিলেন- 


৩. যখন সে একান্ত নীরবে তীর মালিককে 
ডাকছিলো। 


৪. সে বলেছিলো, হে আমার রব, আমার হাড় 
সত্যি সত্যিই দুর্বল হয়ে পড়েছে এবং (আমার) মাথা 


tA টিপা A FAA 


শুভ্রোজ্ল হয়ে গেছে (তুমি আমার দোয়া কবুল র্গা 9০৮৩৮ 45585 
করো), হে আমার রব, আমি তো কখনো তোমাকে 


ডেকে ব্যর্থ হইনি! 


৫. আমার পর আমি আমার পেছনে পড়ে থাকা 
আমার ভাই বন্ধুদের (দ্বীনের ব্যাপারে) আশংকা 
করছি, (এদিকে) আমার স্ত্রীও বন্ধ্যা হয়ে গেছে, 
একান্ত তোমার কাছ থেকে তুমি আমাকে একজন 


৬. যে আমার উত্তরাধিকারিত্ব করবে_ উত্তরাধিকতৃ £ 
করবে ইয়াকুবের বংশের, হে (আমার) রব, তুমি 
তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও । 


৭. (আল্লাহ তায়ালা বললেন,) হে যাকারিয়া, আমি 
তোমাকে একটি ছেলে (হওয়া)-র সুখবর দিচ্ছি, তার 


নাম (হবে) ইয়াহইয়া, এর আগে এ নামে আমি - 
কোনো মানুষের নামকরণ করিনি। ০৮৪৫০ 2 Sd, (৯ 


৮. সে বললো, হে আমার রব, আমার ছেলে হবে ভাতা রি যে 
কিভাবে, আমার স্ত্রী তো বন্ধ্যা এবং আমি নিজেও nll dosh ০1534 


৮9 উিপা্ণা AAU প্র 


পিন কার 95701 Ce A 0 Bre 


৯. আল্লাহ তায়ালা বললেন (হ্যা), এটা এভাবেই (হবে), গু এপ আর্ত = 
RANE 5] 155 UG 
তোমার রব বলছেন, এটা আমার জন্যে নিতান্ত সহজ কাজ, ৬৪৪ ৫89৮ ৯) Je 1১৫ J 


পারা ১৬ ক্বা-লা আলাম +৩৪৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 
আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম- 5124 1৫120 ৮4283 535 
(তখন) তুমিও তো কিছুই ছিলে না! OBA 51719 ০ ০৫ ৩59 


১০. সে বললো, হে আমার রব, আমাকে (এ জন্যে 
কিছু) একটা নিদর্শন (বলে) দাও; তিনি বললেন 
(হ্যা), তোমার নিদর্শন হচ্ছে, (সুস্থ থেকেও) তুমি 
ক্রমাগত তিন রাত মানুষদের সাথে কোনোরকম 
কথাবার্তা বলবে না। 


১১. অতপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লুকে 
লোকদের কাছে এলো এবং ইশারা ইংগিতে তাদের ৮5০51124296, £7 


বুঝিয়ে দিলো, তারা যেন সকাল সন্ধ্যা (আল্লাহ BAND ABW MAA Aes 
তায়ালার) পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। 8১৯ 19৮ ৩1০৪০11৮৯98 


১২. (এরপর ইয়াহইয়ার জন্ম হলো, সে যখন বড়ো 
হলো, তখন আমি তাকে বললাম,) হে ইয়াহইয়া, 
তুমি (আমার) কিতাবকে শক্ত করে ধারণ করো; 
(আসলে) আমি তাকে ছেলেবেলায়ই বিচার বুদ্ধি দান 


52 


১৩. সে একান্ত আমার কাছ থেকেই হৃদয়ের কোমলতা 
ও পবিত্রতা লাভ করলো; সে ছিলো (আসলেই) 
একজন পরহ্যগার ব্যক্তি, 


১৪. (তদুপরি) সে ছিলো পিতা মাতার একান্ত |” ৪৮ * £+ ভ্ত এ 
অনুগত- কখনো সে অবাধ্য নাফরমান ছিলো bis ০৫:-৮95292152157 


না। 2 


১৫. তার ওপর শান্তি (বর্ষিত হয়েছিলো), যেদিন + ৯০৮৪৯ + 

তাকে জন্ম দেয়া হয়েছে, (শান্তি বর্ষিত হবে সেদিন)- ০০9৮8 0923 51919 ale 5 
যেদিন সে মৃত্যু বরণ করবে এবং যেদিন পুনরায় সে উত Ash 
জীবিত ERT ৮৮৯ ০৯৮৪ [59 


১৬. (হে নবী,) এ কিতাবে তুমি মারইয়ামের কিছু +52)1 31 5707 এ ১৯20৫ 
কথা স্মরণ করো । (বিশেষ করে সে সময়ের কথা-) lacs তি সিটি SINE Hh 


যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে 8৮55 1512 hf 


১৭. অতপর লোকদের কাছ থেকে (নিজেকে আড়াল 21474৩ ৯. 425৫ 
করার জন্যে) সে পর্দা করলো। আমি তার কাছে পি 3০1০৫395৩০৫ 
আমার রূহ (জিবরাঈল)-কে পাঠালাম, সে পূর্ণ প৫1৯০17৮1 
মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করলো । ony 15: Wl ০:০3 ০9) tell 


১৮. সে বললো (হে আগত ব্যক্তি), তুমি যদি (আল্লাহ & ৭ বে 
তায়ালাকে) ভয় করো, তাহলে আমি তোমা (-র ul ১০ ৮৮১১] 39০ at dl 


অনিষ্ট) থেকে দয়াময় (আল্লাহ তায়ালা)-এর কাছে নি 
আশ্রয় চাই। ৪198 টি 


১৯. সে বললো, আমি তোমার মালিকের 
পাঠা দূত (আমি এসেছি), $s) EE BREE 


পারা ১৬ ক্বা-লা আলাম $৩৪৬ www.alquranacademylondon.org 


ওয়াকফে লাষেম ট্রে 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সুরা মারইয়াম 
যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। L$ LE এ ০০ 


২০. সে বললো (এ কি বলছো তুমি)! আমার ছেলে * শু * | ৮৯? 
হবে কিভাবে, আমাকে (তো আজ পর্যন্ত) কোনো ৮9 Ado ০15 


পু র্পও করেনি, আর না আমি কখনো অসতী 3550 2958 ০৪৯: 
রা বলছেন, তো আমা 2 তত 2 ৬৯ রি ১৫ JU 
8 ০4:95 


২২. অতপর সে তাকে (গর্ভে) ধারণ করলো এবং তাকে পপি 2 ATT 
সহ সে দূরে (কোনো) এক জায়গায় চলে গেলো। ৪৮০০ GEL 2০০ LAG 48 


২৩. তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর টি 
গাছের নীচে নিয়ে এলো। সে বললো, হায়! IS Eds dl ALS GL 


এর আগেই যদি আমি মরে যেতাম এবং আমি + ++ 
যদি (মানুষদের স্মৃতি থেকে) সম্পূর্ণ বিস্মৃত হয়ে ০9 Ge 05 চি ০ দার 


যেতাম! 


২৪. তখন একজন (ফেরেশতা) তাকে তার নীচের 
দিক থেকে আহ্বান করে বললো (হে মারইয়াম), তুমি 
কোনো রকম দুঃখ করো না, তোমার রব (পিপাসা 
নিবারণের জন্যে) তোমার (পায়ের) নীচে একটি 
(পানির) ঝর্ণা বানিয়ে দিয়েছেন, 


২৫. তুমি এ খেজুর গাছের কান্ডকে তোমার দিকে | bs IE 5] sls J 5 
নাড়া দাও, (দেখবে) তা তোমার ওপর পাকা ও তাজা 18১৯১ 1 ১৯5 


খেজুর ফেলছে, বি Ld 


FA 8 এ পাপা A পা ডি পা A 


২৬. অতপর (এ গাছের) খেজুর তুমি খাও, (এ তু 
ঝর্ণার) পানীয় পান করো এবং (সন্তানের দিকে a ON irl 555 


তাকিয়ে) চোখ জুড়াও, যখনি তুমি মানুষদের 585,121 Ah us 
কাউকে দেখবে তাহলে বলবে, আমি রহমান আল্লাহ রর 7 


প্র টি পাটি পা ৬১৩০০ 8 শা FAs IAD ৮০2১ পা 


তায়ালার নামে রোযার মান্নত করেছি (এবং এ টিটি (০9০ ৬০৯১1 ০০১০২ 
কারণে) আমি আজ কোনো মানুষের সাথে কথা cD A 
বলবো না। 


২৭. অতপর সে তাকে (নবজাতককে) কোলে বহন 2-৭-1 ১ 
করে তার জাতির কাছে (ফিরে) এলো; লোকেরা -৮১০ 

(তার কোলে সন্তান দেখে) বললো, হে মারইয়াম, 

তুমি তো সত্যিই এক অদ্ভুত কান্ড নিয়ে এসেছো । 

২৮. হে হারূনের বোন (একি করলে তুমি)? তোমার 5710 পদটি 
পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিলো না, তোমার ৮ ৮1 29 ult ৩১১ এ 
মাতাও তো (চারিত্রিক দিক থেকে) কোনো খারাপ 8587 1০1 91312 9 
(মহিলা) ছিলো না! “০ 


পারা ১৬ ক্বা-লা আলাম *৩৪৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


২৯. সে তার (কোলের শিশুটির) দিকে ইশারা করলো *-4 ৮1৫2৮? 
(এবং বললো তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে ৩০৮৮ ০ ভি তি 
একেই জিজ্ঞেস করো); তারা বললো, আমরা তার 

সাথে কিভাবে কথা বলবো, যে (এখনো) দোলনার 

শিশু! 


৩০. (এ কথা শুনেই) সে (শিশুটি) বলে ওঠলো পা 
হ্যা), Seen CT ৩ 
আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী 


2 


৩১. যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে _ 

(তার) অনুগ্রহভাজন করবেন, তিনি আমাকে নির্দেশ ” 

দিয়েছেন, যতোদিন আমি বেঁচে থাকি ততোদিন ed 28 19891--11 ৫০ 
যেন আমি নামায প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান ৪9৫৮ 

করি। 


৩২. (তদুপরি) আমি যেন মায়ের প্রতি অনুগত ডি উর 
থাকি, (আল্লাহর শোকর) তিনি আমাকে না-ফরমান 1) (০9: dlls: 
বানাননি 


ও 1১52 


Kt 


৩৩. আমার ওপর (আল্লাহ তায়ালার বিশেষ) + ॥+/৪"-4- ও = অপ ০ 15 

রশানতি- যেদিন আমি জনুগ্রহণ করেছি, প্রশান্তি 9 19190 57 ৩০৮৮৮419 
(থাকবে) সেদিন, যেদিন আমি (আবার) মৃত্যুবরণ জা 2 শা 
করবো এবং মৃত্যুর পরে) যেদিন জীবিত অবস্থায় ও ৮৯০৮৯ | 99 


পুনরুখিত হবো। 


পা পাঠ পা PLA 


৩৪. এ হচ্ছে মারইয়াম পুত্র ঈসা, আর (এ হচ্ছে $c US 
যা ভা এট 


করে। 55০৮৩ 


৩৫. (তারা বলে, সে আল্লাহ তায়ালার সন্তান, কিন্তু) নারি এ A $ টা 
সন্তান হণ করা আল্লাহ তায়ালার কাজ নয়, তিনি * 4৯৮ 019০০ ৫৯০৭ of 4 1৩ 


(এ থেকে) অনেক পবিত্র; তিনি যখন কোনো কিছু REE f fst 
করতে চান তখন শুধু বলেন ‘হও’ এবং সাথে সাথেই ch / টি 
তা “হয়ে যায়’; Ww a 


৩৬. অবশ্যই আল্লাহ তায়ালা আমার রব এবং ॥/'! ৯ ০৯ ABB £ তা পা 
তোমাদেরও রব, অতএব তোমরা সবাই তারই 1০ ৮৪9০০১৮০909) 4119 
গোলামী করো; আর এটাই হচ্ছে সরল পথ । sn nds 


৩৭. এরপর (তাদের) দলগুলো নিজেদের মাঝে ॥-+ Act A চিতা 
(মারইয়াম পুত্রকে নিয়ে) নানা মতানৈক্য সৃষ্টি করলো, ০49 ৩৩৮৪ ৫০০ 


£৯ ঠিপাশা্ cA এ 


অতপর (যারা আল্লাহ তায়ালার ঘোষণা) অস্বীকার 
করলো রে জন্যে রয়েছে (কেয়ামতের) কঠিন Sly ৩০৫০ or 19১ wad 


২211০ ৩২০৩১1২৪১৪৫ 


৮8] 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


কিন্তু আজ এ যালেমরা (না শোনা ও না দেখার ভান ৮০ 
করে) সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়ে আছে। © we 015 5) 09811 od 


৩৯. (হে নবী,) সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি , LA 2৯৮৯৮ As 
সিন্ধান্ত হয়ে যাবে। (এখন তো) এরা এ ব্যাপারে প As As AT AZ A, ৮৩ 
গাফলতে (ডুবে) রয়েছে, ওরা (আল্লাহর ওপরও) গু 9০০৪৭ 52 
ঈমান আনছে না। 


৪০. নিসন্দেহে (এ) পৃথিবীর মালিক আমি এবং তার (7012 ৮, ছু 
ওপর যা কিছু রয়েছে সেসবেরও, আর তারা সবাই প5৮25581 md 


আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। € © 9৯৯9৭ ৮119 


৪১. (হে নবী, এ) কিতাবে তুমি ইবরাহীম (-এর 
ঘটনা)-কে স্মরণ করো, উর সে ছিলো এক 
সত্যবাদী নবী । 


৪২. যখন সে তার পিতাকে বললো, হে আমার পিতা, 
তুমি কেন এমন একটা জিনিসের পূজা করো, যে 
দেখতে পায় না, শুনতে পায় না, না সে তোমার 
কোনো কাজে আসে। 


৪৩. হে আমার পিতা, আমার কাছে (আল্লাহ তায়ালার 
সৃষ্টি রহস্য সম্পর্কে) যে জ্ঞান এসেছে তা তোমার 
কাছে আসেনি, অতএব তুমি আমার কথা শোনো, 
আমি তোমাকে সোজা পথ দেখাবো । 


88. হে আমার পিতা (আল্লাহর সে জ্ঞানের মূল কথা +(*৪ 
হচ্ছে), তুমি শয়তানের গোলামী করো না; কেননা ০০৪৭ ol. ০৮১]! ৩৯ Ys 


শয়তান হচ্ছে রহমান আল্লাহ তায়ালার না-ফরমান। 


৪৫. হে আমার পিতা, আমার ভয় হচ্ছে, (সে ₹ ++ 28০০ * 21৫45) তরী 
না-ফরমান শয়তানের গোলামী করলে পরম দয়ালু) ০০1০০ এ of St ale ০৪ 


IAD 


রহমান-এর SU আযাব তোমাকে স্পর্শ করবে, LAB 
(ফলে জাহান্নামে) তু তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। 96158110545 ৮০১5] 2 


৪৬. সে বললো, হে ইবরাহীম, তুমি কি (আসলেই) 2 '* না * ৮ 

আমার দেব দেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছো, ৪৮৯১৭ (| ০2০০১৮91006 
যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো তাহলে A AL LULA ALN 
অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো, (৪১৯৮9 ০৯১ LS ul 
(বেঁচে থাকতে চাইলে) তুমি চিরতরে আমার কাছ বি 
থেকে আলাদা হয়ে যাও। €)+ 


পাঠিত BI 


৪৭. সে বললো (আচ্ছা), তোমার প্রতি আমার **- 42,5৭17" 
সালাম, (আমি তোমার কাছ থেকে আমার 5) UC EL IE 
হয়ে যাচ্ছি; কিন্তু) আমি আমার মালিকের কাছে 
তোমার জন্যে মাগফেরাত কামনা করবো; 


পারা ১৬ ক্বা-লা আলাম +৩৪৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 
অবশ্যই তিনি আমার প্রতি অতিশয় মেহেরবান। ৪1 ৬ - (9০৫ Sf 


৪৮. আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে AGA MDG এল 
যাচ্ছি এবং আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে তোমরা 5৩312941929 
যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও (আলাদা Aw ADA 
হয়ে যাচ্ছি), আমি তো আমার মালিককেই ডাকতে ৩০ ০92 পি 


থাকবো, আশা (করি) আমার মালিককে ডেকে আমি ou ce) 
কখনো ব্যর্থকাম হবো না। 


৪৯. অতপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক 2০০৮৮৯০০৪৪৩ APN DESK Dae 
১ L 
হয়ে গেলো এবং (পৃথক হয়ে গেলো তাদের থেকেও) £2" ০2 ৬3৩৯ ath Ge Ua 


পা ABA পা Ade ANGE 


যাদের ওরা আল্লাহ তায়ালার বদলে ডাকতো, তখন ১৫ ৮ $-১1410529,48 
আমি তাকে ইসহাক ও (ইসহাক পুত্র) ইয়াকুব দান রর হি BL Ln 
করলাম; এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। ৪৮৮) ০২০৯ 


৫০. আমি তাদের জন্যে আমার (আরও) অনেক * *4 25 পু পাস Aw A417 
অনুখহ দান করেছি এবং তাদের আমি সুউচ্চ নাম যশ * ৭9 ৮২০০১ ০৪.৫ ০৪৩১ 


is SLE GOs UY 


৫১. (হে নবী,) তুমি (এ) কিতাবে মূসার (ঘটনা) 712 পদ), 7৯৮ ০ 2 
স্মরণ করো, অবশ্যই সে ছিলো একনিষ্ঠ (বান্দা), সে ০৮451১৮9৪১৪ 


ছিলো রসূল-নবী। 9৮৮৯49239৫5 ছা 


৫২. আমি তাকে ‘তুর’ (পাহাড়ের) ডান দিক থেকে ছিব 
ডাক দিলাম এবং গোপন তথ্য (-সমৃদ্ধ কথা) বলার ৬১৫1) ৬১ ৩ ১৮9 


চন -21 আতপ 


জন্যে আমি তাকে আমার নিকটবর্তী করলাম | ৪1০ 2১১82 


৫৩. আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারূনকে 7১৮21 টি রি SREDG 
নবী বানিয়ে তাকে (তার সাহায্যকারী হিসেবে) দান 3১ $ fe) 02 
করলাম । ৪1৯? 


ধা 


৫৪. (হে নবী,) এ কিতাবে তুমি ইসমাঈলের (কথাও) )1৫ পু 
স্মরণ করো, নিশ্চয়ই সে ছিলো যথার্থ প্রতিশ্রুতি ২ 4 ৩০১৭] ৩0 3509 


পালনকারী, আর সে ছিলো রসূল (ও) নবী, ৪1৮55) 009 ১5211 Gale 


৫৫. সে তার পরিবার পরিজনদের নামায (প্রতিষ্ঠা » ৪ %৫২]| 891০1152151 yl 042 
করা) ও যাকাত আদায় করার আদেশ দিতো, (উপরন্তু) 8১1১ 2 
সে ছিলো তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি । ৮৮৩১৭ 45) ০5 059 


ADA পা 


৫৬. (হে নবী,) তুমি এ কিতাবে ইদরীসের (কথাও) 712 ৭দু 
স্মরণ করো, সেও ছিলো একজন সত্যবাদী নবী । ০) 451 sol IE 58019 


ট্ ও ZA WwW 


65 ০০ 


2 534 PIAS 


৫৭. আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। ok iLL) 


৫৮. এরা হচ্ছে সেসব নবী (রসূল), যাদের ওপর -৬* ৫-2-০১48 রা 
আল্লাহ তায়ালা অনুগ্রহ করেছেন, (এরা সবাই ছিলো) ০৮৪০ 24152008071 a 


পারা ১৬ ক্বা-লা আলাম $৩৫০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


পা? EA 


আদমের বংশোদ্ভূত, যাদের তিনি (মহাপ্নাবনের সময়) ৫” (21৫ এ ঢ] 
নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন এরা ৬ flies A 
তাদেরই বংশের লোক, (এদের কিছু লোক) ইবরাহীম ১ ১0821519 a2 yl 288 ০29, গে? 
ও ইসরাঈলের বংশোদ্ভূত, (উপরন্তু) যাদের তি এ পল ৮০0 
হেদায়াতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি ৬৭12, 019152৩2৬55 
মনোনীত করেছিলেন (এরা তাদেরই অন্তর্ভুক্ত); যখনি ০115. AG 

এদের সামনে রহমান আল্লাহ তায়ালার আয়াতসমূহ 2 1৩৯ 1252 ৬০৯১] wal ০ 
তেলাওয়াত করা হতো তখন এরা রহমান (আল্লাহ SL 
তায়ালা)কে সাজদা করার জন্যে ক্রন্দনরত অবস্থায় রা 


যমীনে লুটিয়ে পড়তো । 


৫৯. তাদের পর (তাদের অপদার্থ) বংশধররা এলো, (212 Act 

তারা নামায বরবাদ করে দিলো এবং (নানা) পাশবিক '5* ০ fli gus সি 
লালসার অনুসরণ করলো, অচিরেই তারা (তাদের এ) ff 59% Le | 
গোমরাহীর (পরিণাম ফলের) সম্মুখীন হবে, ০১ x 3 শিরা 


€ Lt ০9818 


৬০. কিন্তু যারা তাওবা করেছে, ঈমান এনেছে তিতির নু 
এবং নেক কাজ করেছে (তাদের কথা আলাদা), এ 5০420520296 


তারা জান্নাতে প্রবেশ করবে, (সেদিন) তাদের ওপর Az পা AMBDZAND ১পোর্পা ৩ APD Ar 
কোনোরকম যুলুম করা হবে না। 865 09:02 82221 022: 


৬১. স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় 251০ ০1511 022 ৬০ 
আল্লাহ তায়ালা তার বান্দাদের কাছে গায়ব করে রেখে *” ০৩০১১] 02020, ৪০০২ 


দিয়েছেন; অবশ্যই তার ওয়াদা পুরণ হয়েই থাকবে । 9 ৮553590331,55810 


৬২. সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে ০৮ ১৮7: দেবি বায়ার হাত 
না, (চারদিকে থাকবে) শুধু শান্তি (আর শান্তি); ০০৪19 53115215599 
সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্যে (নিত্য নতুন) শে কত 9০০ LA A DIA 
রেষেকের ব্যবস্থা থাকবে। 9055538545138)) 


দা AZ A বদ 
তাকওয়া অবলম্বন করেছে আমি শুধু তাদেরই এর > 5৩৮০ ৬১১9 cw tls 


অধিকারী বানাবো । ৪1986 0৫০৪ 


৬৪. (ফেরেশতারা বললো, হে নবী,) আমরা কখনো ৮৯৮1” ৪... 
তোমার মালিকের আদেশ ছাড়া (যমীনে) অবতরণ old 59423105559 


করি না, আমাদের সামনে পেছনে যা কিছু আছে, যা এএং পপ পাটি a 
কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তার Lye ন ০ [9০409 এন 
জন্যে, (মূলত) তোমার মালিক (কখনো কাউকে) $ $ 38) oll 
ভুলে থাকেন না, 


৬৫. তিনি আসমানসমূহ ও যমীনের রব এবং (তিনি (479% 
রব) এদের উভয়ের মাঝে যা কিছু আছে (তারও), LE C5 BY sr ০০) 
EEE তোমরা একমাত্র তারই গোলামী করো, তার J টি ৮45 পা belo Veli 
গোলামীর ওপরই কায়েম থাকো, তুমি কি তার সম BARE 02 5 J ০2০19 ৮৩৭০ 
(-গুণসম্পনন এমন) কোনো নাম জানো (যার, তুমি নি | 
করবে!) bs 


পারা ১৬ ক্বা-লা আলাম ৩৫১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সুরা মারইয়াম 
৬৬. (কিছু মূৰ্খ) মানুষ বলে, (একবার) আমার মৃত্যু 7১24 ৰ টি 

হলে আমি কি জীবিত অবস্থায় (মাটির ভেতরে থেকে) ৩৯০ ৮ ff i 31 4555 
পুনরুথিত হবো? ৪৮ Ct 


A টিপা ৫ 


৬৭. (এ নির্বোধ) মানুষটি কি চিন্তা করে না যে, এর পু * 25121705172 
আগে তো আমিই তাকে সৃষ্টি করেছি; অথচ সে তখন ০৮৩ 9 315325 


কিছুই ছিলো না। 91828 50৮9 


৬৮. অতপর তোমার মালিকের শপথ, আমি ও 2 ৮-%1 12117 * ০৮৩ * পা ৮03 
অবশ্যই এদের একত্রিত করবো, (একত্রিত করবো) টে ০০৮৮৪৮১5৫০৯ এও 
শয়তানদেরও, অতপর এদের (সবাইকে) হাটু গাড়া ous [nA পা ASE A or 
অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করাবো ol 3 ৯ ০৯-০৯১১ 


৬৯. তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য এ?" প্ঞ 4৫” হল, সপন 
থেকে দয়াময় আল্লাহ তায়ালার তি যারা সবচাইতে fal Ded 3৫ ৪2 ৩০০৭০ 
করে আনবো । 8195 ৬০৯১] 


৭০. ওদের মধ্যে যারা (জাহান্নাম) নিক্ষিপ্ত হবার অধিকতর etl Us Lf adie AL 


যোগ্য, আমি তাদেরকে সবার চাইতে বেশী জানি। 


৭১. তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না, 5147 [ভাটি 2 
যাকে (জাহান্নাম)-এর ওপর দিয়ে পার হতে হবে না, 2১৫৩ 29812 এ 


এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত ৷ চি 1০ 


৭২. (এ সময়) আমি শুধু ওসব মানুষদেরই পার “ 4৪ Es 
করিয়ে নেবো যারা তাকওয়া অবলম্বন করেছে, 53158 32 


যালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে 1৬ 
দেবো । ও 3 (93 ০০৮] 


৭৩. তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ 145 ১6 Ar 
তেলাওয়াত করা হয়েছে, তখন যারা কুফরী a Lal one an 3s 
তারা ঈমানদারদের লক্ষ্য করে বলে, (বলো তো) ($ 

আমাদের উভয় দলের মাঝে কোন্‌ দলটি মর্যাদায় 

শ্ৰেষ্ঠতর ও কোন্‌ দলের মাহফিল বেশী শানদার! 


৭৪. (অথচ) ওদের পূর্বে কতো (শানদার মাহফিলের পাটির ND Az AW ADEN TNT ঠা 
অধিকারী) মানবগোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, ৬৮৯৯ 3১৯ ৬৪ ৫0 


এ ZA আ দ্র) 
মাটি (এদের চাইতে) অনেক শ্রেষ্ঠ OEE 


৭৫. (হে নবী, এদের) বলো, যে ব্যক্তি গোমরাহীতে 4] ১0 HLS ol x 
(নিমজ্জিত) থাকে, তাকে দয়াময় আল্লাহ তায়ালা রিও 

অনেক ঢিল দিতে থাকেন- যতোক্ষণ না তারা সে 12191) 012 510 ০৮৯১৭ 
(বিষয়)-টি (স্বচক্ষে) প্রত্যক্ষ করবে, যে বিষয়ে তাদের 2A BARS 
সতর্ক করা হচ্ছে- হয় তা (আল্লাহ তায়ালার) শাস্তি, ELI ০14516211০1 05425 
নতুবা হবে কেয়ামত, তারা অচিরেই একথা জানতে (457514 258০৩ দশ ০" 
পারবে, কোন্‌ ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিলো এবং কার ভি ০ 
জনশক্তি ছিলো দুর্বল! ৪1০২৯ 


পারা ১৬ ক্বা-লা আলাম ৩৫২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ১৯ সূরা মারইয়াম 


৭৬. (এর বিপরীত) যারা হেদায়াতের পথে চলে, ০৯ ৮ পি 
আল্লাহ তায়ালা তাদের হেদায়াতের পরিমাণ বাড়িয়ে ০০ 19৩৯1 a 2 ১১৭9 


ভিসি ০1519 


দেন; (হে নবী,) তোমার মালিকের কাছে তো 214 4* 


সর্বোৎকৃষ্ট পুরস্কার- পাবার দিক থেকে যেমন (তা ie 
ভালো, তে) প্রতিদান হিসেবেও (তা) উত্তম ৷ ভি 19 


EA Ed পল শট & পাপা পাপ 


৭৭. তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছো কি- 114 Ls 
যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে, ০0 EE NB A SPs 


50555 1599 YC ০০৪9 


৭৮. সে কি গায়বের কোনো খবর পেয়েছে? না , At 5 GE ll 0061 
দয়াময় আল্লাহ তায়ালার কাছ থেকে (এ ব্যাপারে) সে = পা 


BLU snc ৪ Cs 


Az 


কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে! of dee 


৭৯. না কখনো নয়, যা কিছু সে বলে আমি তা লিখে "_ ৭14050 103703877 
রাখবো এবং সে হিসেবেই (কেয়ামতের দিন) আমি £৬5 ০5৯ sat 3 
তার শাস্তি বাড়াতে থাকবো, $132 51621 


৮০. সে (তার শক্তি সম্পর্কে) যা কিছু বলছে cA 2-৮ 2 এম 
(একদিন) আমিই হবো তার অধিকারী, আর সে ely 0369 998 459 
একাকী (অবস্থায়ই) আমার কাছে (ফিরে) আসবে। 


৮১. এরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে অন্যদের 99962 18611 41 8১3 cre GES 
মাবুদ বানায়, যেন এরা তাদের জন্যে সাহায্যকারী ৫ 


হতে পারে, 1১০৯ 


পি টি শটি টি পা 


৮২. কখনো না; (কেয়ামতের দিন) এরা (বরং) 744702757 * 355 
৫ | তাদের এবাদাতের কথা অস্বীকার করবে, এরা Us ITI AS একি 


রব] (সেদিন) তাদের বিপক্ষ হয়ে যাবে। 81৩5 el 
৮৩. (হে নবী,) তুমি কি লক্ষ্য করোনি, আমি A টি 
(কিভাবে) কাফেরদের ওপর শয়তানদের ছেড়ে দিয়ে & OP TEE EE 


রেখেছি, তারা (আল্লাহ্‌ তায়ালার বিরুদ্ধে) তাদের BLAS. cA 1A 
ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে, Of) 2 yl 


৮৪. তুমি এদের (আযাবের) ব্যাপারে কোনো রকম A D4 Boz ৮ ৯৫ 
তাড়াহুড়ো করো না; আমি তো এদের (ধ্বংসের) © 81922 ০৯১১1 «rene 0৯56১ 


দিনটিই গণনা করে যাচ্ছি, 
৮৫. সেদিন আমি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের ০০৮০ ৪৯০ 


সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তায়ালার 81935 ৬০১১ dt ০ SS 
কাছে একত্রিত করবো, 


৮৬. আর না-ফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত এ 2৯ তু 
(উটের ন্যায়) তাড়িয়ে নিয়ে যাবো, ৪15)9-০5 ৫1 sys 95459 


৮৭. (সেদিন) কোনো মানুষই (আল্লাহ তায়ালার +*. 75, ৮২ বড 42০ 
দরবারে) সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না, ১২০ ০৯1 ৬ 21 Sef ০94৮০ 
তবে যদি কেউ দয়াময় আল্লাহ তায়ালার কাছ 

পারা ১৬ ক্বা-লা আলাম ৩৫৩ www.alquranacademylondon.org 


11২21৮০ ৩২2৭১11২৪২৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা-হা 


থেকে (কোনো) প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে (তবে এ. 1 
তা ভিন্ন কথা)। Glue ৬০৯১] 


৮৮. (এ মূর্খ) লোকেরা বলে, দয়াময় আল্লাহ তায়ালা পা একতা) 475,47" 
সন্তান গ্রহণ করেছেন; ৪1৬19 we St SSH ES 


৮৯. এটি অত্যন্ত কঠিন একটি কথা, তোমরা যা UL nL AoA A 
(বানিয়ে) নিয়ে এসেছো, Ohh st ks SU 


৯০. (এটা এতো কঠিন কথা যে,) এর কারণে 04 ০820০ ৪৮158 
আসমান ফেটে পড়ার উপক্রম হবে, যমীন বিদীর্ণ ৩49 4 0) ০ গু 

য় যাবে এবং চূর্ণ বিচুর্ণ হয়ে Be রাজা তি গনি 
টা ₹ পাহাড়সমূহ চূর্ণ বিচু 91০৯ JL ১৯9 LY 


৯১. (এর কারণ হচ্ছে,) এরা দয়াময় আল্লাহ তায়ালার 212: OND teh 
জন্যে সন্তানের কথা বলেছে, 1১79 ৬০৯১2155১০1 


৯২. (অথচ) সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ fees ৪ 
তায়ালার জন্যে কোনো অবস্থায়ই শোভনীয় নয় রি 


৯৩. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে, তাদের 
মাঝে কিছুই এমন নেই যা (কেয়ামতের দিন) দয়াময় _ 
আল্লাহ তায়ালার সম্মুখে তার অনুগত হিসেবে উ হ পি] ৭ 
৮১১55585853 $1০-2 ৬০১১] ০0 


৯৪. তিনি (তীর সৃষ্টির) সব কিছু (কেড়ায় গন্ডায়) গুনে হিপ Ase As সন্ত 
তার পূর্ণাংগ হিসাব রেখে দিয়েছেন; শা৩০১১০১-০০ ০৪ 


৯৫. কেয়ামতের দিন এদের সবাই নিসংগ একাকী প৪প এ এন) 2৮৮৭৭] “2 
অবস্থায় তার সামনে আসবে । 1১১ Za [2 a5 eS 


৯৬. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে 1) 4 ? +4241 41,5 
নেক কাজ করে, দয়াময় আল্লাহ তায়ালা = gt a ot 


Ws ০০155 DLLs Lohr 


91১9 ৬০৯)11-৮91 Us 


৯৭. আমি তো (এ কোরআন)-কে তোমার ভাষায় 4৬-21 5 0155 দহ? 
সহজ কেরে নাযিল) করেছি, যাতে করে তুমি এর তি এ ভন ES তি 
দ্বারা- যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে তাদের Sti ২০৮5৭ 
(জান্নাতের) সুসংবাদ দিতে পারো এবং (দ্বীনের 91109 4০১59 ০৯৪০৮ টি | 
ব্যাপারে) যে জাতি (খামাখা) ঝগড়া করে, তাদেরও 

তুমি (এ দিয়ে) সাবধান করে দিতে পারো। 


৯৮. তাদের আগেও আমি বহু মানবগে ষ্ঠ কে ধ্বংস ৰ 2 ঠত AZ AW ৯ ০2 2717" 
করে দিয়েছি, তাদের একজনেরও কোনোরকম অস্তিত্ব ০ 55০১৪ ০০০০৬1০০৮৫০ 
কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের 21৮৮, * ৮৯৫ Aw A DA 
(চলার) কোনো ক্ষীণতম শব্দও? 


১. ত্বা-হা, 


২. (হে নবী,) আমি কোরআন এ জন্যে নাযিল করিনি 23 382 HE DEOL 
যে, তুমি (এর দ্বারা) কষ্ট পাবে, ০ ৯০০] of OE CN 
পারা ১৬ ক্বা-লা আলাম *% ৩৫৪ www.alquranacademylondon.org 


ওয়াকফে লাযেম 


)২)11৩ Jbl 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা-হা 


৩. বরং এ (কোরআন) তো হচ্ছে (কষ্ট থেকে মুক্তি 
পাওয়ার) একটি (উপায় ও) নসীহত মাত্র- সে ব্যক্তির 
জন্যে, যে (আল্লাহ তায়ালাকে) ভয় করে, 


ci 0 ZA he 


8. (এ কিতাব) তীর কাছ থেকে অবতীর্ণ, যিনি যমীন নি রর 
ও সমুচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন; sl | 5 we LA 


© sl 


৫. দয়াময় আল্লাহ তায়ালা মহান আরশে সমাসীন টাটা কু 2 
হলেন। © Gt ০০১ & oe yf 


৬. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে, যা কিছু [7 লিঃ দা Ca 
আছে এ দুয়ের মাঝখানে এবং যমীনের অনন্ত গভীরে, 5৩১৫1 রর 0 


তা (সবই) তার জন্যে। © ৮১২] 2৯629 জুল 


৭. (হে মানুষ,) তুমি যদি জোরে কথা বলো ৪5৬1 ০1+৮ ডর 
তা (যেমন) তিনি শুনতে পান, (তেমনি) গোপন ১০1৮৯ 430 005810১5৯01 
কথা- (বরং) তার চাইতেও গোপন যা- তাও তিনি 154 


ঠায়ালা ছাড়া গানো Dz ৮০ 
SE MEE er 


. € বি ৰ্‌ IAD DA cz 
রর হেনা তোমার কাছে কি মুসার কাহিনী চি 


১০. (বিশেষ করে সে ঘটনা-) যখন সে কিছু গএ 

আগুন দেখতে পেলো, অতপর সে তার পরিবারের 

লোকজনদের বললো, তোমরা (এখানে অপেক্ষায়) “৫ চিতা এ 7 25 
থাকো, হী আমি (কিছু) আগুন দেখতে পেয়েছি, সম্ভবত 2% 2১০৫০ চিন bi Ll 
তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে 

নিয়ে আসতে পারবো, কিংবা আগুনের পাশে আমি © G0 GE ৩29 
(পথঘাট সংক্রান্ত) কোনো নির্দেশ না পেয়ে যাবো! 


১১. অতপর সে যখন সেম্থানে পৌছলো তখন তাকে tat ৮ 1845 
ডাক দিয়ে বলা হলো, হে মুসা; 6 ০৭ ১ oS 


১২. নিশ্চয়ই আমি, আমিই হচ্ছি তোমার রব, তুমি Stel ৮5 45) i) 
তোমার জুতো দুটো খুলো ফেলো, অবশ্যই তুমি 
পবিত্ৰ ‘তুয়া’ উপত্যকায় আছো; 


১৩. আমি তোমাকে (নবুওতের জন্যে) বাছাই করেছি, 
যা কিছু তোমাকে ওহীর মাধ্যমে বলা হচ্ছে তা 
মনোযোগের সাথে শোনো। 


১৪. আমিই হচ্ছি আল্লাহ তায়ালা, আমি ছাড়া দ্বিতীয় 
কোনো মাবুদ নেই, অতএব তুমি শুধু আমারই 
এবাদাত করো এবং আমার স্মরণের জন্যে নামায 
প্রতিষ্ঠা করো। 


১৫. কেয়ামত অবশ্যই আসবে, (একটি সুনির্দিষ্ট সময় 
পর্যন্ত) আমি তা গোপন করে রাখতে চাই, যাতে করে 

প্রত্যেককে (সেদিন) নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান 

দেয়া যায় । 

পারা ১৬ ক্বা-লা আলাম +৩৫৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৬. যে ব্যক্তি এ দিবসটিকে বিশ্বাস করে না এবং যে 
নিজ প্রবৃত্তির অনুসরণ করে, (লক্ষ্য রাখবে) সে যেন 
তোমাকেও (বিশ্বাস করা) থেকে কখনো বাধা দিতে 
না পারে, (এমনটি করলে) তুমি নিজেই ধ্বংস হয়ে 
যাবে, 


২০ সুরা ত্বা-হা 
০0 ২৯৮ টি দো 27 পু 


1 Nora 1 পাপা রা 


১৭. হে মুসা (বলো তো), তোমার ডান হাতে ওটা 
কি? 


১৮. সে বললো, এটি হচ্ছে আমার লাঠি, আমি 
এর ওপর ভর দিই, (আবার কখনো) তা দিয়ে 
আমি আমার মেষের জন্যে (গাছের) পাতা পাড়ি, 
তা ছাড়াও এর মধ্যে আমার জন্যে আরো অনেক 
কাজ আছে। 


Bad Ahad 


না 
৪৬১2, 


১৯. আল্লাহ তায়ালা বললেন, হে মূসা, তুমি একে 
(মাটিতে) নিক্ষেপ করো । 


২০. অতপর সে তা (মাটিতে) নিক্ষেপ করলো, সাথে 
সাথেই তা সাপ হয়ে (এদিক ওদিক) ছুটাছুটি করতে 
লাগলো । 


Az BULL পা পাপা টিনা তা 


ও ৪৯০৪ HELI 


২১. আল্লাহ তায়ালা বললেন (হে মুসা), তুমি একে 
ধরো, ভয় পেয়ো না। আমি এখনই তাকে তার 
আগের আকৃতিতে ফিরিয়ে আনবো । 


২২. (হে মুসা, এবার) তুমি তোমার হাতটি তোমার 
বগলের সাথে লাগিয়ে রাখো, অতপর (দেখবে) 
কোনো রকম (অসুখজনিত) দোষক্রটি ছাড়াই তা 
নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, এ হচ্ছে আমার) 
পরবর্তী নিদর্শন । 


২৩. (উদ্দেশ্য হচ্ছে, এর মাধ্যমে) যেন আমি তোমাকে 
আমার বড়ো বড়ো কিছু নিদর্শন দেখাতে পারি। 


২৪. (হা, এবার) তুমি ফেরাউনের কাছে যাও, কেননা 
সে (নিজেকে মাবুদ দাবী করে মারাত্মক) সীমালংঘন 
করেছে। 


২৫. সে বললো, হে আমার রব, তুমি আমার জন্যে 
আমার বক্ষকে প্রশস্ত করে দাও, 


২৬. আমার জন্যে আমার কাজকে তুমি সহজ করে 
দাও, 


২৭. আমার জিহ্বা থেকে (সব) জড়তা তুমি দূর করে 
দাও, 


২৮. যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে, 


২৯. আমার আপনজনদের মধ্য থেকে (একজনকে) 
আমার সাহায্যকারী বানাও, 


Ax AW A পা ভি ৬ AA or 


& bl cr 733d 519 


৩০. হারূন হচ্ছে আমার ভাই (তাকেই বরং তুমি 
আমার সহযোগী বানিয়ে দাও), 


Ap 


© (551 59১১ 


পারা ১৬ কা-লা আলাম % ৩৫৬ www.alquranacademylondon.org 


1৩1২2115 ৩২০৭১11২৪১৬ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩১. তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো, 


২০ সূরা ত্বা-হা 
ASLAN 


6 &3)95321 


৩২. তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, 


Az RL BN Ass 


& ৬১ && 2১59 


৩৩. যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও 


পাট পা পা উএ পাটি As 


SRE ০০০ 0 


৩৪. তোমাকে বেশী বেশী স্মরণ করতে পারি; 


cB AST 


5 


৩৫. নিশ্চয়ই তুমি আমাদের (কার্যক্রমের) সম্যক 
্রষ্টা। 


টি? হাথ 


2 AAP 


৩৬. তিনি বললেন, হে মূসা, তুমি 
তা (সবই) তোমাকে দেয়া হলো। 


যা কিছু চেয়েছো 


৩৭. আমি তো (আগেও) একবার (অলৌকিকভাবে 
তোমার প্রতিপালনের ব্যবস্থা করে) তোমার ওপর 
অনুগ্রহ করেছিলাম, 


৩৮. যখন আমি তোমার মায়ের কাছে একটি ইংগিত 
পাঠিয়েছিলাম, (আসলে) সে (বিষয়টি) ইংগিত করে 
বলে দেয়ার মতো (গুরুত্বপূর্ণ) বিষয়ই ছিলো, 


৩৯. (সে ইংগিতে বলা হয়েছিলো,) তুমি তাকে (জন্মের 
পর LE লোকদের কাছ থেকে বাচানোর জন্যে €* a 3215 sl $$ “ns ৩৪ uf 
একটি) সিন্দুকের ভেতরে রেখে দাও, অতপর তাকে 24০ 5০74 এ পণ 

(সিন্দুকসহ) নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ৮০ ০০৮40 ৮0151 5201 & 
(ভাসাতে ভাসাতে) তীরে ঠেলে দেয়, (আমি জানি) পাটির ৩০ ৯৩ উনিশ ৪ ০০৮ ৯১৬৪ ০০ 
একটু পরেই তাকে (এমন এক ব্যক্তি)- উঠিয়ে নেবে 1০ ০০৪৪195419959 ০১9০ 
যে আমার দুশমন এবং তারও দুশমন; (হে মুসা,) আমি 
আমার কাছ থেকে (ফেরাউন ও অন্য মানুষদের মনে) 
তোমার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন 

তুমি আমার চোখের সামনেই বড়ো হতে পারো । 


Az পা নার শত ৯৬৬ কু তা পা 


০০ ৫ ৫ ১৮:9০ (522 =~ 


৪০. যখন তোমার বোন (নদীর তীর ধরে) চলতে * ঠ৭৮ ০ 4*2- 
পা OST 
বললো কি তোমাদের একথা বলে দেবো, কে *5 ৮, 

এর লালন পালনের ভার নিতে পারবে, (তারা তোমার ৩৫ এ] Ss 
প্রতিপালনের প্রস্তাবে রাযি হয়ে গেলো); এভাবেই 
আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে 
আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং 3 হে 8542 "3 
(তোমাকে হারিয়ে) সে যেন চিন্তারলিষ্ট না হয়; (স্মরণ 2 19 5039 A ce ০৯৩ 
করো,) যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, EME ৮০৯,৮৮8 

তখন আমি (হত্যাজনিত সেই) মানসিক যন্ত্রণা থেকে ৮১৪ AEG i 
তোমাকে মুক্তি দিলাম, (এ ছাড়াও) তোমাকে আমি 
আরো বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতপর তুমি 
বেশ কয়েক বছর মাদইয়ানবাসীদের মাঝেও কাটিয়ে 
এলে! এরপর হে মূসা, আল্লাহর নির্ধারিত সময়েই 
তুমি (আজ) এখানে এসে উপস্থিত হলে। 


রা 
64521 ৮০581 
Acar পারি UB Ac 


নে 


গর 1722 রা পাপা পাটি পা Bar 


UG LL, 8 058 YS Ue 5 


8 AEG 


1 /-০ 4 পা 


© (৮৮৮৭ 50$ & ks 


19০85] ও রশ ES 


www.alquranacademylondon.org 


৪১. আমি (দীর্ঘ পরীক্ষা দ্বারা) তোমাকে আমার 
নিজের (কাজের) জন্যে প্রস্তুত করেছি। 
পারা ১৬ ক্া-লা আলাম 


৩৫৭ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা-হা 
৪২. আমার নিদর্শনসমূহ নিয়ে তুমি ও তোমার ভাই 

(ফেরাউনের কাছে) যাও, কখনো আমার যেকেরের 5 

মাঝে শৈথিল্য প্রদর্শন করো না, 


৪৩. তোমরা দু'জন (অবিলম্বে) ফেরাউনের কাছে চলে 11 | LALA, 
যাও, কেননা সে মারাত্মকভাবে সীমালংঘন করেছে, ০৪৯৮ Slory | 


88. তোমরা তার সাথে নর কথা বলবে, হতে পারে I 1১ ৩ উপ BD পাপ TULAD SUD LA ৯2৫ 
সে তোমাদের উপদেশ কবুল করবে, অথবা সে € (৫৯৭1১১44৩৮৩ 
(আমায়) ভয় করবে। 


৪৫. তারা উভয়ে বললো, হে আমাদের রব, আমরা 1? 
ভয় করছি, সে আমাদের ওপর বাড়াবাড়ি করবে, 
কিংবা সে (আরো বেশী) সীমালংঘন করে বসবে । 


৪৬. আল্লাহ তায়ালা বললেন, তোমরা ভয় করো না, La BAA রা AD 
আমি তো তোমাদের সংগেই আছি, আমি (সব কিছু) দিতি 
শুনি, (সব কিছু) দেখি। 


৪৭. তোমরা উভয়ই তার কাছে যাও এবং (তাকে) বলো, 

আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসূল, অতএব 

(এ নিপীড়িত) বনী ইসরাঈলের লোকদের আমাদের 

সাথে যেতে দাও, তুমি তাদের (আর) কষ্ট দিয়ো না; / 1 এ 5 

আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে (& Ell. SL) or Bl Sts 8 
(নবুওতের) নিদর্শন নিয়ে এসেছি; যারা এ হেদায়াতের 124. ০০ 
অনুসরণ করবে তাদের জন্যে (রয়েছে অনাবিল) শান্তি । onl ০ ৬. 


৪৮. আমাদের ওপর (এ মর্মে) ওহী নাযিল করা 1 ৮34৮1 ছ? ছু 
হয়েছে, যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) অস্বীকার & 182101০2995 
করবে এবং যে ব্যক্তি (তার থেকে) মুখ ফিরিয়ে নেবে, তত দুঠ A- 
তার ওপর (আল্লাহর) আযাব (নাযিল হবে) । © ০959 ১০ ৩৮০ 


৪৯. (এসব শোনার পর) ফেরাউন বললো, হে মুসা, 1 ৯০০1 পতি no ৭ 
কে (আবার) তোমাদের দু'জনের রব? © (৪৮9৯৭ ০৫০) ০০৪ UE 


ব্‌ 


Az Uo 


৫০. মুসা বললো, আমাদের রব তিনি, যিনি প্রতিটি গু 
জিনিসকে তার আকৃতি দান করেছেন, অতপর তিনি 22126 0৫৮51901506 


(সবাইকে চলার পথ) বাতলে দিয়েছেন, ডি 


৫১. ফেরাউন বললো, তাহলে আগের লোকদের 2 
অবস্থা কি হবে? 9 ৫91 59281 ০0005৮5০018 


৫২. মুসা বললো, সে বিষয়ের জ্ঞান আমার মালিকের এ ১৫২. ৫43 A চট 
কাছে (সংরক্ষিত) গ্রন্থে মজুদ আছে, আমার রব 055০4 & 0) 655 6৮০ 8 


কখনো ভুল পথে যান না- না (কারো) কথা তিনি ০৯২৩৫ ৯৮৮ 
ভুলে যান। © ৮৪9) 


ললে HAs পা A PLL cd A 


৫৩. যিনি ডে জন্যে ALG SNA ও 


(চলার) জন্যে বহু ধরনের পথঘাটের ব্যবস্থা করে LAT 422 (ক) KG 
দিয়েছেন, তিনিই আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ 5 sl ৬2০১১ lend AY 
9175 ANU ও ২৪ ০০3৩2 212) 0৯55 


পারা ১৬ ক্বা-লা আলাম +৩৫৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সরা ত্বা-হা 


৫৪. (তা) তোমরা নিজেরা খাও এবং (যমীনে) এ] ALD RADA GRAS KARE LRG 
তোমাদের রা চরাও; অবশ্যই এর (মাঝে) SUS ০ দা 1912 


বিবে দের জন্যে (শিক্ষার) অনে 
নি 6 ০৯] LN ০৭ 


৫৫. (যে যমীনে তোমরা চলো) তা থেকেই আমি 144 *£5 417৯, 5£1515125 
তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের 520 082 উ৯১৪ তত 
ফিরিয়ে নিয়ে যাবো এবং পরিশেষে তা থেকেই আমি HAA 
তোমাদের দ্বিতীয়বার বের করে আনবো । © Gy DLAs 5S 


৫৬. আমি (ফেরাউন)-কে আমার যাবতীয় নিদর্শন EE POETS 
দেখিয়েছি, কিন্তু (তা সত্তেও) সে (একে) মিথ্যা 99,848 5811 280 ও? 


প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। 


৫৭. (ফেরাউন বললো,) হে মুসা, (তুমি কি) এ 1: 
জন্যে আমাদের কাছে এসেছো যে, তুমি তোমার যাদু [531০0১৯1158 


(ও তেলেসমাতি) দিয়ে আমাদেরকে আমাদের দেশ 1278 
থেকে বের করে দেবে। ভিজ = SAS 


Naar 


৫৮. (হা,) আমরা অবশ্যই তোমার সামনে অতপর রর মিহি _ তু ৰ 
অনুরূপ যাদু এনে হাযির করবো, অতএব এসো _ ০৯ 2 


পর টি পু হত Az পাঁছ পা £চ পা পা 


তোমার এবং আমাদের মাঝে একটি (মোকাবেলার) খর 12 
ওয়াদা ঠিক করে নিই, যার আমরাও খেলাপ করবো ১৪৩৯ 981555242৮9 


না, তুমিও করবে না, (এটা হবে) খোলা ময়দানে- © ৮৭11০ af 


৫৯. সে বললো, হা তোমাদের (প্রতিযোগিতার) 7৪৭9 Ea ide JG 


ওয়াদা হবে উৎসবের দিন, (সেদিন) মধ্য দিনেই যেন সিন 
লোকজন এসে জমা হয়ে যায়। ১০141 


৬০. (অতপর) ফেরাউন উঠলো এবং যাদু (ও তার 2 
সামানপত্র) জমা করলো, তারপর (প্রতিযোগিতা © 057৮0 ৮০৫ ০০৯ ৩৪০১৪ 49 


দেখার জন্যে) সে (ময়দানে) এসে হাযির হলো। 

৬১. মুসা তাদের বললো, দুর্ভোগ হোক তোমাদের, 11১22552152, ৪ “০15 
তোমরা কখনো আল্লাহ তায়ালার ওপর মিথ্যা 12১ ১5 ৪9৮৪৬ এ 
অভিযোগ আরোপ করো না, এমনটি করলে তিনি (১% 

তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দেবেন, (আর) যে 

ব্যক্তি মিথ্যা বানায় সে (তো এমনি) ব্যর্থ হয়ে যায় । 


৬২. (মুসার কথা শুনে) তারা নিজেদের পরিকল্পনার নল ক DANG NDA নিও পলাশ 
ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করলো, কিন্তু © ug De EDS Lgl 
(এই) সলাপরামর্শকে তারা গোপনই রাখলো । 


৬৩. (ফেরাউনের) লোকজন বললো, অবশ্যই এ 
দুজন মানুষ হচ্ছে (বড়ো) যাদুকর, তারা যাদুর (খেলা) 
দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে 
দিতে চায় এবং তোমাদের এ উৎকৃষ্ট জীবনব্যবস্থার GT Re EA 
অস্তিতূই খতম করে দিতে চায় । S. LJ ২8১2 বি 


৬৪. অতপর (হে যাদ্ুকররা), তোমরা তোমাদের সব যি DADA AS ১ 
যাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত ৩৪9 1951 -৮$-৫০০৫ 19 > 


ASN পারনি পা 


হয়ে যাও, আজ যে জয়ী হবে সে-ই সফলকাম হবে। ৪ (54০1 ৬০ (91 EL 


পারা ১৬ ক্বা-লা আলাম +৩৫৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা-হা 


৬৫. তারা বললো, হে মুসা (আগে) তুমি (তোমার “ 
লাঠি) নিক্ষেপ করবে- না আমরা নিক্ষেপ করবো? 


AE শেক তা ABD 


৪ 81০2 dN OFS 


৬৬. সে বললো, তোমরাই বরং (আগে) নিক্ষেপ করো, “ 2০৪ ডি 30. রি 5 
দুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের (যাদুর) CPE | 5% 6৩ ০ 


রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছুটাছুটি করছে, © i ০১১৯ ০৫ এ খর 


৬৭. (এতে) মুসা তার অন্তরে কিছুটা ভয় শেংকা) । এ পুরন রদ 
৬ দা ৩) ৮৮৮9০ ৫৪৪ 4০৪ & 234 


৬৮. আমি বললাম (হে মূসা), তুমি ভয় পেয়ো না, ANAT 
অবশ্যই তুমি বিজয়ী হবে। © BY 0 ০১৪ UH 


৬৯. (হে মুসা,) তোমার ডান হাতে যে (লাঠি) আছে চর 
তা মেয়দানে) নিক্ষেপ করো (দেখবে,) যা (যাদুর) Cl | 55986 এর GU GM 


খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে 2 পপ ' 
ফেলবে, (মূলত) ওরা যা কিছুই করেছে তা (ছিলে) ELS ২5, I এ 19০ 
যাদুকরের কৌশল; আর যাদুকর কখনো কামিয়াব হয় নর 
না- যে রাস্তা দিয়েই সে আসুক না কেন! ও 001 ৯ 


৭০, (মুসার লাঠি অজগর হয়ে যখন যাদুকরদের ৩৮1 2) ক আপ এন এ 
সাপগুলোকে গিলে ফেললো) তখন যাদুকররা ls 181০০ 8১০০1 08163 


সাজদাবনত হয়ে গেলো । তারা বললো, আমরা হারূন INDE পাঠিত আলা 
ও মুসার মালিকের ওপর ঈমান আনলাম। 85852 


৭১. ফেরাউন বললো, আমি তোমাদের (এ ধরনের) , * 1 OE চিঠি ভি 5 
কোনো অনুমতি দেয়ার আগেই তোমরা তার ওপর ০১ uf ৮৪7৭ 
ia আনলে! (আমি দেখতে পাচ্ছি) সে-ই হচ্ছে 0172" ১৫ রত 
গুরু, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে, ol ১ A toy ন. 
আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ১১৩ ০০-৮9-৮8৭1 ৬৪৪১৬ 
ফেলবো, তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কান্ডে ₹ ০0৮. » £ ০৭. 5 ৮০৬ 
শুলবিদ্ধ করবো, তোমরা অচিরেই জানতে পারবে ১ ১০৯ Eos So +0 9 
আমাদের (উভয়ের) মধ্যে কার শাস্তি কঠোরতর ও পরিহিত 


অধিক স্থায়ী । © (8910162 9ঠা চা 525 


৭২. তারা বললো, আমাদের কাছে যে স্পষ্ট - ০৮-০৮০ 

নিদর্শনসমূহ, এসেছে এবং যিনি আমাদের পয়দা তা পিঠ 

করেছেন, তার ওপর আমরা কখনোই তোমাকে সরালে ৬০৪ 
প্রাধান্য দেবো না, সুতরাং তুমি যা করতে চাও তাই ০১16৩ ১৮১ (০৭12 gl 
করো; তুমি (বড়ো জোর আমাদের) এ পার্থিব জীবন & 

সম্পর্কেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে; 31009118531 5৩০ Ati Cie pl 


নি প্রি 
Ed Ws 6৩1৮5 


৭৩. আমরা অবশ্যই আমাদের মালিকের ওপর ঈমান 12:15 121-22711247120113 
এনেছি, যাতে করে তিনি আমাদের গুনাহসমূহ-(বিশেষ , _ "২ EE 
করে) তুমি যে আমাদের যাদু করতে বাধ্য করেছো তা 215, Sl ০০ Us 175 
যেন মাফ করে দেন; আল্লাহ তায়ালাই হচ্ছেন শ্রেষ্ঠ, ঠু 
তিনিই হচ্ছেন অধিকতরো স্থায়ী | 


৭৪. যে ব্যক্তি কোনো অপরাধে অপরাধী হয়ে তার * 
মালিকের দরবারে হাযির হবে, অবশ্যই তার জন্যে 
পারা ১৬ ক্বা-লা আলাম + ৩৬০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা 


জাহান্নাম হয়ে যাবে, আর (জাহান্নাম এমন এক পাপা LAD ADL LULL 
5 ও ০৯৪ Yo bss ০০৪৯ নিতে 
(আবার বাচার মতো করে) বাচবেও না! 


9 পাশা 


৭৫. অপর দিকে যে ব্যক্তিই তার কাছে মোমেন হয়ে =Lal LN এ, 
কোনো নেক কাজ নিয়ে হাযির হবে- তারাই হবে | dss ৩৪ দি 


সেসব লোক, যাদের জন্যে রয়েছে সমুচ্চ মর্যাদা, $ 52014433022 এ 


৭৬. জান্নাত হচ্ছে এমন এক স্থায়ী নিবাস, যার ৮2 Ac su 
পাদদেশ দিয়ে বর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা IY ২৯৪০2১৯৫৪৩০ os 


থাকবে চিরকাল; এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে 9৮০ ৯৮ 200৯) ০ 
(জীবনকে গুনাহ থেকে) পবিত্র করেছে। Sul iS bs ols 


৭৭. আমি মুসার কাছে এ মর্মে ওহী পাঠালাম যে, তুমি Az Azy স্হান নারে 
আমার বান্দাদের নিয়ে রাতের বেলায়ই (এ দেশ ছেড়ে) rf ES ০9 
চলে যাও এবং ওদের জন্যে তুমি সমুদ্রের মধ্যে একটি ৮0৮০৭ 

শুঙ্ক সড়ক বানিয়ে নাও, তোমার পেছন থেকে কারো ৯০13) ০০১৪ ০১৮৪ 
ধাওয়া করার আশংকা করবে না- না তোমার (সাগরের খু রেডি 1 3, রি 
মাঝখান থেকে পার হওয়ার কোনো) ভয় থাকবে ও ৮৪৫৯ 2633 = 


৭৮. (মুসা তার জাতিকে নিয়ে সাগর পানে বেরিয়ে 2» * 2” RR 
গেলো,) ফেরাউন ও তার সৈন্য সামন্তসহ তাদের ০৫-৮৪৯৪৯ ১১ 93 09° YS AS 

পশ্চাদ্ধাবন করলো, তারপর সাগরের (অথৈ) পানি HES sl 
তাদের ডুবিয়ে দিলো, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে © rent Ll 
দেয়া উচিত ছিলো; 


৭৯. ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে, 1 লন নুন মু 
সে তাদের সঠিক পথ দেখায়নি। ও ০৪০৯ ৮9 4595 ৪০১১ 219 


৮০. হে বনী ইসরাঈল, আমি তোমাদের শত্রু ** 21% ৮854 

(ফেরাউন) থেকে এ মুক্তি দিয়েছি এবং তক 68059551052 
আমি তোমাদের (নবীর) কাছে তুর (পাহাড়ের) ডান ৪7826 
WS (স্থানে সি দানের) ওয়াদা ০4398) 2540355555 
করে (তাও পূরণ করেছি), তোমাদের জন্যে প BAN Dhar Us 
ত সি নানা এবং জনয (নামের খাবার-) নাযিল ও © IL wll le CI 
করেছি । 


৮১. তোমাদের আমি যে পবিত্র খাবার দান করেছি তা |+£1,5 ১ 4; গান সাঃ ৭.0” 
খাও এবং তাতে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে 2 ৪ রে বি উঠি 


তোমাদের ওপর আমার গযব অবধারিত হয়ে যাবে, ০৭9০ (৮52 ০০ 05 এ 
আর যার ওপর আমার গযব অবধারিত হবে সে তো fas 8৫2 
এমনিই ধ্বংস হয়ে যাবে! ৪ ৮595 IB (52 ae 


৮২. আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তি {274471 "80531 2912 
তাওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো, ০০9 rls ob 0 (519 


অতপর হেদায়াতের পথে (অবিচল) থাকলো । ৪ Gof টি 


৮৩. (আমি বললাম,) হে মূসা, কোন্‌ জিনিস তোমার 1 ১০০ ০ চিরায়ত বর 
জাতির লোকদের কাছ থেকে (এখানে আসার জন্যে) ৮ 
তোমাকে তাড়াহুড়ো করালো! 


৮৪. (সে বললো) তারা তো আমার পেছনেই রয়েছে, 2১ ৮৮ * 3 7 হি র৭ ৩ বহি 
আমি তোমার কাছে আসতে এজন্যে তাড়াতাড়ি ws Gy 5১91৮১ JU 
পারা ১৬ ক্বা-লা আলাম ৩৬১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ রর ত্বা-হা 


করলাম যাতে করে হে মালিক, তুমি (আমার ওপর) 
সন্তুষ্ট হও, 


৮৫. আল্লাহ তায়ালা বললেন, তোমার (চলে আসার) ৯৮1৯5721524 21514 4 
পর আমি তোমার জাতিকে (আরেক) পরীক্ষায় Dy কি 
ফেলেছি, “সামেরী" (নামের এক ব্যক্তি) তাদের পথভ্রষ্ট ভিজা 
করে দিয়েছে। ও ০5১ Lely 


৮৬. অতপর মুসা অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার ৫ FEA IW AB SEA 
জাতির কাছে ফিরে এলো, সে তাদের বললো, হে 510024558৫1 ০5655 
আমার জাতি, তোমাদের রব কি তোমাদের একটি ,* *৮ * ৮ * % 

উত্তম প্রতিশ্রুতি দেননি (যে, তোমাদের তিনি এ [6459439 [2 IL 


যমীনের কর্তৃত্ব সমর্পণ করবেন), তবে কি (আল্লাহ * 411 রিনা তর? 
তায়ালার) প্রতিশ্রুতি (-র “সময়প্টাকে) তোমাদের ঠা it | সে Kt 


কাছে খুব দীর্ঘ মনে হয়েছিলো, কিংবা তোমরা এটাই ৮০) uz ০৮৪ ae == uf 
চেয়েছিলে যে, তোমাদের ওপর তোমাদের মালিকের AT ৯০১০7 
গযব অবধারিত হয়ে পড়ুক, (এবং এভাবে) তোমরা গু (5০০৭ 
আমার ওয়াদা ভংগ করে ফেললে! 


৮৭. তারা বললো (হে মুসা), আমরা নিজেদের 1” ৮7 ফিরা 
ইচ্ছায় তোমার প্রতিশ্রুতি ভংগ করিনি বরং জাতির 419 3 এ) 359 3315121 
(মানুষদের) অলংকারপত্রের বোঝা আমাদের ওপর 04 পে টি না 
চাপানো হয়েছিলো, আমরা তা (বইতে না পেরে তি 68 [5811 2) ০ HEE bln 
আগুনে) নিক্ষেপ করে দেই, আর এভাবেই সামেরীও টি sat uf IHG 


(অলংকারগুলো) নিক্ষেপ করলো; 


৮৮. তারপর সে (অলংকার দিয়ে) তাদের জন্যে 1*11445172 পদ চল 
একটি বাছুর বের করে আনলো, (মূলত) তা (ছিলো) সিডি 6০০ 
একটি (নিষ্প্রাণ) অবয়ব, তাতে গরুর (মতো) শব্দ ss 212 ৯2৮1 

ছিলো (মাত্র), তারা (এটুকু দেখেই) বলতে লাগলো, 6 Gir dls 
এ হচ্ছে তোমাদের মাবুদ, (এটি) মুসারও মাবুদ, কিন্তু 

মুসা (এর কথা) ভুলে গেছে। 


০ ৮ ৯১ পাশা 


৮৯. (ধিক তাদের বুদ্ধির ওপর,) তারা কি দেখে খু চি 
না, ওটা তাদের কথার তি ৬2 335 ০16৯১১16৯১৮ 


AZ পাছে BL ADs DO As 


ওটা তাদের কোনো রকম ক্ষতি কিংবা উপকার করার NET sll ? 
ক্ষমতা রাখে! ৩০১১8512৯-এ 


৯০. (মূসা তার জাতির কাছে ফিরে আসার) আগেই LZ! 41g + ০৯০1 দ্র বার এ 
হারন তাদের বলেছিলো, হে আমার জাতি, এ [988 ০৯৪ ০০ ০০১৯-০৪০ ১৪79 
(লাজ মারা তোমলে নেপাল ৩ HEEEIR ক 

হচ্ছে, তোমাদের রব তো হচ্ছেন দয়াময় আল্লাহ Eh AAS) 019549--558 চা 


Aa AoA 


তায়ালা, তোমরা আমার অনুসরণ করো এবং আমার © cy 19৮09 (396 
আদেশ মেনে চলো। 


৯১. ওরা বললো, যতোক্ষণ পর্যন্ত মূসা আমাদের Lise a রর 5 
৮8 আমরা এর (পূজা) থেকে ৮৮ ৮৮ Cody 


পারা ১৬ ক্বী-লা আলাম ৩৬২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সা 


৯২. মূসা বললো, হে হারূন, তুমি যখন দেখলে ওরা KEL ADA 
গোমরাহ হয়ে গেছে, তখন’ তোমাকে কোন জিনিস $19) SL SLL CL 93m JE 


বিরত রেখেছিলো- 


৯৩. যে, তুমি আমার কথার অনুসরণ করলে না! তুমি - অু তু 
কি আমার আদেশ (তাহলে) অমান্যই করলে? গু © (৪১ crf. 5 1 


৯৪. সে বললো, হে আম LEE তুমি আমার কোর 
দাড়ি ও মাথার (চুল) ধরো না, আমি (এমনি একটি) 02৯৩ y 1578৩ J 


আশংকা করেছিলাম, তুমি ফর এসে হয় তো) ৪১০ ৩১৫ 31০ 
বলবে, “তুমি বনী ইসরাঈলদের মাঝে বিভেদ সৃষ্টি রর এ টি ৫ 2: 


করেছো এবং তুমি আমার কথা পালনে যত্ন নাওনি ৪ ৫9 id sty (5 us 


গনিত তোমার ব্যাপারটা ৪ ৪ 5০৮4 এ Lbs ie রি 


৯৬. সে বললো, টাও আমি যা দেখেছিলাম তা এ এপ 22৭৮১417, এ 

(আল্লাহর) বা ৰাহকের পদ হন থেকে এক মু প্রত ৬ EEE 
(মাটি) নিয়ে নিলাম, অতপর তা উর নিক্ষেপ 12823০5৫51১ ৬০ LES 
করলাম, আমার মন (কেন জানি) এভাবেই আমাকে এ Nae 1.1 
ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলো । গু ৮৮৪৫ ০০95 এ 13৫2 


৯৭. সে বললো, চলে যাও (আমার সম্মুখ থেকে), 402% {12 0 321 512 ৮212 114 
তোমার জীবদ্দশায় তোমার জন্যে এ (শাস্তিই নির্ধারিত) JS ul 8941 (১০ তা 


হলো, তুমি বলতে থাকবে- ‘আমাকে কেউ স্পর্শ করো 77 A2Aদ + *৮ ৪ 

না’, ও ছাড়া তোমার জন্যে আরো আছে (পরকালের ০41২৩ 1১০9 এ ৩19. ০০০ 
আযাবের) ওয়াদা, যা কখনো তোমার কাছ থেকে সরে রে 

যাবে না, তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের Ms alt LE ৬৩] ৬৬] dt ES 
প্রতি, যার পূজায় তুমি (এতোদিন) রত ছিলে; আমি SET NEE A IE NO SM 
ওকে অবশ্যই জ্বালিয়ে দেবো, অতপর তার ছাই ৪1৬০ gall & ০৪০০০ ৩১৯ 
বিক্ষিপ্ত করে (সমুদ্রে) নিক্ষেপ করবো 


৯৮. (হে মানুষ,) তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ ” 
তায়ালাই, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই; * 
তিনি তার জ্ঞান দিয়ে সব কিছু পরিঝেষ্টন করে 
আছেন । 


৯৯. (হে নবী, মুসার) যেসব ঘটনা তোমার আগে 
ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শুনাচ্ছি, 
(তা ছাড়া) আমি তোমাকে আমার কাছ থেকে একটি 
স্মরণিকাও দান করেছি। 


১০০. যে কেউই এ (স্মরণিকা) থেকে মুখ ফিরিয়ে ১1৮: A ou ৮৫ পপ h 
নেবে, সে কেয়ামতের দিন (নিজ কাধে) গুনাহের এক রি 
ভারী বোঝা বইবে, 


১০১. তারা চিরদিন সেখানে থাকবে; কেয়ামতের (কঠিন) এ এর ₹*+ ৯৮5 
দিনে তাদের জন্যে এ বোঝা কতো মন্দ (প্রমাণিত)হবে! ৩১০১ এ] 92194354385 


১০২. যেদিন শিংগায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি ৮ 2 ৯ 2 এ 22" 
অপরাধীদের এমন অবস্থায় জমা করবো যে, (ভয়ে) 8৯59১ ৩০৯ [95 


তাদের চোখ নীল (হয়ে যাবে)। উ 6369525০০১৯ 


১০৩. তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা _ ৮৮ ৯০৪৩ ৯ তু জ 
(দুনিয়ায় বড়ো জোর) দশ দিন অবস্থান করে এসেছো । 1১2০ 4157 ৩1০৪৩ ug 


পারা ১৬ ক্বা-লা আলাম $৩৬৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সূরা ত্বা-হা 
১০৪. (আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে) তারা BDADLA ABAD BANG DB LR; 2 
যা কিছু বলছিলো তা আমি জানি, (বিশেষ করে) ০58১1555৯8০ = 


যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি NS 
বলবে, তোমরা তো (দুনিয়ায়) মাত্র একদিন অবস্থান ৪125 4171 ul i সা 


করে এসেছো! 

১০৫. (হে নবী,) তারা তোমার কাছে (কেয়ামতের সময়) Li 58 Jt = 2:19 954 
পাহাড়গ্ুলোর অবস্থা (কি হবে) জানতে চাইবে, তুমি নি ন ENS ৫ 
বলো, (সে সময়) আমার রব এগুলোকে উড়িয়ে দেবেন, 15 8০ 


১০৬. অতপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে 9:1৮ ৮121৩ ৰণ 
পরিণত করে দেবেন, &18222156 53628 


১০৭. তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নীচু 
দেখবে না; 


পেছনে চলতে থাকবে, তার জন্যে কোনো বাঁকা পথ € 
থাকবে না, সেদিন দয়াময় আল্লাহ তায়ালার (প্রচন্ড 
ক্ষমতার) সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে, 
(ভৌতবিহ্বল মানুষের পায়ে চলার) মৃদু আওয়ায ছাড় 
আর কিছুই তুমি শুনতে পাবে না। 


১০৯. সেদিন কারো কোনোরকম সুপারিশই কাজে ৮, 24075 
আসবে না, অবশ্য যাকে করুণাময় আল্লাহ তায়ালা 


অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, ৰত 4 ০০ তালার 
তার ব্যাপার আলাদা । SY 50 nod 


As dA পা Bahr 


১১০. তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি খু দিত রি 
সম্যক অবগত আছেন, তারা তা দিয়ে তার বিশাল Ys ls 9 02 3 তি লই 


জ্ঞানকে কোনো দিনই পরিবেষ্টন করতে পারে না। 91154509624 


১১১. (সেদিন) মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও ০৯০৩৪ 
অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে, ব্যর্থ হবে সে 055+ Cr ০০4১5 we) 


ব্যক্তি, যে সেদিন শুধু যুলুমের ভারই বহন করবে। ৪11৮ 0০ ৬০ ol 


১১২. (অপরদিকে) যে ব্যক্তি ঈমানের সাথে (দুনিয়ায়) * পপ নদ Acs 
০৫৯৭১৯০৬০০২ ০০ 


করবে না- না তার কোনো ক্ষতির ভয় থাকবে । 1৮০ Yo Lb ১৯৭ ১৪ 


১১৩. এভাবেই আমি কোরআনকে (পরিষ্কার) আরবী 1+% পে দর 272 
(ভাষায়) নযিল করেছি পিপি Us peg 33° Sl Sf SSS 
সাবধানতা সংক্রান্ত কথাগুলো সাবস্তার বর্ণনা ক না পতি ছেপে ত সুপ 

যেন তারা জোহারাম থেকে) বেঁচে থাকতে পারে, 21 ০3৯৯ Hi ald yep ০০০৯ 
কংবা (তাদের মনে) তা তাদের জন্যে কোনো চিন্ত ZA AD, 2 
ভাবনার সৃষ্টি করতে পারে। S35 ০১০ 


১১৪. আল্লাহ তায়ালা অতি মহান, তিনিই ++ ৯ BED 
(সৃষ্টিকুলের) প্রকৃত বাদশাহ (হে নবী), তোমার কাছে ০০ 9 5 St (51৯28 


IADA 


তার ওহী নাযিল পূর্ণ হওয়ার আগে কোরআনের 5*]| 22৫ ৩1 Ls 
ব্যাপারে তাড়াহুড়ো করো না, (তবে জ্ঞান বাড়াতে 12৯40 ০০ ৬2০ দু 


চাইলে) বলো, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি ৪1৮5 (525) 5) 489১429 
করে দাও । 
পারা ১৬ ক্বা-লা আলাম +৩৬৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১১৫. অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে 
ওয়াদা নিয়েছিলাম, কিন্তু (একপর্যায়ে শয়তানের 


প্ররোচনায়) সে (তা) ভুলে গেছে, (আসলে) আমি 
(কখনো) তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি । 


পা “BLAS 
রর তি 


১১৬. আমি ফেরেশতাদের যখন বলেছিলাম, তোমরা আদমকে 
সাজদা করো, তখন তারা (সাথে সাথেই) সাজদা করলো, 
কিন্তু ইবলীস! (সে সাজদা করতে) অস্বীকার করলো । 


(2১19৫ মা 48319 


৪ ৮,০41 81153543 


১১৭. আমি বললাম, হে আদম, এ (শয়তান) হচ্ছে তোমার 
ও তোমার (জীবন) সাথীর দুশমন; সুতরাং (দেখো) এমন 
যেন না হয়, সে তোমাদের উভয়কেই জান্নাত থেকে বের 
করে দেবে, ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে, 


রিনা কন 


১১৮. নিসন্দেহে তোমার অবস্থা এমন যে, এখানে তুমি 
ক্ষুধার্ত হবে না- না তুমি কখনো পোশাকবিহীন হবে! 


চব 


১১৯. তুমি এখানে (কখনো) পিপাসার্ত হবে না, 
কখনো রোদেও কষ্ট পাবে না! 


© YI Un GES এ? 


১২০. অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিলো; সে 
(তাকে) বললো, হে আদম, আমি কি তোমাকে 
অনন্ত জীবনদায়িনী একটি গাছের কথা বলবো এবং 
বলবো কি এমন রাজত্বের কথা, যার কখনো পতন 
হবেনা! 


(05720 03 ৮2) এক 1259 


রা ০6০ 


Y alts iit Ed 


১২১. অতপর তারা উভয়ে ওই (নিষিদ্ধ গাছের) ফল 
খেলো, সাথে সাথেই তাদের শরীরের লজ্জাস্থানসমূহ 
তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের 
পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো, 
এভাবেই আদম তার মালিকের না-ফরমানী করলো, 
অতপর সে (সাময়িকভাবে) পথভ্রষ্ট হয়ে গেলো । 


৪ 5152 
BPs ০819০ bel ০০৩০ ১৫০ 


৩০০91 399৩০ 5৬৯০৪ 


নুর্ঠা 


১২২. অতপর তার রব তাকে (নবী হিসেবে) বাছাই 
করে নিলেন, তার ওপর ক্ষমাপরবশ হলেন এবং 
তাকে সঠিক পথনির্দেশ দিলেন । 


1 পাপা পাপ ০০৮ ০০ IA 2 


© 05959 le 1342) Lal 


১২৩. তিনি বললেন, (শয়তান ও তোমাদের) উভয় 
দলই এখান থেকে নেমে পড়ো, তোমরা কিন্তু 
একজন আরেক জনের দুশমন, অতপর তোমাদের 
কাছে (দুনিয়ার জীবন পরিচালনার জন্যে) আমার 
কাছ থেকে হেদায়াত (পথনির্দেশ) আসবে, যে আমার 
হেদায়াত অনুসরণ করবে সে না কখনো (দুনিয়ায়) 
বিপথগামী হবে, না (আখেরাতে সে) কষ্ট পাবে। 


ANZA প 1৯ 
০ 22 Aww এডি” ১০ BB 


৬৮০১৭ (০ 2225 সিন 
ও (88585952364 Sl 


১২৪. হৌ,) যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে 
তার জন্যে (জীবনে) বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে 
যাবে, (সর্বোপরি) তাকে আমি কেয়ামতের দিন অন্ধ 
বানিয়ে হাযির করবো । 


ক্র পা ডি ccTLD পা শা পানি ভি পা 
Hose এ ০৫ ১১ ৩০ ০১১ re) 
প্র টিপা TLL ASD ZA, 


© ef LAS syi=59 Ks 


১২৫. সে বলবে, হে আমার রব, তুমি আমাকে কেন 2 


(আজ) অন্ধ বানিয়ে উঠালে? (দুনিয়াতে তো) আমি 
চক্ষুম্মান ব্যক্তিই ছিলাম! 


পারা ১৬ ক্বা-লা আলাম ৩৬৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২০ সুরা ত্বা-হা 


১২৬. আল্লাহ তায়ালা বলবেন, (আসলে দুনিয়াতে) 772৮2217211 5104 511471715 
তুমি এমনি (অন্ধই) ছিলে! আমার আয়াতসমূহ তোমার losis ৭151 ০ ০০ 


কাছে এসেছিলো, অতপর তুমি তা ভুলে গিয়েছিলে, 1A 2A 
এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে। ৪ ০১11 WSLS 


১২৭. যে ব্যক্তি সীমালংঘন করেছে এবং তার মালিকের 1) গা রা A 54134? 
আয়াতের ওপর কখনো ঈমান আনেনি, আমি তাদের 3 3৬28-০১-১১ সা ) 
[ভাবেই শাস্তি দেবো । নিসন্দেহে আখেরাতের আযাব gr ৫৫1৮ পপ 

জে বেনী কঠিন এনজযিকাাছাী। ৪85 950551 41649,%) 


১২৮. (এ বিষয়টিও) কি এদের পথ প্রদর্শন করেনি “* * পা 5৫০ দিত 
যে, এদের আগে আমি কতো কতো জনপদ ধ্বংস করে = ast টা ঠা 


দিয়েছি, আর এ (ধ্বংসপ্রাপ্ত) জনপদসমূহের ওপর ৩: ১৫ 
দিয়ে এরা তো (হরহামেশাই) চলাফেরা করে; অবশ্যই 3০1০ ৪ 52১41 
এতে বিবেকবান মানুষদের জন্যে নিদর্শন রয়েছে। & ০৫049 এন এ, ক 


24 LWT A SL os LAs 


১২৯. যদি তোমার মালিকের পক্ষ থেকে (এদের অবকাশ - 
দেয়ার এ) ঘোষণা না থাকতো এবং এদের ওপর আযাব ৩ ৩) ৩০ ০০৫৭৮ 2৮158 ১919 


EL A te ঠ 
ET HT 
ae তা or ভিসা এবং ell ৬:০৫৪33: 09 ul 878 
GES MLL ১৩8০9 SEB EI Ue 


১৩১. (হে নবী,) পার্থিব জীবনের সৌন্দ্যস্বরূপ ভোগ ই 
বিলাসের সেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে 12) Fp [5 L RE ১০ ০১০০ ১9 


রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে * হি ১1৮৭ পদ NAY 
তাকাবে না, (এসব কিছু আমি এ কারণেই দিয়েছি) vd roxio 03058216028 
যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি, (মূলত) Df তি Bl 
তোমার মালিকের রেযেকই হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী । © (4219 y= 3) ৩১১১9 


Ahad A adhd ADAG 


১৩২. (হে নবী,) তোমার পরিবার পরিজনকে নামাযের SEG, 1৪০৮ glad Sf 


আদেশ দাও এবং তুমি (নিজেও) তার ওপর অবিচল 

থেকো, আমি তোমার কাছে কোনোরকম রেযেক চাই AG ০52৪০ DAS GA 

না, রেযেক তো তোমাকে আমিই দান করি; তাকওয়া ৪ 59] 29015,6056 ০০340) 

অবলম্বন করার জন্যেই রয়েছে উত্তম পরিণাম । 

১৩৩. তারা বলে, এ ব্যক্তি তার মালিকের কাছ থেকে ৬১ * এ ৭৩ 1৫8 তত * ৭041 দত 
’ ৯০১৫ 4590 7০451710201 Us 

আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন; "132558; ত 4১ 05 


(তুমি কি মনে করো,) তাদের কাছে সেসব দলীল প্রমাণ _ 1, ১০ ও |. 1728040 পরে 171 
আসেনি- যা আগের কিতাবসমূহে মজুদ রয়েছে! ৪ 49১1 ০৯৯০] ৪০ 292৮235৮191 


১৩৪. আমি যদি এর আগেই তাদের কোনো আযাব 41৫4 .1+2 *এ < ? 
দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে অবশ্যই এরা বলতো, 191 4158 ৩০ sl Sh Uf 919 
হে আমাদের রব, তুমি আযাব পাঠাবার আগে) 

আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? b 

(রসূল) পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত 1 পপ DBAS পি 
হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম । © ৮১৯৫5 4৬১ ০০৯ ০৫ এ. 


১৩৫. (হে নবী,) তুমি বলো (হাঁ), প্রত্যেক ব্যক্তিই (তার *” - বির লিন ভি 5 এপি তি 12 
কাজের প্রতিফল পাবার) অপেক্ষা করছে, অতএব তোমরাও ৮ এ পীর) 3 ্ 


অপেক্ষা করো, অচিরেই তোমরা জানতে পারবে সোজা ও ,. 140 “এ. অ cup ০1৮ 
পথের অনুসারী কারা, আর কারাই বা সঠিক পথ পেয়েছে। শু) Gul ৬০9 G31 bl yal ৮৯০ | 
পারা ১৬ ক্বা-লা আলাম +৩৬৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্বিয়া 


১. মানুষের জন্যে তাদের হলা নিকাশের র মহ 5026 78 222 ৮290০ EU EG 
এরা কাছে এলে টাছে হট তারা ay AE জি 


AAD AS 


উদাসীনতার মাঝে (নিমজ্জিত হয়ে সত্য) বিমুখ হয়ে 0 ০১১৯, 
আছে, 


২. যখন তাদের কাছে তাদের মালিকের কোনো -_ 8 এড ৯০২ AWA sli 
নতুন উপদেশ আসে তখন (মনে হয়) তারা তা ভা রে ৬০০৪০ 
শুনছে, অথচ তারা (তখনও) নানারকম খেলাধুলায় প ৯ Ror তপন 


৩. ওদের মন সম্পূর্ণ অমনোযোগী; EE CEL TR 
তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই ৩০৯২ 1922 উরি টু ৭ 


মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়, তোমরা ও 5১68116১028 ol 
কি (সব কিছু) দেখে শুনেও (তার) যাদুর ফাদে 2278 8:88 পি 
ফেঁসে যাবে? OEE 82৯ 99 


শট পাঠ পা AW প্র 


৪. সে বললো, আমার রব (প্রতিটি) কথা জানেন, তা ৭*% 
আসমানে থাকুক কিংবা যমীনে, তিনি (সব) শোনেন, ০০41৭954482) 


(সব) জানেন। Ot ৮০9১9 ১০৯১১19 


৫. তারা তো বরং (কোরআনের ব্যাপারে এও) বলে 1-2 1/৭ শ্ব 
যে, এগুলো হচ্ছে অলীক স্বপ্ন, সে নিজেই এসব ৩52১2142137 
উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি, (নবী 22 5+॥ 14714 
হয়ে থাকলে আমাদের কাছে) সে এমন সব নিদর্শন ৫৮3৮8221505 + 
নিয়ে আসুক, যা দিয়ে (আগের নবীদের) পাঠানো 

হয়েছিলো । 


৬. এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস ॥ ০44.4! 947 ৮৭2 ৪৭ পনর এ ৩ টি 
করেছি, তার অধিবাসীরা (এসব নিদর্শন দেখেও) Bd ৬151 2১5 ০০৮০৪ ০০0 
ঈমান আনেনি, (তুমি কি মনে করো) এরা (এখন) 

ঈমান আনবে? 


৭. তোমার পূর্বে আমি মানুষকেই (সব সময় নবী * ভি 
বানিয়ে) তাদের কাছে পাঠিয়েছি, তোমরা যদি ৮৮ পি 


৮৮৯5, 
না জানো তাহলে (আগের) কিতাবধারীদের কাছে 22 ৫ রা 
bl 85351571503 81 


Ed Head Str 


১ ০ 


৮. আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি 1261 ক পপ ছিপ তাপ 
যে, তারা খাবার খেতো না, (তো ছাড়া), তারা কেউ লি ls bel 


(এ দুনিয়ায়) চিরনস্থায়ীও হয়নি! © Gul EL 


৯. অতপর আমি (আযাবের) ওয়াদা সত্য প্রমাণিত *৮” i IER ERLE 
করে দেখালাম, (আযাব এলে) আমি যাদের চাইলাম ৩০9৯০০ ০০91-৮৪-১৮ 
শুধু তাদেরই উদ্ধার করলাম, আর সীমালংঘনকারীদের ৯০1 ch ০ 

আমি সমূলে বিনাশ করে দিলাম। Oi yl LS ৪05 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ক ৩৬৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

১০. (হে মানুষ,) আমি তোমাদের কাছে (এমন 
একটি) কিতাব নাযিল করেছি, যাতে তোমাদের 
(সবার) কথাই (মজুদ) রয়েছে, তোমরা কি (সে 
কথাগুলো) বুঝতে পারছো নাঃ 


১১. আমি এর আগে কতো জনপদ ধ্বংস করে 
দিয়েছি, যারা ছিলো (আসলেই) যালেম, তাদের পরে 
তাদের জায়গায় আমি অন্য জাতির উত্থান ঘটিয়েছি। 


পাল পা A পা AAs AAs A পাশা 
SN 4 গু 
2৮116 ০31৫ 2১৪ তত ১৮০৪, 9 
রা = 
AAs পা ডি পা ০৯ প্রািও 


OILS GE 


১২. এরা যখন আমার আযাবকে (একান্ত) সামনে 
দেখতে পেলো তখন তারা সেখান থেকে পালাতে 
শুরু করলো । 


Ee SHEE তি 20৮15 


“ADIDAS 


Susy 


১৩. (আল্লাহ তায়ালা বললেন,) তোমরা (আজ) 
পালিয়ো না, (বরং) ফিরে যাও তোমাদের সম্পদের 
কাছে ও তোমাদের বাড়ি ঘরের দিকে যেখানে তোমরা 
আরাম করছিলে, সম্ভবত তোমাদের (এসব ব্যাপারে 
কিছু) জিজ্ঞাসাবাদ করা হবে। 


A ADA AP 1 Kp Ac Ac 
AC dB Y 


NOR PEE lS ৮24০ 


Edd ্ 


১৪. তারা বললো, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা 
(সত্যিই) যালেম ছিলাম । 


Sak: cl AD 


© ০৬ 8৫010255190 


১৫. অতপর তারা এ আহাযারি করতেই থাকলো, 
যতোক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিলাম, 
আমি তাদের কাটা ফসলকে নির্বাপিত আলোকরশ্যি 
বানিয়ে দিলাম । 


Ahem WL ASD 10৩ পাও ৪৪ Acs পারি 


> (4৯৮৪১9০১502 ০41) 15 
০8০০৯ Onan 


১৬. আসমান যমীন ও তাদের মধ্যবর্তী সব কিছুকে 
আমি কোনো খেল-তামাশার জন্যে পয়দা করিনি । 


IC NGL VEC 


(STEEL! 


Edd 


১৭. আমি যদি কোনো খেল-তামাশার বিষয়ই বানাতে 
চাইতাম তাহলে আমার কাছে যা (নিষ্প্রাণ বস্তু) আছে 
তা দিয়েই আমি (এসব কিছু) বানিয়ে দিতাম । 


ce BIS 10 GS Of BS 


1 Bo 


১৮. বরং আমি সত্যকে মিথ্যার ওপর ছুঁড়ে মারি, 
অতপর সে (সত্য) এ (মিথ্যা)-র মগয বের করে 
দেয়, (এর ফলে যা মিথ্যা) তা সাথে সাথেই নিশ্চিহ্ন 
হয়ে যায়; দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন 
করছো (তা থেকে আল্লাহ তায়ালা অনেক পবিত্র) । 


৪০৮1 Sul 0০1 
255 95001& GG SIE 


PLAS 


BEY EY] EE ESS (৮1925 Bu 


১৯. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে সবই 
তার (মালিকানাধীন), তার (একান্ত) সান্নিধ্যে যেসব 
(ফেরেশতা) আছে তারা কখনো তার এবাদাত করতে 
অহংকার করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে 
না, 


Acar £৯ পা তা পরশ 


৬০9৮ LEN yt dr 


39 45355 5 09954752505 


ASD Acs 


৪০9১০-০০ 


২০. তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে, 
তারা কখনো কোনো অলসতা করে না। 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস 


* ৩৬৮ 


পা ৯ -9-০৮৩ পা শা পাচ, তা AAD পা ৯০০ ৬৩াশ9 


© ০)9১৬%)০-419 dh ০০9৯০ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সুরা আল আম্বিয়া 


EE 50158155577 


পুনরুথান ঘটাবে? Ss 2 


২২. যদি (আসমান যমীন) এ দুয়ের মাঝে আল্লাহ 5157£12%। ৬ 1 
তায়ালা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো, তাহলে ডর রা 
(কবেই এর) উভয়টাই বিপর্যস্থ হয়ে যেতো, এরা যা { 2০৯১2 Jf 4,541 
কিছু বলে, আরশের মালিক আল্লাহ তায়ালা সেসব i চিনি 
কিছু থেকে পবিত্র ও মহান! SG ei 


EAA 
1 


২৩. তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো LAPLAND AD 1 রি ০০৯০০ 
প্রশ্ন করা যায় না, বরং তাদেরই (তাদের নিজ নিজ ৪/124-৮29 ০৯৭ সারি 
ক্রিয়াকলাপ সম্পর্কে) প্রশ্ন করা হবে । 


২৪. এরা কি আল্লাহ তায়ালা ছাড়া (অন্যদের) মাবুদ Apc No ভু IY Ap A চা সে 
বানিয়ে রেখেছে? (হে নবী, তুমি) বলো, তোমরা 190০ ০/৮411 49১০০19০৯11 
তোমাদের দলীল প্রমাণ উপস্থিত করো, (এটা হচ্ছে) *” ৮৯২৮ ৮ ৯৮ নি 
আমার সাথে যে আছে তার কিতাব, (এটা হচ্ছে) ৬৭5859০০৭৬৭ 5851$৯ AIL) 


আমার আগে যে ছিলো তার কিতাব, (পারলে এখান ০ ৯৩৯৮ পা ৬ ০০৮৪৮ Do 

থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো, আসলে); GI OLY AI Ye ০47 
এদের অধিকাংশই (প্রকৃত সত্য) জানে না, এরা 

(সত্য থেকেই) মুখ ফিরিয়ে নেয়। 


২৫. আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি 
যার কাছে ওহী পাঠিয়ে আমি একথা বলিনি যে, আমি 
ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই 
আমারই এবাদাত করো । 


২৬. (এ মুর্খ) লোকেরা বলে, দয়াবান আল্লাহ তায়ালা ০₹ ? ৯ +4- ০18 

ফেরেশতাদের (নিজের) সন্তান বানিয়ে নিয়েছেন; 2৮৮০1৫9০০৯১) SESH 
(মূলত) তিনি (এসব কথাবার্তা থেকে) অনেক পবিত্ৰ; Ed ১-০৮ ৯০৪ SB তা 

বরং তারা হচ্ছে আল্লাহ তায়ালার) সম্মানিত বান্দা, ০৭১৯, ঠিক ৫; 


২৭. তারা (কখনো) তার সামনে আগে বেড়ে কথা bE is cing A 
বলে না, তারা তীর আদেশ অনুসারেই কাজ করে। 2" 3230 sity 


df ৮৯ শিপ ডি 


৪০ 


8 পনি তা পাপা পা টিপা cis 


২৮. তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই 12 1519 
তিনি জানেন, তারা আল্লাহ তায়ালার সমীপে সেসব “** * TE 


লোক ছাড়া অন্য কারো জন্যেই সুপারিশ করে না f ১1,9৪১ 
যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন, তারা (নিজেরাও IG) ডি 
সব সময়) তীর ভয়ে ভীত সন্ত্রস্ত (থাকে) । 


২৯. (যারা অহংকারী) তাদের মধ্যে যদি কেউ একথা os Rw ADA ADU * ৮৮ 
বলে যে, আল্লাহ তায়ালার বদলে আমিই হচ্ছি মাবুদ, 125৮5 oT nigh Bi 0 
তাহলে তাকে আমি এ জন্যে জাহান্নামের (কঠিন) ._, iz," টু ২2] 

শান্তি দেবো; (মূলত) আমি যালেমদের এভাবেই শাস্তি = 0° os ৪) 135 


পা w 
দেই। ০০51 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৬৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আহ্িয়া 


শা 2৯ পরিশা পূণ 


০ | ইত ১ 
নয দল আল আই ও SP CSL 


সময়) ওতপ্রোতভাবে মিশে ছিলো, অতপর আমিই ৭ 1717407102 81017710 
এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি ৬ ৮৭১০০৯১০৩) SEN 
প্রাণবান সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি, (এই 


Az U2 “A 


SU If. ০৪ 90৪2 5৪৮1 


সত্যের পরও) কি তারা ঈমান আনবে নাঃ 

৩১. আমি যমীনের ওপর সুদৃঢ় পাহাড়সমূহ রেখে 0:৮৭ ৫ 65 
85 si ol 9) Hd ie 
আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরী করে দিয়েছি যাতে Se eis bs Cs 
করে তারা (তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে) পৌছতে oes 
পারে। OWI ১৪৪ 


৩২. আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে ADU ALAS 7:20 ৯5 
স্থাপন করেছি, কিন্তু এ (নির্বোধ) ব্যক্তিরা তার নিদর্শন এ € (595০০ 18 91৮1 070৯9 


থেকে মুখ ফিরিয়ে নেয়। ৪ ০095১ 1 ৬০ 


৩৩. আল্লাহ তায়ালাই রাত, দিন, সুরুজ ও চাদ পয়দা ” *৪ 1171751171৭ 277 ২৭2 
করেছেন; এরা প্রত্যেকেই (মহাকাশের) কক্ষপথে টি 25 52 


সাতার কেটে যাচ্ছে। 9095:8 আট, ES 


৩৪. (হে নবী,) আমি তোমার পূর্বেও কোনো মানব , 711 + ৮৬ অল CA 
সন্তানকে অনন্ত জীবন দান করিনি; (আজ) তুমি মরে * 4৯১1 1175 ro pd lls LS 


গেলে (তুমি কি মনে করো) তারা এখানে চিরজীবী UE ET 
হয়ে থাকবেঃ Su ০৪১ ০ ৩৪০ 


৩৫. প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে; এ /৯:-9৯১-০/১৮৮৮ / Bo 
(হে মানুষ,) আমি তোমাদের মন্দ ও ভালো (এ x Ais HME iH 
উভয়) অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি; অতপর ৮৪৩ AZ তন EA 

(তোমাদের) আমার কাছেই ফিরিয়ে আনা হবে। ©0745 Els ১19 


৩৬. কাফেররা যখন তোমাকে দেখে তখন তারা ০০ cA 

তোমাকে কেবল তাদের বিদ্বপের পাত্ররূপেই গ্রহণ Sis ১1195৫52911) 19 
করে; তারা (তোমার দিকে ইশারা করে) বলে, একি _* ০” 

সে ব্যক্তি, যে তোমাদের দেব-দেবীদের (মন্দভাবে) ০০৫০০] ৫32 Gy 16০. 1523 
স্মরণ করে, আসলে এরা (নিজেরাই) দয়াময় আল্লাহ LAS LASD IA 

তায়ালার স্মরণকে অস্বীকার করে। SUI ০ ৬১) 03 25 


হি রা An EGA BEA 
(করার প্রকৃতি) দিয়ে, অচিরেই আমি তোমাদের 82205  OLUSY | 915 
আমার (কুদরতের) নিদর্শনগুলো দেখিয়ে দেবো, At 
সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়ো কামনা ঢা 
করোনা । 


৩৮. তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে * 22” - 
বলো, কেয়ামতের এ ওয়াদা কবে (পূর্ণ) হবে? =~ ul $59)11$১ 05h 


A 


৪০১০০ 


. যদি কাফেররা ণটির কথা ৯০25০ DB ER ARNE 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্িয়া 
তারা তাদের সামনে ও তাদের পেছন থেকে আসা *€ ৯৮ NSA THA 
আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না, (সে YIU 273 ০5088 
সময়) তাদের (কোনো রকম) সাহায্যও করা হবে না। LADLAD AD Lx OA ADD 


০9১০২ ০৪০ ডি 


৪০. (মূলত কেয়ামত) তাদের ওপর আসবে হঠা' ৮০০৩৯ পুর ১৩৪ পা 
করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দেবে, তখন ৮৪৯ ৯০ 0 ৮080 


পা ৯97১০ AD শার্শা পাচা ADA পানি পা পারি 


তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না ৰ 2 Z 
তাদের (এ জন্যে) কোনো অবকাশ দেয়া হবে! © ০9১2 at YS bs) ১১০৯০০০৭১৪ 


৪১. (হে নবী,) তোমার আগেও অনেক রসূলকে ৭17 217 is 4 
(এভাবে) ঠা্টা বিদ্রপ করা হয়েছিলো, পরে (দেখা 2 ০০০১০৬১৯৮98 
গেলো) তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রপ করেছিলো তাই 45 21900212585 19১০ ৪০10 
তাদের পরিঝেষ্টন করে নিয়েছে। ARAL NAR 


© UIs yom 


৪২. (হে নবী, এদের জিজ্ঞেস করো, কে - 52179 AD ৭2 
4 থেকে ০2১50159081 cre 


রক্ষা করবে- তা রাতের বেলায় আসুক কিংবা দিনের * ৩9) ১4১ ০০১৭] 
বেলায় আসুক, কিন্তু এরা নিজেদের মালিকের স্মরণ 3১9 চি নি 


থেকে মুখ ফিরিয়ে রেখেছে। ৪০১9১১৯০ 


৪৩. তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা ২ EE AEE CECT 
আমার (আযাব) থেকে তাদের বাঁচাতে পারবে; তারা 2 eit Se 


PLAa পা Az পা ADA পা /৯ পা 


তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না চি 


তারা আমার (আযাব) থেকে নিরাপদ! 


APD AD 


€9০) 7-2 


88 কিন্তু আমি এদের এবং এদের পিতৃপুরুষদের ৮৮৮57 LAD. A 
যাবতীয় ভোগসন্তার দান করে যাচ্ছিলাম এবং Jb ELIE NP CE 


পাটি পারা Laz BLINN DD Ass 


এভাবে এদের ওপর দিয়ে (সমৃদ্ধির) এক দীর্ঘ সময় 77913 Jf. 
1 1 ০০১ 0 et 


না, আমি যমীনকে চারদিক থেকে সংকুচিত করে চিক র্ [2515৮৮20286 
আনছি, তারপরও কি তারা বিজয়ী হবে বেলে আশা AAD, TR 


করে)? ৪০9৯] 


8৫. (হে নবী,) তুমি বলো, আমি শুধু ওহী রাগ, 
তোমাদের (জাহান্নামের) ভয় দেখাই, কিনতু এ বধিররা ০৮৮১9) 8৬৯212৮৫990 


কোনো ডাকই শুনতে পায় না, তাদের সতর্ক করা ৪09)8-35191 95911 ০০] 
হলেও (তারা কিছুই শুনতে পায় না)। রি 


৪৬. (অথচ) তোমার মালিকের আযাবের সামান্য 1৮ € এত ই ৯৩৪৯ আজ A 
কিছু অংশও যদি এদের স্পর্শ করে অবশ্যই তখন এরা 3১৩1৩০৬৫২৯৯: ঠা 


বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই যালেম ৪৫ scl ৫1052 ০982 


রা টি পা পাপা 


৪৭. কেয়ামতের দিন আমি ন্যায়বিচারের + 
জন্যে কিছু কানা স্থাপন উড 2০০01 [57267211০৯0 9০। 659 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সুরা আল আম্বিয়া 
অতপর সেদিন কারো ওপরই কোনো রকম যুলুম ০ বেদ পেলে পায়ে 
হবে না; যদি একটি শস্য দানা পরিমাণ কোনো ৩৪৩ us SEA 
আমলও (তার কোথাও লুকিয়ে) থাকে, (হিসাবের Es 33 চী G34 rs 2 
সময়) তাকে আমি (যথার্থই) এনে হাযির করবো, f 
হিসাব নেয়ার জন্যে আমিই যথেষ্ট । ৪০৮০৯ 


৪৮. নিসন্দেহে আমি মূসা ও হারূনকে (ন্যায় - 2৭21 ৮৯০৩ AZ ৭ ৫ 
অন্যায়ের) ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম, uly 9১৯9 (৮৪ “ঠা ০79 
তাকওয়া অবলম্বনকারী লোকদের জন্যে দিয়েছিলাম ৪০1৭ ।প2 ২ ও পল 

(আধারে চলার) আলো ও (জীবনে চলার) উপদেশ, ১০৪০০ 1১39%৮59 


৪৯. (এটা তাদের জন্যে) যারা আল্লাহ তায়ালাকে AD রি LA তা পানি ছু 
গায়ব থেকে ভয় করে এবং তারা কেয়ামত সম্পর্কে রি পিসি পি ₹১ ০৪ “uy 


ভীত সন্ত্স্ত থাকে । 


৫০. আর এ হচ্ছে বরকতপূর্ণ উপদেশ, আমিই এটি 
নাযিল করেছি, তোমরা কি এর অস্বীকারকারী হতে 
চাও? 


৫১. রিতার আমি দত ভালোমন্দ 02 G58 3৯১2১ LE 


সম্যক অবগত ছিলাম, Oust ' 


৫২. যখন সে তার পিতা ও তার জাতিকে বললো, 0051 53৯1245965 ০ 09 


এ মূর্তিগুলো আসলে কি- যার (এবাদাতের) জন্যে শি 
তোমরা শক্ত হয়ে বসে আছো । SU CA ০ 


৫৩. তারা বললো, আমরা আমাদের পিতৃপুরুষদের 
এগুলোর এবাদাত করতে দেখেছি । 


৫৪. সে বললো, (এগুলো করে) তোমরা নিজেরা 
সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হচ্ছো, তোমাদের 
পূর্বপুরুষরাও (এ গোমরাহীতে নিমজ্জিত ছিলো)। 


৫৫. তারা বললো, তুমি কি আমাদের কাছে কোনো 
সত্য নিয়ে এসেছো, না অযথাই তুমি (আমাদের 
সাথে) তামাশা করছো । 


৫৬. সে বললো (না, এটা কোনো তামাশার বিষয় * (এ. ১12. 1151 এ ৫৯12 
নয়), বরং তোমাদের রব যিনি, তিনিই আসমানসমূহ bd ভি GAG ra orl 
ও যমীনের রব, তিনিই এগুলো সৃষ্টি করেছেন, আর 9 ১৪০ ; 598 TE 
আমি নিজেই হচ্ছি এর সাক্ষীদের একজন । le eA 4 019? ৬১১০ 


৫৭. আল্লাহ তায়ালার শপথ, তোমরা (এখান থেকে) (4 *{ 414777171 = 
পেছনে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর 915৩1 ৩৯০০৫০০০০৩০ 4009 


ব্যাপারে একটা কৌশল অবলম্বন করবো । ৬৭১০ 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫৮. অতপর (তারা চলে গেলে) ওদের বড়োটি ছাড়া 
অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিলো, যাতে 
করে তারা (ঘটনা জানার জন্যে) তার দিকেই ধাবিত 
হতে পারে। 


২১ সূরা আল আম্বিয়া 


পি dl 12231 Bde ald 


AAP Ac Nas 


€ 9৯৯১৭ At 


৫৯. (ঘূর্তিদের এ দুরবস্থা দেখে) তারা বললো, 
আমাদের দেবতাদের সাথে এ আচরণ করলো কে? 
যে-ই করেছে নিসন্দেহে সে যালেমদেরই একজন । 


Az AD 


BLE TS 
৪০218] 


৬০. লোকেরা বললো, আমরা শুনেছি এক যুবক ৭] 
ওদের (কথা) আলোচনা করছিলো, (হ্যা) সে যুবককে 
বলা হয় ইবরাহীম; 


টি 2 £৯ ৮9 ৮০ প9ি 


410018823৫3 


রি ০1518 


b 


৬১. তারা বললো, (যাও) তাকে সব মানুষের চোখের 
সামনে এনে হাযির করো, যাতে করে তারা (তার 
বিরুদ্ধে) সাক্ষ্য দিতে পারে। 


A PDEs 


৬২. (ইবরাহীমকে আনার পর) তারা (তাকে) 
জিজ্ঞেস করলো, হে ইবরাহীম, তুমিই কি আমাদের 
মাবুদগুলোর সাথে এ আচরণ করেছো; 


পা Aa rr 


adit LSS গি905 


৬৩. সে বললো, বরং ওদের বড়োটিই সম্ভবত এলব "3 
(কিছু) ঘটিয়েছে, তোমরা তাদেরই জিজ্ঞেস করো না, ০৮ 
তারা যদি কথা বলতে পারে! 


এ 516০2১০০৫82 0548 


ADP Az AP পাট A 


৬৪. (ইবরাহীমের যুক্তি শুনে) তারা নিজেদের দিকেই 
ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো + 
(যালেম তো সে নয়, যে ওটা ভেংগেছে), যালেম তো 
হচ্ছো তোমরা- (যারা এর পূজা করো), 


Ss 
টা EE) 9৮৪০) 


৬৫. অতপর (লজ্জায়) ওদের মাথা অবনত হয়ে [7 
গেলো, ওরা বললো (হে ইবরাহীম), তুমি তো জানো, 
এরা কথা বলতে পারে না। 


পা পা ডি পা Ar ADD CAL DUD 


০০৮০ se ০০৮৪০95) & 0 


৬৬. সে বললো, তাহলে তোমরা কি আল্লাহ তায়ালাকে 
বাদ দিয়ে এমন কিছুর পুজা করো যারা (কথা বলতে 
পারে না) তোমাদের উপকার করতে পারে না, 
তোমাদের কোনো অপকারও করতে পারে না। 


11401 4955990 ২5 00 


ADB Dc NE 122 A BLN 


৬৭. ধিক তোমাদের জন্যে এবং আল্লাহ তায়ালাকে 
বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্যেও; 
তোমরা কি (কিছুই) বুঝতে পারছো না । 


৫১2৪ Y 9 কট ৪৫2 
HEED EET 


AP Ar 


৪022১ 


৬৮. (এ সময় রাজার) লোকেরা বললো, একে 
আগ্তনে পুড়িয়ে দাও, যদি তোমরা কিছু করতেই 
চাও তাহলে (তার থেকে) তোমাদের মূর্তিগুলোর 
প্রতিশোধ গ্রহণ করো । 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস 


৩৭৩ 


A PAD A ABDaor 2০০৯ পা শটি উিশটি ৬এ পা ADL 


৫ 1-411254195855196 


© 
পপ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্বিয়া 


৬৯. (অপরদিকে) আমিও (আগ্তনকে) বললাম, হে ১৮515) পাত 42০1 চত 
আগুন, তুমি ইবরাহীমের জন্যে শীতল ও শান্তিময় ৩৮১১ ৮০935 05930 A 
হয়ে যাও, 


৭০. ওরা তীর বিরুদ্ধে একটা ফন্দি আটতে চাইলো, * * ১ 1৫ এ 
আর আমি (উল্টো) তাদেরকেই ক্ষতিগ্রস্ত (ও ব্যর্থ) পিক 510 


৯১-০৩-915১ ৩ 


৭১. অতপর আমি তাকে এবং (নবী) লুতকে উদ্ধার (271 রি ডঃ 
করে এমন এক দেশে নিয়ে গেলাম, যেখানে আমি rod দি 


সৃষ্টিকুলের জন্যে অনেক কল্যাণ রেখেছি। 


৭২. অতপর আমি ইবরাহীমকে (তার ছেলে হিসেবে) 1:17 ৮ ৯2৯৮৩ লিন Acer 
ইসহাক দান করলাম; তার ওপর আরো দান করলাম ৮4490 ০ ০9879৮ চির 
(পৌত্র হিসেবে) ইয়াকুব; এদের সবাইকেই আমি 7121 2 


৭৩. আমি তাদের (দুনিয়ার মানুষদের) নেতা AL 4 AZ ৮৮ AD ভুত ৯০1১৮ ৩ 
বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে ০:919 10)" 6053৬ iil las 


(মানুষকে) সুপথ দেখাতো, নেক কাজ করা, নামায 
প্রতিষ্ঠা করা ও যাকাত দেয়ার জন্যে আমি তাদের 8914201095১ Ss ores It 


কাছে ওহী পাঠিয়েছি, তারা (সর্বত্রই) আমার ১৫৯ 1 পা AD Ly ৮ 12517 
আনুগত্য করতো। ৬৭১০4 1924958 96911 ৪5819 


৭৪. আর (ইবরাহীমের মতো) আমি লৃতকেও প্রজ্ঞা ০০ ?:+.8%9 11912 2:+%1112 
এবং জ্ঞান দান করেছিলাম, তাকে আমি এমন এক 7 21 
জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদ শুধু Ee ০৪৫৫ EAE) 
অশ্লীল কাজ করতো; সত্যিই তারা ছিলো জঘন্য বদ i নিযে 
ও গুনাহগার জাতি, Onis sp BIH ০০1 


৭৫. আমি তাকে আমার (অপরিসীম) অনুগ্রহের EET 
ভেতর প্রবেশ করিয়েছি; নিসন্দেহে সে ছিলো একজন stall ৬ 31,0০5) GALS 


সৎকর্মশীল (নবী) । 


৭৬. নেবী,) নূহ যখন আমাকে ডেকেছিলো, (ডেকেছিলো পা 1:+- 1: +A 
ইবরাহীমেরও) আগে, তখন আমি তীর ডাকে সাড়া IESG ৩৩৪১631৮589 


দিয়েছিলাম এবং তীকে ও তীর পরিবার পরিজনদের TN EE 
আমি এক মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম, CE ৮১1 wr 9 44 


৭৭. আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় টুর? তি 
সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহ 1551519৩8০5 ৩০০০০2 


অস্বীকার করেছিলো; তারা ছিলো খারাপ জাতের “ :726 5” [2 
লোক, অতপর আমি তাদের সবাইকে (মহাপ্লাবনে) “* টি £3 5৪ 1, ৮৮) 


ডুবিয়ে দিয়েছি। ৪০৯০ 


৭৮. দাউদ ও সোলায়মানের ঘটনাও (তাদের = ভিত 2 
শোনাও), যখন তারা দু'জন একটি ক্ষেতের sd ৬০৪ ১1০০০9১91১9 
ফসলের (মোকদমায়) রায় প্রদান করছিলো- (মোক ₹ তক 
দমাটা ছিলো এমন), রাতের বেলায় কিছু মেষ 5 


(মানুষদের ক্ষেতে ঢুকে) তা তছনছ করে দিলো, 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস + ৩৭৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ আল আৰ্বিয়া 


৮০5 39০৯০ ot 2102 


৭৯. অতপর আমি (সঠিক রায় যা-) তা সোলায়মানকে ZA 0৮১৩০ cA! ৮7: 12:54 

বুঝিয়ে দিয়েছিলাম, অবশ্য) আমি তাদের (উভয়কেই) 10592206১৫2, রি ESR 

টিসি 15827 পর্বত এবং ০81 =f 5515 9 15” নি 
যেন তারাও (তার সাথে আল্লাহ তায়ালার) পবিত্রতা রন ১42 রন 2 

ও মহিমা ঘোষণা করতে পারে; আর (এ সব কিছু) 

আমিই ঘটাচ্ছিলাম। 


৮০. আমি তাকে তোমাদের (যুদ্ধে ব্যবহারের) জন্যে * 27 ৯০) *দ্দবু *এন ৪৮৯ দি 
বর্ম বানানো শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের 2] 4 ৬৯ 2০ 44৮৪ 

যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাচাতে পারো, 1 *-5 hg AZ MAY 
তোমরা কি (এ জন্যে আল্লাহ তায়ালার) শোকর SUX Al Jos LT 
আদায় করবে না? 


৮১. আমি প্রবল হাওয়াকে সোলায়মানের বশীভূত "7 ৫ রত রাডার 
করে দিয়েছিলাম, তা তার আদেশে সে দেশের ty ০১৯6 55 Ea coal 


দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ fer eT 
টা 75 ado dt 


ব্যাপারেই সম্যক অবগত আছি। CUE 


৮২ শয়তানদের মাঝে (তার) কিছু কিছু (জিন ০০০৮৮০৮৩৩৮৩ 
অনুসারী) তার জন্যে (সমুদ্রে) ডুবুরীর কাজ করতো, 210929872 rit ০53 


এ ছাড়াও এরা তার জন্যে (আরো) বহু কাজ আঞ্জাম * ০7155 LAD পতি তা 8 িতাউিপাশা 
দিতো, (আসলে) তাদের সবার রক্ষক লে আমিই ৮৪] 095 এ(০১09১১৮০9 
ছিলাম 


201. 1 


পাপ 


৮৩. (স্বরণ করো,) যখন আইয়ুব তার মালিককে ডেকে 2 Ba 5৬ 

বলেছিলো, (হে আল্লাহ), আমাকে এক কঠিন অসুখে GE TD S03 ols 
পেয়ে বসেছে, (তুমি আমায়) নিরাময় করো, (কেননা) RG CT 
তুমিই হচ্ছো (নিরাময়কারী) সর্বশ্রেষ্ঠ দয়ালু, ns ৮3০৪0 


৮৪. অতপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার যে “42 * ০ 
কষ্ট ছিলো তা আমি দূর করে দিলাম, তাকে (যে শুধু) ১৯ ০০4০ 0108845410৮ Sul 
তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম (তা নয়); বরং ৯ কতা টিপা A পাতে ADA তি দো 
তাদের (সবাইকে) আমার কাছ থেকে বিশেষ দয়া wz 4৮৯) rte rele filo 
এ ২ আমার বান্দাদের জন্যে উপদেশ হিসেবে আরো A 
সমপরিমাণ (অনুযহ) দান করলাম। GLAD G33 bus 


ইসমাঈল, কিফলের (কথাও “* ৪ + 4.4 
রন করো), হাম (আমার) পলা ৬০০৮ JES Gas dso 


তে 


8 উ yl 


ADIN 


৮৬. আমি তাদের আমার রহমতের মধ্যে দাখিল ” * * 53112 টস ‘ৰ 
করলাম, কেননা তারা ছিলো নেককার মানুষদের ৬৮০ ৮৮০) Es 5 


দলভুক্ত 


cA w 


পপ 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সূরা আল আম্বিয়া 


৮৭. (স্মরণ করো) 'যুনুন* (মাছের ঘটনার সাথে 

সংশ্লিষ্ট নবীর কথা), যখন সে রাগ করে নিজের 

লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিলো, সে মনে * 

করেছিলো আমি (বুঝি) তাকে ধরতে পারবো না, ৫ ২৬ প রি 
(একপর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম), তখন EE CEE 
সে (মাছের পেটের) অন্ধকারে বসে আমাকে (এই wee 
বলে) ডাকলো, (হে আল্লাহ), তুমি ব্যতীত কোনো © ০2151 
মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি 2 রর 


সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি, 


৮৮. অতপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং , ?1 দি ছি 
তাকে (তীর মানসিক) দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম; | ০4; রী 


আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব , ২2 
সময় উদ্ধার করি। enh sd OG 


৮৯. (স্মরণ করো,) যাকারিয়া (-র কথা), যখন সে ॥ ॥ ২4 

তার মালিককে ডেকে বলেছিলো, হে আমার রব, তুমি DEY >) 45) SELES 
আমাকে একা (নিসন্তান করে) রেখে দিয়ো না, তুমিই RAD ERE 
হচ্ছো উৎকৃষ্ট মালিকানার অধিকারী, 6 5 2) pl TA SS 55 


I Acs পা ১ পাশা পা Ti পাঠ পা পা ডি, পা 


৯০. অতপর আমি তার জন্যেও সাড়া দিয়েছিলাম, ৫ 401299411৮0 
তাকে দান করেছিলাম (নেক সন্তান) ইয়াহইয়া ডি চি WEN 
এবং তার (আশা পূরণের) জন্যে আমি তার স্ত্রীকে |৭31৫ EE 0 21121 

সুস্থ (সন্তান ধারণোপযোগী) করে দিয়েছিলাম; 5 নু 


Lor পাপা &ি ৮টি Acar পা AD 1p 


এ লোকগুলো সৎকাজে (একে অন্যের সাথে) ££) rd 
প্রতিযোগিতা করতো, তারা আমাকে আশা ও ভীতির 4 এ 
সাথে ডাকতো; তারা সবাই ছিলো আমার অনুগত ৪০০৯০০ বা 155890239 
(বান্দা) । 


পাশা ৪ 


৯১. (স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে,) যে 
নিজ সতীত্ব রক্ষা করেছিলো, অতপর তার মধ্যে 
আমি আমার পক্ষ থেকে এক (বিশেষ সম্মানী) 
আত্মা ফুঁকে দিলাম, এভাবে আমি তাকে এবং তার 
পুত্রকে দুনিয়াবাসীর জন্যে এক নিদর্শন বানিয়ে 
দিয়েছিলাম । 


৯২. এ হচ্ছে তোমাদেরই জাতি, এরা সবাই একই ০4 
জাতি, আর আমি তোমাদের সবাইর রব, অতএব 


তোমরা আমারই গোলামী করো । 9 9৫:6৮) 


৯৩. (কিন্তু পরবর্তী সময়ে) তারা নিজেদের মধ্যে A ০৯৩ ADA URE LT" 
মতবিরোধ করে নিজেদের (দ্বীনের) বিষয়কে টুকরো (2110৫. ৮০৮৯১৪৮৯১০1 9৯5859 
টুকরো করে ফেললো; এদের সবাইকেই আমার কাছে ৮৯৪: 
ফিরে আসতে হবে । ৪৩9৯৪) 


ACAD A পৃ 


৯৪. কোনো ব্যক্তি যদি মোমেন অবস্থায় কোনো নেক ₹ 2০৮০৭ 
কাজ করে তাহলে তার (সৎপথে চলার) প্রচেষ্টাকে ৬৪9 s=Lall ০০০৯8 ৩০ 


কিছুতেই অস্বীকার করা হয় না, অবশ্যই আমি তার ENE 
জন্যে (তার প্রতিটি কাজ) লিখে রাখি। 096 21013 ০ 454 ONES 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +% ৩৭৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২১ সুরা আল আম্বিয়া 


৯৫. এটা কখনো সম্ভব নয় যে, যে জাতিকে আমি ॥/ ডু শত লাভা 
একবার দিবেনা ভোর পাপ ১৪59 
ধ্বংস পূর্ব অবস্থায়) ফিরে আসবে । ০০১৯ 


৯৬. এমনকি যখন (কেয়ামতের নির্দশন হিসেবে) ১ ছি Pd S35 

ইয়াজুজ ও মা'জুজকে ছেড়ে দেয়া হবে এবং 9 Lg Cb w= 152 
ওরা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেরিয়ে আসতে ৯ AD তি এ৪ AWAD. 
থাকবে। | © ০9৭ ১০৯ Fs 9 


৯৭. (যখন কেয়ামতের) অমোঘ প্রতিশ্রুতি আসন্ন গু EN 
হয়ে আসবে, (তখন) তাকে আসতে দেখে যারা একে 22550213৩11 35211425219 


9-2 শত পারি পা £৯ ০9 পাশা পা ৮9 পার 


অস্বীকার করেছিলো তাদের চক্ষু স্থির হয়ে যাবে; “192 5171 ডি 
(তারা বলবে) হায়, কতোই না দুর্ভোগ আমাদের, ও রি bd রর রে 


আমরা এ (দিন) সম্পর্কে উদাসীন ছিলাম, বরং আমরা sob LS ER 
সত্যিই যালেম ছিলাম! © নি 


৯৮. (তখন তাদের বলা হবে,) তোমরা এবং ০ পর্প এ LA DIA [5 ABH 
তোমাদের সেসব কিছু, যাদের তোমরা আল্লাহর * 44553০2994৭ 5০ 


বদলে মাবুদ বানাতে, সবাই জাহান্নামের ইন্ধন হবে; পাঠা 
(আজ) তোমাদের সবাইকেই সেখানে পৌছতে ০১29 Sle nes 
হবে। 


৯৯. তারা যদি সত্যি সত্যিই মাবুদ হতো, তাহলে { লন ৰ 
আজ তারা কিছুতেই সেখানে পৌছতো না; (উপাস্য 3৫2 2939508511555 0151 


উপাসক) সবাই তাতে চিরকাল ধরে অবস্থান 
করবে। 


১০০. এদের জন্যে সেখানে শুধু শাস্তির ভয়াবহ  প৯৮৪€ ৯1773 ৮৩৪ 21 ০ 
আর্তনাদই (শুধু অবশিষ্ট) থাকবে, (এ চীৎকার ছাড়া) eu Y lend 3 ১৭০১ lend rel 


তারা সেখানে (অন্য) কিছুই শুনতে পাবে না। 


১০১. (অপরদিকে) যাদের জন্যে আমার কাছ থেকে Uw Az Ago ৮৪ 
(অনন্ত) কল্যাণ নির্ধারিত হয়ে আছে, অবশ্যই তাদের | [৮০1 শি ও ৩] ul 


Rl ও) তার (আযাব) থেকে (অনেক) দূরে ই ঠা 


১০২. তারা (সেখানে ভয়াবহ চীৎকারের) ক্ষীণতম ১ 250 উভচর 
শব্দও শুনতে পাবে না, তাদের জন্যে তো (বরং) 3 ৩ 2 43 


LAD 1 ALLOA 8 পাপা 2৯ Ed 


থাকবে তাদের মন যা চায় তাই, (তাও থাকবে বিটি টো 
আবার) চিরকাল ধরে, 


১০৩. (জাহান্নামের) বড়ো ভীতি তাদের (সেদিন ** 81252278 তি 
মনে) কোনো রকম দুশ্চিন্তার সৃষ্টি করতে পারবে 99৮21 SD 


না, (সেদিন) ফেরেশতারা তাদের অভিনন্দন * 25? 2০ 
জানিয়ে বলবে; হো) তোমাদের সাথে যে ওয়াদা ০৭1৮2552165, যে 


করা হয়েছিলো- এ হচ্ছে তোমাদের সে (ওয়াদা ৪০9১০ 
পূরণের) দিন। 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১০৪. (এটা হবে এমন একদিনের ঘটনা) যেদিন 
আমি আসমানসমূহ গুটিয়ে নেবো, ঠিক যেভাবে 
কিতাবসমূহ গুটিয়ে ফেলা হয়; যেভাবে আমি একদিন 
এ সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমি এর 
পুনরাবৃত্তি ঘটাবো, এটা (এমন এক) ওয়াদা, (যা) 
পালন করা আমার ওপর জরুরী; আর এ কাজ তো 
আমি করবোই। 


২১ সূরা আল আম্বিয়া 
Eo ds Highly 


52835 10712 ৫৮221 


Ed 


১০৫. আমি যবুর কিতাবেও এ উপদেশ উল্লেখের 
পর (দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে) এ কথা লিখে 
দিয়েছি, আমার যোগ্য ও নেক বান্দারাই (এ) যমীনের 
উত্তরাধিকার হবে। 


18915558535 


“ASD পা শা AM 


৪0551155058: GN 


১০৬. এ (কথার) মধ্যে (আমার) অনুগত বান্দাদের 
জন্যে একটি ঘোষণা আছে; 


AcW los 


boron [A ELS 6 ot 


১০৭. (হে নবী,) আমি তো তোমাকে সৃষ্টিকুলের 
জন্যে রহমত বানিয়েই পাঠিয়েছি। 


পানি পাঠ ৬ SoA 1৯৯ Sr 


৪০180 1 Swf 


১০৮. তুমি বলো, আমার ওপর এ মর্মে ওহী পাঠানো 
হয়েছে যে, তোমাদের মাবুদ একজনই, তোমরা কি 
(তার) অনুগত হবে না? 


ILS CHIL 5 CB 


AD AB ৯০৯ টিপা জি 


৪ 094---৮2)05$০০১15 


১০৯. (হ্যা,) তারা যদি (তোমার কথা থেকে) 
মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি 
তোমাদের (জান্নাতের সুখবরের পাশাপাশি 
আযাবের ব্যাপারেও) একই পরিমাণ সতর্ক করেছি, 
আমি একথা জানি না, যে (আযাবের) ওয়াদা 
তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে, 
নাকি অনেক) দূরে? 


কে LAAT! 7224 ৭৮25 পু 
১9192 GES USN 1 


রা BG A 


= = ff কা ysl ০19 


পাঠ তটি পা ৯ টি 


৪০9০9 


১১০. একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চ স্বরে বলা 
হয় এবং তিনিই জানেন যা কিছু তোমরা (অন্তরে) 
গোপন করো । 


ULL JO oe 581 ৮52 


পা ALLA 


৪০) 9০২০ 


১১১. আমি জানি না, (অবকাশের) এ (সময়টুকু) 
হতে পারে তোমাদের জন্যে এক পরীক্ষা (মাত্র, কিংবা 
হতে পারে) সুনির্দিষ্ট কিছু সময়ের জন্যে (তোমাদের) 
কিছু মাল সম্পদ (দান করা)। 


Ss পাপার্প ADD Goi A As 


oll tet 2222) 8 2:55 4] ০১১ ls 


১১২. সে বললো, হে আমার রব, তুমি (এদের 
বিষয়টি) ন্যায়ের সাথে মীমাংসা করে দাও (হে 
মানুষ); তোমরা (আল্লাহ সম্পর্কে) যা কথা বানাচ্ছো, 
সেসব (অনিষ্টের) ব্যাপারে একমাত্র আমাদের রব 
দয়াময় আল্লাহ তায়ালার কাছেই আশ্রয় চাওয়া 
যেতে পারে। 


তত ০ ৩৪ ADA Ws rt 
রী 

Las: IU A ০১০১ 
LAD পারা [তা ০9 cAADN DIAD 


80955540000 Con 


রা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৭৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


১. হে মানুষ, তে সির কলার গার pn GR AAR 
অবশ্যই কেয়ামতের কম্পন (হবে) একটি ভয়ংকর 5; ০1 তিনি, 


ঘটনা । ০১৮2 5582 


শট পা /ি পা শা পাঠ পা পর প্র ৬ তা 


২. সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে, রি ও 
(দেখবে) বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী (৮2525: 0205851555560 


(ভয়াবহ আতংকে) তার দুপ্ধপোষ্যকে ভুলে যাবে, 1: ঢৃ ররর 22 
এ এ ( Jon চি ০৮৯০ 
প্রতিটি গর্ভবতী (জন্তু) তার (গর্ভস্থিত বস্তুর) বোঝা ,. 4 SE 1 


ফেলে দেবে, মানুষকে (যখন) তুমি দেখবে (তখন J 

তোমার মনে হবে) তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা ০৮ রী ১০৮০ ০" ys রর 
আসলে কেউই নেশাগ্রস্ত নয়; বরং (এটা এক 93896 41162 5449 
ধরনের আযাব,) আল্লাহ তায়ালার আযাব অত্যন্ত রি রা 
ভয়াবহ । 


৩. মানুষের মধ্যে কিছু লোক আছে, যারা না জেনে 
(না বুঝে) আল্লাহ তায়ালার (শক্তি ক্ষমতা) সম্পর্কে 
তর্ক বিতর্ক করে এবং (সে) প্রতিটি বিদ্রোহী শয়তানের 
আনুগত্য করে, 


৪. (অথচ) তার ওপর (আল্লাহ তায়ালার এ) ফয়সালা * -০ 2০৫ -০ ৩৮ Acris উর পা 
তো হয়েই আছে, যে কেউই তাকে বন্ধু হিসেবে গ্রহণ at BUNS ০22842054৯৫ 
করবে সে গোমরাহ হয়ে যাবে, আর (এ গোমরাহীই) 

তাকে প্ৰজ্বলিত (আগুনের) শাস্তির দিকে নিয়ে যাবে। ৪১০৯০] ৮১1৫2 ৫1 10843 


৫. হে মানুষ, পুনরুথান (দিবস) সম্পর্কে যদি - Az A, A DAD A BPA 
তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে (তোমরা ৩৫ ৩) EET 01০০0111526 
মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা ভেবে দেখো- ) আমি * cD AWADINZS Dr 
তোমাদের (প্রথমত) মাটি থেকে, অতপর শুক্র ৩৫ Sli oe AEE LU oa 
থেকে, অতপর রক্তপিন্ড থেকে, তারপর মাংসপিন্ড LADD LAD A Dp পর্দা A Up AB 
থেকে পয়দা করেছি, যা আকৃতিবিশিষ্ট (হয়ে সন্তানে 221 2৯০০ ৩৫০ 281০ ০০০) 2৮) 
পরিণত) হয়েছে কিংবা আকৃতিবিশিষ্ট না হয়ে (নষ্ট * 

হয়ে) গেছে যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি ত শা loss £52 পু 
কৌশল) প্রকাশ করে দিতে পারি, (অতপর আরো ০১১০৪ ‘us 

লক্ষ্য করো); আমি €শুক্রবিন্দুসমূহের মাঝে) যাকে = & উপ গাড়ি 

(পূর্ণ মানুষ বানাতে) চাই তাকে জরায়ুতে একটি ৫ এত 


সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই, অতপর আমি ADDI KPA Do A 2 
তোমাদের একটি শিশু হিসেবে (সেখান nl বের ৩% [sd Jib As = 
করে আনি, অতপর তোমরা তোমাদের পু যৌবনে BLE ADADA পপ পার্থ ৩৯5৯৩ 
পদার্পণ করো, তোমাদের মধ্যে কাউকে (বয়োপ্রাপ্তির ১১ ৬০-৮%৮৪9 ০89 ৬০-৮%৮59 
আগেই) মৃতু মৃত্যু দেয়া হয়, আবার তোমাদের কাউকে ৫ ৭ 

অকর্মণ্য (বৃদ্ধ) বয়স পর্যন্ত পৌছে দেয়া হয়, যেন ০৮১ ০০০৮৪ 30 ১220 JS 
কিছু জানার পরও (তার অবস্থা এমন হয়,) সে রি 

কিছুই (বুঝি এখন আর) জানে না; (সৃষ্টি প্রক্রিয়ার £65০ St LE ০15 
আরেকটি দিক হচ্ছে) তুমি দেখতে পাচ্ছো শুঙ্ক ভূমি, ০৯) ০১5 2 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস *% ৩৭৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 
অতপর আমি যখন তার ওপর (আসমান থেকে) ৯ পপ» আন নি 
পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা 95455291201 52051057150 


হয়ে ওঠে, (অতপর) তা সর্বপ্রকার নয়নাভিরাম Az UZ A ৬ 
উদ্ভিদ উদগত করে। 08৯2, 09) ৬ ৬০ ০০219 


৬. এগুলো এ জন্যেই (ঘটে) যে, আল্লাহ তায়ালাই * « পছ্্প এ ৮714৩ প& 
হচ্ছেন অমোঘ সত্য, তিনিই মৃতকে জীবন দান করেন টি 4219 ১15 20140 এ 
এবং সব কিছুর ওপর তিনিই একক ক্ষমতাবান, এ 1০ ou 


৫১১19 ৪ 0৫4 29 xl 


৭. অবশ্যই কেয়ামত আসবে, তাতে বিন্দুমাত্রও ৫, J 
সন্দেহ নেই, যারা কবরে (শুয়ে) আছে আল্লাহ তায়ালা ০19 ১০03 8512 99 
(সেদিন) তাদের পুনরুথিত করবেন। 5১981 ord বি 


৮. (তারপরও) মানুষদের মধ্যে এমন কিছু আছে 2 এ.) ০ ৯০151 ৮ 2 
বি কোনোরকম লি ঈদ 11৯ or pS 


£22 পার্স 


কিতাব (প্রদত্ত তথ্য) ছাড়াই আল্লাহ তায়ালার ব্যাপারে 
(ধৃষ্টতাপূর্ণ) বিতনত শুরু করে, Ox ৩4৫ 35595 39৩ 


৯. (অহংকারবশত) সত্যবিমুখ হয়ে- যাতে মানুষদের - টি 
সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে; 2.1 Jos ০০২০ 


Az 2৮95৯ 


যে ব্যক্তি এমন করে তার জন্যে দুনিয়াতে রয়েছে 27২৪] রা 
অপমান লাঞ্চিনা, শুধু তাই নয়) কেয়ামতের দিন ”* মন] Bi Cie ও 
আমি তাকে (জাহান্নামের) আগুনের কঠিন শাস্তিও 9৫8১] 1৫2 
আস্বাদন করাবো। 24 


১০. (আমি তাকে বলবো,) এ হচ্ছে তোমার সেই - 4% 
কর্মফল যা তোমার হাত দুটো (অর্জন করে আগেই Gd Bf এঠি ১৫ 20802 SUS 


এখানে) পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ তায়ালা নিজ AAA 
বান্দাদের প্রতি কখনো (এতো) বড়ো যালেম নন। ও ০৮০ [39 


১১. মানুষের মধ্যে এমন কিছু আছে যে ঈমানের | ,৯₹ 174) 2৯ ৯৩ 
পরান্তসীমার ওপর (থেকে) আল্লাহ তায়ালার এবাদাত রিটন wf ১৪৪ ue pl 9 
করে, যদি (এতে) তার কোনো (পার্থিব) উপকার 2১551 OE 
হয় তাহলে সে (ঈমানের ব্যাপারে) নিশ্চিত হয়ে ~~ এ লে টি 
যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে 95112 ৬৯০৫ IE 5428 
তাহলে তার মুখ পুনরায় (কুফরীর দিকেই) ফিরে 5, কত ২5 

যায়, (এভাবে) সে দুনিয়াও হারায় এবং আখেরাতও ৮] ০৪119, দা 
হারায়, আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি। 


১২. এ নির্বোধ) ব্যক্তিরা আল্লাহর বদলে এমন ২1” প্ AS ৯৮ 
কিছুকে ডাকে, যা তার কোনো অপকারও করতে 9 ৪১৭ yu এ 59 ৬2 19০০৭ 


পারে না, উপকারও করতে পারে না; এটা হচ্ছে না রিচ? 
(আসলেই এক) চরমতম গোমরাহী, 35511 01112 এ, 45623 


১৩. ওরা এমন কিছুকে ডাকে, যার ক্ষতি তার AB A PB ARIEO a Aza RDN 
উপকারের চেয়ে বেশী কাছে; কতো নিকৃষ্ট (এদের) * 12৯৩ ০০১! ৪১ ০০, 1350: 


অভিভাবক, কতো নিকৃষ্ট (সে অভিভাবকের) 752211০2215 4901 ০০৪ 


সহচর! 
পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


১৪. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে এবং ॥ 72215451751 
নেক কাজ করে, আল্লাহ তায়ালা অবশ্যই তাদের 195০9 194152905৩৫ 20 ul 


“ Az A 


এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে (9৯০৭ ১৯৪ এ “5 ৬০4]। 
ঝর্ণাধারা প্রবাহিত হবে, অবশ্যই আল্লাহ তায়ালা যা ” ৬৫০ 


০০1 & পার্টি 


চান তাই করেন। ©6172 CO 9 01৭1 


১৫. যে ব্যক্তি মনে করে, আল্লাহ তায়ালা (যাকে এ ০০ 2৭587701" 
নবুওত দিয়েছেন) তাকে দুনিয়া ও আখেরাতে ০841৮১০৪৬০1 ৬৪৭ এ ভে 


কোনো সাহায্যই করবেন না, সে যেন নিজে আসমান টা 
পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয়, অতপর (আসমানে dl এ ১৩০3 8558191531 


গিয়ে) যেন সে (ওহী আগমনের ধারা) কেটে ৪৯০ রর 84552 ch 

১৭ sl 
দিয়ে আসে, তারপর নিজেই যেন দেখে নেয়, যে €*> Ue ১০০1৪ phi) Ss 
জিনিসের প্রতি তার এতো আক্রোশ, এ কৌশল তা টি 
দূর করতে পারে কিনা! - 


১৬. এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন (সম্বলিত) এ ?4 এ Leaf BIG EU 
(কোরআন)-টি নাযিল করেছি, আল্লাহ তায়ালা যাকে sls 8 Ey A 
চান সঠিক পথের হেদায়াত দান করেন। 234 ৬০ ৪০% 


১৭. অবশ্যই যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে, 12212 ৮” 7121”2 ১1 ০ 
যারা ইহুদী হয়ে গেছে, যারা (প্রাচীনধর্ম বিশ্বাসী) 3° hte 
‘সাবেয়ী’, (যারা) খৃষ্টান ও অগ্নিপূজক, (সর্বোপরি) 5৯-3 ৪ ১; রি 
যারা (আল্লাহর সাথে) শেরেক করেছে, কেয়ামতের oe a AME রি 
দিন আল্লাহ তায়ালা অবশ্যই এদের সবার (জান্নাত ০8410181958 ASN 
ও দোযখের) ফয়সালা করে দেবেন; অবশ্যই আল্লাহ wo eb এ ৩৯০9 ৩৮ তা 
তায়ালা প্রত্যেক বস্তুর ওপর একক পর্যবেক্ষক । ০০৯ 20101, LM 


GBA ghee 


+s 2 FA 
( ১৯৪2 (৫৮ 


৮. তুমি কি লক্ষ্য করোনি যে, যতো সৃষ্টি) ১ *”প৭ < 
১০১55 যতো (সৃষ্টি) আছে যমীনে- ERE Sl 


সবকিছুই আল্লাহ তায়ালাকে সাজদা করছে, সাজদা 
করছে সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা, ০৮৪19 ০৬১ 9 2৬৪০ 


যমীনের ওপর বিচরণশীল সব জীবজন্তুও, মানুষের 02012 f | f 
মধ্যেও অনেকে (আল্লাহ তায়ালাকে সাজদা করছে); ১৯09 4 35 
এ মানুষদের অনেকের ওপর (আবার না-ফরমানীর ise ১০০] Cs 78849 তি 
কারণে আল্লাহর) আযাব অবধারিত হয়ে আছে; _/ 4 ৯৫৮ এ ০ 
আসলে আল্লাহ তায়ালা যাকে অপমানিত করেন তাকে 5০০০৬০1245৬ 
সম্মান দেয়ার কেউই নেই, অবশ্যই আল্লাহ তায়ালা সাজদা-০৯2 ০ ৯৮ ৮4 

তাই করেন যা তিনি এরাদা করেন। ও 25215 023 এ ০1, 752 


১৯. এ হচ্ছে (বিপরীতমুখী) দুটো দল, যারা ”* দা?” 44»; 
নিজেদের মালিকের ব্যাপারে (একে অন্যের সাথে) ROG, sos) 19০ £1 2৩৩, 


বিতর্ক করলো, অতপর এদের মধ্যে যারা (আল্লাহ্‌ ।ঢঘূ + 4 5 রা 
তায়ালাকে) অস্বীকার করে তাদের (গায়ে পরিধান 3৮১০ old red sbi 94 
করানোর) জন্যে আগুনের পোশাক কেটে রাখা হয়েছে; 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


(শুধু তাই নয়,) তাদের মাথার ওপর সেদিন প্রচন্ড ৮৭ ci? ৯০৪ MN Bo 
গরম পানি ঢেলে দেয়া হবে, © ras | ৮৪০9) ১9 ৩৮০ ০তনিজ 


২০. তার ফলে যা কিছু তাদের পেটের ভেতর আছে ৮৯7৭ ০ 
তা সব এবং চামড়াগুলো গলে যাবে; ও 39151192055 ৬৪1০149১০০8 


২১. তাদের (শাস্তির) জন্যে সেখানে আরো থাকবে এমে A" 
(বড়ো বড়ো) লোহার গদা । ১২০ ৬০ ০৫৮০9 


২২. যখনই তারা (দোযখের) তীব্র যন্ত্রণায় (অস্থির ০০ 
হয়ে) তা থেকে বেরিয়ে আসতে চাইবে, তখনই ০৮152519৯5৯ SSBC 


তাদের পুনরায় (ধাক্কা দিয়ে) তাতে ঠেলে দেয়া হবে, পা প্রা হার 7 SBN 122 
(বলা হবে), আজ তোমরা জুলনের প্রচন্ড যন্ত্রণা ০৮1০০195959 Ls dl 


আস্বাদন করো । © Gy | 


২৩. (বিতর্কের দ্বিতীয় দল) যারা (আল্লাহ তায়ালার ॥ ? (4824/4 হদু। 7, ১24% 
ওপর) ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ 19559 পারের wl gs 


তায়ালা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ 17, দ্র * 


থাকবে, সেখানে তাদের সোনার কাকন ও মুক্তা (দিয়ে রিড 2২ 
বানানো মালা) দ্বারা অলংকৃত করা হবে; উপরন্তু ৫৫১ 222 রি ১0723 2 


সেখানে তাদের পোশাক হবে রেশমের । ৪১৯-০১০০০05ঠাছাও 


২৪. (দুনিয়ায়) তাদের ভালো কথার দিকে হেদায়াত (8 22০ ৬ 


করা হয়েছিলো এবং মহাপ্রশংসিত আল্লাহ তায়ালার 19০95 Jo mst এ 1১5% 


পথ তাদের দেখানো হয়েছিলো (এবং তারা তা 
মেনেও নিয়েছিলো) ৷ Syn ble dt 


২৫. অবশ্যই যারা (নিজেরা) কুফরী করে এবং চি রা NB দ্‌ 
(অন্যদেরও) আল্লাহর পথে চলতে বাধা দেয়, (বাধা > ৩৯ ০০০৭৪ 19১ cad ol 


দেয়) মানুষদের মাসজিদুল হারাম (-এর তাওয়াফ +' রা 
ও যেয়ারত) থেকে- যাকে আমি স্থানীয় অস্থানীয় 2455 Go ১৯054 
নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম (মর্যাদার , ১৮] +*১ ৮১121 ০০৮ ত 

স্থান) বানিয়েছি (এমন লোকদের মনে রাখতে ১৮119 453 Sl 915৮ ৬০০০০ 
হবে); যারা তাতে ইচ্ছাপূর্বক (আল্লাহ) বিরোধী * “৫ 68555 
কাজ করবে, আমি তাদের (সবাইকে) কঠিন আযাব ০৮ প্রতি ০৮০9 


আস্বাদন করাবো। তু 


২৬. (হে নবী, স্মরণ করো,) যখন আমি ইববরাহীমকে ২ LA 1৯) পতল A 

এ (কাবা) ঘর নির্মাণের জন্যে স্থান ঠিক করে ৩৩ ০৫০১০ 0152315 
দিয়েছিলাম, (তখন তাকে আদেশ দিয়েছিলাম), লিক Ne 

আমার সাথে তুমি অন্য কিছুকে শরীক করো না, 00100555696 a 
আমার (এ) ঘর তাদের জন্যে পবিত্র রেখো যারা ASH ডর cA MS 
(এর) তাওয়াফ করবে, যারা (এখানে নামাযের জন্যে) ও ১9৯৮1 ৬919 ০০019 
দাড়াবে, রুকু করবে, সাজদা করবে । 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ টি 
২৭. (তাকে আরো আদেশ দিয়েছিলাম) তুমি 1) hey a HE 
মানুষদের মাঝে হজ্জের ঘোষণা (প্রচার করে) দাও, সর 2 sui 


যাতে করে তারা তোমার কাছে দূর দূর থেকে পায়ে er ol 
নি নিলি ভরত ৪ ্ 


হত সে, 
Edd টিপার 


২৮. যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার “ হারে ১2271 
জন্যে (সময়মতো) এখানে এসে হাযির হয় > ৯৫ 19০৮ 


নির্দিষ্ট (5 (কোরবানী করার ডি তার ওপর ' 


দান ইটিশ চতুষ্পদ জন্ুগুলো টি পু ৫ ২ (৪:51 OTE ক? 
(কোরবানীর) এ গোশত থেকে (কিছু) তোমরা ৰ 5 


(নিজেরা) খাবে, দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ ৰ্ Jf ০01 
দিয়ে আহার করাবে, রঙ রা 


২৯. অতপর তারা যেন (এখানে এসে) তাদের * 2-4৭ 44151 * ৩555 2877 অঃ 
(যাবতীয়) ময়লা রি করে, দল পি ডি (pd 
বা CELL করে) তারা যেন এ ৪0৮ 5] এ aE s 1355805 


৩০. এ হচ্ছে (কাবা ঘর বানানোর উদ্দেশ্য), SAS Pi wb 190 AWA Acs 0১ 
যে কেউই আল্লাহ তায়ালার (নির্ধারিত) পবিত্র ১৯৪৪১ 441 ০১৯৪৯ ০৮95 505 


৩ 


GCE 


হবে, একথাও মনে রেখো), সেসব জন্তু ছাড়া- পাছত 
সেগুলোর কথা তোমাদের জন্যে (কোরআনে) পাঠ oz)! | Ee এ chs 
করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের 
জন্যে হালাল করা হয়েছে, অতএব তোমরা মূর্তি 
(পূজা)-র অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে 
থেকো (সব ধরনের) মিথ্যা থেকে, 


83511 09 sal 0 55) 


৩১. আল্লাহ তায়ালার প্রতি নিষ্ঠাবান (হও), তীর leas ২০০4 শুরু 
সাথে কাউকে শরীক করো না; আর যে ব্যক্তি আল্লাহ ৮৮” ভি, CE ১৫১৫ 9৮54 

তায়ালার সাথে (অন্য কাউকে) শরীক করে, তার পা 5] ০8640 4)8 
অবস্থা হচ্ছে, সে যেন আসমান থেকে ছিটকে পড়লো, - | ০2১2 x 


অতপর (মাঝ পথে) কোনো পাখী যেন তাকে ছোঁ 14 511 SS 
ML CR SLE LL 355 yb) 


৪৯১৫০ 


৩২. এ হলো (মোশরেকদের পরিণাম, অপর এ TL AWA ৯৮০ 
দিকে) কেউ আল্লাহ তায়ালার নিদর্শনসমূহকে ০৮০৯৭ ৩ ৩59৩ WS 
সম্মান করলে তা তার অন্তরের তাকওয়ার মধ্যেই +721 


(শামিল) হবে । ৪ ০9511 (598 


৩৩. (হে মানুষ,) এসব (পশু) থেকে তোমাদের ৪? দর SEE 
জন্যে এক নির্দিষ্টকাল পর্যন্ত নানাবিধ উপকার (গ্রহণ (৪৮০ cf dl 1050 lead 
করার ব্যবস্থা) রয়েছে, অতপর (মনে রেখো,) 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 
তাদের (কোরবানীর) স্থান হচ্ছে প্রাচীন ঘরটির 
! 


৪0201 et ৫1 ৩55] 


৩৪. প্রত্যেক জাতির জন্যেই আমি (পশু) কোরবানীর ” 79০9 টিপা জানি পাপ 5০? wp 
সেসব পশুর ওপর আল্লাহ তায়ালার নাম নিতে ,12%1 7” ৭০৭ 
পারে, যা তিনি তাদের দান করেছেন; তোমাদের 22: ৮৪৯১) 24 


ভি AD Aa Tew A BL 


মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমরা তারই সামনে ৮ 445 41 G 
আনুগত্যের মাথা নত করে৷; (হে নবী,) তুমি (আমার) 25 La ১22 পেত 
বিনীত বান্দাদের (সাফল্যের) সুসংবাদ দাও, 


শা ৮০০, ৩ 


৩৫. (এ বিনীত বান্দা হচ্ছে তারা,) যাদের সামনে * ০০৯72 * 1 
আল্লাহ তায়ালার নাম স্মরণ করা হলে (ভয়ে) তাদের ৮৯৮95 ০4589201345 টি 


অন্তরাত্মা কেঁপে ওঠে, যতো বিপদ (মসিবত তাদের টক 28 
ওপর) আসুক না কেন যারা তার ওপর ধৈর্য ধারণ গেল ০1০৩ yrs 
করে, নামায প্রতিষ্ঠা করে, (সর্বোপরি) আমি তাদের ১০০৯০০291৮৮ 5 ঁ 

যে রেযেক দান করেছি তা থেকে তারা (আমারই ৪ 058844৮9280) 1০59 ৪9111 


পথে) ব্যয় করে। 


৩৬. আমি তোমাদের জন্যে (কোরবানীর) উটগুলোকে PL ৯০৯271৮18৩৩ ৮ ৪৭০ 
আল্লাহ তায়ালার (নির্ধারিত) নিদর্শনসমূহের মধ্যে 40 90155 ce AO ALS OG 
(শামিল) করেছি, এতে তোমাদের জন্যে মংগল নিহিত CE 4 RE Fr OS PW er 
রয়েছে, অতএব সারিবদ্ধভাবে বীধা অবস্থায় (যবাই dl nt 19383 চি (১০০৪ 
করার সময়) তাদের ওপর আল্লাহ তায়ালার নাম নাও, (412 (53 %:3 22 HE iE রি 
অতপর (যবাই শেষে) তা যখন একদিকে পড়ে যায় দু ইত ০ Ea 
তখন তোমরা তার (গোশত) থেকে নিজেরা খাও, SUG. ১ 9 EAS 
যারা এমনিই (আল্লাহর রেযেকে) সন্তুষ্ট আছে তাদের Te EEN RR GAA Gl MES 
এবং যারা (তোমার কাছে) সাহায্যপ্রার্থী হয়, এদের ০১9১১ AL A ৪১১৯ 
সবাইকে খাওয়াও; এভাবেই আমি এ (জন্তু)-দের 

তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমরা (আল্লাহ 

তায়ালার) শোকর আদায় করতে পারো 


৩৭. (মনে রেখো) আল্লাহ তায়ালার কাছে (কিন্তু) » এপ ৪৭ 
কখনো (কোরবানীর) গোশত ও রক্ত পৌছায় না; ০196865 কে 28001 
বরং তার কাছে পৌছায় তোমাদের তাকওয়াটুকুই; ,৮ ৮ ৮ IAD D2 
এভাবে তিনি এ (জন্তু)-দের তোমাদের অধীন করে ১৯ WS fis (59511 40৭. 
দিয়েছেন, যাতে যে (দ্বীনের) পথ তিনি তোমাদের wis AB tc isl DULD ০4 
দেখিয়ে দিয়েছেন তার (সে অনুগ্রহের) জন্যে তোমরা ১49৮৮৫১১১1০ & 20 975 
আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো; (হে নবী,) A oh 
নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের (S) ৪ =| 
(জান্নাতের) সুসংবাদ দাও । 


৩৮. আল্লাহ তায়ালাই সে সব লোকদেরকে ঘর )+৮৮1 + 

যোলেমদের থেকে) রক্ষা করেন, যারা (আল্লাহ ule Al af Bos 2 ul 
তায়ালার ওপর) ঈমান আনে; আল্লাহ তায়ালা কোনো ১25 ৮ 9 ও 

{| বিশ্বাসঘাতক ও না-শোকর বান্দাকে ভালোবাসেন 99 3152 43০58 Yat র 
না। 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


AD DADE APD cA ড় 


৩৯. যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছিলো, তাদেরও 
(এখন যুদ্ধ করার) অনুমতি দেয়া হলো, কেননা tg ob wg 5৪১92 


তাদের ওপর সত্যিই যুলুম করা হয়েছিলো; নিসন্দেহে টা. 
আল্লাহ তায়ালা এ (মাযলুম)-দের সাহায্য করতে ৮৮ 1০19 
সম্পূর্ণ সক্ষম, 

৪০. যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে ৮ “এ রী As AZ LA 
বেদ করো দেয় হয়েছে” শুধু এ কারণে যে, তারা ৩৯ ৯৮838 2১০৫1৯১৯০৪১ 


৯79 5900 As 


বলেছিলো, আমাদের রব হচ্ছেন আল্লাহ তায়ালা; যদি ৮2 ৃ 
আল্লাহ তায়ালা মানব জাতির একদলকে আরেক দল €+১ 4919 2105) 91984 তারা 
দিয়ে ধ্বংস না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে 2 তা ৬০ Az ৯ পুশ A 
(খৃষ্টানদের) উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে * ০০১৯ ৩১৮১০০০৯৩৪৪ ৮৮ | 401 
যেতো, (ধ্বংস হয়ে যেতো ইহুদীদের) এবাদাতের ৮255 2. পভ ৪ 18) ভুত ৩ 
স্থান ও (মুসলমানদের) মাসজিদ সমূহও- বখানে ১8০৫ 033 ০3/০3 প১৮9 


৮০০ উপা্িশা 


বেশী বেশী পরিমাণে আল্লাহ তায়ালার নাম নেয়া 744 
হয়; আল্লাহ তায়ালা অবশ্যই তাকে সাহায্য করেন যে রি ০০2৮ 17224812415 


তার (দ্বীনের) সাহায্য করে, অবশ্যই আল্লাহ তায়ালা হনে ত% টি 
শক্তিমান ও পরাক্রমশালী । 92132 GH Bot ৮১০০৩ 


৪১. আমি যদি এ (মুসলমান)-দের (আমার) A এড A 
যনে (রাজনৈতিক) পরতষ্ঠা দান করি, তাহলে (98 2) $ ৩1০: 


টি পাপা 


তারা (প্রথমে) নামায প্রতিষ্ঠা করবে, (দ্বিতীয়ত) 2৮-58-1595 Fl 5 


যাকাত আদায় (-এর ব্যবস্থা) করবে, (তৃতীয়ত) 

আর (নাগরিকদের) তারা সৎকাজের আদেশ 42 ১৫০] চিপে জা 
দেবে (চতুর্থত) তারা মন্দ কাজ থেকে তোদের) ৮” হিট এভন চি 
বিরত রাখবে, তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি ৪১9১1 250০ 
একান্তভাবে আল্লাহ তায়ালারই এখতিয়ারভুক্ত ্ 
৪২. (হে নবী,) এ লোকেরা যদি তোমাকে মিথ্যা £*% * ৮৭4 * ছু ৫ 210245 A 
সাব্যস্ত করে (তাতে তোমার উদ্বেগের কিছুই নেই), [9০৪14 ০৪০ ০৯১ ) 9554৭ ul 
এদের আগে নূহের জাতি, আদ ও সামুদের লোকেরাও -০৯-% ডে 
(তাদের নবীদের) মিথ্যা সাব্যস্ত করেছিলো, ৪১০9১ 905 
৪৩. ইবরাহীমের জাতি এবং লুতের জাতিও (তাই দে LN ON 856 
করেছিলো), ৬ ৮91 [5897৮৯১০559 
88. (আরো করেছে) মাদইয়ানের অধিবাসীরা, IAD - Wor ০৬ 1 /১০৪ 
মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারপরও আমি ০৮৮5৮995৩৯০ লসশিও 
কাফেরদের টিল দিয়ে রেখেছিলাম, অতপর (সময় ₹”" 24517 47? LEE 
এসে গেলে) আমি তাদের (ভীষণভাবে) পাকড়াও jd er) . 
করেছি, কি ভয়ংকর ছিলো আমার (সে) আযাব! ৪১ 2885 ৫5 


৪৫. আমি ধ্বংস করেছি আরো) অনেক জনপদ, যার 116 ” ১21:215157$ ৮ 4 
অধিবাসীরা ছিলো যালেম, অতপর তা (বিধ্বস্ত হয়ে) iJ ১০9 1 2495 ৩৫ ০৪ 


মুখ থুবড়ে পড়ে থাকলো, (কতো) কূপ পরিত্যক্ত 2 
হয়ে গেছে, (কতো) শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে * 
ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে! 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


পৰ 


৪৬. এরা কি যমীনে ঘুরে ফিরে (এগুলো পর্যবেক্ষণ) * 24 ৮৯৫4 
করেনি? (পর্যবেক্ষণ করলে) এদের অন্তর এমন হবে = ৩৪৪ NY 31১০২ 


যা দ্বারা এরা তা বুঝতে পারবে, তাদের কান এমন ৮” = এ পি বিবির 
০9৯০ ০1১1 স69528 ০2 
হবে যা দ্বারা তারা শুনতে পারবে, আসলে (এদের) 2 


Lora A 


চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে যায় সে IL SY 11520155155 


LN ME 


অন্তর, যা মনের ভেতর (লুকিয়ে) থাকে । 


EAE AE | Ac ডি পাশা 


৪৭. (হে নবী,) এরা তোমার কাছে আযাবের ব্যাপারে ” শু 3 
তাড়াহুড়ো করে, (তুমি বলো) আল্লাহ তায়ালা কখনো ৬৮9 ১1621 এ 


তার ওয়াদার বরখেলাপ করেন না; তোমার মালিকের {EFL ৩19502320 | A 
কাছে যা একদিন, তা তোমাদের গণনার হাজার টি এ . 
বছরের সমান। SUIS ls EL AEE 


৪৮. আরো কতো জনপদ! তাদেরও আমি (প্রথম € রর ভাড় তে 


যালেম, অতপর আমি তাদের (কঠিনভাবে) পাকড়াও - 
করেছি, (পরিশেষে সবাইকে তো) আমার কাছেই রা 58921 রক 


ফিরে আসতে হবে। 


৪৯. (হে নবী,) তুমি নুষ, 
হচ্ছি তোমাদের জন্যে (আযাবের) সুস্পষ্ট সতর্ককারী 
মাত্র। 


৫০. যারা (আল্লাহর ওপর) ঈমান আনে এবং (সে 
অনুযায়ী) নেক কাজ করে, তাদের জন্যে রয়েছে 
(আল্লাহ তায়ালার) ক্ষমা ও সম্মানজনক জীবিকা । 


৫১. (অপরদিকে) যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে 5 
দেয়ার চেষ্টা করে, তারা এমন সব লোক (যারা) 


৫২. (হে নবী,) আমি তোমার আগে এমন কোনো AST A AALS 
নবী কিংবা রসূলই পাঠাইনি যে, যখন সে (নবী 555 Rl 


2A ঘি. 


আল্লাহর আয়াতসমূহ পড়ার) আগ্রহ প্রকাশ করেছে 2 if { বন If হি 51১1 
তখন শয়তান তার সে আগ্রহের কাজে (কাফেরদের 


মনে) সন্দেহ ঢেলে দেয়নি, অতপর আল্লাহ তায়ালা এ 
দা 2০2 EES ol oe 
রিনি, রি 
(তিনি মাধমে শুর খুকিত 35012 88॥ ০01 
বানিয়ে দিতে পারেন, যাদের 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৮৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


অন্তরে (আগে থেকেই মোনাফেকীর) ব্যাধি আছে, , * ৮০*:2 416115০১৮৭2 4 
উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়; অবশ্যই (এ) "+ ৪2982258119 ০৯১৪৫১৬ 


যালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নি য় রং 
ক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে Gun Sis CA ০811 12 


অ ছে, 
পাঠা 5 


৫৪. যাদের (আল্লাহ তায়ালার কাছ থেকে) জ্ঞান দেয়া ৪), ০5777 
হয়েছে তারা যেন জানতে পারে যে, এটাই তোমার পিল 1989 ০5911 lS 


মালিকের পক্ষ থেকে আসা সত্য, অতপর তারা যেন পরী cl) চি 

তাতে (পুরোপুরি) ঈমান আনে এবং তাদের মন ০০৪ 9:8৮ ৪১ ০7 
যেন সে দিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে, যারা ঈমান শা ৯০ ৯১৪ 
এনেছে অবশ্যই আল্লাহ তায়ালা তাদের সঠিক পথে 1571 og 307 “tos বি 


পরিচালিত করেন। 


£৯ ৮০ পাপা A 


৫৫. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে, 2: %* 
তারা এ (কোরআনের) ব্যাপারে সন্দেহ পোষণ করা 85505 2910 Ys 


থেকে কখনো বিরত হবে না, যতোক্ষণ না একদিন st রে রা SE 
আকস্মিকভাবে তাদের ওপর কেয়ামত এসে পড়বে, -* রি ৬ 
অথবা তাদের ওপর ভয়ংকর দিনের আযাব এসে 

পড়বে । 


AD MBA Behr Dr টি টিপার Ne 


৫৬. সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ , 
তায়ালার; তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন; 


পারা ৮০০1 রা 


যারা তোর ওপর) ঈমান এনেছে এবং (সে মোতাবেক) ESE 19529 EE 


নেক কাজ করেছে, তারা (সেদিন) নেয়ামতে পরিপূর্ণ 
জান্নাতে অবস্থান করবে। ৪ al ০ 


৫৭. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালাকে) ADs ASLAN. 
অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে Calg 025 15374 
মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্যে অপমানজনক হAর্ত 5 < 

আযাবের ব্যবস্থা থাকবে। 6 ange GE A BN 


৫৮. যারা আল্লাহ তায়ালার পথে (তারই সন্তুষ্টির = 2 ৬ রর 
জন্যে) নিজেদের ভিটেমাটি ছেড়েছে, পরে (আল্লাহর Aly Gb nd 


ZA DY, ০ 5০৮৪৯৮০০৪৮৯ সিডি 


পথে) নিহত হয়েছে, কিংবা (এমনিই) মৃত্যু বরণ 13 ys 
করেছে, অবশ্যই আল্লাহ তায়ালা (কেয়ামতের দিন) )) পরা 9 2 


তাদের উত্তম রেযেক দান করবেন; নিসন্দেহে আল্লাহ © ij yt ১9০1 uf ০19505 
তায়ালা হচ্ছেন সর্বোত্তম রেষেকদাতা । 


ADs 


৫৯. তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ 2722 দ্র EE 
করাবেন যা তারা (খুবই) পছন্দ করবে; নিসন্দেহে রা ০1352595) ১০৮৪০ 


আল্লাহ তায়ালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল । 5 Ll 


৬০. এ হচ্ছে (প্রকৃত অবস্থা, অপরদিকে) কোনো HABA UR SEL Nee Et 
ব্যক্তি যদি (দুশমনকে) ততোটুকুই কষ্ট দেয়, যতোটুকু ॥ 42 ০৮9 L ০2০ ile ৬৮০9০ ০১ 
কষ্ট তাকে দেয়া হয়েছিলো, অতপর তার ওপর (যদি) LD DLAs Mid পা অর 
বাড়াবাড়ি করা হয়, তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই এ a ৩1, a 4১১০ ashe ৯০ 
(মযলুম) ব্যক্তির সাহায্য করবেন; নিসন্দেহে আল্লাহ 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সূরা আল হাজ্জ 


তায়ালা (মানুষের) পাপ মোচন করেন এবং (তাদের) গু নিপা 82 
ক্ষমা করেন। ©) 


৬১. এটা (হচ্ছে আল্লাহর নিয়ম,) নিসন্দেহে আল্লাহ 
তায়ালা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের 2 IEG del 9 a ul 0১ 


মধ্যে ঢুকিয়ে দেন, অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছু *:০? 281 ০2 ১৮ ৬১৬ 815 


শোনেন সব কিছুই দেখেন। চি 
৪১০ 


৬২. এটা (হচ্ছে আল্লাহর বিধান,) কেননা আল্লাহ Ga 
তায়ালাই (একমাত্র) সত্য, LEA ° 
ডাকে, তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা এবং আল্লাহ্‌ Wt fs 0৮17 এ নি 
তায়ালাই সমুচ্চ, তিনিই মহান। 2 954 39 rug 


DA NB OLA ০৪ 


67591 ০15 


৩. তুমি কি দেখোনি, আল্লাহ তায়ালা (কিভাবে) => ৮ 
সান বেকে পানি বর্ষণ করেন, অতপর (পানি ,% st 2 এগ 1095৮ 
পেয়ে কিভাবে) যমীন সবুজ শ্যামল হয়ে ওঠে; X | ও পু ০ ৮৯৮) ০ ৯০৫ 
নিশ্চয়ই আল্লাহ তায়ালা স্নেহপরায়ণ, তিনি সুক্ষ্ম 
বিষয়েরও খবর রাখেন, 


পপ টির, আিরতাপে& sz 


৬৪. আসমানসমূহ ও যমীনে (যেখানে) যা কিছু আছে ০, “প্ৰ 
সবই তীর জন্যে; আল্লাহ তায়ালা (সব ধরনের) ৩19 ৬8182540367 


অভাবমুক্ত ও প্রশংসার একমাত্র মালিক। 83০৯1 8192 9 


৬৫. তুমি কি দেখতে পাও না, আল্লাহ তায়ালা ,.*$ ছা 
(কিভাবে) যমীনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে 3০০৯8 ১০৮ 
বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের 2০ যি METS THT 
অধীন করে দিয়েছেন; তিনিই আসমানকে ধরে 5 12° AEG 9 
রেখেছেন যাতে করে তা যমীনের ওপর পড়ে লা 3180 ঃ St 1 দা 
যায়, কিন্তু তার আদেশ হলে (সেটা ভিন্ন কথা); ১০০4০ ওঠে 

অবশ্যই আল্লাহ তায়ালা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও © 23) 59:3 pL tf 
দয়াবান। 


৬৬. তিনিই তোমাদের জীবন দান করেছেন, অতপর 52 4 -9-০/ DUD AD cA ৮০৪৩ 
তিনিই তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনিই ললিত লে ৫1০29 


তোমাদের জীবন দান করবেন, অবশ্যই মানুষ ৯26৭ ৮172 AGA AS 


৬৭. প্রত্যেক জাতির জন্যেই আমি (এবাদাতের SEL EUG Ef 
১১৪ jb uw 0412 ৫০ ( JS 
কিছু আচার) অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা শট ] 


পালন করে, অতএব এ ব্যাপারে তারা যেন কখনো ৮ 09 ll 1655১-1 8230 
তোমার সাথে কোনো তর্ক না করে, (মানুষদের) 
তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস + ৩৮৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


অবশ্যই তুমি সঠিক পথের ওপর রয়েছো । © পাটি টিটি এ 


৬৮. (তারপরও) তারা যদি তোমার সাথে বাকবিতন্ডা ” Re 2740477 

করে তাহলে তুমি বলে দাও, তোমরা (আমার সাথে) Lf ।0855)165 uly 

যা কিছু করছো আল্লাহ তায়ালা তা ভালো করেই রিকি 
0] 

জানেন। ৪০৭৮৯ 


৬৯. তোমরা যেসব বিষয় নিয়ে (দুনিয়ার জীবনে) 2৭2৮৫52৯০০৬ 
মতবিরোধ করছিলে, (কেয়ামতের দিন) আল্লাহ টি 


তায়ালা তোমাদের মধ্যকার সেসব বিষয়ের চূড়ান্ত Su Ls ৪ এ 
ফয়সালা করে দেবেন। 


৭০. তুমি কি জানো না, আসমান ও যমীনে যা কিছু এ" ০7৮17%* ৭ 
আছে আল্লাহ তায়ালা তার সম্পর্কে সম্যক অবগত ৪0182 wf of AS 
রয়েছেন, এর সবকিছুই একটি কিতাবে (সংরক্ষিত) 51]; ০1, 6 113 hs 

রয়েছে, এ (প্রক্রিয়া)-টা আল্লাহ তায়ালার কাছে * ০১ ol তু 1১৬ ৩৯১ 
অবশ্যই সহজ একটি কাজ । ৪১০০৫ এ 481 টে 


৭১. (তারপরও) তারা আল্লাহ তায়ালাকে বাদ ৬৯৭17 & LA Bohs 
দিয়ে এমন সব কিছুর গোলামী করে, যার সমর্থনে 13 3 Jy wf 9 ৬০ YIU) 
তিনি কোনো দলীল-প্রমাণ নাযিল করেননি এবং যে এন - ৰ শম 

৫ চা 15 এ নিউজ চার 
ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নেই; বস্তুত রি ঠি 
(কেয়ামতের দিন) যালেমদের কোনোই সাহায্যকারী © 3৮2 5 ws R ০৮1) 


থাকবে না। 


৭২. (হে নবী,) যখন এদের সামনে আমার জা লিন 2 on x 
সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তুমি ০১১৪ এ a না 31919 
কাফেরদের চেহারায় (তীব্র) অসন্তোষ দেখতে পাবে; ৮৫4 ২ টি ০০ 
অবস্থা দেখে মনে হয়, যারা তাদের সামনে আমার * Hs a 923 
আয়াত তেলাওয়াত করছে- এরা বুঝি এখনি তাদের 09152 ০8912 On 09518 
ওপর হামলা করবে; (হে নবী,) তুমি বলো, আমি 2, না ্ 

কি তোমাদের এর চাইতে মন্দ কিছুর সংবাদ দেবো? ৩23৫০৮৫255৫ ০8011 এও 
(এবং তা হচ্ছে জাহান্নামের) আগুন; আল্লাহ তায়ালা 44 47 রা 

এর ওয়াদা করেছেন- (ওয়াদা করেছেন) তাদের সাথে ,1558202012815329.)911 চিত, 
যারা আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে, আবাসস্থল 

হিসেবে তা কতো নিকৃষ্ট! 


৭৩. হে মানুষ, (তোমাদের জন্যে এখানে) একটি 

উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো; 

আল্লাহ তায়ালা ছাড়া তোমরা যাদের ডাকো, তারা *০ * ৮০০০৯ 

তো কখনো (ক্ষুদ্র) একটি মাছিও তৈরী করে দেখাতে ৬০১ US ০০1 1.2 
পারবে না, যদি এ (কাজের) জন্যে তারা সবাই ৮৩,৪৪৪ ৮৩৪০ ৫ 
একক্রিতও হয় (তবুও নয়); (এমনকি) যদি সে (মাছি) 19572৯15191 1521-7৩-40 
তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় ৫? -০ ০০৪০৮ ৮১১৩ 
তবে তারা তার কাছে থেকে তাও ছাড়িয়ে নিতে ECC. ৩191 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস +৩৮১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২২ সুরা আল হাজ্জ 


পারবে না; কতো দুর্বল যারা (এদের কাছে সাহায্য) DA DAD ৯৩৪ পভ 
প্রার্থনা করে; কতো দুর্বল তারা যাদের কাছে (এ ০] 


সাহায্য) প্রত্যশা করা হয়। Srl | 


৭৪. (আসলে) এ (মূর্খ) ব্যক্তিরা আল্লাহ তায়ালাকে ৮৫, 

কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে (তীর cl df oles 03 554 9650 
ক্ষমতার) মূল্যায়ন করা উচিত ছিলো; আল্লাহ তায়ালা SA , ০ 
নিশ্চয়ই রাকরমপালী। ৯০ 


৭৫. আল্লাহ তায়ালা ফেরেশতাদের মধ্য থেকে _ ও %০০ এ Aches 
বাণীবাহক মনোনীত করেন, মানুষদের ভেতর থেকেও ৮০9 ১.) ell wr (৪৪০৪ ul 
(তিনি বাণীর গ্রহীতা বাছাই করেন); অবশ্যই আল্লাহ্‌ SA ১:০৮ 

তায়ালা সবকিছু শোনেন ও সব কিছু দেখেন। 6x ez Bl ০1, yt 


৭৬. তাদের সামনে যা আছে তা (যেমনি) তিনি * ০:৭4 -- বিরলে 
জানেন, (তেমনি) জানেন তাদের পেছনে যা আছে ili Lym তি bles 


তাও; (কেননা) আল্লাহ তায়ালার কাছেই সবকিছুকে দির রো 
ফিরে যেতে হবে। SISA dN 


৭৭. হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা (আল্লাহ্‌ ADDN sc ADM ০৮1৮৮ BAB 
তায়ালার সামনে) রুকু করো, সাজদা করো এবং 309 ! 21 gf ৬৪০1 a 
তোমাদের মালিকের যথাযথ এবাদাত করো, নেক * 2 দু; 7781৮ A GUL A DIA 

কাজ করতে থাকো, আশা করা যায় তোমরা মুক্তি BAO [st AD 19০০1 


পাবে। 7১128 


৭৮. তোমরা আল্লাহ তায়ালার পথে জেহাদ করো, এ এ নি 
ৰ্‌ Ls = 
যেমনি তার জন্যে জেহাদ করা (তোমাদের) ES EES RT ২2 
উচিত, তিনি (দুনিয়ার নেতৃত্বের জন্যে) তোমাদেরই PAS বড Ap 
মনোনীত করেছেন এবং (এ) জীবনবিধানের ব্যাপারে ET ৬ bb ol 
তিনি তোমাদের ওপর কোনো সংকীর্ণতা রাখেননি, - * হী, 
তোমরা তোমাদের (আদি) পিতা ইবরাহীমের দ্বীনের nt “C32 ers 
ওপর (প্রতিষ্ঠিত থেকো); সে আগেই তোমাদের Ad BAS A A ABN. DD ০১৮৮০ 
মুসলিম’ নাম রেখেছিলো, এর (কোরআনের) ৪9০৯৪ ০০১ ors ৮০০ HE 9 
মধ্যেও (তোমাদের এ নামই দেয়া হয়েছে), A DAzz GA তা DAD 
(তোমাদের) রসূল যেন তোমাদের (মুসলিম হবার) Hale | ০৯৪৪ ৭১৮১1 ug $ 
ওপর সাক্ষ্য প্রদান করতে পারে, আর তোমরাও টনিক ররর 
(গোটা) মানব জাতির ওপর (আল্লাহর দ্বীনের) সাক্ষ্য 9০০0 tt CE 91995 19১99 
প্রদান করতে পারো, তোমরা নামায প্রতিষ্ঠা করো, 
যাকাত আদায় করো এবং আল্লাহ তায়ালার রশি ১415 215-2251985-111 58589) 
শক্তভাবে ধারণ করো, তিনিই তোমাদের একমাত্র ,» _ 1.১ _ ২ 7 As ins 


অভিভাবক, কতো উত্তম অভিভাবক (তিনি), কতো EES dsl ০৮199 
উত্তম সাহায্যকারী (তিনি)! 


PLA DB 


৪৯০১] 


পারা ১৭ ইকৃতারাবা লিন্নাস ৩৯০ www.alquranacademylondon.org 


|২1২211৩ ৩২০৯11৪২৩ 


টস, শরীফ ১৫০ সরল বাংলা ই ২৩ সূরা আল মোমেনুন 


০ পেয়ে ভি z 


২. যারা নিজেদের নামাযে বিনয়াবনত থাকে, ৫১০9২০০৮৪9১ Ea A 


৩. যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, ৫১05১১৯ 9811 2 I 


8. যারা (রীতিমতো) যাকাত প্রদান করে, $০১ 8940 ৮৫ পা? 


ADD AD cA UD 


৫. যারা তাদের যৌন অংগসমূহের হেফাযত করে, & ০96১৯০৪৯952] ৮৪ ০৪4০119 


৬. তবে নিজেদের স্বামী-স্ত্রী, কিংবা (পুরুষদের * ০2177 * 21৮ 

বেলায়) নিজেদের অধিকারভুক্ত হি lal wile CH Los D5 EY 
(এ বিধান প্রযোজ্য) নয়, (এখানে যৌন অংগসমূহের ৮৮1 ০৮৫ NOE 
হেফাযত না করলে) কখনো তারা তিরক্কৃত হবে না, Our ১০৪ Ail 


৭. অতপর এ (বিধিবদ্ধ উপায়) ছাড়া কেউ যদি ++ 2, 
অন্য কোনো (পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে) A 4151 U3 555 ০৬ we 


A DHA 


চায়, তাহলে তারা হবে সীমালংঘনকারী, Sosa 


৮. যারা তাদের (কাছে রক্ষিত) আমানত ও (অন্যদের » +21 A ৯৮ টানা রি প্র 
দেয়া) প্রতিশ্রতিসমূহের হেফাযত করে, ৫০০০) ০১০৯০০৮০০০৭ ০ ০০19 


৯. যারা নিজেদের নামাযসমূহের ব্যাপারে (সমধি - UE aR 
যত্ুবান হয়; গলার উল 8958১০4594৩ 


১০. এ লোকগুলোই (হচ্ছে মূলত যমীনে আমার টরাছে 2 
যথার্থ) উত্তরাধিকারী, 643 ঠা 


AD < Ach AAP পা cA 


১১. যারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী; 15” 
তারা সেখানে চিরকাল থাকবে। ০ ০১558010585 ৩৪০] 


পাঠ ৮9১1 


এ 


১২. ও মানুষকে মাটির সারাংশ থেকে দাগ ানারসানি কাত 


১৩. অতপর তাকে আমি শুক্রকীট হিসেবে একটি সংরক্ষিত দত সু 
জায়গায় (সুনির্দিষ্ট সময়ের জন্যে) রেখে দিয়েছি, Gu 292 ১ 245১ 44৯০৮ 


১৪. এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফৌটা জমাট 28210 পির 7 < পাত 52৩ রি রি ঢু 


রক্তে পরিণত করি, অতপর এ জমাট রক্তকে মাংসপিন্ডে নি 


পরিণত করি, (কিছুদিন পর) এ পিন্ডকে অস্থি পাজরে ("7221০ ?? 2] MSL 
পরিণত করি, তারপর (এক সময়) এ অস্থি পাজরকে _ কি ০ 


আমি গোশতের পোশাক পরিয়ে দেই, অতপর (বানানোর , ৮৫11%14 21681 ২, 
সৃষ্টি (পূর্ণাঙ্গ মানুষ) পয়দা করি; আল্লাহ তায়ালা কতো ব্রন তি! টি 
উত্তম সৃষ্টিকর্তা (কতো নিপুণ তার সৃষ্টি); 8০০14। ৬৯ wf ১৪ 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা +৩৯১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


১৫. এরপর (এক সময়) তোমরা অবশ্যই মৃত্য মুখে pb Aus + ৮৯৮৪ ডে ৪ 
পতিত হবে; ১৬] Us (SUE Sl 


১৬. তারপর কেয়ামতের দিন তোমরা অবশ্যই পা ABLAD রণ প্রত ALD এ 
পুনরুথিত হবে। Ee 


১৭. আমি তোমাদের ওপর সাত আসমান বানিয়েছি। {+ 7 2৮৮ পা 2 
আমি কখনো আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই 9215 ডি 


পা 52 


৪০৪১ 381 ৬৪৫ 


১৮. আমি আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ ২ ০৮24 4 নটি 
করেছি এবং সে পানি যমীনে সংরক্ষণ করে রেখেছি, $ ৬৬ ৮৫০ 368 ol ISS 
আবার (সেখান থেকে) তা (উড়িয়ে) নিয়ে যাবার ৫ 

En a. ) OUD as TY ০০১ 


১৯. তারপর (সংরক্ষিত সেই পানি) দিয়ে আমি J হরর 43 "2115122 
তোমাদের জন্যে খেজুর ও আংগুরের বাগান সৃষ্টি 2৭ রি . 

করি। তোমাদের জন্যে তাতে প্রচুর ফল পাকড়াও ৪১৯ ১4৫ 4 NE 
(উৎপাদিত) হয়, আর তা থেকে তোমরা (পর্যাপ্ত) 5 লি 7০০৮ ৮৮ 
আহার (গ্রহণ) করো, ও টি 


২০. সিনাই পাহাড়ে তেল (-এর উপাদান) নিয়ে এক 
DL Ar 


তা ব্যঞ্জন (হিসেবেও ব্যবহৃত) হয় । 5 044818 &-৪৬ ৬১৩15 D5 


৮১84৮ AZ Z-A 

(প্রচুর) শিক্ষণীয় বিষয় রয়েছে; তার পেটের ভেতরে রর ০৫৮৪৮১০৪১৯৮ [2১1 ২৪ এ 
(দুধের) যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান রি 
করাই, (এ ছাড়াও) তোমাদের জন্যে তাতে অনেক 

উপকারিতা রয়েছে, তার (গোশত) থেকে তোমরা ৯9০1৯ 
তো আহারও গ্রহণ করো। ০940 ley 


২২. (আবার কিছু আছে) তার ওপর তোমরা আরোহণ ও 2 তত ।তদাতিত 
করো, (অবশ্য) নৌ-যানেও তোমাদের (মাঝে মাঝে) ৪০৮ | $912159 | 


আরোহণ করানো হয়। 


২৩. আমি নূহকে তার জাতির কাছে (হেদায়াত নিয়ে) চর 
পাঠিয়েছিলাম, সে (তাদের) বললো, হে আমার জাতি, 0524256415;075 5৪ 
তোমরা এবাদাত করো একমাত্র আল্লাহ তায়ালার, » ৫৮*? 
তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই; ৯১৯ ০1০52151530 [9 


তোমরা কি (তাকে) ভয় করবে নাঃ “ASB TE 


©u 5 ১41 


২৪. তার জাতির মোড়লরা, যারা (আগে থেকেই) Azz ৮৪ 
কুফরী করছিলো- (একে অন্যকে) বললো, এ তো (5459 os 5 na HH 0৫ 


তোমাদের মতোই একজন মানুষ, (আসলে) এ ব্যক্তি 153551744 575০ ০৮ 
তোমাদের ওপর নেতৃত্ব করতে চায়; আল্লাহ তায়ালা ০০ ০1838 A 
যদি (নবী পাঠাতেই) চাইতেন তাহলে ফেরেশতাদেরই $ 11 108 21202419," 212 
(নবী করে) পাঠাতেন, আমরা তো এমন কোনো Ee চি /9৮-৮8৮15 
টা জামানের সুতির যমানায়ও (বেটোছে 8০219410501 169 LLL 
বলে) শুনিনি । 210৫7 ৯৩ 

পারা ১৮ ব্বাদ আফ্লাহা চি ৩৯২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 
২৫. এ এমন একজন মানুষ, যার মধ্যে (মনে হয় ৭ এপ পশু গুড দু 

কিছু) পাগলামী এসে গেছে, (তোমরা তার কথায় ॥> 41928) ০০০ 70231 2201 
কান দিয়ো না), বরং এর ব্যাপারে কয়টা নির্দিষ্ট দিন “ 
পর্যন্ত অপেক্ষা করো । 


২৬. সে (নূহ) বললো, হে আমার রব, এরা যেহেতু 
আমাকে মিথ্যা সাব্যস্ত করলো, তুমি (তাই তাদের 
মোকাবেলায়) আমাকে সাহায্য করো। 


২৭. অতপর আমি তার কাছে এই মর্মে ওহী 1: ও রি 2 
পাঠালাম যে, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী 1 ৮০1 এ এ | রর 


অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো, তারপর যখন ,+*৪ 07121922121 

আমার (আযাবের) আদেশ আসবে এবং (যমীনের) 3৯২0) রর সি j রর - ১5 
চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন (সব কিছু থেকে) এক (4281 59127 153 5112 
এক জোড়া নৌকায় উঠিয়ে নেবে, তোমার পরিবার ৯ এপ 9১ ৩5৬2 

পরিজনদেরও (উঠিয়ে নেবে, তবে) তাদের মধ্যে ₹ ১2১06 55, ১21 4৫5 
যার (শাস্তির) ব্যাপারে (আল্লাহ তায়ালার) সিদ্ধান্ত ;, ol রি রর 
এসে গেছে তার কথা আলাদা, যারা যুলুম করেছে 3 | 9০6 ০501 8৫ ০৮ 5 
তাদের ব্যাপারে আমার কাছে কোনো আরযি ম্যায় 
পেশ করো না, অবশ্যই (মহাপ্রাবনে আজ) তারা ৮০৮০ 
নিমজ্জিত হবেই। 


২৮. তুমি এবং তোমার সাথীরা যখন (নৌকায়) কের sv 
আরোহণ করো তখন বলো, সব প্রশংসা আল্লাহ EE FEU rte GL 


তায়ালার জন্যে, যিনি আমাদের (একটি) অত্যাচারী ৯69] এ 321 JE ৩121 
জাতি থেকে উদ্ধার করেছেন। 
ঠা Hl 7 


২৯. তুমি আরো বলো, হে আমার রব, তুমি আমাকে - 215 25 টাটা, 
বরকতপূর্ণ স্থানে নামিয়ে দাও, একমাত্র তুমিই পারো ০19 1৮৮ ৮ 
আমাকে ভালোভাবে নামিয়ে দিতে । ৪0230 22 নু 


৩০. নিসন্দেহে এ (কাহিনীর) মধ্যে আমার (কুদরতের) এপ 1০2 
নিদর্শন রয়েছে, অবশ্যই আমি (মানুষদের) পরীক্ষা © ৪০2০ ০৫019 একট 1১০1 
নিয়ে থাকি। 


৩২. আমি তাদের কাছে তাদেরই একজনকে ক DNB GD KARE NAREE 
নবী করে পাঠিয়েছি (যেন), তোমরা এক আল্লাহ 57 85 


AW ADs cd 


তায়ালার এবাদাত করো, তিনি ছাড়া তোমাদের হ ৮ রি 
আর কোনো মাবুদ নেই; 'জেনা ছাড় (তোমাদের & 485১ 8০6 dl os ACU 
দেখেও) সাবধান হবে নাঃ 


৩৩. (এর জবাবে) তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, /* বৃ ৮৭ 
যারা (আল্লাহকে) অস্বীকার করেছে, মিথ্যা sls 5 


মির চিনি 75৬15 £ 19 1523 2 


5 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা রর www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


ভোগসামঘী দিয়ে রেখেছিলাম- তারা বললো, এ 
ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া 
অন্য কিছু নয়, তোমরা যা খাও সেও তা খায়, তোমরা 
যা কিছু পান করো সেও তা পান করে, 


৩৪. তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে 1। * 2ছু। * 2175) 2৮৮৯7 
(নবী হিসেবে) মেনে চলো; তাহলে তোমরা অবশ্যই Bh St Ae Ix bl ৬০ 


ক্ষতিগ্রস্ত হবে, U০ ১৯ 


৩৫. (এ) ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা 1৮।৮2 * 2৯৮ 88 25722 
করছে যে, তোমরা যখন মরে যাবে, যখন তোমরা 1১ 5০১৫2 ms 131৫১৮৫3৯21 
মাটি ও হাডিডতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের 82221 116০5 
সবাইকে (কবর থেকে আবার) উঠিয়ে আনা হবে? শু ০৯১ ia 59 


৩৬. (আসলে) তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা 5 গা] ৫01৫2 
করা হচ্ছে, তা অসম্ভব অসম্ভব । © ০১৩০9 Ud lost ০০ 


৭. (তারা বললো, কিসের আবার পুনরুথান?) 2 ৯৮1৮ 

পাব চে আমাদের একস জীব I SON ILL Yt et 
আমরা (এখানে) মরবো, (এখানেই) বাচবো, আমাদের SARL NBRES BR Ame ia Rie 
কখনোই পুনরথিত করা হবে না। উ ৬৯০০০ ৩৯০9 ৮৯9 


৩৮. নেবুওতের দাবীদার) এ ব্যক্তিটি আল্লাহর ওপর 1” 1? 4 4. 1221 ৬4৮7 ভ। ৮০ * 
মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা তার ওপর ঈমান 129 441 & ৮১৯১ বা 
আনবো না। 


৩৯. সে আল্লাহ তায়ালাকে বললো, হে আমার রব, 
এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, (তাই) 
তুমি আমাকে সাহায্য করো । 


৪০. আল্লাহ তায়ালা বললেন, অচিরেই 
(নিজেদের কর্মকান্ডের জন্যে) অনুতপ্ত হবে । 


৪১. অতপর (একদিন) এক মহাতান্ডব এসে তাদের * ০11৮৮457118 ৮ ও 

ওপর আঘাত হানলো এবং আমি তাদের সবাইকে ৪৯৯ 21 
তরঙ্গতাড়িত আবর্জনার স্তূপ সদৃশ (বস্তুতে) পরিণত ১] 12 
করে দিলাম, যালেম সম্প্রদায়ের ওপর আল্লাহর গযব €১০৮০11 [9৮52 1০৯৯ 
নাযিল হোক। 


৪২. তাদের (ধ্বংসের) পর আমি (আরো) অনেক ॥ ** 1144227 টা 
জাতিকে সৃষ্টি করেছি; ও ৩৪১৯ 0১১৯-০৯০০ urs 


৪৩. কোনো জাতিই তার নির্দিষ্ট কাল (যেমন) ৮:৮৯ MAS cc TT 
ত্রাৱিত করতে পারেনি, (তেমনি) তাকে কেউ 9১৯৪০9191৯1 
Smo 


88. অতপর আমি একের পর এক রসুল :2 - 
পাঠিয়েছি, যখনি কোনো জাতির কাছে তার রসূল * 
এসেছে, (তখনই) তাকে তারা মিথ্যাবাদী বলেছে, 


Pe পলি ললিত BAR ৮,৮7০ -20 %০-০ 
চিরে 22৩2 $ ৪92০5 (৪9) of 
পারা ১৮ ক্বাদ আফ্লাহা +% ৩৯৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সুরা আল মোমেনুন 


অতপর আমিও ধ্বংস করার জন্যে তাদের এক এক “পুন । পদ ৩ পার্ট ৯ গাণীপপ নিক 
lL 
জনকে একেক জনের পেছনে (ক্রমিক নম্বর) লাগিয়ে [9 1৩৮5০ a3 elas 9 Lens 


দিয়েছি, (এভাবেই) আমি তাদের (ইতিহাসের) - ৯2০৬ 
কাহিনী বানিয়ে দিয়েছি, ধ্বংস হোক সে জাতি, যারা দি 


(আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে না। 


৪৫. তারপর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট ১ 2 99৯ 5129 (৮১৭ ও PE 


দলীল প্রমাণ দিয়ে মূসা এবং তার ভাই হারূনকে 
পাঠিয়েছি, 


৪৬. (তাদের আমি পাঠিয়েছি) ফেরাউন ও তার (+%122 95:23০648. 
পারিষদদের কাছে, কিন্তু তারা অহংকার করলো, তারা Ea 919 
ছিলো একটি না-ফরমান জাতি, 


পারা DL ADs Az পাপা 


৪৭. তারা বললো, আমরা কি আমাদের মতোই দু'জন 172০*পুপ 12 রি 
মানুষের ওপর ঈমান আনবো, (অথচ) তাদের জাতি (০৮583 Cle ad os PE 
প্র পাঠ ৮91 Ed 


হচ্ছে বেংশানুক্রমে) আমাদের সেবাদাস, 03৫০০ 12 


৪৮. তারা তাদের উভয়কেই মিথ্যাবাদী বললো, ফলে ৮৮ ৯১-০৯ AD i থা ADD 
তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেলো । © used ০০ 19143 ৯9943 


LAD cA! Aas 


কে 
চি TESTES 
(আমান দতো) “নন বানিয়েছি এবং আমি 22390 চি ০৯ 0 
কক LL TUT 652 5d 
বাঃ না ৮7৮ যাকিছু 19০15 ৪৪115 cell itt 6 
RE OLAS C OH. 502 


৫২. অবশ্যই তোমাদের জাতি (কিন্তু দ্বীনের বন্ধনে) * 29155 15 71” 
একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র রব, )0198০১19% 
তোমরা আমাকেই ভয় করো। 


7? 


৫৩. কিন্তু লোকেরা নিজেদের মাঝে বিষয়টাকে বিভক্ত Wop 20 ADAG /৯ 9 পাতিল মিশ্রণ 


করে দিয়েছে; 25875 1১০১-৪০-৮১ 

আছে তা নিয়েই তারা খুশী । ০০4০ 
৫৪. (হে নবী), তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের UL A AAG As NSN 
জন্যে (নিজ নিজ) বিভ্রান্তিতে ছেড়ে দাও, 9৬০৮ ৯০১০8 ৯১৩ 
৫৫. তারা কি ধরে নিয়েছে যে, আমি তাদের ধন “BE পি পট পু 


পা 


Jl oe BA Oy 


@ ৬৯৪9 
পারা ১৮ ক্বাদ আফ্লাহা + ৩৯৫ www.alquranacademylondon.org 


সম্পদ ও সন্তান সন্ততি বাড়াতেই থাকবো? 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


A Pai 


৫৬. আমি (সব সময়ই) তাদের জন্যে সকল প্রকার হানি? 
কল্যাণ তরান্বিত করেই যাবো? (আসলে) এরা কিছুই 30: sy Ed C2 


বোঝেনা। ৪2352] 


৫৭. নিসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ে সদা * এ নপ2 7 MASA 
ভীত সন্ত্রস্ত থাকে, i 55322825555 91 


“AD AS 


€) 0 iis 


৫৮. যারা তাদের মালিকের নাযিল করা yj LAD APA We It AD cA DB 
আয়াতসমূহের ওপর ঈমান আনে, ৃ 1 Ours aD nb ৩৪979 


৫৯. যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে শরী y cA ১০৩ AS cA *দ 
করেনা, কাউকে শরীক & 0) 0683 ) e273 5 ad 


৬০. যারা (তার পথে) যা কিছু দিতে পারে * 228? he fhe 
(মুক্তহন্তে) দান করে, (তারপরও) তাদের মন ভীত = ৭939 50 0 ০4915 


কম্পিত থাকে, কেননা তারা অবশ্যই একদিন তাদে ৯৩1৯ Ws ৯ এ 7 
কালি থাকে কিনা জারা অবশ্যই একদিন তাদের. $ 0928১৮2941৪) নিত 


৬১. এরাই হচ্ছে সেসব মানুষ, যারা নেকীর কাজে [+4 " ভা 
সদা তৎপর থাকে, (এই কাজে) তারা (অন্যদের ৬০১9 ৮ ৬০১৭ pe 


তুলনায়) অগ্রগামীও । ou 


৬২. আমি কারো ওপরই তার সাধ্যাতীত বোঝা 1+* 4-4 17৮ ০:%22 ১৮ 
চাপাই না, (এমন) একটি গ্রন্থ আমার কাছে DTD HY 


রা 


৯ ০০৩ WAN AW 5 


(সংরক্ষিত) আছে, যা (তাদের কথা ঠিক) ঠিক বলে _ 482 
দেবে, (সেদিন) তাদের ওপর কোনো যুলুম করা শু © uw gua ১০১9 (৮5 ০৮ ০ 


হবেনা। 


৬৩. বরং তাদের অন্তর এ বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে * 21 লা 
আছে, এ ছাড়াও তাদের (জীবনে) আরো বহুতরো A Gs ৬০৪০০ & | dS 
রি সি নিলি রাতভর 8 


৬৪. (এরা এ থেকে কখনো বিরত হবে না) যতোক্ষণ নালা 
না আমি তাদের এশ্বর্ষশালী লোকদেরকে নানা শাস্তি SOL esi 7 LOST 1১1 1০2 


দ্বারা আঘাত করবো, (এমন হলে) তারা সাথে সাথেই LALA AD 
আর্তনাদ করে ওঠবে; Sux: 0 


৬৫. (আল্লাহ তায়ালা বলবেন,) আজ আর আর্তনাদ বি 
করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো 4৮৮৫1 (521 2258 
সাহায্য করা হবে না। 


৬৬. যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে 
তেলাওয়াত করা হতো, তখন তোমরা উল্টো দিকে 


৬৭. (সরে পড়তে) নেহায়াত দন্তভরে, (পরে সেখানে) LADD টি 
অর্থহীন গল্প-গুজব জুড়ে দিতে। ৪০9১৯ 


টি না, কিতা জানে ১১1৮ EdD নি 20 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ৩৯৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


কিছু একটা) এসেছে যা তাদের বাপ দাদাদের 
কাছে আসেনি, 


D/A oo 2 পা৯ি পু নে 


০৮191 ৮2০21 wll 


৬৯. অথবা তারা কি তাদের রসূলকে চিনতেই 
পারেনি- (যে জন্যেই) তারা তাকে অস্বীকার করছে? 


LAD APT ADs NDAD AD ভিলা | পতি চিপ 


© Uy 41০১০15019১ 


৭০. কিংবা তারা কি একথা বলে যে, তার সাথে (কোনো 
রকম) পাগলামী রয়েছে; বরং (আসল কথা হচ্ছে,) রসূল 
তাদের কাছে সত্য (বাণী) নিয়ে হাযির হয়েছে এবং 
তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে। 


25822 95 a5 O55 ff 


Ap 1 LAN OABDDLDANES 


৪৪৯১৫ GL nh 


৭১. যদি ‘সত্য’ তাদের ইচ্ছা আকাংখার অনুসরণ করতো, 
তাহলে আসমানসমূহ ও যমীন এবং আরো যা কিছু এ 
উভয়ের মাঝে আছে, অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়তো; 


BAD ASB 2 


SED GHENT 


১ ০21 টিপার No Azz PAA, 9115 


পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের (নিজেদের) কাহিনী পা ০৯, ৬৪০5০৯০19০১ 


নিয়েই এসেছি, কিন্তু (আশ্চর্য), তারা (এখন) তাদের 
নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। 


AD / A A Az ADs A A 


OUTS yr ৮৯১৮১ ৩০০৫৪১০১১১৪ 


GAL Ws পা পাতা FAS ADL N পা Aa 


৭২. তবে কি (এরা মনে করে) তুমি এদের কাছে (দ্বীন দাবী উ ১৮5 2 1১53 ৯১১৯ ৯ ft 


পৌছানোর জন্যে) কোনো রকম পারিশ্রমিক দাবী 
করছো, (অথচ তোমার জন্যে) তোমার মালিকের 
রেযেকদাতা । 


-০১ তা cD 


9০৯৪) Eo) 


৭৩. অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকে আহ্বান 
করছো । 


PAD Aas পা 


© kn bls AST Sf 


৭8. যারা আখেরাতের ওপর ঈমান আনে না তারা 
অবশ্যই (হেদায়াতের) সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে 
গেছে। 


28555055828 2d ol) 


ও 091 ৮1521 


৭৫. যদি আমি এদের ওপর দয়া করি এবং যে বিপদ 


WD AW A পা পাঠ পা sd ADIA cA 
রি 


মসিবত তাদের ওপর আপতিত হয়েছে তা যদি দূর J ert = 2282)55 


করে দেই, তাহলেও এরা নিজেদের না-ফরমানীতে 
শক্তভাবে বিভ্রান্ত হয়ে যাবে। 


+ ADAG A LAP A, ABLE 


ও ০৪০০৮ ৪১0৯৮ ৯19৮5 


৭৬. (অতপর) আমি এদের কঠোর আযাব দ্বারা 
পাকড়াও করলাম, তারপরও এরা নিজেদের মালিকের 
প্রতি নত হলো না এবং কাতর প্রার্থনা পর্যন্ত (আমার 
কাছে) পেশ করলো না। 


Acad Mrs 


(7551৩7037৯৬ 969 


শা 2১৮০0 তা পাপা পাপা 


9055258059০ কা 


৭৭. এমন করতে করতে যেদিন (সত্যি সত্যিই) আমি 
এদের ওপর কঠোর আযাবের দুয়ার খুলে দেবো তখন 
তুমি দেখবে, এরা তাতে কতো হতাশ (হয়ে পড়বে)! 


শপ কপ পা 8 Ad শা 29 পাশা | পপ 


০০162151006 Lele CSG HH ঞ 


= 
LAD APD A AD ও পট 


OU sd A 1 3898 


৭৮. তিনিই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের (শোনার 
জন্যে) কান. (দেখার জন্যে) চোখ (ও চিন্তা গবেষণার 
জন্যে) মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই 
(এসব দানের) শোকর আদায় করো। 


পা পা & পার 


32515 ২০০1০000999 


পা পাছত ৮ ৮0 পাপা ৮ পূণ 


LALLA 


9095৫৯953218-8653$15 


৭৯. তিনি তোমাদের বংশ বিস্তার করে যমীনে ছড়িয়ে 1 
রেখেছেন, (একদিন) তোমাদের সবাইকে তার কাছেই ৮ 
একত্রিত করা হবে। 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা 


৩৯৭ 


ad ০১১৬ & DS ৬৩195 


৪৬১9১ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সুরা আল মোমেনুন 


৮০. (তিনিই আল্লাহ) যিনি তোমাদের জীবন দান ৮.৩. ৯ ০৫ দানের 
করেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটান, রাতদিনের ১১১৯4 ০2৩৯ ০1955 
আবর্তনও তার (ইচ্ছায় সংঘটিত হয়, এসব দেখেও) রি 

তোমরা কি (সত্য) অনুধাবন করবে না? 9498 Sf 365 yal 


৮১. (নবীদের সামনে) এরাও কিন্তু সে ধরনের পা ৯4০) 412 7 ই ৯412 7৮ 
(অর্থহীন) কথাই বলে, যেমনি করে তাদের আগের 95919811০31 ০০ 1915 ০০ 
লোকেরা বলেছে। 


৮২. তারা বলেছে, আমরা যখন মরে যাবো, আমরা (1 

যখন মাটি ও হাডিডতে পরিণত হয়ে যাবো, তখনও 

কি আমরা পুনরুথি ? - ABADNos 8 2 
i হি 315 


৮৩. (তারা আরো বলেছে, এভাবে) আমাদের ও আমাদের * ZA DAL 
পূর্ববর্তী লোকদেরও (পুনরুথানের) এই ওয়াদা দেয়া us BIO 5095555 
হয়েছে, (মৃত্যুর পর আবার জীবনলাভের) এ কথাগুলো 

সরে ভিন রিমীরাতীযাার ভি SCN LY ds ০105 


ADAD A, TA noc 2 


৮৪. (হে নবী, এদের) জিজ্ঞেস করো, এ যমীনে A 
এবং যমীনের মাঝে যা (কিছু সৃষ্টি) আছে তা AS 011৮5 I SN 


(মালিকানাধীন)? বিরান 


৮৫. ওরা বলবে (হা), সব কিছুই আল্লাহর; (তুমি) 72. ৫ ৮ AGN 
বলো, এরপরও তোমরা কি উপদেশ গ্রহণ করবে নাঃ গু) 9 095565 ১৫ 08,4 UY sw 


৮৬. তুমি (এদের) জিজ্ঞেস করো, এ সাত আসমানের Lo El ১৮৮] ভি ন J 


রব কে? মহান আরশের অধিপতিই বা কে? 


Ach 


Sth gy 


৮৭. ওরা বলবে, (এসব কিছুই) আল্লাহর; তুমি বলো, Ap Yb ABAD 
তারপরও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না? 098 ১৫ 08,4 ০৭/95৯৮ 


৮৮. তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা (সত্যি সত্যিই) DA Dou ৪07 42 2 27", 7" 
জানো তাহলে বলো, কার হাতে রয়েছে (আসমান ১৭৯ $2 Al Also er 
যমীন) সবকিছুর একক সার্বভৌমত্ব? (হী,) তিনিই AS ESO 5) তত ০ ৮৫ 
সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার ওপর কারো আশ্রয় 9০5৯6 AS of ale ins 9 
চলেনা। 


৮৯. ওরা বলবে, (হ্যা) মহান আল্লাহ তায়ালা; তুমি 15827 
বলো, তাহলে কোন দিক থেকে তোমাদের ওপর যাদু © © 99১. ৯. Ea ৩ ১4409 9৮৮ 


করা হচ্ছে। 


পা ধ Ri 2 কাছে ৪ 9950 Le GLE oil 0 


৯১. আল্লাহ তায়ালা (কাউকেই) সন্তান হিসেবে গ্রহণ *₹” 7012 ক 
করেননি- না তীর সাথে অন্য কোনো মাবুদ রয়েছে, ** ০ (5931952৬015 


যদি (তার সাথে অন্য কোনো মাবুদ) থাকতো তাহলে 2 Ml “ht 
প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেতো 5 _ টি IES; 1০5 
এবং (এ মাবুদরা) একে অন্যের ওপর প্রাধান্য বিস্তার 491 ০০০, ০০৯৪ ৩52১9 
করতে চাইতো । এরা আল্লাহ তায়ালা সম্পর্কে যা বলে AE 
তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান । Ou ge (০০ 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা +৩৯৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


পারা রা 


৯২. , জানা অজানা সবকিছুর সম্যক - 
দিলি তিনি, এরা (আল্লাহ তায়ালার সাথে টি 


অন্যদের) যেভাবে শরীক করে তিনি সে থেকে 
(অনেক) পবিত্র, অনেক মহান। 

৯৩. (হে নবী,) তুমি বলো, হে আমার রব, যে 
(আযাবের) ওয়াদা (এ কাফেরদের) সাথে করা হচ্ছে, 
তা যদি তুমি আমাকে দেখাতেই চাও- 


৯৪. (তাহলে) হে আমার রব, তুমি আমাকে যালেম ৭৮৯2 অর এ 
সম্প্রদায়ের মধ্যে শামিল (করে এ আযাব প্রত্যক্ষ) SETS ০৯১ ০০ 
করায়ো না। 


৯৫. (হে নবী,) আমি তাদের কাছে যে (আযাবের) ৮৯৮ 2+ 41" ENA 
ওয়াদা করছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। SE “yoo 


৯৬. (হে নবী,) কেউ খারাপ ব্যবহার করলে তুমি < বু ০-না - জিন 
এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো, যা হবে নিতান্ত ETS FON ৬০ 0৪ ০ el 


উত্তম (পন্থা); আমি ভালো করেই জানি ওরা তোমার ০ 
ব্যাপারে কি বলে। Suga bs | 


৯৭. (হে নবী) তুমি বলো, হে আমার রব, শয়তানদের টিক্কা 
যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় 3৬৮৮১] ৬০১০ ০ 2850 3 9 
চাই, 


৯৮. হে আমার রব, আমি এ থেকেও তোমার আশ্রয় 
চাই যে, শয়তান আমার (ধারে) কাছে ঘেষবে। 


৯৯. এমনকি (এ অবস্থায় যখন) এদের কারো মৃত্যু রাত রত 
এসে হাযির হবে, তখন সে বলবে, হে আমার রব, 0184501226ারি219 252 
তুমি আমাকে (আরেকবার পৃথিবীতে) ফেরত পাঠাও, ৬১:৯1 ৮, 


১০০. যাতে করে (সেখানে গিয়ে) এমন কিছু নেক ,ঘ, ড০ পলক টি সপ 
কাজ আমি করে আসতে পারি, যা আমি (আগে) (৪১1৮ "১৫০৪৪০০০৮০৩ প্র 
ছেড়ে এসেছি, (তখন বলা হবে), না, তা আর কখনো %:*৮ % টন ৮০:৪০, 
হবার নয়; (মূলত) সেটা হচ্ছে এক (অসম্ভব) কথা, যা (5১2 839 3° LLG i 
শুধু বলার জন্যেই সে বলবে, এদের সামনে থাকবে 28:58 
একটি যবনিকা সেদিন পর্যন্ত, যেদিন তারা (কবর ৪ 9৯৯ [97 dt 
থেকে) পুনরুখিত হবে! 

১০১. অতপর যেদিন শিংগায় ফুঁ দেয়া হবে, সেদিন ₹ 22৭ 4 14 

তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন (বলতে কিছুই ০৬০৯ ০০1০ 3১92] 8 ESC 


অবশিষ্ট) থাকবে না, না তারা একজন আরেকজনকে is িে রি 
কিছু জিজ্ঞেস করতে যাবে! ৪ 991? 992০9 


১০২. (সেদিন) যাদের (নেকীর) পাল্লা ভারী হবে * SH] চা EOL ES EF 
তারাই হবে সেসব (সৌভাগ্যবান) মানুষ যারা ৯ টু টিন লিপি? চা 


মুক্তিপ্রাপ্ত । ৪৬৭-৮| 
১০৩. আর যাদের (নেকীর) পাল্লা হালকা হবে তারা cA ৮7০৮৮ ৮০৯ পতি ৮ ৮ Awe 
হবে সেসব (ব্যর্থ) মানুষ- যারা নিজেদের জীবনকে 281 515220197০৪ ০০9 


মিথ্যার পেছনে বিনষ্ট করে দিয়েছে, তারা জাহান্নামে Cc LAB LULL A, ৯ তার Ko ৮ 
ধকল চিরকাল _ শু © ১9৩1০ re Er 19১০৯ ৫ 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা +৩৯৯ www.alquranacademylondon.org 


ADDL AD As রা ০০ /৯ শি প্রা 


৪৬9১০ uf ৮) ৩১৪০9 


খে 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৩ সূরা আল মোমেনুন 


১০৪. (জাহান্নামের) আগুন তাদের মুখমন্ডল জ্বালিয়ে দেবে, ৮১৩9 DBD DIALS DN 
তাতে (তাদের) চেহারা (জ্বলে) বীভৎস হয়ে যাবে। ৪৯৯14 loss 90 0 539 ul 


১০৫. (তাদের জিজ্ঞেস করা হবে,) এমন অবস্থা * 2124 * 21: GAN ar 
কি হয়নি যে, আমার আয়াতসমূহ তোমাদের সামনে SS ও oii 
পড়ে শোনানো হয়েছিলো এবং তোমরা তা অস্বীকার ৪0১3৫ ৈ 


১০৬. তারা বলবে, হে আমাদের রব, আমাদের বে পাপা পানি ৯ পাতি বি “4 
দুর্ভাগ্য আমাদের (চারদিক থেকে) ঘিরে ধরেছিলো * 2 « US gis ০৪ ০৩ ১15 


এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায় ৷ 


১০৭. হে আমাদের রব, তুমি আমাদের এ (আগুন) 
থেকে বের করে নাও, আমরা যদি দ্বিতীয় বারও 
(দুনিয়ায়) ফিরে গিয়ে সীমালংঘন করি, তাহলে 
অবশ্যই আমরা যালেম হিসেবে পরিগণিত হবো । 


A 


3031 


১০৮. আল্লাহ তায়ালা বলবেন, তোমরা অপমানিত Wao প A ADL 
হয়ে সেখানে পড়ে থাকো, (আজ) কোনো কথাই SLY) bss ss ৪ 
তোমরা আমাকে বলো না। 


১০৯. অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে, “+++ ॥ ৯. 4 
যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার ওপর ০1988 ০2৮5 52 885 
ঈমান এনেছি, অতপর তুমি আমাদের (দোষ “*? 

ক্রটিসমূহ) মাফ করে দাও, তুমি আমাদের ওপর দয়া ১৯ = 

করো, তুমিই হচ্ছো সর্বোত্তম দয়ালু। 


১১০, তোমরা এ লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে বিন ৪71 দি 
রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত টি 4১৯০ at JOSS 
ভুলিয়ে দিয়েছে আর তোমরা তো তাদের নিয়ে হাসি LAD Ac ADAW ৯০০৪৮ A NA 


তামাশাই করতে । © ০৭4০০০০৮৪০০ ৮০9 ০৪ ১৮১ 


১১১. তাদের সে ধৈর্ষের কারণেই আজ আমি Doms Aw 
তাদের (এই) প্রতিফল দিলাম, (মূলত) al 25221225502 


৮27০০ 


(সত্যিকার) সফল মানুষ । 902500122 


El 


১১২. আল্লাহ তায়ালা বলবেন (বলো), তোমরা পানি * ০১ 2 
পৃথিবীতে কতো বছর কাটিয়ে এসেছো? Susi 362 NS sf AO 


১১৩. তারা বলবে, আমরা (সেখানে) অবস্থান পা Ac চিন্তা FAs cA 
করেছিলাম একদিন কিংবা একদিনের RE 2০5 [95 am fC CATH 


অংশ, তুমি তাদের কাছে জিজ্ঞেস না নিরব 
রেখেছে। ৪৬৭১ | 


১১৪. আল্লাহ তায়ালা বলবেন, (আসলে) তোমরা এপ “এছ AU ZA. ASA Fn 
পৃথিবীতে খুব সামান্য সময়ই কাটিয়ে এসেছো, কতো - 3০16 31 ০০৪০) 010 
ভালো হতো যদি তোমরা (এ কথাটা) জানতে । SUS 


১১৫. তোমরা কি (সত্যি সত্যিই) এটা ধরে নিয়েছিলে * {5051177281215 £55 
যে, আমি তোমাদের এমনিই অনর্থক পয়দা করেছি Sls 0৮ এএসপি 
সা (কখনোই) আমার কাছে একত্রিত 80522) y Ei 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা 4% ৪০০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সুরা আন্‌ নূর 
১১৬. নো, তা কখনো নয়,) মহিমান্বিত আল্লাহ _- 21171149172 
তায়ালা, তিনিই সব কিছুর যথার্থ রব, তিনি ছাড়া ৭9 dye 921 এ Bd {al ৮৯ 


আর কোনো মাবুদ নেই, সন্মানিত আরশের একক ৯ 
অধিপতি তিনি। 8543611০292 ০১) 


১১৭. যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে অন্য ৮1 * AD Aww 
কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম ৩৩১ ১ ’ wl 41 ৮ Eon ৬৮০9 
দলিল প্রমাণ নেই, (সে যেন জেনে রাখে), তার 

হিসাব তার মালিকের কাছে (যথার্থই মজুদ) আছে; 

সেদিন তারা কোনো অবস্থায়ই সফলকাম হবে না 

যারা তাকে অস্বীকার করেছে। 


১১৮. (হে নবী,) তুমি বলো, হে আমার রব, তুমি ** ? প ১7 "৫ নু 
(আমায়) ক্ষমা করো এবং তুমি হচ্ছো দয়ালুদের মধ্যে ১৯ পা ০০১ ০8 


ক সর্বোত্তম দয়ালু। $ ০০০৯১ 


1s 


ভি ৬৮৯০) ০) ৮ 


৮ 


১ (টিটি ভী হী জম্ছি নাধিপ করেছি 222৯০ 
এবং আমিই (এতে বর্ণিত বিধানসমূহ) ফরয করেছি, PoE 5 US e335 ৮58 8)9 
আমিই এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি, আশা LADD ৫৩৮ DEAD 

করা যায় তোমরা (এ থেকে) শিক্ষা গ্রহণ করবে। OUI Al এ 3? al 


২. (এ বিধানসমূহের একটি হচ্ছে,) ব্যভিচারিণী ১০19081941৫ ০2119 চা 


নারী ও ব্যভিচারী পুরুষ (সংক্রান্ত, এদের ব্যাপারে টু 

আদেশ হচ্ছে), তাদের প্রত্যেককে তোমরা একশশটি EE 19-801% as FS 
করে বেত্রাঘাত করবে, আল্লাহর দ্বীনের (এ আদেশ 44 AA 

প্রয়োগের) ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া 3598০৫80121 ৮১889 
যেন তোমাদের পেয়ে না বসে, যদি তোমরা আল্লাহ্‌ ০. ৮. AACA 

তায়ালা ও পরকালের ওপর ঈমান এনে থাকো! 1০৪91$০ ১১3 ১5৬1 [5095 
মোমেনদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ 

করার জন্যে (সেখানে মজুদ) থাকে । 


৩. (আল্লাহর হুকুম হচ্ছে) একজন ব্যভিচারী পুরুষ 2 ১০*( ৮5 ০৫৩ ৮451 
কোনো ব্যভিচারিশী মহিলা কিংবা কোনো মোশরেক নারী ১4১94421931 42191 
ছাড়া (অন্য কোনো ভালো নারীকে) বিয়ে করবে না, = ১121০ ৮৩515 
অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী এ ১৪91 01931194431 %519119 
পুরুষ কিংবা কোনো মোশরেক পুরুষ ছাড়া (অন্য কোনো LA AD ৫2111 24০ 
ভালো পুরুষকে) বিয়ে করবে না, (সাধারণ) মোমেনদের Oui ৯ ৪১ [১৯৪ 
জন্যে এ (বিয়ে)-কে হারাম করে দেয়া হয়েছে। 


৪. (অপরদিকে) যারা (খামাখা) সতী সাধ্নী নারীদের « 1 AGN AIA cA. 
ভারা রান জানি তার fal 9১2১ Ad 


এর স্বপক্ষে চার জন সাক্ষী হাযির করতে পারবে না, ০290৯ 21025 25256 19501 
তাদেরও আশিটি বেত্রাঘাত করবে এবং (ভবিষ্যতে) 2৮4 % 4৯825 ৮2৮০৯ 8 
আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা ৯১1৪০ ৮৪ PEE 8৩15 ৩ 


এরা হচ্ছে বড়োই গুনাহগার, Ap IA 
OU 2 fe 155 
পারা ১৮ বাদ আফ্লাহা + ৪০১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সুরা আন্‌ 


৫. অবশ্য যেসব ব্যক্তি এরপর তাওবা করে এবং 113 ১271” 151347৮51৭4 রা 
(নিজেদের) শুধরে নেয় (আল্লাহ তায়ালা চাইলে ৯ 2১১২৯521527 ea YE 
তাদের মাফ করে দেবেন), অবশ্যই আল্লাহ তায়ালা bo 522 7) 15 আর? 
ক্ষমাশীল ও বড়ো দয়ালু। ৬-৮৮৯১-১৪ rot Lf 


৬. যারা নিজেদের স্ত্রীদের ওপর (ব্যভিচারের) অপবাদ * 2447241131 42444 
আরোপ করে, অথচ নিজেরা ছাড়া তাদের কাছে ০৫২০০19৮৯19) ৩9) ০০৭19 


ন্ট বি 
শিপ পা পা পা ডি ৩টি শটি শটি ভি ৮০, পারা ADD 


(অপবাদের পক্ষে) অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে 8১1৪-4৪-৪1 yt set 0 
না, সে অবস্থায় এটাই হবে তাদের প্রত্যেকটি ব্যক্তির টা 


সাক্ষ্য যে, তারা আল্লাহর নামে চার বার শপথ ৩ Bh dU tek SC 
করে বলবে, অবশ্যই (এ অভিযোগের ব্যাপারে) সে 


৭. (এরপর) পঞ্চম বার (শপথ করার সময়) বলবে, 7 ($12 AT ELE 
মিথ্যাবাদীর ওপর যেন আল্লাহ তায়ালার লানত * ০14 রা ul 2 9 


. কোনো স্ত্রীর ওপর থেকেও (এভাবে আনীত *৮”* 42“ কারু 
Sa লি সেও চার SETS 


বার আল্লাহর নামে কসম করে বলে, এ (পুরুষ) en PA & 
ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী, © ০৩৫] ৩ Sl টু 13০৯৪ 


৯. (অতপর সেও) পঞ্চম বার (শপথ করার সময়) - দেরি ্ 
বলবে, সে (অভিযোগকারী ব্যক্তিটি) সত্যবাদী হলে ০14 ut este 4/ ০১2 ০1 219 
সি ওপরও আল্লাহর অভিশাপ নেমে ৪ 23০) 


১০. তোমাদের ওপর যদি আল্লাহ তায়ালার অনুগ্রহ ০1 5-*-₹ *£*17 41192 *1 
ও তীর দয়া না থাকতো (তাহলে অপবাদকারীদের ০১4০৮৯১৪-০ এ ০55 4919 


কঠোর শাস্তি দেয়া হতো), অবশ্যই আল্লাহ তায়ালা জি 
মহান তাওবা গ্রহণকারী প্রবল প্রজ্ঞাময়! ৪৮৫০ oly IH 


১১. যারা (নবী পরিবার সম্পর্কে) মিথ্যা অপবাদ নিয়ে 4 ৬ ৪৮% 
এসেছে, তারা (ছিলো) তোমাদেরই একটি (ক্ষুদ) ১ * ৮৫585238592 ago 
দল; এ (বিষয়টি)-কে তোমরা তোমাদের জন্য খারাপ ABE SAL LD ho ABR BL ০৮৪৩ AS 
ভেবো না; বরং (তা) তোমাদের জন্যে (একান্ত) 9 ৮৫ ১৭৯০১ 0১৮০৮ 1)2 ৮০০৯৭ 
কল্যাণকর, এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতোটুকু ॥ UA ০৪ 
গুনাহ করেছে সে ততোটুকুই (তোর ফল) পাবে, আর (91159) ০ ৬০ | (০৮৪০০ ey 
তাদের মধ্যে যে সবচাইতে বেশী (এ গর্হিত কাজে) LS শপ i ABN coh 

₹শ গ্রহণ করেছে, তার জন্যে আযাবও থাকবে ৪৮৮০ olds Dee 59 9 
অনেক বড়ো । 


১২. যদি সে (মিথ্যা ঘটনা)-টি শোনার পর 402 2৮1 ৮0 2০27 
মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে ০/-০৪৮1| ads 
একটা ভালো ধারণা পোষণ করতো! (কতো ভালো 

হতো) যদি তারা বলতো, এটা হচ্ছে এক নির্জলা 

অপবাদমাত্র! 


১৩. (যারা অপবাদ রটালো) তারাই বা কেন দড়ি ভিন 
এ ব্যাপারে চার জন সাক্ষী হাযির করলো না, ০0658522705212972 51 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ক ৪০২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সুরা আন্‌ 


যেহেতু তারা (প্রয়োজনীয়) সাক্ষী হাযির করতে 4,517 Hers হিপ 
পারেনি, তাই আল্লাহ তায়ালার কাছে তারা এমনিই তা ঠা চি 


মিথ্যাবাদী । 90559112241 


১৪. (হে মোমেনরা,) যদি দুনিয়া ও আখেরাতে ২০০প৪পপ A 2A Bb 2A Ye 
তোমাদের ওপর আল্লাহ তায়ালার দয়া অনুগ্রহ না ০ ১919 


থাকতো, তাহলে (একজন নবীপত্মীর) যে বিষয়টির ১31 চজিজ NT Cit 
তোমরা চর্চা করছিলে, তার জন্যে এক বড়ো ধরনের Ee Te ০2 es 
আযাব এসে তোমাদের স্পর্শ করতো, © ate ১1৫০ an 


১৫. (যখন) তোমরা এ (মিথ্যা)-কে নিজেদের মুখে LAGAN 4৮22 
ুখে প্রচার করছিলে, (তখন) নিজেদের মুখ দিয়ে 35195 ASIST E S531 
এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের - 

কোনো জ্ঞান ছিলো না, তোমরা একে তুচ্ছ বিষয় 85420০7৫888 


এ 


5 Hus Tee AR A ছে 


মনে করছিলে, কিন্তু তা ছিলো আল্লাহ তায়ালার কাছে © 282 4 05555981055 4 9+৮-৯২39 


একটি গুরুতর বিষয় । 
TL DADs ৯০০০ DADA ৮ A 


১৬. তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে £7 1 
ষ্ঠ ১ 
সাথেই কেন বললে না, আমাদের এটা মোটেই সাজে ৮- ০১৪০ ভি 1919 


না যে, আমরা এ ব্যাপারে কোনো কথা বলবো, হে) 1৫১ [-+7 ৯1৫৯১77৫234 
আল্লাহ তুমি অনেক পবিত্র, অনেক মহান, সত্যিই (এ আকারে ডে 
ছিলো) এক গুরুতর অপবাদ! ০৮৯5০ les 


১৭. আল্লাহ তায়ালা তোমাদের উপদেশ দিচ্ছেন, ০৫৯7৬) ০27০ 
তোমরা যদি মোমেন হও তাহলে কখনো এরূপ 91169481155): ul ail bs 
আচরণের পুনরাবৃত্তি করো না। 80 ০8৭ 2 


১৮. আল্লাহ তায়ালা (তার) আয়াতসমূহ স্পষ্ট করে * *।--$ 1171 ০ 242% ০ এপ 
চে অন জম জেয ন 2১58০10508 
হচ্ছেন বিজ্ঞ, কুশলী । ৪৩ 


১৯. যারা মোমেনদের মাঝে (মিছে অপবাদ রটনা 25৫1 ?০ নি 011 এ | 
করে) অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্যে ও ler না 


AA [ry /১-০পা 1 


রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্মস্তুদ শাস্তি; আল্লাহ ৮০41 টিপি tt ond 
তায়ালা (সব কিছু) জানেন, তোমরা (কিছুই) জানো ৯৯, মালার 


না। SUL 29014 913,855812 


২০. (হে মোমেনরা,) যদি তোমাদের ওপর আল্লাহ তায়ালার 57” «2০০০ A 258৬) 24,784" 
দয়া ও অনুগ্রহ না থাকতো (তাহলে মোনাফেকদের এ 19 এ০০39 ০4৮5 এ wl be ১919 
রচনার ফলে একটা বড়ো বিপর্যয় ঘটে যেতো), অবশ্যই LSA BD SAA 
আল্লাহ তায়ালা বড়োই দয়ালু ও স্নেহপ্রবণ ! ৪০৯১) S395) wf 


২১. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, কখনো 1212 ৪5/24 “* রি 
শয়তানের পদাংক অনুসরণ করো না; তোমাদের ০95৯ 19৮15 ৩২০71 bi 


মধ্যে যে কেউই শয়তানের পদাংক অনুসরণ করে ৮ [০১2] 
(সে যেন জেনে রাখে), সে (অভিশপ্ত শয়তান) তো * ০:১১ ৫০০১১ het রঃ 


তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে; ০ ৪৮৯1 pol 415 
পারা ১৮ বাদ আফ্লাহা +৪০৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


PLA LAs 


যদি তোমাদের ওপর আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহ 1” ০244/4 247 ৬ ১ 
না থাকতো, তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো ক wh ০45 ১919 


পাক পবিত্র হতে পারতো না, কিন্তু আল্লাহ তায়ালা 
যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তায়ালা a ৬৫4১, 1৬৩০ us ee SS 
(সব কিছু) শোনেন, তিনি (সব কিছু) জানেন । TARA 


০৯০ gas 40195 sli ৬০ (5558 


২২. তোমাদের মধ্যে যারা (দ্বীনী) মর্যাদা ও (পার্থিব) প ৯৮ 
এশ্বর্ষের অধিকারী, তারা যেন (কখনো এ মর্মে) শপথ ls bs 42৫1 199 yh NE 


না করে যে, তারা (তাদের গরীব) আত্মীয় স্বজন, 
ee CR LU ৮৮৮ ০৫ sds 15815 


করেছে- তাদের কোনোরকম সাহায্য করবে না, বরং 19০19 541 Ges ৩ ৩৯১9 
তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং ০ অত 2 ০ 
তাদের দোষক্রুটি উপেক্ষা করে; তোমরা কি এটা চাও 441 ১৯৯৭ ০] 0S. 19-০419 
না যে, আল্লাহ তায়ালা তোমাদের গুনাহ মাফ করে SA FEMA ADs 
দিন; আল্লাহ তায়ালা ক্ষমাশীল পরম দয়ালু । ৪৮৮১১১৪১419 ৮৫] 


২৩. অবশ্যই যারা (এমন সব) সতী-সাধ্বী মোমেন 1 ৮.৯. ৭। ৮৯০৯৮ ৩৪ 
নারীদের প্রতি (ব্যভিচারের) অপবাদ আরোপ করে, ৫০৮11 ০১০১ ০৪০1 ul 


যারা (এ অপবাদের ব্যাপারে) কোনো খবরই রাখে 17 = Lis 1 
না, এসব মানুষদের জন্যে দুনিয়া ও আখেরাতের (১৩ 315০1 ০০০০ ০ | 


BA পা প্রা ADs 


উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে, (উপরত্তু) 86555 
তাদের জন্যে রয়েছে কঠোর আযাব, 


৪. তারা (দুনিয়ার জীবনে) যা করতো সে ব্যাপারে * ১319 “22211 "৪:12 GAS fs 
টি ) ০0৭9] rene 65859 


সেদিন তাদের ওপর তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো Fe «০৪০৮ 
ও তাদের পাগুলো (ইনসাফের সাথে) সাক্ষ্য দেবে। Sus 1500612০৮১9 


২৫. সেদিন আল্লাহ তায়ালা তাদের যথার্থ প্রাপ্য 3-5, ০ ০০৯. ৫ দিক রা 
পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে, ঠা ৮৪283 fei ০594 


৮০ পু, আর তা উি্নিসিপাপা 


আল্লাহ তায়ালাই হচ্ছেন সুস্পষ্ট সত্য । ও | 5215: 2 ০9922 


A পাটি 


২৬. (জেনে রেখো,) নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের ”*2% ৮১01৮ ৮৯৪৭ | 
জন্যে, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্যে, (আবার) ayn rete oi 


ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে, ভালো টি 1 sh Je এ SE < { J 
পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে, (মোনাফেক) * এ নি কারি 

লোকেরা (এদের সম্পর্কে) যা কিছু বলে তারা তা ০9১৮০ এট, দি 
থেকে পাক পবিত্ৰ; (আখেরাতে) এদের জন্যেই ৮ BA DEL AU AD, ABAD GD 
রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেযেক । ৪8360১১9858 le uy 8 |: 


২৭. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের [45 APD Ac ্ 
উর PEE 


অনুমতি না চেয়ে ও তার বাশিন্দাদের প্রতি সালাম না | 9০39 190. 
করে প্রবেশ করো না; এটা তোমাদের জন্যে উত্তম, ১219-৮০-০৮ ০০ 


আশা করা যায়, তোমরা (এ থেকে কিছু) শিক্ষা গ্রহণ ৮4-৮৯-৮৪১১ 


করতে পারবে EE 
| © ০9১০৭ 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা % 8০৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সুরা আন্‌ নূর 


২৮. যদি তোমরা কাউকে সেখানে না পাও, তাহলে খু 14711251১7৫ ৭512 
সেখানে প্রবেশ করো না, যতোক্ষণ না তোমাদের 4 


(ঘরে ঢোকার) অনুমতি দেয়া হবে, যদি Sl whe ৮৫1 ০১ ৩5 
কারণে) তোমাদের বলা হয়, তোমরা ফিরে যা ০০০ ০৫৩৪ হত 

তাহলে তোমরা অবশ্যই ফিরে যাবে, এটা তয় ও AF 35300 st 
জন্যে উত্তম; তোমরা যা করো, আল্লাহ তায়ালা সে BA zc ৩8৯৮৮১৮৩০০৩ 
সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। ৮৯০ ৩০৯ us 4819 


Ed A BDA Ed 


২৯. তবে যেসব ঘরে কেউ বসবাস করে না, (অথচ) (3051012 44 
যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, a sede 


তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো গুনাহ Lt 
নেই; (কেননা) আল্লাহ তায়ালা জানেন যা কিছু Cr PE টের 


তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন 2৫৭15 ধা 
০১৯ by ০9০৯ le 
করো। il ae 


৩০. (হে নবী,) তুমি মোমেন পুরুষদের বলো, তারা * 4/7 824-44, ১০৭4 
যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী (ও সংযত) করে রাখে ৯১৮০০ ৬০ 192৯4 sj YS 


হি পানি লেগিটি £৯ টিপা Ass 


এবং তাদের লঙ্জাস্থানসমূহ হেফাযত করে; এটা টি | 
দের জন্য উত্তম দহা, (কেও) ভারা (নিজদের *-৮1 3 1১৮৮৯১81585 


চোখ ও লজ্জাস্থান দিয়ে) যা করে, আল্লাহ তায়ালা সে নিবি FO তত 
সম্পর্কে পুর্ণাংগভাবে অবহিত রয়েছেন । ১৪৮০০ ১ 1৬ 


পাটির A “A 2A 1 AAW Apo 


৩১. (হে নবী,একইভাবে) তুমি মোমেন নারীদেরও L231 ককের রি 
বলো, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে ০১১ হে 2 


Don A AD Lr ০৩ 2০০2 জি চি Bite 


রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাযত ছি ate Ad ৬০৪৯9) এ 


করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে দিক ৮৯ ee 

বেড়ায়, তবে তার (শরীরের) যে অংশ (এমনিই) ৬৯১৮ 22 
খোলা থাকে (তার কথা আলাদা), তারা যেন তাদের yt ক J EA 
ওড়নাগুলোকে তাদের বক্ষদেশের ওপর দিয়ে রাখে, ৬০৮০৪ ও ৩ EA নি 


তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, el 5 2০90 9০৩ 
তাদের ছেলে, তাদের স্বামীর (আগের ঘরের) ছেলে, ॥ A দ I 


তাদের ভাই, তাদের ভাইর ছেলে, তাদের বোনের 2৬৪15 Sf ৩৪ 
ছেলে, তাদের (সচরাচর মেলামেশার) মহিলা, নিজে * দর 
দের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ ০2৪9 ssl Noll 


Ed 


(এমন) পুরুষ যাদের (মহিলাদের কাছ থেকে) * £1" 
কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু AL 9 ০৯29 ৬৪৪১ 


যারা এখনো মহিলাদের গোপন অংগ সম্পর্কে কিছুই 2231 21১৩ রি ০21191০2121 
জানে না- (এসব মানুষ ছাড়া তারা যেন) অন্য 

কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, ০8019805971 05 
(চলার সময়) যমীনের ওপর তারা যেন এমনভাবে 24 
নিজেদের পা না রাখে- যে সৌন্দর্য তারা গোপন -০৮০31১৯2৫12৮৮82৮1 


রা = পাশ 


করে রেখেছিলো তা (পায়ের আওয়াযে) লোকদের ++, ৯৮1৮৮ 1"5 € 
কাছে জানাজানি হয়ে যায়; হে ঈমানদার ব্যক্তিরা, ০৯৭ ৮০৮ সু ৬০1৯) 2০৮3 Ys 


(আগের ত্রুটি বিচ্যুতির জন্যে) তোমরা সবাই 12£ ৪4101152585 , ৩৪০১ ০০ 
আল্লাহর দরবারে তাওবা করো, আশা করা যায় পাঠ ০9 ১/১9৮৮ -টিতেতাশ AD তির 


তোমরা নাজাত পেয়ে যাবে । SUE রাত 09০80 21 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ৪০৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ ৪১১৩ 
৩২. তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই, তোমরা (০1 5 He = 

তাদের বিয়ের ব্যবস্থা করো, (একইভাবে) তোমাদের শ*__ 19 ডং | রি 
দাস-দাসীদের মধ্যে যারা ভালো তাদেরও (বিয়ে 19395 ৫1 টা Cre 
শাদীর ব্যবস্থা করো); যদি তারা অভাবী হয় টে 18 ভি 
(তাহলে) আল্লাহ তায়ালা (অচিরেই) তার অনুথহ ৮৮194095425 $ ০21 Lesh 91১8 
দিয়ে তাদের অভাবমুক্ত করে দেবেন; আল্লাহ sn 
তায়ালা প্রাচূর্যময় ও সর্বজ্ঞ, © ae 


৩৩. যাদের বিয়ে (করে ব্যয়ভার বহন) করার সামর্থ ৯০৮০৮ 
নেই, আল্লাহ তায়ালা তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত 1৫ ৬৪৬৭ ০৪011 ০১০০১ 


রা Es or 20923 " 3০ 401 ৯৮৯ ৪০৯ 


পা ডি পচিপা ডিপ 


(মুক্তির কোনো নিম) চু নমিয়ে নিতে চায়, চা NGA Vb ৫] 
তোমরা তাদের তা লিখে দাও, যদি তোমরা তাদের রো ০3০৫ এ i 


(এ চুক্তির) মধ্যে কোনো Ll (সম্ভাবনা) বুঝতে Ee ” ৫ 
সাদ নি 9 I nnd Ate EAE 


করেছেন তা থেকে তাদের (মুক্তির সময় তোমরা NE f Stat Jt 5 
মুক্তহস্তে) দান করবে; তোমাদের অধীনস্থ দাসীদের _ 2 ৩ “ভান 
যারা সতী সাধ্বী থাকতে চায়, নিছক পার্থিব ধন 37155) FASS 
সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্যে ১৪ ১১৮ ROS NA OU dee 
বাধ্য করো না; যদি তোমাদের কেউ তাদের (এ bd alg TAAL OT 
ব্যাপারে) বাধ্য করে, (তাহলে তারা যেন আল্লাহ 5 Art A DB DHA AS Ac, 
তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ) তাদের এ ৩০158 ১5০20 ০৫ ০৯১১৭ 5 
বাধ্য করার পরেও (তা [ওবাকারীদের প্রতি) আল্লাহ SA ও ৯৫ 


ws 


তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু । St) 74 


7 কিল 


৩৪. (হে মোমেনরা,) আমি তোমাদের কাছে সুস্পষ্ট ৪ 1” 
2155 


(হিসেবে) পেশ করেছি তোমাদের আগে যারা (দুনিয়া AALS ০ 191 ৬% a) ৬০১ 
থেকে) চলে গেছে তাদের (ঘটনাগুলো), আল্লাহকে যারা LA Doh সি Lo 
ভয় করে তাদের জন্যে (এ হচ্ছে শিক্ষণীয়) উপদেশ । © ৬৯৫০৮ 465 


৩৫. আল্লাহ তায়ালাই হচ্ছেন আসমানসমূহ ও ০৯০৫৭ 
যমীনের নূর; তার এ নূরের উদাহরণ হচ্ছে- তা যেমন রা ০০১19 ০১256 wl 


একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ (রাখা) 217" 11, = 
আছে; প্রদীপটি (আবার) স্থাপন করা হয়েছে (বেছ ০-5 ‘Ces ed kbd 1333 


হি জার হক তর অত ত যত 2 Lu 
ক ৩৩5৩7: 
দেখা মন হয় ত (১১0১৫ 
পন নিৰ হকে আর আন পল & 33430 I 3s 
2 
(লোনা পেশ করে ১৩4০4705812 ০2৯ 
পারা ১৮ বাদ আফ্লাহা % ৪০৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


আল্লাহ তায়ালা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক SK কারা WG. 0 2 
অবগত আছেন, ৩০৯০ 4 JSS ws 


৩৬. সে ঘরসমূহে আল্লাহ তায়ালা আদেশ দিয়েছেন “হু ৭24-4404 সাল 
যেন তার সন্মান মর্যাদা উন্নীত করা এবং (তাতে) 45D 5360 নিন 


A Ti ৮9 Wess THA A 


তীর নিজের (পবিত্র) নাম স্মরণ করা হয়, সেসব * +41 ত a 
জায়গাসমূহে সকাল বরা (এরা) তার পবিত্রতা ও 3 Fé Ets) Fes} 


মহিমা ঘোষণা করে, 


৩৭. (তারা) এমন লোক- ব্যবসা বাণিজ্য যাদের *₹ ৪৯৮ 85 ৪৮1৮ 2 
কখনো (আল্লাহ তায়ালার স্মরণ থেকে) গাফেল করে 29 289 ১, 


Ed 


দেয় না- না বেচাকেনা তাদের আল্লাহ তায়ালার » ০০ & 
স্মরণ, নামায প্রতিষ্ঠা ও যাকাত আদায় করা থেকে * 8545s চে ডা হিরা 


গাফেল করে, তারা সেদিনকে ভয় করে যেদিন তদের * 11211 এ ১১ LES 
অন্তর ও দৃষ্টিশক্তি ভীতবিহ্বল হয়ে পড়বে । =) 


১, পা নি পাটি । পা 


তা 


৩৮. রা 2 FA পপ ৯) 2 ০৩, 
তার অনয ত 555 Az D5 Re 2187 হিরন Re 
দান করবেন; (মূলত) আল্লাহ তায়ালা ডেও বনী 2 555 BG. ০১৮০, 


০৮5 


তাকে অপরিমিত রেষেক দান করেন। ০০৮০৯ ১ 5144 


৩৯. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে- তাদের * 23 37 lt 18 2 ৩119 


(দৈনন্দিন) কাৰ্যকলাপ যেন মরুভূমিতে মরীচিকা_ 

পিপাসার্ত মানুষ (দূরে থেকে) তাকে পানি বলে মনে টি 101 55,22 55172 
করলো; পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে , &. SS 
পানির কিছুই সে পেলো না, (এই মরীচিকার জীবন ESTEE TNT NITE 
শেষ হয়ে গেলে) সে শুধু আল্লাহ তায়ালাকেই তার cA DA তা ০০ ১৩ 

পাশে পাবে, অতপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় ৬ ৮1721 Ay 0192-8 
আদায় করে দেবেন, নিসন্দেহে আল্লাহ তায়ালা তৃরিত 

হিসাব গ্রহণে সক্ষম । 


8০. কিংবা (তাদের কর্মকান্ডের উদাহরণ হচ্ছে) SAD IAD এ এ ৩৯১ 1227 £ 
অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো, €.9 4-৯৯3 ০৯১০ ২ ৮৪০ 
অতপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে » ৯৪৩ AGA 
ঢেকে (আরো অন্ধকার করে) দিলো, তার ওপর ১০০0০ 4995 cr CI 4995 ০৩ 
আরো একটি ঢেউ (এলো), তার ওপর (ছেয়ে গেলো _ Az ৮৪৪৩ 172 
কিছু) ঘন কালো মেঘ; এক অন্ধকারের ওপর (এলো) ES, ০১৯০5 i i 
আরেক অন্ধকার; যদি কেউ (এ অবস্থায়) তার হাত এ ৮৪৩৮ ছু Acs 1৮8 তত ৯০ ত পাপা 
বার করে, (আঁধারের কারণে) তার তা দেখার কোনো 20০০ ০5950980৫81 503 
সম্ভাবনাই থাকবে না; বস্তুত আল্লাহ তায়ালা যার জন্যে ০ AB ৪. পা ৯2 4 
কোনো আলো বানাননি তার জন্যে তো (কোথাও 9১৬০44০১199) এ 
থেকে) আলো থাকবে না। 


৪১. (হে মানুষ,) তুমি কি (ভেবে) দেখোনি, Ken ০৮ 9০৩০ পথু।। আপি পর 
যতো (সৃষ্টি) আসমানসমূহ ও পৃথিবীতে আছে, ১১2০১৭1০45৩ পা 
তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, 


পারা ১৮ বাদ আফ্লাহা ৪০৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


আর পাখীকুল- যারা পাখা বিস্তার করে (আকাশে 1545 1 JT oA 
উড়ে চলেছে), তারাও সবাই (আল্লাহর তাসবীহ 4১০০ ৩৪ 3৫, ৯৯১৮৯, 


করছে), প্রত্যেকেই তার তার প্রশংসা ও মহিমা 2012, প 
ঘোষণার পদ্ধতি জানে; এরা যে যা করছে আল্লাহ ৪৪ ls ER 
তায়ালা তা সম্যক অবগত রয়েছেন। ৪0 ১42০ 


৪২, (মূলত) আসমানসমৃহ ও যমীনের যাবতীয় 2 XG dz 
সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্যে, (সব কিছুকে) ৫15 Nb ৬১৪৮ 4 255 


আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ৪০014 


৩. তুমি কি দেখো না, আল্লাহ তায়ালাই মেঘমালা = £। * ৪2৭7 
লি করেন, অতপর তিনি তাকে (তার এ ৮ = (১৪ 20 ul ১৮] 
টুক্রোগুলোর) সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে ,.০৫৫1প125 পতিত জর্ুপন্েপ এহ” 
স্তরে সাজিয়ে (পুঞ্জীভূত করে রাখেন), অতপর এক ০১৭ 015) 4428০৮০০০58 
সময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টি (-র ফৌটাসমূহ) এ? 
বেরিয়ে আসতে দেখবে, (আরো দেখবে) আসমানের ৩৫ ৭525 45 
শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার ৮*.৮ঢ ১০৭ রত 
ওপর চান তার ওপর তা বর্ষণ করেন, (আবার) যাকে ss esl 
চান তাকে তিনি তার (আঘাত) থেকে অব্যাহতিও ১2125 রাকা রীতি ও AR Ed 
দেন; মেঘের বিদ্যুত ঝলক (চোখে ধাঁধা লাগিয়ে FAS Are Mel. 
দেয়), মনে হয় তা বুঝি দৃষ্টি (শক্তিকে এক্ষুণি) ১2০০ L363 43505 2127 
নিষ্প্ৰভ করে দিয়ে যাবে; 

88. আল্লাহ তায়ালাই রাত ও দিনের পরিবর্তন ঘটান; মা লাজ GAG od নি 
অবশ্যই ই মানুষদের জন্যে এর মাঝে 50১ & ৩1,১19 4৯14 ০8 
88 92581 dN রি 


রা 


8৫. (যমীনের ওপর) বিচরণশীল প্রতিটি জীবকেই ** 4. 1 2 %2 477%" 
আল্লাহ তায়ালা পানি থেকে পয়দা করেছেন, RA BC 
মধ্যে কিছু চলে তার বুকের ওপর ভর দিয়ে, কিছু চলে 2৭ ০০০৮৪9৪০44০ ক এপ" 
দু'পায়ের ওপর, (আবার) কিছু চলে চার (পা)- এর নি 16১ AW AD ADA ৩ 

ওপর (ভর করে); আল্লাহ তায়ালা (যখন) যা চান + $৯)! $ ৬০০৭ ৬০৮5০০ gels 
(তখন) তাই পয়দা করেন, অবশ্যই আল্লাহ তায়ালা %- 14 ৮ (৩৫৭০ 7৯০ 


সব কিছুর ওপর ক্ষমতাবান । SEA 91,8-5152 08 


৪৬. আমি অবশ্যই সুস্পষ্ট আয়া নাধিলক Ar ods 
ইসু তসমূহ রেছি, (5০% whe win 

আর (এর মাধ্যমে) আল্লাহ তায়ালা যাকে চান তাকে 

সহজ সরল পথে পরিচালিত করেন। 


৪৭. (যারা মোনাফেক) তারা বলে, আমরা আল্লাহ 
তায়ালা ও রসূলের ওপর ঈমান এনেছি এবং আমরা 

তার আনুগত্য করেছি, (অথচ) এর একটু পরেই 
তাদের একটি দল (এ থেকে) মুখ ফিরিয়ে নেয়; ওরা 
আসলে মোমেনই নয়। 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা % ৪০৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


৪৮. যখন ওদের আল্লাহ তায়ালা ও তার রসূলের ”£+ « 2c ৭) 
দিকে আহ্বান করা হয়, যাতে করে (আল্লাহর রসুলের A= 394 wl dt 522 | $19 


পক্ষ থেকে) তাদের পারস্পরিক (বিরোধের) মীমাংসা ANDRE ADR ভুলা নাক 
করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে ০9১১৯৮৪৩085 151 ৯4 


পড়ে। 


৪৯. যদি এ (বিচার ফয়সালার) বিষয়টা তাদের 2 এদু 52 ৮৩ 
সপক্ষে যায়, তাহলে তারা একান্ত বিনীতভাবে তার - ১৪119 চি রি 


৫০. এদের অন্তরে কি কোনো ব্যাধি আছে, না এরা ৯1717 21 এ 227 
(রসূলের নবুওতের ব্যাপারে) সন্দেহ পোষণ করে, IE led) iL হেরে 
অথবা এরা কি ভয় করে যে, আল্লাহ তায়ালা ও তীর 
রসূল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেনঃ 


Ac 2798১ ০9 পাপা 


(আসলে) তারা নিজেরাই হচ্ছে যালেম। $ OME এএগ 05, 41999 


৫১. (অপর দিকে) ঈমানদার লোকদের কথা (তো এমনি) & 2) 75, 2 ? 2 
হয়- যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্যে 41115019 Case Fe Js 9৫০ 
আল্লাহ তায়ালা ও তীর রসূলের দিকে আহ্বান জানানো te fli af EL LE 2 553 
হয়, তখন (খুশী মনেই) তারা বলে, হ্যা, আমরা (আল্লাহ 13. ঠন ee EC 
তায়ালা ও তার রসূলের আদেশ) শুনলাম এবং তা ৪ us=L Jf ভা 56? 
(যথাযথ) মেনেও নিলাম; বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত । রনি রিনি cl 


৫২. যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য # Kem তা ৯০০ পাশা ad রি Am 
করে, আল্লাহ তায়ালাকে ভয় করে এবং তার 4 ০৯৯৯9494125 ৮9 


(নাকরমালী থেকে) বেঁচে থাকে, তারাই হচ্ছে 05500]1 ০ a 483 


৫৩. (হে নবী,) এ (মোনাফেক) লোকেরা আল্লাহ ১ 21087 & 415 2৮০ 
লা নামে শকত লম খের বলে (হে নৰী) ০০ ও রি | রঃ 
তুমি যদি আদেশ করো তাহলে তারা (ঘরবাড়ী ছেড়ে) 16/83) 8, 5281 "3" 
অবশ্যই তোমার সাথে ডি (হে মোহাম্মদ,) টিপি সা? 
তুমি বলো, তোমরা (বেশী বেশী) শপথ করো 90575591555 2 of 

না, (তোমাদের) আনুগত্য (আমার) জানা (আছে); রি 
তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা অবশ্যই তা 

ভালো করেই জানেন। 


৫৪. (হে নবী,) তুমি (এদের) বলো, তোমরা আল্লাহ ₹ 72৯11 2৮19112৮112 
তায়ালার আনুগত্য করো, আনুগত্য করো (তার) * ০৪ 0 


রসূলের, হ্যা) তোমরা যদি মুখ ফিরিয়ে নাও (তাহলে 22159 এ 40210 915 G 
জেনে রেখো, আল্লাহ তায়ালার দ্বীন পৌছানোর) 30s Ls ০ পা 


যে দায়িত্ব তার ওপর দেয়া হয়েছে তার জন্যে সে ০০৮ 
দায়ী, (অপরদিকে আনুগত্যের) যে দায়িত্‌ তোমাদের 2° 90505 ৮৪৯১০ 019 ৮৮4৩০ 


ওপর দেয়া হয়েছে তার জন্যে তোমরা দায়ী; যদি ৪৮] 217 (১1 | 
তোমরা তীর কথামতো চলো তাহলে তোমরা সঠিক ভি &9 tds চে 
পথ পাবে; রসূলের কাজ হচ্ছে (আল্লাহ তায়ালার 

কথাগুলো) ঠিক ঠিকমতো পৌছে দেয়া ৷ 


৫৫. তোমাদের মধ্যে যারা (আল্লাহ তায়ালার ওপর) ৮৮2857-47577:878-54755 
ঈমান আনে এবং (সে অনুযায়ী) নেক কাজ করে, ০1555051551 2912105 


পারা ১৮ বাদ আফ্লাহা +৪০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


ভি জার ADDL AchAos 


তাদের সাথে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন, তিনি (414 
যমীনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন- ০1৫৬০ ০৮০ 


যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত * +71, “স্‌ tT el রব 
দান করেছিলেন, (সর্বোপরি) যে জীবনবিধান তিনি “** ৯৯১ 2" i ue a 


তাদের জন্যে পছন্দ করেছেন তাও তাদের জন্যে (সমাজে (১: $ J ss 1 ১৪) 501 
ও রাষ্ট্রে) সুদৃঢ় করে দেবেন, তাদের ভীতিজনক অবস্থার + টড, ভিতর ১ BER 


পর তিনি তাদের অবস্থা (নিরাপত্তা ও) শান্তিতে বদলে ৮০ 

দেবেন, (তবে এ জন্যে শর্ত হচ্ছে) তারা শুধু আমারই গর ক & 2৬ ৩৮ 
গোলামী করবে, আমার সাথে কাউকে শরীক করবে না; 2015 50 ০৯৯ ১85 ০০9 list 
এরপরও যে (এবং যারা তার নেয়ামতের) নাফরমানী হি রি 
করবে তারাই গুনাহগার (বলে পরিগণিত হবে)। ৪০৯০৯ 


874 ADD ০ ০০8 ৯০9০6 


৫৬. (হে মুসলমানরা,) তোমরা নামায প্রতিষ্ঠা করো, রি 
যাকাত দাও, রসূলের আনুগত্য করো, আশাকরা যায় এ Ee 


৫৭. কাফেরদের ব্যাপারে কখনো একথা ভেবো না PEL হে 
যে, তারা (আমার) যমীনে (আমাকে) অক্ষম করে ২১০৪৯৮৭1১১6 ৩৪3 ভি 


দিতে পারবে, তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম; রি 
(আর) কতো নিকৃষ্ট এ ঠিকানা! ০০৪৮9 এ | 755 9 ০১ 


রা পাটি 


© yea 


PLA 


৫৮. হে (মানুষ,) তোমরা যারা ঈমান এনেছো ( ALLIEN ANNE 


রেখো), তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তেন 


তোমাদের মধ্য বকে বারা এখনো বোন হরি 27৮৮৯ ৫৯ NBD BAG RB ae 
তারা যেন তিন সময় তোমাদের (কাছে আসার 1915০০8519৫ 


জন্যে) অনুমতি চেয়ে নেয় (সে সময়গুলো হচ্ছে); নি ৪ es 2 
রে ০৬০১৮ | 
আরাম করার জন্যে) দের পরিধেয় বস্ত্র (শাথিল উনি] 9৯2 ১৪] 8 

করে) রাখো এবং এশার নামাযের পর। (মুলত) “ ০০25৪ ly 
এ তিনটি (সময়) হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের Ssh 891০ ৩২০59 ৪51 ০5 
(সময়), এগুলোর পর (অন্য সময়ে আসা যাওয়ার 25 পা Az ৯০ LNG Bd 
ব্যাপারে) তোমাদের ওপর কোনো দোষ নেই, না Y9 + ০৮/৮০/০১৪০ 5 
এতে তাদের জন্যে কোনো রকমের দোষ আছে; DAL AL ই zz 0 
(কেননা) তোমরা তো সব সময়ই একে অপরের এ ০১১9 ৮০০০১৯০ C Ls reste 
কাছে আসা যাওয়া করো, আল্লাহ তায়ালা এভাবেই 4 ০৬০০ ০ যা নিন 
(নিজের) নির্দেশগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে 0 os US. ৩১৯৪৬ ৫ 
বর্ণনা করেন; (বস্তুত) আল্লাহ তায়ালা মহাজ্ঞানী, sn IAs 2 


প্রবল প্রজ্ঞাবান। © 612295581০৫ 


পা পা পা 


৫৯. তোমাদের (নিজেদের) সন্তানরাও যখন বয়োপ্রাপ্ত 7517 £+ 
হয়ে যায় তখন তারাও যেন (তোমাদের কামরায় শালিক 9৮86 12 i 


প্রবেশের আগে) সেভাবেই অনুমতি নেয়, যেভাবে wre AS OSC LE sll 
তাদের আগে (বড়োরা) অনুমতি নিতো; আল্লাহ 75525. 5 

তায়ালা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে eat wl এন SUS. EE 
খুলে খুলে বর্ণনা করেন; আল্লাহ তায়ালা (সব কিছু) ” নি দি 
জানেন, তিনি পরম কুশলী বটে। ৪০৯৯ ৯1০ lS 


পারা ১৮ ব্বাদ আফ্লাহা % ৪১০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৪ সূরা আন্‌ নূর 


পাটি পা 


৬০. নারী যাদের (এখন আর) কারো বিয়ের “৭০ & 
রা আর) করা বোর 09258 লা 830 ০2 ৫59 


দোষ নেই, যদি তারা তাদের (শরীর থেকে অতিরিক্ত) “* পু SEE EE NA 
কাপড় খুলে রাখে, (তবে শর্ত হচ্ছে) তারা সৌন্দর্য ৬৯৭ ০0৯ were ০৯ 


পদ্শনকারী হবে না; (অবশ্য) এ (অভিরিভ কাপড় ঠ9,2:509,4:52 2 রে 
খোলা) থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা ols AY EI THE আল 


GBA BA এ তা. DOD ৯৩ cA ASAD 


(তাদের জন্যে) ভালো; আল্লাহ তায়ালা (সব কিছু) 9 ৮ 
শোনেন, (সব কিছু) জানেন। ok td ৩ 3০৯ ৩০৭ 


৬১. যে ব্যক্তি অন্ধ- তার ওপর কোনো (বিধি তে 
নিষেধের) সংকীর্ণতা নেই, যে পঙ্গু তার ওপরও (৯41৫ 9 ০ YE 


পার্ডে গা 


কোনো (বিধি নিষেধের) সংকীর্ণতা নেই, যে ব্যক্তি ০6:০০: x 
আনু ভার ওপরও কোনো বাধ্যবাধকতা'লেই এবং & 2 ৩ রি Ig রি টু 


তোমাদের নিজেদের ওপরও কোনো দোষ নেই- যদি 14471 A ৮ 
তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে উঠত 6 LE রি 

নাও, একইভাবে এটাও তোমাদের জন্যে দৃষণীয় ০59৯৮91৮৮৯৮ ০ 
হবে না, যদি তোমরা তোমাদের পিতা (পিতামহের) /১-০-০ চি 8৯91 পাশ /১-০-০ চপ 8১ 

ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ১১০৫2০555৮5 ০02শ 
ঘরে, চাচাদের ঘরে, ফুফুদের ঘরে, মামাদের ঘরে, 4০০০ ৯2594 /-9-9 589 পান 
খালাদের ঘরে, (আবার) এমন সব ঘরে- যার sg IH ot ০9৯91৮9০৮০1 
চাবি তোমাদের অধিকারে রয়েছে, কিংবা তোমাদের * 2১7" চিনি হি 
বন্ধুদের ঘরে (কিছু খাও); অতপর এতেও কোনো hl fk 222 


টি Ed 


দোষ নেই, (এসব জায়গায়) তোমরা সবাই একত্রে a" "MM চি 
খাবে কিংবা আলাদা আলাদা খাবে, তবে যখনি € ইট লোক ই 2005 
(এসব) ঘরে প্রবেশ করবে তখন একে অপরের 4705৫ EG uf 
প্রতি সালাম করবে, এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে Cy ডিও FS 2 155 
(তোরই নির্ধারিত) কল্যাণময় এক পবিত্র অভিবাদন; ৫ 025 ur ৫৯5 9০৯১1819০50 
এভাবেই আল্লাহ তায়ালা তোমাদের জন্যে তার 24০4 ০৫০, রি রে 
আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, আশা করা পাও ও WSS ১4৯৪০ 2১৯০ wf 
যায় তোমরা (এসব বিধিনিষেধের মর্ম) অনুধাবন ৮৯০৯০৯50118 


করতে পারবে । ও ug Ald oa) 


৬২. (খাটি ঈমানদার তো হচ্ছে তারা,) যারা আল্লাহ্‌ চে লন - 8০ 
তায়ালা ও তার রসূলের ওপর ঈমান আনে, কখনো - 40915515231 0928০ ০1 
যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে ০12 7৮ 22012121512 44 
একত্রিত হয় তাহলে যতোক্ষণ তারা তার কাছ থেকে € Yl 2 5 UA Be 
অনুমতি চাইবে না, ততোক্ষণ তারা (সেখান থেকে) ১1,4১5 AN 
কেউ সরে যাবে না; (হে নবী,) যারা আল্লাহ তায়ালা _ ৪ OB 
ও তার রসূলের ওপর বিশ্বাস করে, যদি তারা কখনো 2d ৩০০53030553 
তাদের নিজেদের কোনো কাজে (বাইরে যাবার জন্যে) পপ ০৭০: 
তোমার কাছে অনুমতি চায়, তাহলে তুমি যাকে ইচ্ছা 19৮ i 419394 এও 20928 
তাকে অনুমতি দিয়ো এবং আল্লাহ তায়ালার কাছে 51 050 9512 051 DSS 
সা দর ই এ, 42255 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ৪১১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৬৩. (হে মুসলমানরা,) তোমরা রসূলের ডাককে 
পারস্পরিক ডাকের মতো মনে করো না; আল্লাহ 
তায়ালা সেসব লোকদের ভালো করেই জানেন যারা 
(নিজেদের) আড়াল করে (নবীর) সামনে থেকে 
(নানা অজুহাতে) সরে যায়, সুতরাং যারা তীর 
আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের (এ ব্যাপারে) ভয় 
করা উচিত, (এ বিরুদ্ধাচরণের জন্যে) তাদের ওপর 
(এ দুনিয়ায়) কোনো বিপর্যয় এসে পড়বে, কিংবা 
(পরকালে) কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস 
করে নেবে। 


২৫ সূরা আল ফোরকান 
ESTA ISIE LSS Y 
নু ডি 28 Ar 


তি 


পা শি পাঠ 


cA ob DihAs A 


০8931 28 ls ০৪ 
১৬০55101945 


ডি BRA Ac Ma তা 


emai ft yf of OLS on 


£4 ALAN DAS BoA 


৪ Lal SE armas 28 


৬৪. জেনে রেখো, আসমানসমূহ ও যমীনে যা কিছু 
আছে তা সবই আল্লাহ তায়ালার জন্যে (নিবেদিত), 
তোমরা যে (অবস্থার) ওপর আছো; আল্লাহ তায়ালা 
ভালো করেই (তা) জানেন; যেদিন মানুষ সবাই 
তার দিকেই প্রত্যবর্তিত হবে, অতপর তিনি তাদের 
সবকিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা (দুনিয়ায়) 
করতো; আল্লাহ তায়ালা সব বিষয়েই ওয়াকেফহাল । 


৬০১9০১৮০851 
02290502522 


Ww ০9 ob Ed Ed ABPLHUcDLr Ac 


USS 4019৮ 19-12-৮225 এ] 


১. কতো মহান তিনি, যিনি তার বান্দার ওপর 
(সত্য মিথ্যার মাঝে যে ‘ফোরকান’ নাযিল 
করেছেন, যাতে করে সে ( ) সৃষ্টিকুলের জন্যে 
সতর্ককারী হতে পারে, 


সি 


GY ৮ ১৩ পাড়ি বা) ৩১০৪৩ 


© 198৩7 ৬০০০) 09 


২. (তিনিই আল্লাহ তায়ালা-) যার জন্যে রয়েছে 
আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব, তিনি কখনো 
কাউকে (নিজের) সন্তান হিসেবে গ্রহণ করেননি_ 
না তোর এ) সার্বভৌমতে অন্য কারো কোনো অংশ 
আছে, তিনিই প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি 
তার (প্রত্যেকটি সৃষ্টির) জন্যে (আলাদা আলাদা) 
পরিমাপ নির্ধারণ করেছেন । 


০৪১12 ১৪৮| SLL DG 
৪১ 21০৫2.19165 3৯৫০ 


৮১০৪ ALGO 


A Ac 


OPS 


৩. (এ সত্তেও) এ (মোশরেক) লোকেরা তাকে বাদ 
দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে, যারা কিছুই 
সৃষ্টি করতে পারে না; বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে, 
(সত্য কথা হচ্ছে) তারা (যেমন) নিজেরা নিজেদের 
ক্ষতি করতে সক্ষম নয়, তেমনি নিজেরা নিজেদের 
কোনো উপকারও করতে সক্ষম নয়, তারা কাউকে 
মৃত্যু দিতে পারে না- কাউকে জীবনও দিতে পারে 
না, পারে না (কাউকে) পুনরায় (কবর থেকে) উঠিয়ে 
আনতে ৷ 


0558 21135: us 62319 
09৫4 89958128908 পু 


oe Ys LE YS 15 ey 


ADD (Uz Ic পারি ZA 


Of #5 ১9 8 9৪৯ ১9 039০ 


৪. যারা (আল্লাহ তায়ালাকে) অবিশ্বাস করে, তারা 
(কোরআন সম্পর্কে) বলে, এ তো মিথ্যা ছাড়া আর 
কিছুই নয়, যা এ ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা 


%৪১২ 


4১201 SHY Gs ৩1159 ০911 089 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোরকান 


এবং (এ কাজে) অন্য জাতির লোকেরা তার ওপর *-০1₹ ॥ পুত ৮৯০৫1 ৪৮৫ সাত পা 
সাহায্যের হাত বাড়িয়েছে, (মূলত এসব বলে) এরা 995 08 899)21 [954 44৯1০ 49129 
(এক জঘন্য) যুলুম ও (নির্জলা) মিথ্যা নিয়ে হাযির পর্ন রানের 


হয়েছে। 69) 9 LE 


৫. তারা বলে, এ (কোরআন) হচ্ছে সেকালের “(77750 CL 13 
উপকথা, যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং সকাল ক জি ০281 ০০৮ 219 রি 


সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয়। ০১০9850554০ 


৬. (হে নবী,) তুমি বলো, এ (কোরআন) তিনিই চিত 
নাধিল করেছেন যিনি আকাশসমূহ ও যমীনের সমুদয় ১1৫৯৪ CHIN 


রহস্য জানেন; অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল, 


৭. ওরা বলে, এ আবার কেমন (ধরনের) রসুল- যে Fd ALU AD cz 
(আমাদের মতো করেই) খাবার খায় এবং (আমাদের i টা Hs 
মতোই) হাটে বাজারে চলাফেরা করে; কেন তার 

কাছে কোনো ফেরেশতা নাযিল করা হলো না যে তার রিনা 
সাথে (আযাবের) সতর্ককারী হয়ে থাকতো, ছি তরি 55105 


৪৮ Ti PALANAN BAS ADAs 


৮. কিংবা (গায়ব থেকে) তার কাছে কোনো ধনভাভার এ? এ ৬21 2৫2০0158155 


এসে পড়লো না কেন, অথবা তার কাছে একটি 
বাগানই না হয় থাকতো, যা থেকে লে ধোবাৰ) 310; 18 || 0182.12 di 


ZADLAD Zor পা ৪৯০০ 5 


Eo 


5. (হে নবী,) চেয়ে দেখো, ওরা তোমার সম্পর্কে কি ABs ci ৮৯ পাা Az ADAL 
ধরনের কথা বানাচ্ছে, এরা (আসলেই) গোমরাহ হয়ে 1555 TY 01527548৫১8 


গেছে, তারা আর কখনো সঠিক পথ পাবে না। & টি রি এ ? 4 


১০. (হে নবী, তুমি বলো,) আল্লাহ তায়ালা এমন ৮৯ 

এক মহান সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাদের এর I DIG 92 ৩1০০ এস 
চাইতে উৎকৃষ্ট বাগানসমূহও দান করতে পারেন, 1৮. ৯ % টার নি 
যার দিম (অমিয়) বর্ণধারা বাহিত ₹ হবে; দি 


মুহ! 
পপ 8১ পাঠ পা ADU NM 


১১. এরা মূলত কেয়ামতের দিনকেই অস্বীকার 
করে; আর যারাই কেয়ামত অস্বীকার করে তাদের ০1925922119 19০০৯ 


জন্যে আমি (জাহান্নামের) জ্বলন্ত আগুন প্রস্তুত করে ভাস ELL রি 


রেখেছি। 
১২. তারা যখন দূর থেকে তাদের জোহান্নামীদের) 1711” 7 12815 
পারি জো ভারত ওটার তারা ৯ ভি 3, 28 zt 
শুনতে পাবে। 


১৩. অতপর হস্তপদ শৃংখলিত অবস্থায় যখন তাদের ₹* ২5৫9121৭127 17* 
জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে, Che BE OC GL AS 15 
পারা ১৮ ক্বাদ আফ্লাহা +৪১৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোরকান 


তখন সেখানে তারা শু যর) ধ্বংস ক্র ADS বি 
ত ত ধু (মৃত্যুর) কই ডাকতে 8158 01 1345 


১৪. (তখন তাদের বলা হবে,) আজ তোমরা ধ্বংস £NP2 EF 
হওয়াকে একবারই শুধু ডেকো না, বরং ডাকো 1335 055 1১০) গা 195১5 


বহুবার- (কোনো ডাকই আজ কাজে আসবে না)। 21১০2 
রি ) SIE Ds 


১৫. (হে নবী,) তুমি বলো, (জাহান্নামের) এ * ৫2 Ac SA 
(কঠোর আযাব) শ্রেয়- না সেই স্থায়ী জান্নাত, যার (তাক 


ওয়াদা মোত্তাকীদের (আগেই) দিয়ে রাখা হয়েছে; এ পক *প্ নিন রী, 
(জান্নাতই) হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও (চূড়ান্ত) 5 sy ০০ হি 
প্রত্যাবর্তনের স্থান! রঃ 


১৬. সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই ৮12,” টানতে A Ah Reba 
EEL 1৬ থাকবে, (তাও আবার) থাকবে & ০ ১০891509958 Le lexi el 
না বে; এ ত প্রতিশ্রুতি যথাযথ পালন তোমার ZADAD ZA Ws 

মালিকেরই দায়িত্ব । OY me 1929 SL) 


১৭. যেদিন তিনি এ (মোশরেক) ব্যক্তিদের এবং 52255 
তাদের ও তাদের (মাবুদদের)- যাদের এরা আল্লাহর 0195 or 09045109৯১8 929 
বদলে এবাদাত করতো, (সবাইকে) একত্রিত করবেন, ০2775 ০৯7৮ 202-4 4 

অতপর তিনি (সে মাবুদদের) জিজ্ঞেস করবেন, (52155 পি পি ১৮ ঞা 
তোমরাই কি আমার এ বান্দাদের গোমরাহ করেছো, FESS 

না তারা নিজেরাই (সত্য থেকে) বিচ্যুত হয়ে গেছে; 6 6 ৫0:৮1 195 ff রি 


১৮. ওরা বলবে (হে আল্লাহ), তুমি পবিত্র, তুমি * 17157 * ১৮1৯৮ ৮1% 

মহান, তোমার বদলে অন্যকে অভিভাবক গ্রহণ wl ৩ ০৫0 =~ 1516 

করা আমাদের জন্যে শোভনীয় ছিলো না, তুমি তো 

এদের এবং এদের পিতৃপুরুষদের (নানা) ভোগের ul GR ৩৮ 593 us ৫৯৮ 

সামগ্রী দিয়েছিলে, (এগুলো পেয়ে) ত তারা এমনকি ০ সা ক পনি নত 

(তোমার) স্মরণকেও ভুলে বসেছে এবং তারা একটি ০১891 19 (৪৯৮১৪০19৮৯০ 

ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে। প্র ১০1,৩৪৮ AD sx 
91992 4581589 


১৯. (আল্লাহ তায়ালা বলবেন, আজ) তোমরা যা ** বশ" 2 ৮:25 ০০০ ৮০৮ 
বলছো এ (মাবুদ)-রা তো তা মিথ্যা প্রতিপন্ন করলো, ১০198 L204 
অতএব (এখন আর) তোমরা (আমার আযাব) সরাতে ৯4 অভ AS LAIN AE 
পারবে না, না (তোমরা আজ) কারো সাহায্য পাবে। 5535145 ১9 0১০ 9৯৯৮০০০০০ 
তোমাদের মধ্যে কেউ যদি (আমার আনুগত্যের) পপ, পুরা BA LD ০9৯9০ A AD 
সীমালংঘন করে তাহলে তাকে আমি কঠোর আযাব ৪15৫ 09162299০৫5 by 
আস্বাদন করাবো। 


২০. (হে নবী,) তোমার আগে আমি আরো যতো ১) ৯1৮৯৭ 282 
রসূল পাঠিয়েছি, তারা (মানুষের মতোই) আহার 81০2১] ০5 158 Lf 
করতো, (মানুষদের মতোই) তারা হাটে বাজারে ২ পা ৯ ০ টিপা প্রু পা APIA A DU 
যেতো (আসল কথা হচ্ছে); মানুষদের মধ্য থেকে $ 05৯১ 7৮110912521 ৮৮) 
রসূল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজ ৫. ০248০ 7১০-- 

নের জন্যে পরীক্ষা (-র উপকরণ) বানিয়েছি; (এ ০ 312০1 
পরীক্ষায়) তোমরা কি ধের্য ধারণ করবে নাঃ তোমার এ - 

রব (কিন্তু) সবকিছুই পর্যবেক্ষণ করছেন। 1722 3) &) $3095 র 


পারা ১৮ ক্বাদ আফ্লাহা ৪১৪ www.alquranacademylondon.org 


/ 


চি] পোষণ করে না, তারা বলে, কতো ভালো হতো 
১০ যদি আমাদের কাছে (আল্লাহ তায়ালার) কোর ১18) yi LINE I 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোরকান 


২১. যারা আমার সাথে (তাদের) সাক্ষাতের আশা ঠা GFL ৩৪৯১৫ ০3911 0199 


ফেরেশতা নাযিল করা হতো, অথবা আমরা যদি 

আমাদের মালিককে দেখতে পেতাম! তারা নিজে (৪2৫ 4222” £891১৮22 

দের বড়ো (অহংকারী) মনে করলো এবং তারা 19 9:০১-৮৪০৯2 19৮০৮ of 
(আল্লাহর নাফরমানীতেও) মাত্রাতিরিক্ত সীমালংঘন 91 
করে ফেললো । ya 


২২. যেদিন (সত্যিই) তারা সে ফেরেশতাদের দেখবে, TER ০০৮০৯০ 
সেদিন (কিন্তু) অপরাধীদের জন্যে কোনো সুসংবাদ ay Ge (১৯৭ খু Hallo [oa 
থাকবে না, (বরং) তারা বলবে, (হে আল্লাহ, এদের ZADAD 2A পা টিটি বানি 
থেকে) আমরা (তোমার কাছে) আশ্রয় চাই- আশ্রয় 91)9৯-৮ 1১২ 9199 wry 


চাই । (কারণ ফেরেশতারা হবে আযাবের প্রতীক) । 


২৩. (এবার) আমি তাদের সে সব কর্মকান্ডের দিকে 217৮4 4/8 
মনোনিবেশ করবো, যা তারা (দুনিয়ায়) করে এসেছে, 445 Ye ৬৮5 199 যা Los 


আমি তাকে উড়ন্ত ধূলিকণার মতোই (নিষ্ফল) করে + AAT প = 
দেবো। Sh sg slo 


২৪. সেদিন জান্নাতের অধিবাসীদের বাসস্থান হবে ও BDL AAD 9৮ এ ০০1০ 
চি জা 297০ 5১৯? | 


ZA, এ শি পা ৮৯ প্র 


প্র &ি পাপা 


২৫. (সেদিনকে স্মরণ করো,) যেদিন আসমান ৭ টি 
এ ওল আন 25000 ESL 


ফেরেশতারা (যমীনে) নেমে আসবে । 9১53: Li 


২৬. সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র দয়াময় ৮৯০ ০7০7 
আল্লাহ তায়ালার জন্যে; যারা তাকে অস্বীকার করেছে 0149, 2৮১7 Gl 2০98 টি 
তাদের ওপর সেদিনটি হবে (বড়োই) কঠিন! 9০০০2 0১4৭1 ৫ 


২৭. সেদিন যালেম ব্যক্তি (ক্ষোভে দুঃখে) নিজের BA Diz Aen EOE 
হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়! আমি ০0987 নিতে ত 


৪58 (দ্বীনের) পথ অবলম্বন বির এন 


thd 


২৮. দুর্ভাগ্য আমার, আমি যদি অমুক লোকটিকে 94:20 0৫০৯ A ০ 


আমার বন্ধু না বানাতাম! 
২৯. আমার কাছে (দ্বীনের) উপদেশ আসার পর সে পল 2 5% দ7 "তে 
লোকটি আমাকে তা থেকে বিচ্যুত করে দিয়েছিলো; 594 31 ০58311৬559৪ 


আর শয়তান তো (সব সময়ই কে পথভ্রষ্ট ZA Dc ৮2০০1 ৮5 টির 
রি নি ১9০ ০৮০১০ chsh ৬9 


৩০. রসূল বলবে, হে আমার রব, অবশ্যই আমার ব্িিলারলাগযারা্ান 1% 
জাতি কোরআনকে (একটি) পরিত্যাজ্য (বিষয়) মনে ০52 ul 5১১8 Js ytd, 


109৬5 01081 6১196 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা %৪১৫ www.alquranacademylondon.org 


২৬. 


৬খ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোরক 
৩১. (হে নবী,) এভাবেই আমি (প্রত্যেক যুগের) - এ প্র ০০ ৬ 
অপরাধীদের প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি; ৬219১ (69211015515 


অবশ্য) তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্যে A 
EE RE | Ee fe Oe 


৩২. যারা (কোরআন) অস্বীকার করে তারা বলে, 47 1% 
(এ) পুরো কোরআনটা তার ওপর একবারে নাধিল 4 এ Jy yy 198 তে 2011 Js 


করা হলো না কেন? (আসলে কোরআন তো) + 511 ৮৮৯১-০০-০1 ৩০৭ 

এভাবেই (নাযিল হয়েছে), যাতে করে এ (ওহী) * 1১৫ i ibis oly 

দ্বারা আমি তোমার অন্তর মযবুত করে দিতে পারি, ee পা is 0 

(আর এ কারণেই) আমি একে থেমে থেমে নাযিল ভিউ 1% ০০৮০৩ 
রছি। 


৩৩. ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় 711,211. ৬17 S17 ANT 
নিয়েই আসুক না কেন, আমি (সাথে সাথেই) তোমার (৮2 ৩০৯ 81 022 44975 35 
কাছে (এর একটা) যথার্থ (সমাধান) এনে হাযির META A 
করি এবং (তার) একটা সুন্দর ব্যাখ্যাও (তোমাকে Oy ৬19 
বলে দেই), 


৩৪. এরা হচ্ছে সেসব লোক যাদের (কেয়ামতের -5-- নম 
দিন) মুখের ওপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো ০৮৯১৬৩১০০.ঠা 


করা হবে, ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট, আর বং 1৫65 ৪৫ 2 
ওরা নিজেরাও হবে অতিশয় পথত্রষ্ট। $ 45505900256 এএগ | 


৩৫. অবশ্যই আমি মুসাকে (তাওরাত) কিতাব দান 1৫7 + LAs SALI AI" 
করেছি এবং তীর ভাই হারূনকে আমি তীর সাথে তার 41449 ০] or টা 9809 


সাহায্যকারী বানিয়েছি, 61759 0572 


৩৬. আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়েই ।*০ছ5-* :দ্‌ == 
(আমার হেদায়াত নিয়ে) এমন এক জাতির কাছে [2 wad [sl ৫1155810488 
যাও, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে; 2 1 
অতপর (আমাকে অস্বীকার করায়) আমি তাদের ৩1৯১০৪১১৭০৪ Gals 
সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি; 


৩৭. (একইভাবে) যখন নূহের সম্প্রদায়ও আমার * ৮7১4৩ এ ডিক 
রসূলদের মিথ্যা সাব্যস্ত করলো, তখন আমি তাদের ৮850০5015৩০ চে 
সবাইকে (মহাপ্লাবনে) ডুবিয়ে দিয়েছি এবং আমি ডি * 212০ ৮০ 
ওদেরকে (পরবর্তী) মানুষদের জন্যে শিক্ষণীয় বিষয় 09১০9 alte) 
জি ভি নিসিি নি 21062 seth U 


আদ, এড ই 99559 ehhh) 


অন্তৰ্বতীর্কালীন আরো বহু সম্প্রদায়কেও, lye এ) ns 


৩৯. (তাদের) প্রত্যেকের কাছেই আমি (আগের 


ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের) নিদর্শনসমূহ উপস্থাপন 
করেছি, (সতর্কবাণী না শোনার কারণে) আমি 
সবাইকে নির্মূল করে দিয়েছি। 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা * ৪১৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সুরা আল ফোরকান 


৪০. এরা তো সে জনপদ দিয়ে প্রতিনিয়ত আসা 5 ক ৪ 
যাওয়া করে, যার ওপর আযাবের বৃষ্টি বর্ষণ করা Sl BN ১৫? 


হয়েছিলো; ওরা কি এসব দেখছিলো না? (আসল কথা RAE: REDRESS Ra Ga ৫ 
হচ্ছে.) এরা (পুনরায়) জীবিত হওয়ার কোনো আশাই 02 12655 199৫5 শর্গা,৪9]| 262 
পোষণ করে না। গিনি যে 


9199209৯৯15) 


৪১. (হে নবী,) এরা যখন তোমাকে দেখে তখন 


তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্ররূপেই গণ্য করে *19১% ১1 16968 ul 9 113 
ZA ob তা পাপা A ১) কারি 
SY 5 wf am HE del 


(এবং বলে); এই কি সে লোক, যাকে আল্লাহ তায়ালা 
রসূল করে পাঠিয়েছেন! 


৪২. এ ব্যক্তি তো আমাদের দেবতাদের (এবাদাত) * {417441 1417.477" 
থেকে আমাদেরকে সম্পূর্ণ বিচ্যুতই করে দিতো যদি ০1 Y 7 Lad Le 5 of 
আমরা তাদের ওপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম; LAA তি Aoz chs জারি 
(হ্যা,) তারা যখন আযাবকে (স্বচক্ষে) দেখতে পাবে ০৯৯ 05 ১৭৮9৮ ৮৪৮1০ ১০ 


শা 2৯ পাপা 


মাৰে জপ গানকে জিমান ও ৬65 ৬2০/881 02% 


৪৩. (হে নবী,) তুমি কি সে ব্যক্তিকে দেখোনি যে তার 2,861, :2 2. জি GAE 
কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে; তুমি **" চি 4৪11 ৫০ ৬০০৪০ 
কি তার (মতো ব্যক্তির) অভিভাবক হতে পারো? ঢু ০5 hl টি 


88. (হে নবী,) তুমি কি সত্যিই মনে করো, তাদের "17+2৮*€ ৮৮221 
অধিকাংশ লোক (তোমার কথা) শুনে কিংবা (এর 91 ৩৯০০৭ 


মর্ম) বুঝে; (আসলে) ওরা হচ্ছে পশুর মতো, বরং * 
(কোনো কোনো ক্ষেত্রে) তারা (তার চাইতেও) বেশী +** ৮৪৫ [3 yt ০ ut 055 


7? 


পথভ্রষ্ট । 6 fo 92 


Az We ES AONE 


8৫. (হে নবী,) তুমি কি তোমার মালিকের (কুদরতের) "4: 
দিকে তাকিয়ে দেখো না? কি ভাবে তিনি ছায়াকে 5195 dt ১০০৫৩০০৫15০ 


বিস্তার করেছেন, তিনি ইচ্ছা করলে তাকে (একই ৮2৮৩ ও ০৫৪০ নি 
বার করেছে তিনি ইচ্ছা করলে তকে (এই I ৮০৯০০ ss 
সূর্যকে তার ওপর একটি স্থায়ী নির্ঘন্ট বানিয়ে বিন 
রেখেছি, 


৪৬. অতপর আমি ধীরে ধীরে তাকে আমার দিকে ৪1৮17 ০127৫ ৪৪ 


শা টিপা 


৪৭. (তিনিই আল্লাহ তায়ালা) যিনি তোমাদের জন্যে (50 দ্ব 27777 
রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনকে জেগে TENE 


ওঠার সময় করে বানিয়ে দিয়েছেন। TST 


৪৮. (তিনিই আল্লাহ তায়ালা) যিনি তীর (বৃষ্টিরপী) * -4- +০ পা 
রহমতের সুসংবাদবাহী বায়ু প্রেরণ ১৬৪ ০৪০৪ ০2058553103 52159 
ea থেকে (তার মাধ্যমে) বিশুদ্ধ পানি বর্ষণ 6 7b a sa ce CSS 


৪৯. তিনি যেন তা দিয়ে মৃত ভুখন্ডে জীবনের সঞ্চার (০522 ADT 222861550 ডি 
করতে পারেন এবং দিযে আমি আমার সৃষ্টি করা 4৫১9 ge =~ 


সংখ্য জীবজন্তু ও র পিপাসা নিবারণ করাতে ৮৮৫ 2৮০ 
পারি 08 9122০091050 CE 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাখীনা +৪১৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫০. আমি বার বার এ (ঘটনা)-টি তাদের মাঝে 
সংঘটিত করি, যাতে করে তারা (এ বিষয়টি থেকে) 
শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই 
আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু স্বীকারই করলো 
না। 


0৮১ ADA 9150 তা Acs 


সর পে 23১০ 0H 


bY tt চা 


৫১. আমি চাইলে প্রতিটি জনপদে এক একজন 
সতর্ককারী (নবী) পাঠাতাম, 


5) ৮ LB LA WD nN, AA Es Ass 


Olds 2 SSE 02০] Us 915 


৫২. অতএব, তুমি কাফেরদের পেছনে পড়ো না, 
তুমি (বরং) এ (কোরআন) দিয়ে তাদের সাথে বড়ো 
ধরনের জেহাদ করো। 


982৮5১১55০8 ৪5 


৫৩. তিনি আল্লাহ তায়ালা- যিনি (একই জায়গায়) 
দুটো সাগর এক সাথে প্রবাহিত করে রেখেছেন, 
একটি হচ্ছে মিষ্ট ও সুপেয়, আরেকটি লোনা ও 
ক্ষারবিশিষ্ট, উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা 
বানিয়ে রেখেছেন, এটি একটি অনতিক্রম্য ব্যবধান । 


হি 


81557 


ক ৯০০ ৯5, DB Az 


610" 05 7 


৫৪. তিনিই সেই মহান সত্তা, যিনি মানুষকে (এক 
বিন্দু) পানি থেকে পয়দা করেছেন, অতপর তিনি তাকে 
(রক্ত সম্পর্ক দ্বারা) পরিবার (বন্ধন) ও (বৈবাহিক 
বন্ধন দ্বারা) শ্বশুরালয়ে পরিণত করেছেন; তোমার রব 
প্রভূত ক্ষমতাবান, 


Ss গী। 0 GE Gl 


থে কেপ 


15199 5) UE yee 9 oS 


৫৫. তারা আল্লাহর বদলে এমন সবকিছুর এবাদাত 
করে যা- না তাদের কোনো উপকার করতে পারে, না 
তাদের কোনো ক্ষতি করতে পারে; (আসলে) কাফের 
ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় (বিদ্রোহীদেরই 
বেশী) সাহায্যকারী (হয়)। 


42৮25 ২54185১৮০95: 


Fd we Ed ADB 


lye 500 EI OES Ay 


৫৬. (হে নবী,) আমি তো তোমাকে কেবল (জান্নাতের) 
ংবাদদাতা ও (জাহান্নামের) সতর্ককারীরূপেই 
পাঠিয়েছি। 


পাট 1 টিপা টিপ পাপা 


Sis AY LCS 


A 
টি 


৫৭. তুমি (এদের) বলো, আমি তো তোমাদের কাছ 
থেকে এ জন্যে কোনো পারিশ্রমিক চাই না, (হা, আমি 
চাই) প্রতিটি ব্যক্তিই যেন তার রব পর্যন্ত পৌছার 
(সঠিক) রাস্তা অবলম্বন করে। 


512 


৫৮. (হে নবী,) তুমি সেই চিরঞ্জীব সত্তার ওপর 
নির্ভর করো, যার মৃত্যু নেই এবং তুমি তার সপ্রশংস 
পবিত্রতা ও মহিমা ঘোষণা করো; তার বান্দাদের ? 
গুনাহখাতা সম্পর্কে তার অবগত হওয়াই যথেষ্ট, 


এ পারা PAS 


৩5-2৮-৩১০০ 


tr 


র Bs 8১05 e503 49585.৮১০ 


৫৯. তিনিই (আল্লাহ তায়ালা), যিনি আকাশমন্ডলী, 
পৃথিবী ও ওদের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি 
করেছেন, অতপর তিনি (তার) আরশে সমাসীন হন, 
(তিনি) অতি দয়াবান, তার (মর্যাদা) সম্পর্কে সে 
লোককে তুমি জিজ্ঞেস করো যে (এ সম্পর্কে) অবগত 
আছে। 


2 ~ eed 


512050হিভিটা। 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা +৪১৮ www.alquranacademylondon.org 


53> ৮ 185114 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৫ সূরা আল ফোরকান 


৬০. যখন ওদের বলা হয়, তোমরা দয়াময় আল্লাহ ABDIDA BLE AA 
তায়ালার প্রতি সাজদাবনত হও, তখন তারা বলে, PE ক 94st Us BH) 
দয়াময় (আল্লাহ তায়ালা আবার) কে? যাকেই তুমি ।4*{ Ned 

সাজদা করতে বলবে তাকেই কি আমরা সাজদা 12১" পা 
করবো? (বস্তুত তোমার এ আহ্বান) তাদের বিদ্বেষকে 6; OE 
বরং আরো বাড়িয়ে দিয়েছে। oh ls 


৬১. কতো মহান সেই সত্তা, যিনি আসমানে অসংখ্য ।₹৯-০- > 
গজ বানিয়েছেন, এরই মাঝে তিনি (আবার) পয়দা (5254 ০01৫০ GOSS 
ভি ০৪ 91515255059 


তা প্ক্ভু দের 


৬২. তিনি রাত ও দিনকে (পরস্পরের) অনুগামী £71. ৮175 
করেছেন, (এসব আয়োজন তাদের জন্যে) যারা এসব HL IU Gad 055 ৩1953 


কিছু থেকে শিক্ষা গ্রহণ করা কিংবা (সে জন্যে ৮*22 417৮ "7717 
আল্লাহর) কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় । ৬ bs sh st 02 uf 231 ue 


৬৩. দয়াময় আল্লাহ তায়ালার বান্দা তো হচ্ছে তারা, FARA LL 

যারা যমীনে নেহায়াত বিন্মৃভাবে চলাফেরা করে এবং ul AES oad yeas ১759 
যখন জাহেল ব্যক্তিরা (খারাপভাবে) তাদের সম্বোধন aie gc og aA 
করে, তখন তারা (বলে, তোমাদের ওপর) শাস্তি 95126 0281 bl ঠ 5৫% 
(বর্ষিত হোক)। 


৬৪. যারা তাদের মালিকের উদ্দেশে সাজদাবনত ৮৯, 
হয়ে ও দন্ডায়মান থেকে (তাদের) রাতগুলো কাটিয়ে 1০-৯০-৮535] Us ০৯০2 


দেয়। 


৬৫. যারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের কাছ Ec টি ABAD ৮৮ 
থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নাও, অবশ্যই ০1৩০ Sxl SESS Bs 


81858888888 উ 0520৫56218০ 


৬৬. আশ্রয় ও থাকার জন্যে তা (আসলেই) একটি 2.22 
নিকৃষ্ট জায়গা! i ! 91082518422 28 


৬৭. তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না, * 44,02 AA 427072 
(আবার কোনো প্রকার) কার্পণ্যও তারা করে না; বরং ২০9 195১০ 9৯115 I 58০19 


তাদের ব্যয় (সব সময় এ দুয়ের) মধ্যবর্তী (একটি দত ৩1৮৮ ৭০০৫ 
ভারসাম্যমূলক) অবস্থায় প্রতিষ্ঠিত থাকে । ots এ, ৩5৫9 19১84 


৬৮. যারা আল্লাহ তায়ালার সাথে অন্য কোনো " 
মাবুদকে ডাকে না, যথার্থ কারণ ব্যতিরেকে যাকে রি 


21051150622555554519 


হত্যা করা আল্লাহ তায়ালা হারাম করেছেন তাকে থে 
তারা হত্যা করে না, যারা ব্যভিচার করে না, (তারাই 31119 চে ০০৪] 05859 


মূলত আল্লাহর নেক বান্দা, অপরদিকে) যে ব্যক্তি 5 3 ec Nl b 
এসব (অপরাধ) করবে সে (তার গুনাহের) শাস্তি ১৩২৯ ৮9 9১ চি 1 
ভোগ করবে, 


ACAD Acs পা ALAS Tr 


৬৯. কেয়ামতের দিন তার জন্যে এ শাস্তি আরো ++? ৭-০ ০8,24৮ ০ 24 এত 
বাড়িয়ে দেয়া হবে, সেখানে সে অপমানিত হয়ে 01৯35271159 2১120121-22 


345 1০1৮9 A 


039০ 45 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা $৪১০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭০. কিন্তু যারা (এসব কিছু থেকে) তাওবা করেছে, 
(আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং নেক আমল 
করেছে, আল্লাহ তায়ালা এমন সব লোকদের 
গুনাহসমূহকে তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন; 
আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু । 


২৬ সূরা আশ শোয়ার 


পা প্রপা্া পট পাতা 


(1০১০০ deh ol ert 
1 IW ob 2 


Wop তা ৮০০ 
= পপ রা 


ZA 0 8১০০ Db তা 


৪0০৯৯)1) 9১ 401 949 


Ed 


৭১. যে ব্যক্তি তাওবা করে এবং নেক আমল করে, 
সে আল্লাহ তায়ালার কাছেই তাওবা করে যেমন 
তাওবা করা উচিত ৷ 


৮০০9৩ গা পা, Acs 


০১552 50 Je 4559 ০15 ৬9 
SLE af dt 


৭২. (দয়াময় আল্লাহ তায়ালার নেক বান্দা তারাও-) 
যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, (ঘটনাচক্রে) যদি কোনো 
অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত 
ভদ্রতার সাথে (সেখান থেকে) সরে পড়ে । 


12১:1319559911 09382389119 
S05 jb 


৭৩. (এরা হচ্ছে এমন লোক,) তাদের কাছে যখন 
তাদের মালিকের কোনো আয়াত পড়ে (কিছু) স্মরণ 
করানো হয়, তখন তারা তার ওপর অন্ধ ও বধির হয়ে 
(দাড়িয়ে) থাকে না। 


A ws 11 ৮০৬১ LLAMA, লে 
3) 203943 Bh 8০19 
শা পা রা রা টি রর Ed 

Azz AB OLAS 


SEL 5 oe ble 53d 


৭8. (নেক বান্দা তারাও) যারা বলে, হে আমাদের 
রব, তুমি আমাদের (স্বামী) স্ত্রী ও সন্তান সন্ততিদের 
থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান 
করো, (উপরস্তু) তুমি আমাদের মোত্তাকীদের ইমাম 
বানিয়ে দাও । 


A LAs পাছে LALNEL LA BS 
wed ba) ৩91988 58519 


পাটি ৯ DT ০০৯ পপ ০০ 


সপ শা ৫১০০-০৩ তা SAS 
41৯19 ৯০ ই ০5859 ০1901 


৭৫. এরাই হচ্ছে সেসব লোক, কঠোর ধৈর্যের বিনিময় 
স্বরূপ সেদিন যাদের (সুরম্য) বালাখানা দেয়া হবে, 
(ফেরেশতাদের পক্ষ থেকে) তাদের অভিবাদন ও 
সালামসহ অভ্যর্থনা জানানো হবে, 


৭৬. সেখানে তারা চিরকাল থাকবে; কতো উৎকৃষ্ট 
সে জায়গা আশ্রয় নেয়ার জন্যে, (কতো সুন্দর সে 
জায়গা) থাকার জন্যে! 


৭৭. (হে নবী,) তুমি বলো, তোমরা যদি (তীকে) না 
ডাকো তাতে আমার রব তোমাদের মোটেই পরোয়া 
করবেন না, তোমরা (যে তাকে) অস্বীকার করো, 
(তাই) অচিরেই তোমাদের জন্যে কাল হয়ে দেখা 


১১ 91059)451871595 


পাও LABS পা টিপা ৯০০৯ সু তা তত 


9] ০9৭ ০১৯৪-৮০০০ ০% 


২. এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের (কতিপয়) আয়াত। 


A pA 1A DEL ak 
Ouest pl cal Bs 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা %৪২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


৩. (হে নবী,) তারা যে ঈমান আনছে না (সে _ ৮৯, 2 282-5 21-4 
দুঃখে) মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে ৩৬:১০ 1505051256৫ 
দেবে। 


৪. আমি চাইলে এদের ওপর আসমান থেকে (এমন) £- us TS TESS 
নিদর্শন নাযিল করতে পারি, (ফলে) তাদের গদ 445 af 02442154338) 


তার সামনে যাবে পাপ ALD Az AB 
জি র ০০০৮৪০৫০৪৮০ গা 


৫. এমন হয়নি যে, দয়াময় আল্লাহ তায়ালার কাছ ,. 1 যা 
থেকে এদের কাছে কোনো (নতুন) উপদেশ এসেছে; টি ৩০০৪, LS 


কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি । কীর্তি ০ NBL 


৬. এরা যেহেতু (আল্লাহর আযাবকে) অস্বীকার 
করেছে, (তাই) অচিরেই তাদের কাছে সে খবর এসে 
হাযির হবে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রপ করতো! 


৭. এরা কি যমীনের দিকে নযর করে দেখে না! (55৫১: তি পাচ 
আমি কতো কতো ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে ৫ ৮ 3৬ 


পা 


৮. নিশ্চয়ই এর মাঝে (ছড়িয়ে) আছে আমার সৃষ্টি * 522 29, যে 
কৌশলের নানা) নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশ “2৩ 5.455 LG 


মানুষই বিশ্বাসী নয় । 


A AS 


BLA AN cL পারি আ 


৯. অবশ্যই তোমার রব পরাক্রমশালী, পরম দয়ালু । ০2915015৭১৩? 


১০. (হে নবী, তুমি তাদের সে কাহিনী শোনাও,) ₹*৫? 
যখন তোমার রব মুসাকে ডাকলেন, সে যেন দ্বীনের [911 ৬ uf (০৪ 2 এ) ভি 32 
দাওয়াত নিয়ে) যালেম জাতির কাছে যায়- রর রী 


১১. ফেরাউনের জাতির কাছে; তারা কি (আমার টে নিব 
ক্রোধকে) ভয় করবে না? ৪ ০9 ০2 9° 


১২. সে বললো, হে আমার রব, আমি আশংকা * ধুর *+ 
করছি- তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে; গু 3৪০87 uf otf চো টি JG 


১৩. (এ সাম হা 2 A AS DA 
আসছে, আমার জিহ্বাও তো (ভালো করে) কথা ০5 (০2172 5 ৮১০০ G৯১ 


বলতে পারে না, (আমার সাহায্যের জন্যে) তুমি x21 
হারনের কাছেও নবুওত পাঠাও । ও 9১৯ dt ০০0 


১৪. (তা ছাড়া) আমার ওপর তাদের (আগে c /১-০০ As ততে জনিত অর্ণ A ০4" 
একটা) অপরাধ (-জনিত অভিযোগ) আছে, তাই © 29০ ০1০00 35 পে পি 
আমি ভয় করছি, তারা আমাকে মেরে ফেলবে, 


১৫. আল্লাহ তায়ালা বললেন, না, (তা) কখনো হবে * 2 -- 
না, আমার আয়াত নিয়ে তোমরা উভয়েই (হন ৮5201058855) Ju 


কাছে) যাও, আমি তো তোমাদের সাথেই আছি, আমি র্‌ টু 2৪ 
সবকিছুই শুনতে পাই। © ০৯০০ 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা %৪২১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 


১৬. তোমরা দু'জন ফেরাউনের কাছে যাও, তোমরা ॥ -॥ 4 2৯০০ TB পিন ০ 

তাকে বলো, আমরা সৃষ্টিকুলের রব (আল্লাহ তায়ালার) © 6 nse 3 ১4) 01১19 ৩০১0 ust 
প্রেরিত রসূল, 

১৭. (তাকে আরো বলো) তুমি বনী ইসরাঈলদের 4 ইল সি তাপ ৭ ৯৭ 
আমাদের সাথে যেতে দাও! ৪ 3491১41 ৮০০ Jl of 
১৮. (ফেরাউন এসব শুনে) বললো, (হে মুসা,) আমরা LAL নে লেন 
কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন Ee ১-০২59 1০191 এ Jb 
করিনি? তুমি তো তোমার জীবনের বেশ কয়েকটি 8৮ BER 
বছরই আমাদের মধ্যে অতিবাহিত করেছো। ১৮ ১০৯ ৩ 


১৯. (তখন) তোমার যা কিছু করার ছিলো তা তুমি ”,785.212 Sz 
করেছো, তুমি তো (দেখছি ভারী) অকৃতজ্ঞ মানুষ! ৮ lj wl cl ০০৯১ ০59 


২০. সে বললো হ্যা), আমি তখন সে কাজটি একান্ত 
না জানা অবস্থায় করে 


২১. অতপর আমি যখন তোমাদের কাছ থেকে 

(প্রতিশোধের ব্যাপারে) ভয় পেয়ে গেলাম তখন - 

আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম, তারপর “A A ETN se Aue 
আমার রব আমাকে (বিশেষ) জ্ঞান দান করলেন এবং © ০৮ yh or irs 5 he 3) 
আমাকে তিনি রসূলদের দলে শামিল করলেন । 


২২. আর তোমার (রাজপরিবারের) সে অনুগ্রহ, যে KA DB ADL AB FEE 2৮৯০ oN 
কথা বলে তুমি আমাকে খোটা দিলে (তার মূল (৪০৮ ০০ ০1 10০ ১2৮৯১ 5459 


কারণ ছিলো), তুমি বনী ইসরাঈলদের নিজের গোলাম 
বানিয়ে রেখেছিলে; 


২৩. ফেরাউন বললো, সৃষ্টিকুলের রব (আবার) কে? CEH] ও 129 ০১১) JG 


২৪. সে বললো, তিনি হচ্ছেন আসমানসমূহ ও 4:41" 
যমীনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু 


আছে তার সব কিছুর রব; যদি তোমরা (এ কথাটা) 

বিশ্বাস করতে! 

২৫. ফেরাউন তার আশেপাশে যারা (বসা) ছিলো 

তাদের বললো, তোমরা কি শুনছো- (মূসা কি বলছে)? 

২৬. সে বললো, তিনি তোমাদের রব এবং রব ৮৯15) ০557 ও পপ ৯ ৮ at 
তোমাদের পূর্বপুরুষদেরও। SN AC 19 AD UL 
২৭. ফেরাউন (তার দলবলকে) বললো, তোমাদের কাছে ELAN NA HS ET LEAN 
পাঠানো তোমাদের এ রসূল হচ্ছে (আসলেই) এক বদ্ধ পাগল । 9৬৯ fed dy ০1০৪ 
২৮. সে বললো, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের রব, নল 1 
আরো (রব) এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে ০১ 2 Sd 
সেসব কিছুরও; যদি তোমরা অনুধাবন করতে! 2 as uf 


২৯. সে বললো (হে মূসা), যদি তুমি আমাকে বাদ (৮১: | 778 
দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাহলে (১৯৪ 135) 4৪1 


LA ADA পা Fe 


আমি অবশ্যই তোমাকে জেলে ভরবো। 9৮35৯০1 oe এএ 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা ৪২২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


৩০. সে বললো, আমি যদি তোমার সামনে 
(নবুওতের) সুস্পষ্ট কোনো দলীল প্রমাণ হাযির করি 
তবুও কি (তুমি এমনটি করবে)? 


৩১. সে বললো, (যাও) নিয়ে এসো সে দলীল প্রমাণ, 
যদি তুমি সত্যবাদী হও! 


৩২. অতপর সে তার লাঠি (যমীনে) নিক্ষেপ করলো, ৬৫ ৪ ও 5 ০/৪ নি 
তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেলো। উ ৬০৭ ০০৬ ৫150 stas AT 


৩৩. (দ্বিতীয় নিদর্শন হিসেবে) সে (বগল থেকে) rh টা 
তার হাত বের করলো, (সাথে সাথেই) তা দর্শকদের 908)550 2050219056 £%9 
সামনে চমকাতে লাগলো। 


৩৪. (ফেরাউন) তার আশেপাশে উপবিষ্ট দরবারের ৪০*2 "117 ০ 2*-২11175 
বড়ো আমলাদের বললো, এ তো (দেখছি) আসলেই €-৮০ ১৯41০ ০1419৯35 Jb 
একজন সুদক্ষ যাদুকর! 


৩৫. সে তার যাদু (-র শক্তি) দিয়ে তোমাদের দেশ * আর NON Bo 7৮ -০/9 
থেকে তোমাদেরই বের করে দিতে চায়, বলো, এখন ডিন রি 


তোমরা আমাকে (এ ব্যাপারে) কি পরামর্শ দেবে? ৪055: UG তু 


৩৬. তারা বললো, তুমি তাকে ও তার ভাইকে 8 

(কিছু) অবকাশ দাও এবং (এ সুযোগে) তুমি শহরে ৮৪৩০ dell রী 10 
বন্দরে যোদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে) 

সংগ্াহকদের পাঠিয়ে দাও। 


৩৭. তারা যেন প্রতিটি সুদক্ষ যাদুকরকে তোমার 2 ৮5 
সামনে এলে হাযির করে| i © ০৮০৯৮ 9958 9 


Ed শিপু 


৩৮. অতপর এক নির্দিষ্ট দিনে এক নির্দিষ্ট সময়ে (সত্যি ৭7 
সত্যিই দেশের) সব যাদুকরদের একত্রিত করা হলো, গু শু) [91 [% wld চল 


৩৯. সাধারণ মানুষদের বলা হলো, তোমরাও কি ৮৯০০ AB ADAz hr 


৪০. আমাদের আশা, যদি যাদুকররা (আজ) বিজয়ী ০০৪৪ ৪) GEA, BU oA 
হয় তাহলে আমরা (মুসাকে বাদ দিয়ে) তাদের SEAT 


অনুসরণ করতে পারবো । 


৪১. অতপর যাদুকররা এসে যখন ফেরাউনকে এ A 22৩ ৩ জত অ 
বললো, আমরা যদি (আজ) জয় লাভ করি তাহলে এ OE i= sls tl 
আমাদের জন্যে (পর্যাপ্ত) পুরস্কার থাকবে তো? © Ll = CS uf YU 


৪২. সে বললো, হা (তা তো অবশ্যই), তেমন টা 
অবস্থায় তোমরাই তো (হবে) আমার ঘনিষ্ঠ জন! uy রা HEE ০0 


৪৩. (মোকাবেলা শুরু হয়ে গেলে) মুসা তাদের ৮৯১৪ ৮০১৭ > TAB ADs cz 
বললো (হা), তোমরাই (আগে) নিক্ষেপ করো যা SU Hl AMC IH Cm Jl Jb 
কিছু তোমাদের নিক্ষেপ করার আছে! 


১ পে টিপা 


88. অতপর তারা তাদের রশি ও লাঠি (মাটিতে) £5৯১ 1১112 "2৭ 7120 
ফেললো এবং তারা বললো, ফেরাউনের ইযযতের bs 19 Irs 9৮৮ রি 


কসম, অবশ্যই আমরা বিজয়ী হবো । 52581 ০1285 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা ৪২৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


৪৫. তারপর মুসা তার লাঠি (যমীনে) নিক্ষেপ 172 
করলো, সহসা তা (অজগর হয়ে) তাদের (যাদুর) GEL 159 5725 (5৮5265810 


অলীক সৃষ্টিগুলো গ্রাস করতে লাগলো, 


৪৬. অতপর (ঘটনার আকম্মিকতা) যাদুকরদের & i 
সাজদাবনত করে দিলো, EA 
৪৭. তারা বললো, আমরা সৃষ্টিকুলের মালিকের ওপর “AT 
ঈমান আনলাম, dom ৩, 


৪৮. (ঈমান আনলাম) ও হারূনের মালিকের 
ওপর। রি ০০১১৯ To 


৪৯. (ক্রোধান্বিত হয়ে) সে (ফেরাউন) বললো, ABs! Az cSAzcaiA DAS! 

(একি!) আমি তোমাদের (কোনো রকম) অনুমতি 215৫1909101 ST Af I 

দেয়ার আগেই তোমরা তার (মালিকের) ওপর ঈমান ৮,*প্া:৮7 41225 ন।2" তা 

এনে ফেললে! (বুঝতে পারছি, আসলে) এই হচ্ছে ০94৩5 NLL CSN এস 

তোমাদের বড়ো (গুরু), এই তোমাদের সবাইকে +* "৫:12+2251 MOEN EE 

যাদু শিক্ষা দিয়েছে, অতিসত্র তোমরা (এর পরিণাম) > 09৯১1০৪৯২৭৩ 

জানতে পারবে; আমি তোমাদের হাত ও পা-বিপরীত সোপ AS 

দিক থেকে কেটে দেবো, অতপর আমি তোমাদের © ০০৯] 55535 

সবাইকেই শূলে চড়াবো, 

৫০. তারা বললো, (এতে) আমাদের কোনোই ক্ষতি নেই, 

অবশ্যই আমরা আমাদের মালিকের কাছে ফিরে যাবো, 

৫১. আমরা আশা করবো আমাদের রব আমাদের *7151 1 ₹ | (তর ১2৩৯ ০৫) 

(যাদু সংক্রান্ত) সব গুনাহ খাতা মাফ করে দেবেন, 00৮12) (১১৯০৮, Gt 

কেননা আমরা সবার আগে ঈমান এনেছি। LA ASN LDL Bo 
© © us ০910 

৫২. অতপর আমি মুসার কাছে ওহী পাঠিয়ে বললাম, * Ric RE Kos 

রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে (১০৯১১১01৮৮১ JUN 

(এ জনপদ থেকে) বেরিয়ে যাও, (সাবধান থেকে, + ৯ ৭25 

ফেরাউনের পক্ষ থেকে কিন্তু) তোমাদের অবশ্যই Su gr St 

অনুসরণ করা হবে। 

৫৩. ইতিমধ্যে ফেরাউন জড়ো করার জন্যে 4৮ 

শহরে বন্দরে সংগাহক তিন ! ৪০১৫৯ lL Eb 

৫৪. (সে বললো,) এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল 

মাত্র, 

৫৫. এরা আমাদের (অনেক) ক্রোধের উদ্রেক 

৫৬. (এদের মোকাবেলায়) আমরা হচ্ছি একটি 

সম্মিলিত সেনাবাহিনী; 

৫৭. আমি (ধীরে ধীরে) তাদেরকে উদ্যানমালা ও 

ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম, 

৫৮. (বের করে আনলাম) তাদের (সঞ্চিত) 

ধনভান্ডারসমূহ ও সুরম্য প্রাসাদ থেকে- 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা + ৪২৪ www.alquranacademylondon.org 


1২115 ৫২০৭৯11৬৪৮৭ ০] ০০ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৫৯. (ঘটনাটি) এভাবেই (ঘটেছে), আমি বনী 
ইসরাঈলদের (ফেরাউন ও তাদের) লোকজনদের 
(ফেলে আসা) সবকিছুর মালিক বানিয়ে দিলাম; 


২৬ সূরা আশ শোয়ারা 


পা AlAs 


$02515-1 05202:8059.14৫ 


৬০. তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাদ্ধাবন 
করলো । 


পিক AS সহ? 


৬১. (এক পর্যায়ে) যখন একদল আরেক দলকে দেখে 
ফেললো, তখন মুসার সাথীরা বললো, আমরা (বুঝি 
এখনি) ধরা পড়ে যাবো, 


© si yi 2 5b 
at Sm 


পা ABD MDs Gt 


Sud UH 


৬২. সে বললো, না কিছুতেই নয়, আমার সাথে 
অবশ্যই আমার রব রয়েছেন, তিনি অবশ্যই আমাকে (এ 
মহাবিপদ থেকে উদ্ধারের একটা) পথ বাতলে দেবেন। 


A Azz AW পা পাছে 


© AIR (25 Gx SIE IE 


৬৩. অতপর আমি মূসার কাছে ওহী পাঠালাম, তুমি 
তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো, (আঘাতের 
পর) তা ফেটে (দু'ভাগ হয়ে) গেলো এবং এর 
প্রতিটি ভাগ ছিলো, উঁচু উঁচু (একটা) পাহাড়ের ” 
মতো, 


122 ১১ 4০524105295 
১8165302043 957,741 ্ | 


6 Al 


৬৪. (এবার) আমি অপর দলটিকে (এ জায়গার) 
কাছে নিয়ে এলাম, 


LA পাটি Ga পাপ পা 


© ০২১০১৮05459 


৬৫. আমি মুসা ও তার সকল সাথীকে (ফেরাউন 
থেকে) উদ্ধার করলাম, 


শর A LAL TD Acar IAD Achar 
+ 


© ৩৯০৯] 4২০ 59 0৮9০ 0 


৬৬. অতপর আমি অপর দলটিকে (সাগরে) ডুবিয়ে 
দিলাম; 


পাঠ পা ডি 5 2 


EVO 


৬৭. অবশ্যই এ ঘটনার মাঝে (শিক্ষার) নিদর্শন * 
আছে; কিন্তু তাদের অধিকাংশ মানুষ (আল্লাহ তায়ালার 
ওপর) ঈমান আনে না। 


৬৮. অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী, পরম 
দয়ালু। 


ELA 1) -০৯ পাটি পাপ পাতা 


Ost 58520121421 019 


৬৯. (হে নবী,) তুমি ওদের কাছে ইবরাহীমের ঘটনা 
বর্ণনা করো। 


LA TIA পাপা A Ase BDA 


৪৯১10 ele 4319 


৭০. যখন সে তার পিতা ও তার জাতির লোকদের 
জিজ্ঞেস করেছিলো, তোমরা সবাই কার এবাদাত 
করো? 


AA DOIN পর Acar A A 
১1 


© ০9০৯০ 45959 4০ JG 1 


৭১. তারা বললো, আমরা মূর্তির পূজা করি, নিষ্ঠার 
সাথেই আমরা তাদের পূজায় মগ্ন থাকি। 


৭২. সে বললো, তোমরা যখন তাদের ডাকো তারা 
কি তোমাদের কথা শুনতে পায়, 


পা 2১৪ টিপা 2৯) ABABA টিপা পট পা 


OUI ১1০৫১9৮০৪০৯ JE 


৭৩. অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে 
পারে; কিংবা (পারে কি) তোমাদের কোনো ক্ষতি করতে? 


৮ ৯06 Laos AM শিপ £৯ টিপা টিপা Na 


ও ০/9১ 91-৮১9৯৭ 91 


৭৪. তারা বললো, (না- তা পারে না, তবে) আমরা 
আমাদের বাপদাদাদের এভাবেই এদের এবাদাত 
করতে দেখেছি, 


পারা ১৯ ওয়া কালাল্লাধীনা 


৪২৫ 


0558 WSS $90168230 ঠি 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৭৫. সে বললো, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা 
চিন্তা ভাবনা করে দেখেছো-যাদের তোমরা এবাদাত 
করো, 


২৬ সূরা আশ শোয়ারা 


cA DIAS ০৮-97-90৪১ ০9৮৮ তা পাপা তি 


ও 9০৯৯3 A ০৮4১৪ JE 


৭৬. তোমরা নিজেরা (যেমনি করছো)- তোমাদের 
আগের লোকেরাও (তেমনি করেছে), 


LALA Doo Ti ADA 


ত ট 95451 ৮৫219) 


৭৭. (এভাবে যাদের এবাদাত করা হচ্ছে,) তারা 
সবাই হচ্ছে আমার দুশমন । সৃষ্টিকুলের মালিকের 
কথা আলাদা- 


৭৮. যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতপর যিনি 
আমাকে (অন্ধকারে) চলার পথ দেখিয়েছেন, 


পা পাশিটিপা AM eid A 


৬4০৬8 HL Gol 


৭৯. তিনিই আমাকে আহার্য দেন, তিনিই (আমার) 
পানীয় যোগান, 


A Acc A PD টিশটি পাঁশটি MA 


৩৬৭৪০৫9০০42 ০019 


৮০. আমি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে 
রোগমুক্ত করেন, 


রঃ A ভি পা পাশিটিপা BDA ওপর) পর 


সি টা 


৮১. তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তিনিই আমাকে 
আবার (নতুন) জীবন দেবেন, 


৮২. শেষ বিচারের দিন তার কাছ থেকেই আমি এ 
আশা করবো, তিনি আমার গুনাহসমূহ মাফ করে 
দেবেন; 


+ AU Az BoA 


FS Chk Jobs ৫০৮ ৬৭ 


৮৩. (অতপর ইবরাহীম দোয়া করলো,) হে আমার 
রব, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে 
নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো- 


A No ৫ Yl 


6 ০5150282902 


৮৪. এবং পরবর্তীদের মাঝে তুমি আমার উত্তম স্মরণ 
অব্যাহত রেখো, 


৮৫. আমাকে তুমি (তোমার) নেয়ামতে ভরা জান্নাতের 
অধিকারীদের মধ্যে শামিল করে নিয়ো, 


UL I/D A A ALA পা 


চি 


পা 


৮৬. আমার পিতাকে (হেদায়াতের তাওফীক দিয়ে) 
তুমি মাফ করে দাও, কেননা সে পথভ্রষ্টদের একজন, 


ee 


201 50৫21 CY 229 


সপ 


৮৭. (যেদিন সব মানুষদের) পুনরায় জীবন দেয়া হবে 
সেদিন তুমি আমাকে অপমানিত করো না। 


পর /৯ টিপিপি পা ভিলা A 


© 9:০৭ [97 ০3১৯ ১9 


৮৮. সেদিন (কারো) ধন সম্পদ কাজে লাগবে না- না 
সন্তান সন্ততি (কোনো কাজে আসবে), 


০০ পাজি Diz পা পু টিপা 


055১9০66580 


৮৯. অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর 
নিয়ে হাযির হবে তার কথা আলাদা; 


৬০০12541829 ও ০২1 


৯০. (সেদিন) জান্নাতকে মোত্তাকীদের একান্ত কাছে 
নিয়ে আসা হবে_ 


cA Woh pA প্র ১০১০ 


© ০৯৮22155039 


৯১. এবং জাহান্নামকে গুনাহগারদের জন্যে উন্মোচিত 


AA IA BDA AN পু এ০পা 


© ৩৪ 541৮৮৯81539 


৯২. (তখন) তাদের বলা হবে, (বলো) এখন কোথায় 
তারা, (দুনিয়ার জীবনে) যাদের তোমরা এবাদাত 
করতে? 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা 


৪ ২৬ 


A PLLA A DAD 11 ADs cA 


৪9৩৯২০০০৮৮৮ ০০9 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 


৯৩. আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে (তোমরা যাদের) ॥{ * 2 <1 2 ৯৫ ASA 
ডাকতে, আজ তারা কি তোমাদের কোনো সাহায্য 2 N92 US 093 
করতে পারবে? না তারা নিজেদের (আল্লাহর আযাব ERG he 
থেকে) বাচাতে পারবে? বি 
৯৪. অতপর (যাদের তারা পূজা করতো) তারা SIE AD AA, AD NGS 
এবং পথভ্রষ্ট মানুষ (যারা তাদের এবাদাত করতো), Ou lens gS 
সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে, 


৯৫. (নিক্ষেপ করা হবে) ইবলীসের সমুদয় ডি গত 


৯৬. সেখানে গিয়ে) তারা নিজেরা এক (মহা) বিতর্কে LAS LAS (৯, ৯০৩ ০৭2 
লিপ্ত হবে এবং (প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের) ৪৪০০৯ lbs oll 
বলবে- 

৯৭. আল্লাহ তায়ালার কসম, আমরা (দুনিয়াতে) ESAT INE 
সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলাম, © ue 215 09 04 91400 
৯৮. (বিশেষ করে) যখন আমরা সৃষ্টিকুলের রব তত TY 
(আল্লাহ)-এর সাথে তোমাদেরও (তার) সমকক্ষ মনে Our ১১2 ৮৯৭০০ 51 
করতাম । 

৯৯. (আসলে) কতিপয় অপরাধী ব্যক্তিই আমাদের 

পথভ্রষ্ট করে দিয়েছে। 

১০০. (হায়! আজ) আমাদের (পক্ষে কথা বলার) 

জন্যে কেউই রইলো না, 

১০১. না আছে (এমন) কোনো সুহৃদ বন্ধু (যে আল্লাহ 

তায়ালার কাছে সুপারিশ পেশ করবে) 

১০২. কতো ভালো হতো যদি আমাদের আরেকবার AN তা পা ৯০৪পাশি Us পাপ ওর ঈশা 
দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে অবশ্যই আমরা Sur ০5055 8১৫01০1 গু 
ঈমানদার হয়ে যেতাম! 

১০৩. নিসন্দেহে এ (ঘটনার) মাঝে (শিক্ষার) নিদর্শন “ 2”? £ 01212 

রয়েছে; কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই le 


৫| ১০৪. নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী ও পরম Gas yt Rye Se ০19 


১০৫. নূুহের জাতির লোকেরাও (আমার) রসূলদের পরার ডি 
মিথ্যা সাব্যস্ত করেছিলো, © ০৮১০], 09195 = 


১০৬. যখন তাদেরই ভাই তাদের বললো (হে পর গ 4০০ ০১৪ 
আমার জাতি), তোমরা কি টি তায়ালাকে) ভয় © 058৮6 058521০6105 31 


করো নাঃ 
১০৭. অবশ্যই আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত টং f SASL 557 5 এ 


রসূল, ৪৩০০ ১১০০৪ 21 


রা 


১০৮, তোমরা একমাত্র আল্লাহ তায়ালাকেই ভয় করো রে 
এবং আমার আনুগত্য করো। 9৬/5৮91158 


১০৯. আমি এ (দাওয়াত পৌছানোর) জন্যে. ** 
তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবী করি না, ০৯1 চি 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা +% ৪২৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 


আমার যা পারিশ্রমিক তা তো রাব্বুল আলামীনের 
কাছেই মেজুদ) রয়েছে, 


১১০. সুতরাং তোমরা আল্লাহ্‌ তায়ালাকে ভয় করো PSA 
এবং আমার আনুগত্য করো; 6 bly al 5G 


১১১. তারা বললো, আমরা কিভাবে তোমার ও তারে ০৭ নট 
ঈমান আনবো- (আমরা দেখতে পাচ্ছি) ভি $ 0216 44319 এ we 1900 
লোক তোমার অনুসরণ করছে; 


১১২. সে বললো, ওরা (কে) কি কাজ করে তা আমার বর VE 
জানার (বিষয়) নয়। 80555190002 01552 IE 


১১৩. তাদের (কাজের) হিসাবের বিষয় সম্পূর্ণ আমার তে ৮ /১-০-০/ ০ ৯০৮০ নু 
মালিকের, (কতো ভালো হতো এ কথাটা) যদি 09১৯6 2 09) 4 Yale ul 
তোমরাও বুঝতে পারতে! 


১১৪. এটা আমার কাজ নয় যে, যারা ঈমান আনবে ENE 1 বি ০০ 
(সামাজিক মানের কারণে) আমি তাদের আমার কাছ Ours jdt ১3059151109 
থেকে তাড়িয়ে দেবো, 


১১৫. (উঁচু নীচু সবার জন্যেই-) আমি একজন LSA Sen A oie 
সতর্ককারী ছাড়া আর কিছুই নই; urs 945 yt 31 ut 


১১৬. তারা বললো, হে নুহ, যদি তুমি (এ কাজ ৮ 07522552272 855 0 
থেকে) ফিরে না আসো, তাহলে তি পাথর ভিসি 


১১৭. সে বললো, হে আমার রব, আমার জাতি ৯০ দুড A AZ 
অবশ্যই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে! রিনার 


১১৮. তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা * , এ পুতি AoA A As বি 
করে দাও, তুমি আমাকে এবং আমার সাথে যেসব (880 8৯226 


ঈমানদার মানুষরা আছে তাদের (সবাইকে) এদের +A, টপ) তত আত 
(ফেতনা) থেকে উদ্ধার করো। uss idl ৬০ (৪৯০ ০9 


১১৯. আমি তাকে এবং তার সংগী সাথী যারা- AD AA CAD Acc 218 ৮ Aw 
ভরা নৌকায় (তার সাথে) আরোহী ছিলো, তাদের 6 = Sl 84320 
(মহাপ্লাবন থেকে) বাচিয়ে দিলাম, 


১২০. অতপর অবশিষ্ট লোকদের আমি (মহা প্লাবনে) গার 
ডলি জিন & ০০৪০ 3 U5 ef 


১২১. এ ঘটনার মাঝেও (শিক্ষণীয়) নিদর্শন আছে; * £431 042, রি 
বত বামন অ তালা লোক তো দয় আল 9 iy 1১0০1 
না। 


রা AS 


০০৪০ 


. অবশ্যই তোমার মালিক মহাপরাক্রমশালী EDA DBA ch cos UL 
an মহাপরাক্রমশানী, $০ RAT 23912 


১২৩. আ"দ সম্প্রদায়ের লোকেরাও (তাদের) রসূলদের টেকে রর 
মিথ্যা প্রতিপন্ন করেছিলো । © ০০:০১প| ১০ ০৪৪৪ 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা ৪২৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

১২৪. যখন তাদেরই একজন ভাই তাদের বললো, এ 
কি হলো তোমাদের, তোমরা কি (আল্লাহ তায়ালাকে) 
ভয় করবে না? 


২৬ সূরা আশ শোয়ারা 


শা ADU পার্ট BAD ৯১০০ ৯১ ০9 শা & ০ 


© 0981১৮১9116 21 


১২৫. অবশ্যই আমি তোমাদের জন্যে (আল্লাহ 
তায়ালার পাঠানো) একজন বিশ্বস্ত রসূল, 


১ টি পা 2৯ টি পট AW 


৬৩০ ৭5০০ পর গে 


Ed 


১২৬. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো 
এবং আমার আনুগত্য করো, 


ADA পা cb 


6 92559211980 


১২৭. আমি তো এ জন্যে তোমাদের কাছে কোনো 
প্রতিদান চাই না, আমার প্রতিদান রয়েছে রাব্বুল 
আলামীন (আল্লাহ তায়ালা)-এর কাছেই; 


(১০1০ or te ALCS 


পাটি পাটি, এ তা পা 


Git ০০৮1 


১২৮. তোমরা কি প্রতিটি উচুস্থানে স্থৃতি (-সৌধ 
হিসেবে বড়ো বড়ো ঘর) বানিয়ে নিচ্ছো! এগুলো 
তোমরা (কিন্তু) অপচয় (হিসেবেই) করছো, 


পা ABDAN zl df ADNAN 


৬ US Hl 88352 ০9৪ 


১২৯. এমন (নিপুণ শিল্পকর্ম দিয়ে) প্রাসাদ বানাচ্ছো, 
(দেখে মনে হয়) তোমরা বুঝি এখানে চিরদিন থাকবে, 


পা DLA SABES পা পারা “ASL ডুন 


© USSSA] ৮০৮০০ 59০59 


১৩০. তোমরা যখন কারও ওপর আঘাত হানো, সে 
আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে, 


LA তা ADA ADDN পপ পা 


© © dls Abs tbs 1১19 


১৩১. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো 
এবং আমার আনুগত্য করো, 


১৩২. তোমরা ভয় করো তাকে- যিনি তোমাদের 
এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা 
ভালো করেই জানো, 


১৩৩. তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি 


১৩৪. (সাহায্য করেছেন সুরম্য) উদ্যানমালা ও 
ঝর্ণাধারা দিয়ে, 


১৩৫. সত্যিই আমি (এসব অকৃতজ্ঞ আচরণের কারণে) 
তোমাদের জন্যে একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি, 


2 শা Aw 


৪5০ [% ০০162০55215 


১৩৬. তারা বললো (হে নবী), তুমি আমাদের কোনো 
উপদেশ দাও কিংবা না দাও; উভয়টাই আমাদের 
জন্যে সমান, 


LEME Eid 


1A ৬ 


 ০০৪০91125 


১৩৭. (তোমার) এ সব কথা আগের লোকদের কিছু 


ও INGE Yds of 


১৩৮. (আসলে) আমাদের কখনো আযাব দেয়া হবে 
না, 


পাঠ 0৩৮5 PAs পারা 


০০১৬০ ০৯৭19 


১৩৯. অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, 
আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম, (মূলত) এ 
(ঘটনা)-র মাঝেও রয়েছে শিক্ষণীয়) নির্দশন, 


AD £17%1প ০৯০ ছু পা রা 


13 & ০1,4০১ 8932 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাযীনা ৪২৯ ড///4-81000811905091)1ৌনুভিনা tg 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


(তা সত্ত্বেও) তাদের অধিকাংশ মানুষ ঈমান আনে 
না। 


২৬ সুরা আশ শোয়ারা 


রা AS ADLANA Ad পা 


Su} ৮৯১8৫005109 


১৪০. অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী, পরম 
দয়ালু । 


£-০%৯ ৪ পাটি পাটির পেত এ 


€০৯১]| 5415 এক) 9 


১৪১. (এভাবে) সামুদ জাতিও (তাদের) রসূলদের 
মিথ্যা প্রতিপন্ন করেছিলো, 


LA AABN 9০ Acs 


© ০৮০১০] ১০০ ০৪০৫ 


১৪২. যখন তাদেরই ভাই সালেহ তাদের বলেছিলো 
(তোমাদের এ কি হলো), তোমরা কি (আল্লাহ 
তায়ালাকে) ভয় করবে নাঃ 


AD 


6 05850252০61 IE 3 


১৪৩. অবশ্যই আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত 
রসূল, 


GA গ ১7০ পা ALS AW 


Gurl 9০১৫] ০21 


রা 


১৪৪. অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো 
এবং আমার আনুগত্য করো । 


ADA cz ch 


রি 


“ 


১৪৫. আমি তো তোমাদের কাছে এ কাজের ওপর 
কোনো রকম পারিশ্রমিক দাবী করছি না, আমার 
পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক (আল্লাহ)-এর 
কাছেই (মজুদ) রয়েছে; 


wo lz 


ও EY 


১৪৬. (তোমরা কি ধরে নিয়েছো যে,) এ 
(দুনিয়া)-র মাঝে যা কিছু রয়েছে, তার মধ্যে 
নিরাপদে (বাস করার জন্যে) তোমাদের এমনিই 


১৪৭. নিরাপদ থাকবে (তোমরা) উদ্যনামালা ও 
ঝর্ণাধারার মধ্যে? 


১৪৮. শস্যক্ষেত্র, নাযুক ও ঘন গোছাবিশিষ্ট খেজুর 
বাগিচার মধ্যে (কি তোমরা নিরাপদ?) 


GA পা cps AcW APD 


৪৮০ ৮45 959 E9339 


১৪৯. তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে 
রং চং করে বাড়ী বানাও (তাতে কি তোমরা 
নিরাপদ?) 


1 ADD Ed AD Acar 


পা 


০5৯3৪169০01021 05 OFS 


১৫০. (অতএব) তোমরা আল্লাহ তায়ালাকেই ভয় 
করো এবং আমার আনুগত্য করো, 


DA শা পা 


টি 


১৫১. (সেসব) সীমালংঘনকারী মানুষদের কথা শুনো 
না- 


পান্টি পা AoA চত 


১৫২. যারা (আল্লাহর) যমীনে শুধু বিপর্যয়ই সৃষ্টি করে 
এবং কখনো (সমাজের) সংশোধন করে না । 


a ভা 


১৫৩. (এসব শুনে) তারা বললো (হে সালেহ), 
আসলেই তুমি হচ্ছো একজন যাদুগ্রস্ত ব্যক্তি, 


১৫৪. তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, 
যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো প্রমাণ নিয়ে 
এসো! 


পারা ১৯ ওয়া কালাল্লাধীনা * ৪৩০ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৫৫. সে বললো- এ উন্ত্রীই (হচ্ছে আমার প্রমাণ), 
এর জন্যে (কুয়ার) পানি পান করার (নির্দিষ্ট) পালা 
থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে 
তোমাদের (পশুদের পানি) পান করার জন্যে, 


১৫৬. কখনো একে কোনো রকম খারাপ উদ্দেশে 
স্পর্শ করো না, নতুবা বড়ো (কঠিন) দিনের আযাব 
তোমাদের পাকড়াও করবে । 


প্র পা AMD পট পি ঠাপা 


ডে 
© abe [9 


১৫৭. তারা (পায়ের নলি কেটে দিয়ে) সেটিকে হত্যা 
করলো, অতপর (কঠিন শাস্তি দেখে) তারা ভীষণভাবে 
অনুতপ্ত হলো, 


1 চি দি দি পু EAE Ftd 


6 mS = (১9১৪৯ 


১৫৮. এরপর (আল্লাহ তায়ালার) শাস্তি এসে তাদের 
গ্রাস করলো, এ (ঘটনা)-র মাঝেও রয়েছে (আল্লাহ 
তায়ালার বিশেষ) নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশ 
মানুষ তো ঈমানই আনে না। 


শি ৮টি পরত শা পাপ 


LY SS Gut SASL 


A ৯১০ ৯ ৮9 সঠিপাঠউিশুশ পা পাট 


৪০০০৮229৫05 


১৫৯. নিসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম 
দয়ালু। 


LA UW ODA AN পাটির পাতা ও 


ত > ete yoo 


১৬০. (একইভাবে) লুতের জাতিও (আল্লাহর) 


১৬১. যখন তাদের ভাই লূত তাদের বললো (এ কি 
হলো তোমাদের), তোমরা কি (আল্লাহর আযাবকে) 
ভয় করবে না? 


১৬২. নিসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্যে একজন 
বিশ্বস্ত রসূল, 


৪7076 AW 


© ৩৯০ J 4) A 05 


Ed 


১৬৩. তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং 


১৬৪. আমি এ জন্যে তোমাদের কাছে কোনো বিনিময় 
চাই না, আমার বিনিময় তো সৃষ্টিকুলের রব আল্লাহর 
দরবারেই (মজুদ) রয়েছে; 


Aad NAN BLA 


১৬৫. (এ কি! জৈবিক প্রয়োজন পূরণের জন্যে) 
তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছে যাও! 


পাজি অনি 


ST 2d GI 


১৬৬. (অথচ) তোমাদের রব তোমাদের (এ 


প্রয়োজনের) জন্যে তোমাদের স্ত্রী সাথীদের ৬০ 


পয়দা করে রেখেছেন, (আর) তাদেরই তোমরা 
পরিহার করো, তোমরা (আসলেই) সীমালংঘনকারী 
জাতি । 


AWA DBA css AAS শু ভু 
৮৮১০৫ SE Le UN 


ASL! GAS ADA 


[নি ৮19) 


১৬৭. তারা বললো, হে লূত, যদি তুমি তোমার 
এসব (ওয়ায নসীহত) থেকে নিবৃত্ত না হও, তাহলে 
তোমাকে বহিষ্কার করে দেয়া হবে। 


০০692516507 4555৮1০1191 


cA পা ৯১০০ 


১৬৮, সে বললো, আমি তোমাদের এ নোংরা কাজের 


৪৬৯১৯] 
GEL os ALY ChE 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা ৪৩১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 


১৬৯. (লূত বললো, ) হে আমার রব, তারা যা কিছু টিনা ব্রা NE 
করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে ৪৩০৯ lo (5159 ৯৭ টি 
সেসব (ঘৃণিত কাজ) থেকে বাঁচাও । 


১৭০. অতপর আমি (সত্যি সত্যিই) লূত ও তার 
পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম । 


১৭১. এক (পাপী) বৃদ্ধাকে বাদ দিয়ে, সে পেছনে 
থেকে (আযাবে নিমজ্জিত হয়ে) গেলো, 


১৭২. অতপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস + 19 10556 হি 
করে দিলাম, রি 8০৭১০১10১১০ 


১৭৩. তাদের ওপর আমি (আযাবের) বৃষ্টি বর্ষণ ৮0+215%- {4040 77" 
তির বরাত য় রিল ৪০৪ 1757৪? 2১০5 


জন্যে কতো নিকৃষ্ট ছিলো সেই (আযাবের) বৃষ্টি! SUI 


১৭৪. এ (ঘটনা)-র মাঝেও (রয়েছে শিক্ষণীয়) * 22-5৫ -,5 
নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না । ৮228 012155,8528 ৬0১০1 


A AS 


৮০ 


রি So মহাপরাব্রমশালী, পরম Gina HN 8391 


৮৯০1 DS 


১৭৬. আইকা’র অধিবাসীরাও রসূলদের অস্বীকার [ত] রি 421৮ 
করেছিলো, উ cats 


১৭৭. যখন শোয়ায়ব তাদের বলেছিলো (হে আমার "এ বাং 
জাতি), তোমরা কি (আল্লাহ তায়ালাকে) ভয় করবে SURV dl না 
না? 


১৭৮. নিসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্যে একজন y SA BALLADE AW 
বিশ্বস্ত রসূল, © ০০৩ ৭9১৮৫ 


Ed 


১৭৯. সুতরাং তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো LANE রা 
এবং আমার আনুগত্য করো, © ৬৯৮9 Hos 


১৮০. এ জন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো nz 217711 
পারিশ্রমিক দাবী করছি না, আমার পারিশ্রমিক 2?! 015৭ ৮দ09 
তো সৃষ্টিকুলের রব আল্লাহ তায়ালার কাছেই মজুদ চে Lad 5G Yt 


রয়েছে; 

১৮১, (হে মানুষ, মাপের সময়) তোমরা পুরোপুরি ZA ABN sc ABAD dz LAN 

মেপে দেবে, (মাপে কম দিয়ে) তোমরা ক্ষত্িত্ত 9৬ 21935 V5 del 191 
লোকদের দলভুক্ত হয়ো না। 


১৮২. (ওযন করার সময়) পাল্লা ঠিক রেখে ওযন [রে ন 
করবে, 6 tind ০6০10 315559 


১৮৩. মানুষদের জিনিসপত্রে কখনো কম দেবে না 9% 
এবং দুনিয়ায় (খামাখা) ফেতনা ফাসাদ সৃষ্টি করো 
০৪১০৪ ০১১ এ 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা *%৪৩২ www.alquranacademylondon.org 


1 ৩ তা |" 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সূরা আশ শোয়ারা 


১৮৪. ভয় করবে তাকে- যিনি তোমাদের এবং ৫ 
তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে £719৮2815 ০1198 015 


98 ০] 


তারা বললো শোয়ায়ব তো যাদুপ্রস্ত y পাটি ভি পানিও তা পাটির নাছ Z 
৮ ul রি $৫0১৯01 ০০০০)1176 


১৮৬. তুমি তো আমাদেরই মতো মানুষ, আমরা মনে “ ৭6195 CLE EV 
করি তুমি লিখা বাদী দের অন্তর্ভুক্ত, us 2156১019042 Yt sty 


8০941 


WwW ক্রি পাঠ প্রা A 28 পাপ 


১৮৭. হ্যা,) তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও, 7”? * নিবেন 
আসমান (ভেংগে) এর একটি টুকরো আমাদের ওপর S$ 5) 2] ৬০ 


ফেলে দাও । ৬০০১০ ০০ 


১৮৮. সে বললো, যা কিছু (উদ্ভট দাবী) তোমরা ৮৯৮৫ Biz নি ৬৮4 
করছো- আমার রব তা ভালো করেই জানেন, ৪০9৮1 পর্ণ 2) JE 


১৮৯. অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, এড 
পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ ন তাদের ‘2 [5 ০16০-০65 3204 
পাকড়াও করলো, এ ছিলো সত্যিই এক কঠিন দিনের 

আযাব ৷ 2 SAH IGE OF Lt 


১৯০. এ (ঘটনা)-র মাঝেও (শিক্ষার) নিদর্শন আছে; ৫155 SU 
১৮১০ 288 এ১১৬৩ 
না। 


রা AS 
£ 


ELA 1) ০9১ পাটি) পাট “UL ৪ 


১৯১. নিসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম 
দয়ালু। ৪০৯৯১] ১8১৯119০145) ols 


১৯২. (হে নবী,) অবশ্যই এ (কোরআন) হচ্ছে রাববুল টি 
আলামীনের নাযিল করা (একটি গ্রন্থ); Sort এ 055 219 


১৯৩. একজন ফেরেশতা এটা নাযিল করেছে, y ০৯0) এন BE 
০৪88 SCS 6550 এ ০2 


১৯৪. (নাযিল করেছে) তোমারই মনের ওপর যাতে ভিন দাবনা NE 
করে তুমিও সতর্ককারী (নবী)-দের একজন হতে Sd 5০ 99251 ৪ &ে 


পারো, 


১৯৫. (একে নাযিল করা হয়েছে) সুস্পষ্ট আরবী 
ভাষায়; 


১৯৬. আগের (উম্মতদের কাছে) নাযিল করা 
কিতাবসমূহে অবশ্যই এটি (উল্লিখিত) আছে। 


১৯৭. এটা কি এদের জন্যে দলিল নয় যে, বনী * 4 (8 পান * 
ইসরাঈলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত ৫ | 9০1০ 4৮1৯7 of 
আছে; 


১৯৮. যদি আমি এ (কোরআন)-_কে (আরবীর বদলে পদ AE (০1954 দন 
অন্য) কোনো অনারবের ওপর (তার ভাষায়) নাযিল OY | ৩০৫ &ু 24৯ 515 


করতাম, 
পারা ১৯ ওয়া কালাল্লাধীনা %৪৩৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৬ সুরা আশ শোয়ারা 


১৯৯. তারপর সে (অনারব) ব্যক্তি তাদের কাছে এসে AZ GDA পপি পণ 
(কিতাব) পাঠ করতো, অতপর (ভাষার অজুহাত & ৩০৯৭1 4 ১199 (০৮৪৮০ ৮১৭ 
তুলে) তারা এর ওপর (মোটেই) ঈমান আনতো না; 


উন) (মিথ্যা)-কে অপরাধীদের রর 11 ৮১988 245 08৫ 


২০১. তারা কখনো এর রজনীর নরেন ”1$2115:] হি FN 
যতোক্ষণ না তারা কোনো কঠিন আযাব (নিজেদের ০৮ 25554 29০9৭ 


চোখে) দেখতে পাবে, 6 


২০২. আর সে (আযাব কিন্তু) তাদের কাছে আসবে ০৯৪৩৭ ADD Goh ৯ ০৩ 5 
একান্ত আকম্মিকভাবেই, তারা কিছুই টের পাবে না, © © ০)9১৯৫43| 09d 4537 er 
২০৩. তখন তারা বলবে, আমাদের কি (কিছু সময়ের ৯০৯০০ ৯৫ রি ৯4525 
জন্যেও) অবকাশ দেয়া হবে? ০9১০০ ০৯১ ০০ 19198 
২০৪. (অথচ) সে লোকগুলোই (এক সময়) আমার LC 
আযাবকে তরাধিত করতে চেয়েছিলো! 9৯০৭ 091০৪ 

২০৫. তুমি চিন্তা করে দেখেছো কি, যদি আমি তাদের শালি /১-০1৯0 ও | রা 
অনেক দিন ধরে (পার্থিব) ভোগবিলাস ভোগ করতেও ০৯০ rem wf is ys 
২০৬. তারপর যে (আযাব) সম্পর্কে তাদের ওয়াদা ৮০৮৯০ রি হি 
করা হয়েছিলো তা (যদি সত্যিই) তাদের কাছে এসে ৩ ৩9০০৪ Ip Ls 
পড়ে, 

২০৭. তাহলে যে বৈষয়িক বিলাস তাদের ভোগ পা 8১-০০-০ SEL A DAs Bf 
করানো হচ্ছিলো তা তাদের কোন্‌ কাজে লাগবে? Suga 199061০০০৪০ (০ 
২০৮. আমি (কাফেরদের) কোনো জনপদই ধ্বংস £৩ 7১ ৯০4) * 
করিনি যার জন্যে সতর্ককারী (নবীরা) মজুদ ছিলো শু ৬১9১১ 6315৩ ৬০ ৮-০1০9 
না, 

২০৯. (এ হচ্ছে মূলত সুস্পষ্ট) উপদেশ, আর আমি দিনত 
তো যালেম নই (যে, সতর্ক না করেই তাদের ধ্বংস Suns 6509 ৯০5১5 
করে দেবো)। 


et l (কোরআন)-টি কোনো শয়তান নাযিল a 2 311 2০40 09 


২১১. ওরা এ কাজের যোগ্যও নয়, না তারা তেমন ADA cA পাশা ADE A clAa পাশা 
কোনো ক্ষমতা রাখে; ০৯০০০০২০৪০৪ 0 Ly 


২১২. তাদের তো (ওহী) শোনা থেকেও বঞ্চিত রাখা রে 2A-ৰ - ডু 
হয়েছে: ৪৩:9১ Et ৬০০০) 


২১৩. অতএব তুমি কখনো আল্লাহ তায়ালার সাথে 2 লা 
অন্য কোনো মাবুদকে ডেকো না, নতুবা তুমিও ০2028 AMM ELSI 
শাস্তিযোগ্য লোকদের দুলভুক্ত হয়ে যাবে। 8০621 


২১৪. (হে নবী,) তুমি তোমার নিকটতম আত্মীয় 48 ৫8৫৭ 
স্বজনদের (আল্লাহ তায়ালার আযাব থেকে) ভয় CHEE te 3019 


দেখাও, 


~ 
শা পনি পূণ পা পা 


পারা ১৯ ওয়া ক্লাল্লাযীনা % ৪৩৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২১৫. যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে 
তুমি তার প্রতি স্মেহের আচরণ করো, 


২৬ সূরা আশ শোয়ারা 


রা ৯০৮ 


তি 


২১৬. যদি কেউ তোমার নাফরমানী করে তাহলে তুমি 
তাকে বলে দাও, তোমরা (আল্লাহ তায়ালার সাথে) 
যে আচরণ করছো তার (পরিণামের) জন্যে আমি 
কিন্তু (মোটেই) দায়ী নই, 


0৬57 AW Mp cA As 
EE র্‌ 
Le sy 551555০9০9৮ 


২১৭. (তুমি বরং) সর্বোচ্চ পরাক্রমশালী, দয়ালু 
সত্তা (আল্লাহ তায়ালা)-এর ওপরই ভরসা 
করো, 


৫৮০৯১]| 5251 & 38962 


২১৮. যিনি তোমাকে দেখতে থাকেন, যখন তুমি 
(নামাযে) দাড়াও, 


শ9 /৯ ৮০ cA 


$ 989০৯ ৪১৯ Co 


২১৯. এবং সাজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও 
(তিনি প্রত্যক্ষ করেন)। 


শা পেশা 


Sus tS 40852 


২২০. অবশ্যই তিনি (সব কিছু) শোনেন, (সব কিছুই) 
জানেন। 


৪4211 gel Bt 


২২১. (হে নবী,) আমি কি তোমাকে বলে দেবো, 
শয়তান কার ওপর (বেশী) সওয়ার হয়? 


PLA ID LU Az [তা 8১ ০9-৬এপাশ্টি No 


Orbe 05242 


২২২. (শয়তান সওয়ার হয়) প্রতিটি ঘোর মিথ্যাবাদী 
ও পাপী মানুষের ওপর, 


ws IL-2 
রে 


এটা ৩০৫ 


ad 


২২৩. ওরা (শয়তানের কথা) শোনার জন্যে কান 
পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে (নিরেট) 
মিথ্যাবাদী; 


ADLANSS SAD ৮ ADNG 


ও 05804৮25889 gol 0988 


২২৪. আর (ভোগবাদী) কবিরা! গোমরাহ ব্যক্তিরাই 
তাদের অনুসরণ করে; 


ca ch pop Bois 


ও us ons styl 


২২৫. তুমি কি দেখতে পাও না, ওরা (কল্পনার 
হাওয়ায় চড়ে) প্রতিটি ময়দানে উদ্রান্তের মতো ঘুরে 


As ৮ ০৫ পাক ৯ পর 


& 03০8 39 4৫৬০) 5৫ 


২২৬. এরা এমন কথা বলে যা তারা নিজেরাও করে 
না, 


পর APs পা পা ABAD, A PDUs 


ও 03251 YC 09198;০9ি 


২২৭. তবে যারা (আল্লাহর ওপর) ঈমান আনে, নেক 
কাজ করে এবং বেশী করে আল্লাহ তায়ালাকে স্মরণ 
করে, তাদের কথা আলাদা । তাদের ওপর যুলুম করার 
পরই কেবল তারা (আত্মরক্ষামূলক) প্রতিশোধ গ্রহণ 
করে; আর যুলুম যারা করে তারা অচিরেই জানতে 
পারবে তাদের ফিরে যাবার জায়গা কোন্টি যেখানে 
তারা ফিরে যাবে? 


পারা ১৯ ওয়া কালাল্লাধীনা 


৪৩৫ 


LILA 5898 ২1 


Act A 


১২5০5195291 Ie 193559 
Ped ALL 


AD AAW ad Ap 


918 ০ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


রিশা 


€ ৬৯৪) 9) ৯: টা 
+ 


ত্রা-সীন। এগুলো EE আয়াত এবং পে 2 Le 
রা কিতাব (-এর অংশ), 559 ul ald ob 


. ঈমানদারদের জন্যে (এটা হেদায়াত LA ADD ASD 
সুসংবাদবাহী হল, 5 


পা ৮১০9৯ টিপা পা রা ১ পি ১ Lah 


৩. (ঈমানদার হচ্ছে তারা) যারা নামায প্রতিষ্ঠা করে, 7 : 
যাকাত আদায় করে, (সর্বোপরি) কেয়ামত দিবসের 55881989121 Gye 2 


ওপর যারা শক্ত বিশ্বাস স্থাপন করে। 9059 2 BYU 29 85S 


8. যারা শেষ বিচারের দিনের ওপর ঈমান আনে 14 ,৮ 
না, তাদের জন্যে তাদের যাবতীয় কর্মকান্ডকে আমি La) 855১00528৭8 ০৪91 
(সুন্দর) শোভন করে রেখেছি, ফলে তারা উদ্্ৰান্তের ada ade চা রি 
মতো (আপন কর্মকান্ডের চারপাশে) ঘুরে বেড়াচ্ছে; ৫৬/9৪০৯৫৮৪১ dlc 0d 


৫. এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে ১-৮ AAA এটিতে ৮2 ARK 
(জাহান্নামের) কঠিন আযাব রয়েছে, আর পরকালে LB PGI AT GM এএগ 
এরা (এমনি) ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। ৯০০৯ ৪০১০1 

© ৬০১৮৮১।-০১ SY ও 


৬. (হে নবী,) অবশ্যই তোমাকে প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ *৯৫৮ * সন ৮1721) ৪1525 
(আল্লাহ তায়ালা)-এর পক্ষ থেকে (এ) কোরআন এ 9০৭ wz 05811 ALT 4০19 


দেয়া হয়েছে। 


৭. (স্মরণ করো.) মুসা যখন তার পরিবারের 2৬52 ই och 
লোকজনদের বলেছিলো, অবশ্যই আমি আগুন ৮05 ০০০০1 ০214০ rut ১1 
(সদৃশ কিছু) দেখতে পেয়েছি; সেখান থেকে আমি RGN 2 “7 AWA PR 
এক্ষুণি তোমাদের কাছে- হয় (পথঘাটের ব্যাপারে) et Al গা TS ০০৯৮০ 
কোনো খোজ খবর কিংবা একটি অংগার নিয়ে APS Az A BEAD 
আসবো, যাতে করে তোমরা (ঠান্ডার সময়) আগুন [9 Ww bas All ০০৪ 
পোহাতে পারো । 


৮. অতপর সে যখন (আগুনের) কাছে পৌছলো, হালা 

তখন তাকে (অদৃশ্য থেকে) আওয়ায দেয়া হলো, & ০) 93 29? EF 

বরকতময় হোক সে (জায়গা), যা এ আগুনের ০০:০4) পা TADS cic Acre 12) 

ভেতর (আলোকিত হয়ে) আছে, বরকতময় হোক সে = 441 [Once Fd (৪7৯ 2) | 

(মানুষ) যে এর আশেপাশে রয়েছে; সৃষ্টিকুলের রব LAA 
আল্লাহ তায়ালা কতো পবিত্ৰ প্ৰশংসিত ৷ ০৬541 


৯. (আওয়ায এলো,) হে মুসা, আমিই হচ্ছি আল্লাহ »-৮* “ চর ক 
তায়ালা, মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় । ৫৮520 PA ১151 ৮9৭ 


১০. হে মূসা, তুমি তোমার (হাতের) লাঠিটা (যমীনে) ০52৪2৮81017 

নিলা অতপর সে যখন তাকে দেখলো, তা ৫9258120155 ১01০ 519 
যমীনে সাপের মতো ছুটাছুটি করছে, তখন সে (কিছুটা PE স্যার নান 
ভীত হয়ে) উল্টো দিকে দৌড়াতে লাগলো, পেছনের ৮--&-৯%৮/91)০- (197৯ 
দিকে ফিরেও তাকালো না (তখন আমি বললাম); 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাখীনা * ৪৩৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সুরা আন নামল 


হে মুসা তুমি ভয় পেয়ো না, আমার সামনে (আমার ও Er 
নবী) রসূলরা কখনো ভয় পায় না, ০043০ ০৯৫৭ (০১০৯ 


উঁ পা APLLABN DB পাশ 


892১1 501 


১১. (হ্যা, যদি) কেউ কখনো কোনো অন্যায় করে "নম ₹দতা ০ পিছত ৮1 
(তাহলে) তা ভিন্ন কথা, অতপর সে যদি অন্যায়ের £9“ 02482৮85৮81 
পর তার বদলে (পুনরায়) নেক আমল করে, তাহলে টি ৮2 
(সে যেন জেনে রাখে), আমি অবশ্যই ক্ষমাশীল ও Sm) 
পরম দয়ালু । 


১২. (হে মুসা, এবার) তুমি তোমার হাত দুটো 212৫৫ |S 
তোমার জামার (বুক) পকেটের ভেতর ঢুকিয়ে দাও, 6০৯ dss ২৬৩৪ uf 
(দেখবে) কোনো রকম দোষক্রটি ব্যতিরেকেই ত Lal 5 দি 
উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। (এ মোজেযাগুলো হচ্ছে 1 ০৯৮এ - | erm per 
সে) নয়টি নিদর্শনেরই অন্তর্গত, যা ফেরাউন ও তার Onis Lo 1906801545589 
জাতির জন্যে (আমি পাঠিয়েছিলাম;) ওরা অবশ্যই 

ছিলো গুনাহগার জাতি । 


১৩. অতপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল 
নিদর্শনসমূহ হাযির হলো তখন তারা বললো, এ তো 
হচ্ছে স্পষ্ট যাদু, 


১৪. তারা যুলুম ও ওদ্ধত্যের কারণে তা প্রত্যাখ্যান ৮772 ৬০-2০-০৪২৮ 2৯৮/৮৪, তা 
করলো, যদিও তাদের অন্তর এসব (নিদর্শন) সত্য Fol te] ils 3 19১০9 


বলে গ্রহণ করে নিয়েছিলো; অতপর (হে নবী), তুমি £ AE EAE 5. 
দেখে নাও, (আমার যমীনে) বিপর্যয় সৃষ্টিকারীদের কি কি 29157৫৮৫১৮0 sles 
চা 88১০ 


১৫. আমি অবশ্যই দাউদ এবং সোলায়মানকে (দ্বীন 65125 ০৮:0592912122% 9£1 


& তি তি পর্প শি ঢু. 4 oA 


রঃ ws 3৯৫ ৫005 Gt do 


90555818205 


১৬. সোলায়মান দাউদের উত্তরাধিকারী হলো, সে A পে পলা লা এ নাতি প 
বললো হে মানুষ, আমাদেরকে আল্লাহ তায়ালার ০0010888939 ০৭599 


Az পা ৯৬৪ ০৪ 


পক্ষ থেকে) পাখীদের বুলি (পর্যন্ত) শেখানো হয়েছে, টা 
প্রতিটি জিনিসই আমাদের দেয়া হয়েছে; এ হচ্ছে Bos E55 ১৯] Ge le 


(আল্লাহ তায়ালার) সুস্পষ্ট অনুগ্রহ । উল 0১811291০ whet 


১৭. সোলায়মানের (কাজ করে দেয়ার) জন্যে মানুষ, ee ERB STARA 
জ্বিন ও পাখীদের মধ্য থেকে এক (বিশাল) বাহিনী এক) 052522০৮৮11 7853 
সমবেত করা হয়েছিলো, এরা আবার বিভিন্ন ব্যুহে ৯০৯ AD, AD 

সুবিন্যস্ত ছিলো ৷ OU 0 pil 3831 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা *৪৩৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


১৮. (সোলায়মান একবার অভিযানে বের হলো,) তারা রে 
যখন পিপীলিকা (অধ্যুষিত) উপত্যকায় পৌছালো, ০০0, JN 197 10 


তখন একটি স্ত্রী পিপীলিকা (তার স্বজনদের) বললো, ₹ ” 452৫? U 
হে পিপীলিকার দল, তোমরা (দ্রুত) নিজ নিজ গর্তে 2০. foe lng 


ঢুকে পড়ো, (দেখো) এমন যেন না হয়, সোলায়মান ৮১9৮ ৮১ ০১৯9 ০৮০4০ ২০৮০ 
ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নীচে দিতে এ EY PE 
ফেলবে তারা (হয়তো) টেরও পারবে না। ৬/9১৯৪৭ 


১৯. তার কথা শুনে সোলায়মান মৃদু হাসি হাসলো 21,44,11521715 গেছেন 
এবং বললো, হে আমার রব, ভুমি আমাকে তাওকীক 2 2 25158 ৩ রি 

দাও যাতে করে (এ পিপীলিকাটির ব্যাপারেও আমি if 1555) Saf sf 
অমনোযোগী না হই এবং) আমাকে ও আমার 1 শি 
পিতামাতাকে তুমি যেসব নেয়ামত দান করেছো, 14002 Lf of ০7192 
আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, আমি _ fe RT SAGA LNs 
যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ ১ $ 5255 ০4০১ টি 
করো, (অতপর) তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে 

তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও । 

২০. (একবার) সে তার পাখী (বাহিনী) পর্যবেক্ষণ 

করলো এবং বললো কি ব্যাপার, ‘হুদহুদ’ (পাখীটাকে) 

দেখছি না যে! না সে (আজ) অনুপস্থিত? 


২১. হয় সে (এ অনুপস্থিতির) কোনো পরিষ্কার ও গত - ৬০০ 
সংঘত কারণ নিয়ে আমার কাছে হাযির হবে, না হয় ০ 


তাকে আমি (অবহেলার জন্যে) কঠিন শাস্তি দেবো, tho 2 ৬০০৪ পদ 
অথবা (বিদ্রোহ প্রমাণিত হলে) তাকে আমি হত্যাই ৪৬৭ ৬৮০ হি 
করে ফেলবো । 

২২. (এ খোঁজাখুঁজির পর) বেশী সময় অতিবাহিত ডিপ 
হয়নি, সে (পাখীটি ছুটে এসে) বললো (হে বাদশাহ), bs wif 055 Jn yt et 
আমি এমন এক খবর জেনেছি, যা তুমি এখনো 17: ডি 

অবগত হওনি, আমি তোমার কাছে “সাবা” (জাতি)-র =* 

একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি, (আর এটাই হচ্ছে 

আমার অনুপস্থিতির কারণ)। 


২৩. আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের 
ওপর সে রাজত্ব করছে, (দেখে মনে হলো), তাকে * 
(দুনিয়ার) সব কয়টি জিনিসই (বুঝি) দেয়া হয়েছে, 
(তদুপরি) তার রয়েছে বিরাট এক সিংহাসন । 


২৪. আমি তাকে এবং তার জাতিকে (এমন অবস্থায়) * ভর তিলে 
পেলাম যে, তারা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে সূর্য টিভি রি 


সাজদা করছে, (মূলত) শয়তান তাদের (পার্থিব) * ৮171 -1*5 ]। «এ 75 ৬ 
কর্মকান্ড তাদের জন্যে শোভন করে রেখেছে এবং সে ০) ০৪1০০ chil ০৮599481495 
(শয়তান) তাদের (সৎ) পথ থেকেও নিবৃত্ত করেছে, LA Dos LADS ৮৯০ ৮০৮ 
ফলে ওরা হেদায়াত লাভ করতে পারছে না, © 09628 ০০ Jesh ৬০৩০ 


২৫. (শয়তান তাদের বাধা দিয়েছে) যেন তারা 2 * ০ * হন, 4 Aso Ac 
আল্লাহ তায়ালাকে সাজদা করতে না পারে, ০ 


যিনি আসমানসমূহ ও যমীনের (উত্তিদসহ সব) 517 ১৮৯৮ 
গোপন জিনিস বের করে আনেন, ০০১155০971৪ ঠা 
পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা ৪৩৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


(তিনি জানেন) তোমরা যা কিছু গোপন করো এবং যা EAT 
কিছু প্রকাশ করো। ও ০4৯০9 ০১৪৯১০-৮৭৩ 


২৬. আল্লাহ তায়ালা ব্যতীত কোনো মাবুদ নেই, সাজদা ০০ 
তিনিই হচ্ছেন মহান আরশের অধিপতি । Set 5১2 oY IY Bf 


২৭. (এটা শুনে) সে বললো, (হ্যা) আমি এক্ষুণি SAG Sha DIAG BS 
দেখছি, তুমি কি সত্য কথা বলেছো, না তুমি ৪০০৫1 ০০০4৫1০3৫০74০46 
তব দের একজন! 


৮. তুমি আমার এ চিঠিটা নিয়ে যাও, এটা তাদের ছু = বু 
কাছে রেখে এসো, তারপর তাদের কাছ থেকে =" পল 101৩ ০28৮৯] 


(কিছুক্ষণের জন্যে) সরে থেকো- দেখো তারা এর কি ৩০৮৮ jC RG Le UI 


২৯. (সোলায়মানের চিঠি পেয়ে সাবা জাতির) 22-4, ০3/7 
সম্রাজ্ঞী (তার পারিষদদের ডেকে) বললো, হে আমার rll CG; Sf TH al LE 
পারিষদরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি 

পাঠানো হয়েছে, 


৩০. তা (এসেছে) সোলায়মানের কাছ থেকে এবং নত 
তা (লেখা হয়েছে) রহমান রহীম আল্লাহ তায়ালার ৬* 
নামে- 


| 
॥ 481 
রর 


৩১. (চিঠির বক্তব্য হচ্ছে,) তোমরা আমার অবাধ্যতা করো না জাতাতেিতেরে 
এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে আসো। ও ০ (559 15১ 


৩২. (চিঠি পড়ে) সে (রাণী) বললো, হে আমার 

পারিষদরা, আমার (এ) বিষয়ে তোমরা আমাকে একটা € 

অভিমত দাও, আমি তো কোনো ব্যাপারেই চূড়ান্ত 

কোনো আদেশ দেই না, যতোক্ষণ না তোমরা আমার ৪ 9১82 (৫ x ৮6 ০০০৮ 
কাছে থাকো (এবং আমাকে পরামর্শ না দাও)। 


৩৩. তারা বললো (একথা ঠিক) যে, আমরা অনেক 11175552117 21142 
শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু (সোলায়মানের রান 15215822159. ৩ এ 


সাথে বিদ্রোহের ঝুঁকি নেয়ার ব্যাপারে) সিদ্ধান্ত গ্রহণের | দু? 51: ১ 
ক্ষমতা তো তোমারই হাতে, অতএব চিন্তা করে & ০৪১0৩ 1১715: ১৪০৪ 
দেখো, €এ পরিস্থিতিতে) তুমি আমাদের কি আদেশ 

দেবে ? 


৩৪. সে (রাণী) বললো, (আসলে) রাজা বাদশাহরা 

যখন কোনো জনপদে (বিজয়ীর বেশে) প্রবেশ করে 

তখন তারা তা তছনছ করে দেয়, সেখানকার 7 

মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে, এরাও oo 


(হয়তো) তাই করবে। ULE 


পা Az, Bz APL AW 


৩৫. আমি (বরং সরাসরি হ্যা কিংবা না কোনোটাই না 34, 
২৫ যা ভা সিয়ে লহ দল 3 ES 03 পপ 124 ১219 


কি জেবাব) নিয়ে আসে! «ধাঁ নপী। ৩৮ 


© asl ৫95 


৩৬. সে (দূত হাদিয়া নিয়ে) যখন সোলায়মানের 4. 4* Re নিশি? 
REE A Ua 1212 
ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা +৪৩৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


(অথচ) আল্লাহ তায়ালা যা কিছু আমাকে দিয়েছেন * ৮: + 

তা- (তিনি) তোমাদের যা দিয়েছেন তার তুলনায় এ 0? ০৮৫৮2200515 
অনেক উৎকৃষ্ট, (তোমরা দেখছি) তোমরা তোমাদের দুর 
এ উপঢৌকন নিয়ে উৎফুল্পবোধ করছো! ৪০১9৯১৯০৮৫৭ ১০ 


৩৭. তোমরা (বরং) তাদের কাছেই ফিরে যাও (যারা ৯ ০৪৮ পা AGA 
এগুলো তোমাদের পাঠিয়েছে), আমি অবশ্যই ওদের Gy ১০৯১-৯০-1৯ 


ALD SUD 2৮০০ চিতল বি Ft Ls টি 


মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাযির হবো, 1J5f ২1 

(তাদের যা আছে) তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি “> রশ + 20 ০ 
ওদের নেই এবং আমি অবশ্যই তাদের সে জনপদ ০ 
থেকে লাঞ্কিতভাবে বের করে দেবো, (পরিণামে) ওরা 
সবাই অপমানিত হবে । 

৩৮. সে (নিজের) পারিষদদের বললো, হে আমার বিন যারা টন 
পারিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে (9০১ Eh ছিপ। কে 

আসার আগেই তার (গোটা) সিংহাসনটাই আমার 

কাছে (তুলে) নিয়ে আসতে পারে এমন কে (এখানে) 

আছে? 

৩৯. বিশাল বেপুবিশিষ্ট) এক জ্বিন দাড়িয়ে বললো, "1,716, 15116 “41 4.৯৭ 2০15 
তোমরা তোমাদের বর্তমান স্থান থেকে উঠার ৬৩৯১2 01৬০2০২১৯১০ 
আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসবো, এ Sf ৭৪112 SEL ৮০9 
বিষয়ের ওপর আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান । কি শপ ২ 2৩৮5 
৪০. (আরেক জ্রিন-) যার কাছে (আল্লাহ তায়ালার) 147 161 ৮55 7. ০44 ৯ (দু 1৫ 
কিতাবের (কিছু) জ্ঞান ছিলো, সে বললো (হে ES ss 9971 JL 
বাদশাহ), তোমার চোখের (পরবর্তী) পলক তোমার 42%7 42৮7, ৪৫০৪ ৯4 AZ 255) 
দিকে ফেলার আগেই আমি তা তোমার কাছে নিয়ে “3১৮ ৯১০১ of 05 45 SS 
আসবো; (কথা শেষ না হতেই) সে যখন দেখলো- ০512, 52 
(সিংহাসন সহ) তা তার সামনেই দীড়ানো, তখন সে ৬০16৯ IEG EB Ll 
বললো, এ তো হচ্ছে (আসলেই) আমার মালিকের ৫৫19 মি ০৪/০ se * এ 
অনুগ্রহ; এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে ৮১৯৮ (1১215 গু + (9১95 
চান (তিনি দেখতে চান), আমি কি শোকর আদায় _.. *.. নির্যাতিতা 
করি, না না-শৌকরী করি; (মূলত) যে ব্যক্তি (আল্লাহ HE eget] রি ৮০৮ ১৫ ০০9 
তায়ালার) কৃতজ্ঞতা আদায় করে সে (তো) করে Ba Lue রা 
তার নিজের কল্যাণের জন্যেই, আর যে ব্যক্তি (তা) © ৪০ wl 
অস্বীকার করে (সে যেন জেনে রাখে), তোমার রব is 

সব ধরনের অভাব থেকে মুক্ত, একান্ত মহানুভব। 


৪১. সে বললো, তোমরা (এবার) তার সিংহাসনের নম 7৯০2521৫৮৮1 

আকৃতিটা একটু বদলে দাও, আমরা দেখি সে সত্যিই ৩৫83৪১০০12১ 8 
তা টের পায় কিনা, না সেও তাদের দলে শামিল হয়ে ০৫৯৩ 

যায়, যারা (কখনো সঠিক) পথের দিশা পায় না। © UY ad ০০০০ 


৪২. অতপর সে (রাণী যখন) এলো (তখন তাকে * 822 AAT Da 
জিজ্ঞেস করা হলো), তোমার সিংহাসন কি (দেখতে) 6421৩০০০০০৯ প্রঃ 


এমন ধরনের (ছিলো)? সে বললো হ্যা, (মনে হয়) 1০০৮ 112 5 = cA নিন 
তা এ ধরনেরই (ছিলো, আসলে) এ ঘটনার আগেই 0220128০০৮1 C5992 S56 


আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা 
পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা +৪88০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


(তোমার) আনুগত্যও মেনে নিয়েছি। 


২৭ সূরা আন নামল 


cA AD 
© ws 
AD A 


৪৩. তাকে যে জিনিসটি (ঈমান আনতে এ যাবত) 
বাধা দিয়ে রেখেছিলো; তা ছিলো আল্লাহ তায়ালাকে 
বাদ দিয়ে অন্যের গোলামী করা; তাই (এতো দিন 
পর্যন্ত) সে ছিলো কাফের সম্প্রদায়ের অন্তভূক্ত। 


১401 092 er ১০৯) টি ডে 


88. (অতপর) তাকে বলা হলো, যাও, এবার তুমি 
প্রাসাদে প্রবেশ করো, সে যখন (প্রাসাদের আয়নাসম 
বারান্দাসহ) সব দেখলো তখন তার মনে হলো, এ 
যেন স্বেচ্ছ জলাশয়) এবং (এটা মনে করে) সে তার 
উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরলো; (তার 
এ আচরণ দেখে) সে (বোদশাহ) বললো, এটি 
হচ্ছে স্ষটিক নির্মিত প্রাসাদ; সে (মহিলা) বললো, 
হে আমার রব, আমি অবশ্যই (এতোদিন) আমার 
নিজের ওপর যুলুম করে এসেছি, (আজ) আমি 
সোলায়মানের সাথে আল্লাহ রাব্বুল রওপর 
ঈমান আনলাম । 


Sf Lie En সত 
04555০2০৪৫9 ৫৯822 
55506528528 
ole Ef পি গে 


cA এ 2 এ ৩৫ 


৪৬৯ ০৮348 


৪৫. আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে 
পাঠিয়েছিলাম (সে বলেছিলো), তোমরা আল্লাহ 
তায়ালার এবাদাত করো, (এ আহ্বানের সাথে সাথে) 
তার (জাতির) লোকেরা (মোমেন ও কাফের) দু"দলে 
বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেলো । 


ofS Le Alf Sy dt 


AAP cA 


33989 


© ৬/9০০০৯৯৪ 52৮96 od: 


৪৬. (সে বললো,) তোমরা কেন (ঈমানের) কল্যাণের 
পরিবর্তে (আযাবের) অকল্যাণকে তরান্বিত করতে 
চাইছো, কেন তোমরা আল্লাহ্‌ তায়ালার কাছে ক্ষমা 
প্রার্থনা করছো না, আশা করা যায় তোমাদের ওপর 
অনুগ্রহ করা হবে । 


0১5269-40 Oni AC a I 


ADELA, cAD ১৩৯2 তা পাটি 


a) wf ৬/১১৪৯০০ 15155551 


AD নি 


৪ USS 


৪৭. তারা বললো, আমরা তোমাকে এবং তোমার * 


সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের চা 0, ০5945091916 


কারণ হিসেবেই (দেখতে) পেয়েছি; (এটা শুনে) 
সে বললো, তোমাদের শুভাশুভ সবই তো আল্লাহ 
তায়ালার এখতিয়ারে; (মূলত) তোমরা এমন এক দল 
যাদের (আল্লাহর পক্ষ থেকে) পরীক্ষা করা হচ্ছে। 


-০৮/১-9 BAS A DAZ No এ 


৪05586০3450 655 


৪৮. সে শহরে ছিলো (নেতা গোছের) এমন নয় 
জন লোক, যারা আমার যমীনে বিপর্যয় সৃষ্টি করে 
বেড়াতো, সংশোধনমূলক কোনো কাজই তারা করতো 
না। 


UUs ৮১০ 2০24৩ 80৫9 


AD পাপা 


উরি 


৪৯. (একদিন) তারা (একজন আরেকজনকে) বললো, 


তোমরা আল্লাহর নামে সবাই কসম করো, আমরা 


রাতের বেলায় তাকে ও তার (ঈমানদার) সাথীদের 41? 


মেরে ফেলবো, অতপর তার উত্তরাধিকারীকে আমরা 


বলবো, তার পরিবার-পরিজনকে হত্যা করার সময় 
আমরা (সেখানে) উপস্থিতই ছিলাম না, আমরা 
অবশ্যই সত্যবাদী । 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা 


% 88১ 


০0557 
৪ ০০1০1 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সুরা আন নামল 


৫০. তারা (যখন সালেহকে মারার) চক্রান্ত করছিলো, ৭ 
(তখন) আমিও (তাকে রক্ষা করার এমন এক) 4৮59 1১47 (9১479 2 199 
কৌশল (বের) করলাম, যা তারা (বিন্দুমাত্রও) বুঝতে উহ 
পারেনি। © C3 


৫১. (হে নবী,) অতপর তুমি দেখো, তাদের চক্রান্তের 5 is দায়ি 
কী পরিণাম হয়েছে, আমি তাদের এবং তাদের জাতির শি ১১ ০ ঠা 


সবাইকে ধ্বংস করে দিয়েছি। ৪0 22 


৫২. (চেয়ে দেখো, ) এই হচ্ছে তাদের ঘরবাড়ী, দত 7272722-2 REZKGS নু 
তাদেরই যুলুমের কারণে তা (আজ) মুখ থুবড়ে পড়ে ull 1০2290০৯১9০ ৫০ 


আছে; অবশ্য এ (ঘটনার) মাঝে জ্ঞানবান মানুষদের চি ডিনার 
১57৮ ৪ ৪0১10 এ); 


৫৩. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছে rt 
এবং (আল্লাহ তায়ালাকে) ভয় করেছে, আমি তাদের 90129 15221589411 
(আযাব থেকে) মুক্তি দিয়েছি। বত 


৫৪. আর (এক নবী ছিলো) লূত, যখন সে তার টিতে 
জাতিকে বললো, তোমরা কি অশ্লীল কাজ করছো, Ea Et Of 5281 JG 311655 


অথচ তোমরা দেখতে পাচ্ছো (এটা কতো জঘন্য)! CAs ৮2৮2 
Guy Sly 


৫৫. তোমরা কি (তোমাদের) যৌনতৃপ্তির জন্যে AW তপন পু A 
নারীকে বাদ Ea কাছেই আসবেঃ 993 us 308 JL HH OETA 


পা 


(আসলেই) তোমরা হচ্ছো একটি মূর্খ জাতি । রি লি 


না হি এছাড়া টা কোনো 1750: টিতে 91৫53 
জন কে কির রিনা (জনা) এনা টি 
কয়েকজন (আসলেই একটু) বেশী ভালো মানুষ । ৮৪০1 বস ৩2198 


৫৭. (পরিশেষে) আমি তাকে ও তার পরিবার- ৮ 1৮15 আপু পর) ৃ 
পরিজনকে আযাব থেকে) উদ্ধার করলাম, তবে ৬০1৪১০৪১4১০ 14415 45 
তার স্ত্রীকে নয়, তাকে আমি পেছনে পড়ে থাকা EX 
(আযাবে নিমজ্জিত) মানুষদের সাথে শামিল করে © en yl 
দিয়েছিলাম । 


ihc 91 8 তা Ne 
+ি 


৫৮. অতপর তাদের ওপর আমি (গযবের) বৃষ্টি নাযিল ৮৮” 77145 ৯ 
করলাম, যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিলো তাদের Jd ee [১১৮9 
জন্য এ বৃষ্টি কতোই না নিকৃষ্ট ছিলো! $ 6 2১৫ 


৫৯. (হে নবী) তুমি বলো, সব তারীফ একমাত্র -* GEAR 
আলাহ তায়ালার জন্যেই এবং (যাবতীয়) শা তীর ০8971 5205 &৮15544 ৫৮০1 ০৫ 


সেসব নেক বান্দার জন্যে, যাদের তিনি বাছাই করে As Tf 
নিয়েছেন; (আসলে) কে উত্তম- আল্লাহ তায়ালা? না $ 5388 8 si 
এরা (তীর সাথে) যাদের শরীক করে (তারা)? 


পারা ১৯ ওয়া ক্বালাল্লাধীনা ৪৪ ২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


৬০. অথবা তিনি (শ্রেষ্ঠ)_ যিনি আসমানসমূহ ও যমীন সা নিত 
gt পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্যে 5৩৯১8 MCC 
পানি বর্ষণ করেছেন, (আবার) তা দিয়ে (যমীনে) +, (3303 52৭ Ie 2] 

ছি পি ৮1 
| মনোরম উদ্যান তৈরী করেছেন, উর রোযার এ 
ক্র) বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই; of AT UB Crips ই 22 
(বলো, এসব কাজে) আল্লাহ তায়ালার সাথে অন্য ॥2 *৮ পা tAD 
কোনো মাবুদ আছে কি? বরং তারা হচ্ছে এমন এক ০৪0551৫1102 195: 
সম্প্রদায়, যারা (অন্যকে আল্লাহ তায়ালার) সমকক্ষ জী এ ৯৫ 
দাবা কাছ ও 9০ [9 


রা মি রা 1215 0:59 10158 ০১১৬1 Ox crf 


মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদীনালা, (যমীনকে +4 4747" এ ।প 
সুদৃঢ় করার জন্যে) তার মধ্যে স্থাপন করেছেন ৩০০৩০৪51201 4৯১1৯% 


পর্বতমালা, দুই সাগরের মাঝে (মিষ্টি ও লোনা পানির) গিনি TA 
সীমারেখা সৃষ্ট করে দিয়েছেন; (বলো, এসব কাজে) ৩7 410০ ts 15 ৬৭১০০ 
আল্লাহ তায়ালার সাথে আর কোনো মাবুদ আছে কি? ৮৯4৯৮ ৯৮৯৫ 
কিন্তু তাদের অধিকাংশ লোক (এ সত্যটুকুও) জানে না; ও ঠা ৮৯১৯] 


৬২. অথবা তিনি (শ্রেষ্ঠ)_ যিনি কোনো বিপদগ্রস্ত hoc ০ পাপা প্রা) DAN SB ADL 
ব্যক্তির ডাকে সাড়া দেন, যখন (নিরুপায় হয়ে) সে 2 1316০ এও wl 
তাকে ডাকতে থাকে, তখন (তার) বিপদ আপদ তিনি 1” পাত ৮2৯৩৫ পন 
দূরীভূত করে দেন এবং তিনি এ যমীনে তোমাদেরকে 15,৩১1 RS CR 
তার প্রতিনিধি বানান; (এসব কাজে) আল্লাহ তায়ালার aa (EC HE 

সাথে আর কোনো মাবুদ কি আছে? (আসলে) তোমরা ৪ ১১১১ 318,410 
কমই উপদেশ গ্রহণ করে থাকো; 


৬৩. কিংবা তিনি (শ্রেষ্ঠ)- যিনি তোমাদের জলে ++] 11... 
স্থলের (গহীন) অন্ধকারে পথ দেখান, যিনি তার ৯0925 কপট 3০০০ crf 


অনুগ্রহ (-সম বৃষ্টি) বর্ষণের আগে তার সুসংবাদ বহন (56 

SE Uk (এ সব কাজে) দে 2451555 Er 
আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ কি আছে? আল্লাহ (৮5401 df Ee SG an) 
তায়ালা অনেক মহান, ওরা যা কিছু তার সাথে শরীক LAG As 
করে তিনি তার চাইতে অনেক উর্ধ্বে; ও ৩) 


৬৪. অথবা তিনি (শ্রেষ্ঠ)- যিনি সৃষ্টিকে (প্রথম বার) Acco 0৮ ০৯, ৩০৯ 2৫ 
অস্তিত্বে আনয়ন করে (মৃত্যুর পর) তা আবার সৃষ্টি ৮” e300 GI 15১৭ ৬ 


করবেন, কে তোমাদের আসমান ও যমীন থেকে %) জা 
রেষেক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ 17৩১1 এ ৩০১১৪ 
আল্লাহর সাথে (এসব কাজে)? তাদের তুমি বলো 222 001 "225 1848 

(হে নবী), যদি তোমরা সত্যবাদী হও তাহলে (তার ০1৫০ ৮19) bs 4০. 
সপক্ষে) তোমাদের কোনো প্রমাণ নিয়ে এসো। ০০৪০০ 


৬৫. (হে নবী,) তুমি বলো, আল্লাহ তায়ালা ছাড়া ভরি 
আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে, এদের ৩৯১9 ১০০৩৬ ৩৪ 


কেউই অদৃশ্য জগতের কিছু জানে না; তারা এও Ef 2 ১2131 ১5] 
জানে না, কবে তাদের আবার কেবর থেকে) উঠানো 3) + 


পট £৯ টিপা ০টি 


€9০) 9৭ 


পারা ২০ আম্মান খালাকা *% 88৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ সূরা আন নামল 


৬৬. বরং মেনে হচ্ছে) আখেরাত সম্পর্কে এদের জ্ঞান ॥০ ?” 

নিশেষ হয়ে গেছে। (না, তাসলে তা নর) বরং তার 5260 4 AV & ০25 9১ 0 
(এ ব্যাপারে) সন্দেহে (নিমজ্জিত হয়ে) আছে, কিন্তু EE “AB aes ৯০ ONE NE ০:০ 
তারা তো সে সম্পর্কে (জেনে বুঝেই) অন্ধ হয়ে আছে। শু ০০০৮ 1৯০৯ 4০ 3. ৬550 & 


৬৭. যারা আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে তারা ॥=' 21 3 
বলে, আমরা ও আমাদের বাপদাদারা (মৃত্যুর পর) USCS BIEN 159 
যখন মাটি হয়ে যাবো, তখনও কি আমাদের (কবর SUITE EB be 
থেকে) বের করা হবে! ৪০১৭৯ y 1219 


পপ পার্ট রা 


৬৮. এমন ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে * 14৮7৮ রত 
আমাদের বাপ-দাদাদের সাথেও করা হয়েছিলো, ০০0০15০৯616510959 ০৪1 


পানর লা STAIN 2৮০11 01,45 


৬৯. (হে নবী,) তুমি বলো, তোমরা (আল্লাহর) ।১*21*-1? 
যমীনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম Gi EDU ০০১৫1 1955০ 08 
কি (ভয়াবহ) হয়েছে? 


Aad As 


৭০. তুমি ওদের (কোনো কাজের) ওপর দুঃখ করো Azz 
৭০. তুমি কোনো কাজের) ওপর দুঃখ করো 5৯5 $ 3) Le ৩৮০ 5 


পা APLLAZ WW 


কেন (তাতে) মনোক্ষু্র হয়ো না! ৩১১৪ 


পট ADADar 


৭১. তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে * 2”2 * - 
বলো, (আযাবের) ওয়াদা কখন আসবে! Ed ge) 1৯ ~ ৩5৯9 
৪৩৯০ 


৭২. (হে নবী,) তুমি বলো, (আযাবের) যে বিষয়টি ০ সি 8 এটিপ্ট তা পাপা ৯০ AS পাত ৯০৪ 
তোমরা তরান্বিত করতে চাচ্ছো তার কিছু অংশ সম্ভবত US 52) EES cl 


লিল dar A 


তোমাদের পেছনে এসে দাড়িয়েও আছে! মী? is 5 Cs 


৭৩. অবশ্যই তোমার মালিক মানুষদের ওপর অত্যন্ত ৪ 1) জারি 
দয়াবান, কিন্তু অধিকাংশ মানুষই (আল্লাহ তায়ালার ৮০১৩ 1৫95১ 5০১৩1 


এই অনুগ্রহের) শোকর আদায় করে না। ৪৬9১৯০৭১৮৪১: 


৭8. তোমার রব তা ভালো করেই জনেন, যা কিছু 1৮ ৯০ ০০ ৪ ০7৮৮4 ০ 
তাদের মন গোপন করে, আর যা কিছু তারা বাইরে *9-৮৯১9০ ৬৫৪ ০ এ) us 


প্রকাশ করে। 59542 


৭৫. আসমান ও যমীনে এমন কোনো গোপন রহস্য উ। 84 15 চারা ED 
নেই যা (আমার) সুস্পষ্ট গরন্থে (লিপিবদ্ধ) নেই। ১1581950৮41 20 ০০9 


AS EE 
Ou TS 


৭৬. অবশ্যই এ কোরআন বনী ইসরাঈলদের ওপর ০০ 
তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয়, যার Bsr lo E oki Glo 


ব্যাপারে তারা (একে অপরের সাথে) মতভেদ করে ৮৪12৩ “টা 
তারা (একে অ ) মতভে | 905812554১2 GR 


৭৭. নিসন্দেহে এ (কোরআন) হচ্ছে ঈমানদারদের ৮, 5244 344০/5 পর্ণ পছ।ত 
জন্যে (আল্লাহ তায়ালার) হেদায়াত ও রহমত। Gurl 2৮৯১9 ৪০৬ 4419 


পারা ২০ আম্মান খালাকা %388 www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৭ রা আন নামল 


৭৮. (হে নবী,) তোমার রব নিজ প্রজ্ঞা অনুযায়ীই ₹ ৮৫2 RACAL 21 
এদের মাঝে মীমাংসা করে দেবেন, তিনি পরাক্রমশালী, 2৯৮০ CE ৭) ০ 


cyl cA DA AN পাশটি পা 


988 © rl 5a yl 525 


৭৯. অতপর (সর্বাবস্থায়ই) তুমি আল্লাহ তায়ালার A oh, পা 25 তে 
ওপর নির্ভর করো; নিসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের © ৬০০ GSE এ01,91 & 0822 
ওপর (প্রতিষ্ঠিত) রয়েছো। 


৮০. তুমি মৃত লোকদের (কিছু) শোনাতে পারবে না, 2 ১3? 5511 2_ “4৭ ঞ5 
বধিরকেও তোমার আওয়ায শোনাতে পারবে না- ৫9 ১9০9৮ ৫ রি চর 


(বিশেষ করে) যখন তারা (তোমাকে দেখে) সুখ 908239415213175011--1 


৮১. (একইভাবে) তুমি অন্ধদেরও (তাদের) গোমরাহী বাপ টিপা ADNAN 1 + Az oe 
থেকে হেদায়াতের পথে আনতে পারবে না; তুমি তো ৮১115 ৬০ ৩ 903 sh Lo 
শুধু তাদেরই (তোমার কথা) শোনাতে পারবে, যারা * +7 

আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে, আলা bal sh YEO 


ASD AS 


তারা (আমার কাছে) আত্মসমর্পণ করে। BL ! 


৮২. (শুনে রাখো,) যখন আমার প্রতিশ্রুত সময় *-117*7৮517 12 70311 7371 
তাদের ওপর এসে পড়বে, তখন আমি মাটির ভেতর 1০৯১1 JED 


থেকে তাদের জন্যে এক (অদ্ভুত) জীব বের করে ০০৬০০ 
আনবো, যা (অলৌকিকভাবে) তাদের সাথে কথা ০০1০ পরপর oN 22 হাঃ 


* ই আমার আয়া AD AD 
ENR 80555: Cal 55 


৮৩. (সেদিনের কথা ভাবো,) যেদিন আমি প্রতিটি উন্মত TE SETAC 
থেকে এক একটি দলকে এনে জড়ো করবো, যারা ৮৮2 এ 


আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অতপর Asi As ১00 25৮2 
তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে। ০১9০১ 9৪5 ০১৪৪৭ 


৮৪. এমনি করে ওরা যখন (আল্লাহ তায়ালার AI ৯:০৯ দু ZN টি 
সামনে) হাযির হবে, তখন আল্লাহ তায়ালা তাদের UE ZT OD ele |১1 (৪৯ 
জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহ * ৮+5 ৫ 1571৮ 

(শুধু এ কারণেই) অস্বীকার করেছিলে এবং তোমাদের -৮৮--1১ ৮৮1 Lie 9 PE EAS 
ও মত) জ্ঞান দিয়ে তে তামর সে (আয়াতের মর্ম) APSA 
পর্যন্ত পৌছতে পারোনি, (বলো, আমার আয়াতের © ০১০০৯ 
সাথে) তোমরা (এ) কি আচরণ করছিলে? 


৮৫. যেহেতু এরা (দুনিয়ার জীবনে) যুলুম করেছে, * 41% 
(তাই আজ) এদের ওপর (আযাবের) প্রতিশ্রুতি পুরো ৮৪519৮15 Ly ete 05811 8599 


AD Aa 
হয়ে যাবে, অতপর এরা কোনো রকম উচ্চবাচ্য বত 90%% bis 


পারবে না। 
AS Ahr Uz Acch ar 


৮৬. এরা কি (এ কথা) চিন্তা করেনি যে, আমি রাতকে ৯০৯৩ 
এ জন্যেই তৈরী করেছি যেন তারা তাতে বিশ্রাম « এও tm ০লা ৮4০৯ CHS 


করতে পারে, (অপরদিকে জীবিকার প্রয়োজনে) A) 
দিনকে বাদিমেছিআলোক্োজ্বল; অবশ্যই এর মাৰে ৩৫১ U3 & utr 
সে জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে, যারা ০৯৪ ad 
(আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে। ৪ F452 [5 


৮৭. যেদিন শিজায় ফুঁ দেয়া হবে, ১০ 11৬ €ঁ 2 : 519 22 
পারা ২০ আম্মান খালাকা 8৪৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সেদিন যারা আসমানসমূহে আছে এবং যারা যমীনে আছে, 
তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে (তাদের কথা) আলাদা 
যাদের আল্লাহ তায়ালা (এ থেকে বাঁচাতে) চাইবেন; সবাই 
সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাযির হবে । 


২৮ সূরা আল কাছাছ 
৯১ ৪০১৮৮1০7898 


1:2৮ পা ৪ ০৮ 


০৭১5১ 899 329,201 26৩2 


৮৮. (হে মানুষ, আজ) তুমি পাহাড় দেখতে পাচ্ছো, 
তুমি মনে করছো তা অনড় হয়ে দীড়িয়ে আছে; 
(কিন্তু কেয়ামতের দিন) এ পাহাড়গুলোই মেঘের 
মতো উড়তে থাকবে, এটা আল্লাহ তায়ালারই সৃষ্টির 
শৈল্পিক নিপুণতা, যিনি প্রতিটি জিনিসকে মযবুত করে 
বানিয়ে রেখেছেন;তোমরা যা কিছু করছো অবশ্যই 
তিনি সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। 


iol bes Jul 5 
ES dl 
[৮৫১৮৫ মত রা 


রা fine 


৮৯. (সেদিন) যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে * - 
(আমার সামনে) হাযির হবে তাকে তার চাইতে আরো 2 


উৎকৃষ্ট (প্রতিফল) দেয়া হবে, এমন ধরনের লোকেরা 
সেদিন ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। 


রি ভি পপ বড 


ESE 


৯০. (অপরদিকে) যে ব্যক্তি কোনোরকম মন্দ কাজ 
নিয়ে আসবে, তাদের (সেদিন) উল্টো করে আগুনে 
নিক্ষেপ করা হবে, (তাদের বলা হবে, দুনিয়ায়); 
তোমরা যা কিছু করতে তার বিনিময় এ ছাড়া আর কি গু 
তোমাদের দেয়া যাবে? 


Poh AD 


উবে (0 


৯১. (হে নবী, তুমি বলো,) আমাকে তো শুধু 
এটুকুই আদেশ দেয়া হয়েছে যেন আমি এ (মক্কা) - 
নগরীর মালিকের এবাদাত করি, যিনি একে সম্মানিত 
করেছেন, সব কিছু তার জন্যেই (নিবেদিত), আমাকে 
(এও) হুকুম দেয়া হয়েছে যেন আমি (তারই আদেশের 
সামনে) আত্মসমর্পণ করি, 


৪০111 5০০ ০) ০৯০0০০১০0৮1 


LEDs BT SL C3 


পা ABD Na 


০1511 ০2909 ০1 


৯২. (আমাকে আরো আদেশ দেয়া হয়েছে) আমি 
যেন কোরআন তেলাওয়াত করি, অতপর যে ব্যক্তি 
হেদায়াতের পথ অনুসরণ করবে সে তো তা করবে 
তার নিজের (মুক্তির) জন্যেই, আর যে ব্যক্তি গোমরাহ 
থেকে যাবে, তোকে) তুমি বলো, আমি তো কেবল 
(জাহান্নামের) একজন সতর্ককারী মাত্র! 


cold coll 157 


৯৩. তুমি বলো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ 
তায়ালার জন্যে, অচিরেই তিনি তোমাদের তার 
নিদর্শনসমূহ দেখাবেন, অতপর তোমরা সহজেই তা 
চিনে নেবে; তোমরা যা কিছু আচরণ করছো সে 
সম্পর্কে তোমাদের রব মোটেই বেখবর নন। 


117১-97-22 ৩4০ ৮ পা A 


£57142৮728৯0195 


। 56 


P25 025140 ০ 


২. এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত । 


পারা ২০ আম্মান খালাকা 


+%৪৪৬ 


14 ০ 


Quest ৮০৫1 এন এ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 
৩. (হে নবী, এ আয়াতসমূহের মাধ্যমে) আমি -*-*,- IAD LDA পাটি ২৮ ১০ 
তোমাকে মূসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক ১১9০১১০5৮9৮ US re ৫৬০19 
করে বলে দিতে চাই, (এটা) সে জাতির জন্যে, যারা ₹ ৯৩ AB 

(আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে । ৩০/9৮০৪৭ [52 341 
৪. (ঘটনাটা ছিলো এই,) ফেরাউন (আল্লাহর) যমীনে 111,122 1 AER D 
অনেক শক্তিশালী হয়ে উঠেছিলো, সে তার (দেশের) LL Gs NIE Ne 03853 of 
অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিলো, 
সে তাদের একটি দলকে দূর্বল করে রেখেছিলো, সে NSE, 
তাদের পুত্রদের হত্যা করতো এবং নারীদের জীবিত ০৫ SY ০০০০9৮১90০1 
রেখে দিতো; অবশ্যই সে ছিলো (যমীনে) বিপর্যয় Eh 
সৃষ্টিকারী ব্যক্তিদের একজন । Ot twit ০০ 
৫. (সে) যমীনে যাদের হীনবল করে রাখা হয়েছিলো Pe রা ১1 ০ বায়ে 
ভা 8758 ইনি LO ৬১ এ ১২১১ 
আমি তাদের (ফেরাউনের সেবাদাস থেকে od OME 2545 

দেশের) নেতা বানিয়ে দিতে চাইলাম এবং তাদের টী 4০1 ৯০9 NE 
আমি (এ যমীনের) উত্তরাধিকারী বানিয়ে দেয়ার 

এরাদা করলাম; 


৬. আমি চাইলাম তাদের (সে) দেশে ক্ষমতার আসনে “21; দল 
৩ 1 
বসিয়ে দেবো এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান Eo Gy ৯১১1 Er ৮৮১৪ 


LU 2 A DAW জেতা 


রা BECUASE পা শটিপা ডি ৮9 চিতা cd tT পাপা 


ও তার লয় লশকরদের সে ব্যাপারটা দেখিয়ে দেবো, [$34 Le ০ 39329 07159 


যে ব্যাপারে তারা আশংকা করছিলো । পা টিটি পু টিপা 
০9১০৭ 

৭. (এমনি এক সময়ে যখন মুসার জন্ম হলো, তখন) মদ 

আমি মূসার সারের কাছে এ আদেশ পাম বে, ০১০৪ ৩৩2520৭11৯5 

তুমি তাকে বুকের দুধ খাওয়াও, যদি কখনো তার ৮৮ “”৭ 

(নিরাপত্তার) ব্যাপারে তোমার ভয় হয় তাহলে তাকে Ys al ৩. 4210 এ wis HE 


(বাক্সে ভরে) নদীতে ফেলে দিয়ো, কোনো রকম ভয় | 
করে৷ না, দুশ্চিন্তাও করো না, অবশ্যই আমি তাকে একা 250 be (০ 39 ৫81 


LA AABN পা DAP পাপা 


Our yh re ৪9159 


তাকে বাক্সে ভরে সমুদ্রে ফেলে দিলো,) অতপর 19221 ug নি Jl 2520 
ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নিলো, সা দ্নে ul রর 
যেন সে তাদের জন্যে দুশমনী ও দুশ্চিন্তার কারণ হতে *** 9:৭2 ৬ 955১5 1 ০ 
পারে; এতে কোনো সন্দেহ নেই যে, ফেরাউন, হামান রঃ 

ও তাদের বাহিনী ছিলো ভয়ানক অপরাধী । ৪০৬০ 199৫ 
৯. ফেরাউনের স্ত্রী (শিশুটিকে দেখে তার স্বামীকে) *এ +৮ 2 2/১» রি কি 
বললো, এ শিশুটি আমার এবং তোমার জন্যে চক্ষু ০1৭০০১৪০১৪০, রে 
শীতলকারী (হবে), একে হত্যা করো না, হয় তো ॥/ বি ঞ ০/১-০-০/১০ তা 
একদিন এ আমাদের কোনো উপকারও করতে পারে, 91 ৮৯43 3 Of ৮9852 * 5109 
অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে বি ns 

পারি, ৪ তারা (তখন আল্লাহ তায়ালার পরিকল্পনা OUI Y L910] 6s 

সম্পর্কে কিছুই) বুঝতে পারেনি। 


১০. (ওদিকে) মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিলো 


রঙ র্ 1০9 ৬৬-০-০ রর 2 Aa Aad J 
’ “৮১১৯০৮৮1918 শশিওি Be 
পারা ২০ আম্মান খালাকা %88৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


(আমার প্রতি) আস্থাশীল থাকার জন্যে যদি আমি তার 12১7 ৮1” রী 02 
মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো (দুশমনদের 2১214 23০1০ ৫৩! 


কাছে) তার খবর প্রায় প্রকাশ করেই দিচ্ছিলো! ©) ee ৩ ৬ 9215 হাঃ 


১১. সে মূসার বোনকে বললো, তুমি (নদীর পাড় * HE £ ০2 47" 
দূর থেকে এমনভাবে পর্যবেক্ষণ করতে থাকলো, 4৮৪১৭ ৮৩৪ as 
যাতে ফেরাউনের লোকেরা টের করতে পারলো না। ঠা তির 


১২. (ওদিকে) আগে থেকেই আমি তার ওপর পারা Re NE 
(ধাত্রীদের) স্তনের দুধ খাওয়ানো নিষিদ্ধ করে রেখেছিলাম, রা 


(এ অবস্থা দেখে) সে (বোনটি) বললো, আমি কি ADB তালি ৯০৯০ 
তোমাদের এমন একটি পরিবারের নাম (ঠিকানা) বলে 1 45919 ইল yl ES de 

দেবো, যারা তোমাদের জন্যে একে লালন পালন করবে, রব রনি 
(সাথে সাথে) তারা এর শুভানুধ্যায়ীও হবে । SUID এ ৪৮ 


০০1 ডি পাতা পা 


১৩. (এভাবেই) আমি তাকে (আবার) তার মায়ের ৮1৮2৭ অপু ৭? ন 
কাছে ফিরিয়ে আনলাম, যাতে করে (নিজের সন্তানকে YUE 75 2 sf J 3355 


দেখে) তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোনো দত ৪ এ 4১৮ (77217 22 
রকম দুঃখ না পায়, সে (একথাও যেন ভালো করে) of G2 il 9525 ৯2৩১৭ 
জেনে নিতে পারে, আল্লাহ তায়ালার ওয়াদা সত্য, বা ফিশ এ 
যদিও অধিকাংশ লোক এটা জানে না। ও ০০ ১৮১১৪ 


১৪. যখন সে (পূর্ণ) যৌবনে উপনীত হলো এবং 12 2151 ৮০4৫1 
(শারীরিক শক্তিতে) পূর্ণতা প্রাপ্ত হলো, (তখন) আমি 1122 57517 ওঠা 62 


তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম; আমি নেককার পট তে 
লোকদের এভাবেই প্রতিফল দান করি। ৪০০০০ ১৯৫ USGL 


১৫. (একদিন) সে নগরীতে প্রবেশ করলো, যখন 1417 *+ 4? টা, টিন 
(সেখানে) নগরবাসীরা অসতর্ক অবস্থায় (আরাম GL or HE ৬০৯ GF ayo ০১9 
কর-) ছিলো, অতপর সে সেখানে দু'জন মানুষকে sche জলি পাচ পালা পা 
১1 রা 
নিজ জাতি (বনী ইসরাঈলের) আর দ্বিতীয় ব্যক্তি (5১8 83,021) 
ছিলো তার শত্রু দলের (লোক), যে ব্যক্তি ছিলো তার 9] AIS 
দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার ষ্ঠ » ৮9১০ ol 

সাহায্য চাইলো- যে ছিলো তার শত্রু দলের, তখন ১59 2 ৩০ ঠ ন টে Ef £০ 
মূসা তাকে একটি ঘুষি মারলো, এভাবে সে তাকে Jus lds 6 & ale 

হত্যাই করে ফেললো, (সাথে সাথে অনুতপ্ত হয়ে) সে * TE ৩৯১ ৩৮ 
বললো, এ তো একটা শয়তানী কাজ; অবশ্যই সে Si tse Uae 36% Shee hs £]| 
(হচ্ছে মানুষের) দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী । 


Tuas Woz A 


১৬. সে বললো, হে আমার রব, (অনিচ্ছাকৃত এ 
টি 

ফেলেছি (হে আল্লাহ), তুমি আমাকে ক্ষমা করে দাও +১৫20172 পপ 
অতপর আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিলেন, ৪৮১১1998211 Ld eo ch Ee 
অবশ্যই তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু ৷ 


১৭. সে বললো, হে আমার রব, তুমি যেহেতু আমার + 
ওপর মেহেরবানী করেছো, (তাই আমিও তোমাকে 
প্রতিশ্রুতি দিচ্ছি) আমি আর কখনো কোনো অপরাধী 
ব্যক্তির জন্যে সাহায্যকারী হবো না। 


পারা ২০ আম্মান খালাকা +৪৪৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 
১৮. অতপর ভীত শংকিত অবস্থায় সে নগরীতেই 141 5 ঢলে 
তার ভোর হলো, হঠাৎ সে দেখতে পেলো, আগের 156 3 Es ৫52 228৩০] ০০০ 
দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলো, cop Ach 502 রি 
সে (আবারও তার) সাহায্যের জন্য চীৎকার করছে; ৮4৯৮ ও হি 5 


এবার) তাকে বললো, তুমি তো দেখছি ভারী 5A ৪. নদ একার? 
Ue Bl i তুমি তো দেখছি ভ Sun G0 40120 


১৯. (তারপরও) যখন সে (ও ফরিয়াদী ব্যক্তিটি) * ৰণৰ শৰ 
তাদের উভয়ের শত্রুর ওপর হাত উঠাতে চাইলো ৬ GH hb ০991 JE 
(তখন এ ফরিয়াদী ব্যক্তিটি মনে করলো, মুসা বুঝি NEON 113, পট 2৮৮৬ 
তাকে মেরেই ফেলবে), তাই সে বললো, হে মূসা, এ ১ ৮০৪ J sled 30° 9° 


“A FGA hoz cz AM shh 


তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও, 315 YU LES ০০৪০৫ 98 
যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছো, তুমি ০৩৮ 

তো দেখছি যমীনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছো, ০০১%| 81055 0928 0 6৯): 
তুমি কি শান্তি স্থাপনকারী হতে চাও না! 


৪০০৮4 55:05 01 6438 U5 


২০. (এর কিছুক্ষণ পরই) এক ব্যক্তি নগরীর (আরেক) 71. "*৮ এ পা এ প্রত তত 
প্রান্ত থেকে দৌড়ে এসে বললো, হে মুসা (আমি এ 1২ Ba gol ৮৪৩৯৯ 
মাত্র শুনে এলাম), ফেরাউনের দরবারীরা তোমাকে 

হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে, অতএব তুমি 

এক্ষুণি (এই শহর থেকে) বের হয়ে যাও, অবশ্যই 

আমি তোমার একজন শুভাকাংখী (বন্ধু)! 


২১. অতপর সে ভীত আতংকিত অবস্থায় নগরী 
থেকে বের হয়ে গেলো এবং (যেতে যেতে) বললো, 
হেরব, তুমি আমাকে যালেম জাতি (-র হাত) থেকে 
রক্ষা করো। 


২২. (মিসর ছেড়ে) যখন সে মাদইয়ান অভিমুখে যাত্রা ' ভিত 2 
করলো তখন বললো, আমি আশা করি আমার রব ০৮৮ ০5 06 55829132250 


আমাকে সঠিক পথ দেখাবেন। SU (58১ 0০; 


২৩. (অবশেষে) যখন সে মাদইয়ানের (একটি) হু2 ৯1 2-০ ৮৮৯৩ পল অ বত 
পানির (কূপের) কাছে পৌছলো, তখন সে দেখলো 4-1 4৮০ ০0৮2005 tls 
তার পাশে অং মানুষ, (নিজ নিজ পশুদের) পানি +» ADA পতি) ত ৯2৯০ 5 
পান করাচ্ছে এবং তাদের অদূরে সে দু'জন রমণীকে ৮৪09১ re ০৯99598৯8০১ রি 
(দেখতে) পেলো, যারা (নিজ নিজ পশুদের) আগলে ৮5 পর বিরান, 
রাখছে, সে (তাদের) জিজ্ঞেস করলো, তোমাদের কি দারা ৬৯০১৭ 
হলো (তোমরা পশুদের পানি খাওয়াচ্ছো না যে)? 

তারা বললো, আমরা (পশুদের) পানি খাওয়াতে + 

পারবো না, যতোক্ষণ না রাখালদের (এখান থেকে) SAL ৮ 
সরিয়ে না নেয়া হবে। আমাদের পিতা একজন বৃদ্ধ মিছা 
মানুষ (তাই আমরাই পশুদের নিয়ে এসেছি)। 


২৪. (একথা yl সে এদের (পশুগুলোকে) পানি +4 ড 21৮৭ 

গেলো এবং (আল্লাহকে) বললো, হে আমার রব, টু 

(নিরাপদ আশ্রয় হিসেবে) তুমি যে নেয়ামতই EE 
আমার ওপর নাযিল করবে, আমি একান্তভাবে তারই জি? 
মুখাপেক্ষী হয়ে থাকবো। টি 
পারা ২০ আম্মান খালাকা % ৪8৪৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


২৫. (একটু পরেই সে দেখলো,) সে দুই রমণীর , মতে 2 
একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো ssf ০০ ৪১১1 Bl 


এবং বললো, আমার পিতা তোমাকে তার কাছে 
ডেকেছেন, তুমি যে আমাদের (পশুগুলোকে) পানি %10১23%0 1০ 


খাইয়ে দিয়েছিলে তার জন্যে তিনি তোমাকে কিছু ৯1৮ অ পপ গাল এৰ ৫ ৰ" 
পারিশ্রমিক দিতে চান; অতপর সে তার লিন) 2 3০ ০! AES 
কাছে এলো এবং (নিজের) কাহিনী তার কাছে ব ANE 

করলো, (সব শুনে) সে মুসাকে) বললো, তুমি ০১২ Hata LE ১21 
কোনো ভয় করো না। তুমি যালেমদের কাছ থেকে z 
পাতা ও El CH 05 


২৬. সে দুই (রমণীর) একজন তার (পিতাকে) অ।. ০৯:17:50 তি ৩180 ৭ বা? 
বললো, হে (আমার) পিতা, একে বরং তুমি (তোমার) ৩; EL ০০৪ ০ = 
কাজে নিয়োগ করো, কেননা তোমার মজুর হিসেবে CE Hn 
সে (ব্যক্তিই) উত্তম হবে, যে (শারীরিক দিক থেকে) ও CaN Hg 2 | or ১৯৯ 
শক্তিশালী এবং (চরিত্রের দিক থেকে) বিশ্বস্ত ৷ 


২৭. (এরপর রমণীদের) পিতা (তাকে) বললো, আমি  +*॥ 214017 4 247 4, 41% 
আমার এ দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে ৮০-৯২-০101 9821 52100 
দিতে চাই, (তবে তা হবে) এ কথার ওপর যে, হি MEL Daan 
তুমি আট বছর আমার কাজ করবে, যদি তুমি (আট Ci CTL UB yee Sl 
বছরের জায়গায়) দশ বছর পুরো করতে চাও, তবে ৪) Az পা Ach রি 

তা হবে একান্ত তোমার ব্যাপার, আমি তোমার ওপর রোদন ০৪৯১ 


Az BKB >: 


কোনো কষ্ট (-কর শর্ত) আরোপ করতে চাই না; = 51 [221 ভিত 
আল্লাহ তায়ালা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি ০৪ al le 2 


হিসেবেই দেখতে পাবে। sit 55215] 


২৮. সে বললো, আমার এবং আপনার মাঝে এ 252 
চুক্তিই (পাকা হয়ে) থাকলো; আপনার দেয়া দু'টো Lf 4 s SUS ও 


মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি, এ তি 

তাহলে আমার ওপর কোনো বাড়াবাড়ি করা হবে 219-88 915৩5 3০০৪ sy 
না (এ নিশ্চয়তাটুকু আমি চাই); আমাদের এ কথার 42 

ওপর আল্লাহ তায়ালাই (আমাদের) সাক্ষী ৷ © ঠক ্ | 


নিলে খন সপরিবারে সে ত দেশের দিকে) রও LL ILI LF SLL 
Sie Le যানি Jd ৩৯ ৩০০০৫ 
অবশাই' আমি বিঘ়ু আগুন দেখতে পেয়েছি আশ: 2190-44-10 ৬ 15201 45% 
এসি রি UC BL IH LS 9০ 


৩০. যখন সে আগুনের কাছে পৌছালো, তখন ) ন্ট 
উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ EA - G25 Sf 


থেকে (গায়বী) আওয়ায এলো, হে মুসা, আমিই হচ্ছি Al os Byrd BEG on 
আল্লাহ- মা TAD Ac 
12৮08 STL ০08 গে CS ৬০5৫০ 


পারা ২০ আম্মান খালাকা ৪৫০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


৩১. (হে মুসা,) তুমি তোমার হাতের লাঠিটি যমীনে 175 ৪ 
নিক্ষেপ করো; যখন সে তাকে দেখলো, তা (জীবন্ত) (36১6 01) Ll + Lae $799 


সাপের মতোই ছুটাছুটি করছে, তখন সে উল্টো দিকে TAS! ৯ ৮৮-০৯ প্রত ক ASD তি পি 
ছুটতে লাগলো, পেছনের দিকে তাকিয়েও দেখলো ডি, এস 212061 02৩ 
না (আল্লাহ তায়ালা বললেন); হে মূসা, তুমি এগিয়ে 1915 

এসো, ভয় পেয়ো না। অবশ্যই তুমি হচ্ছো নিরাপদ ৪০21 এ t ০১৪ 49০2 
(ও বিশ্বস্ত মানুষ)-দেরই একজন । 


৩২. তুমি তোমার হাত তোমার পকেটের ভেতরে - হে ADA ৮ PENS 
রাখো (দেখবে), কোনো রকম অসুস্থতা ছাড়াই * 46১৯৩ Bsn G ৬৩৭ ৮1 


তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসছে, ভয় (দূরীভূত) 2 21] এন RASA 
করার জন্যে তোমার হাতের বাজু তোমার (বুকের) ছি 5. £9 yo 
সাথে মিলিয়ে রাখো, এ হচ্ছে ফেরাউন ও তার 15) “০ 83 E053 
দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে 28) ০5৮১০, > SEAL ৩ 
(নবুওতের) দুটো প্রমাণ; তারা আসলেই ছিলো CHE SSL ০52৫ 
গুনাহগার জাতি ৷ 


৩৩. সে বললো, হে আমার রব, আমি (কিশোর বয়সে 
ভুলবশত) তাদের একজন মানুষকে হত্যা করেছি, 
তাই আমার ভয় হচ্ছে (প্রতিশোধ নিতে গিয়ে) তারা 
আমাকে মেরে ফেলবে! 


৩৪. আমার ভাই হারুন, সে আমার চাইতে ভালো করে (1) ৮৫৮০-০৯-০৪ 
কথা বলতে পারে, অতএব তুমি তাকে সাহায্যকারী 1৮০০ ৮০১95 99১৯ ৩৪9 


হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও, যাতে করে সে ম এ ম 2০৩৮০ ৩ ৫ 
আমাকে সমর্থন করতে পারে, আমার ভয় হচ্ছে, চে, (১৪০০৭ BLEEDS 


রা গেলে) তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন Su of Lif 


৩৫. আল্লাহ তায়ালা বললেন (হী), আমি তোমার 1 Nie 5s 50 টি 
ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করবো এবং 39 a 32 রঃ 


আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদের (এমন) 202৫01024 ১1:11 (০৫) 
শক্তি যোগাবো, অতপর তারা (আর) কখনো টিন রানার ম্রারারিরা রত 
তোমাদের কাছে পৌছতে পারবে না, (পরিশেষে) © 0 gL Sash ৬০91৮ 
তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে। 


৩৬. অতপর মুসা যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ 111? 80 রি অব 
নিয়ে ওদের কাছে হাযির হলো, তখন তারা বললো, : ০০৪ পাক he 
এ তো কতিপয় অলীক ইন্দ্রজাল ছাড়া আর কিছুই নয়, (7 টি »২11$৮0 
আমরা আমাদের পূর্ববর্তী বাবা-দাদাদের যমানায়ও ্ রে লি 


As 


তো এমন কিছু (ঘটতে) শুনিনি! ৪22১ ওটা 1০ 


৩৭. মূসা বললো, আমার রব ভালো করেই জানেন +₹1 ৯৮. € দানি এ 
কে তার কাছ থেকে সঠিক হেদায়াত নিয়ে এসেছে * ৬৮০৮ 3 (৮9০ 4০009 


1 ০7 


এবং (সেদিন) কার পরিণাম কি হবে? (তবে একথা ৭4 ১১৫০ ৬০9 ৮০-- ও wz 2 


ঠিক,) যালেমরা কখনোই সফল হয় না। 
90518] 0328 21 SUE 
পারা ২০ আম্মান খালাকা +৪৫১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সরা আল কাছাছ 


৩৮. ফেরাউন বললো, হে আমার পারিষদরা, আমি * 24 2৮141 
তো জানি না, আমি ছাড়া তোমাদের আরও কোনো 0525১) 6 35250 


মাবুদ আছে (অতপর সে তার প্রধানমন্ত্রী হামানকে 3c) 390 all 
বললো), হে হামান (যাও), আমার জন্যে (ইট তৈরী নি রি 3 রর 
করার জন্যে) মাটি আগুনে পোড়াও এবং (তা দিয়ে) cd LS U ৬৭৮] 
আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন ll 2 al 

আমি (তাতে উঠে) মুসার মাবুদদের খবর নিতে পারি, ০ 45) (9: + 2110 
আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি! 


৩৯. সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই *? বর 
(আল্লাহর) যমীনে অহংকার করলো, ওরা ধরে ১৯2 ৩৪১১ ০৪ ৮১৪-৯:99১ ১৭19 


দা কখনো আমার কাছে ফিরে রি 50520801201 555021 


৪০. অতপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে ₹ 2527 155 
পাকড়াও করলাম, এরপর তাদের আমি সমুদ্রে নিক্ষেপ প্রা এপ JER 264 


করলাম, অতএব (হে নবী), তুমি দেখো, (বিদ্রোহ ু 215 
করলে) যালেমদের কি ভয়াবহ পরিণাম হয়! 90801 25 w ১৮, 


LAIN 


৪১. আমি ওদের (এমন সব লোকদের) নেতা £47 কু 
বানিয়েছি যারা তোদের জাহান্নামের) আগুনের দিকে [929 UI 09508 if els 


ডাকবে, কেয়ামতের দিন তাদের (কোনো রকম) ৪ © 02288 Lal 


সাহায্য করা হবে না। 


৪২. দুনিয়ায় আমি তাদের পেছনে আমার লানত ZA BANG AA ন 
লাগিয়ে রেখেছি, কেয়ামতের দিনও তারা নিতান্ত [973 তু Ch ৯৩৯ & পঠি 


ঘৃণিত লোকদের মধ্যে শামিল হবে। © ৬৯৪৪৮] ০৫ ৮৯ Loa র 


৪৩. আগের বহু মানবগোষ্ঠীকে (বিদ্রোহী আচরণের 8৮1৪ AS পনি Aad" 
জন্যে) ধ্বংস করার পর আমি মুসাকে (তাওরাত) Ce os ভে ০79 
কিতাব দান করেছি, এ কিতাব ছিলো মানুষদের MAIN. AN হা 
জন্যে জ্ঞান ও তত্ত্বকথার সমাহার, (সর্বোপরি) এ LU; ৫১31 3501 ০44০ 
(কিতাব ছিলো) তাদের জন্যে হেদায়াত ও রহমত, ৮ NADA ErAAD কাতর 
আশা করা গিয়েছিলো, তারা (এ থেকে) শিক্ষা গ্রহণ 9৩১৮৩ (৯39 0235 


করবে। 


88. (হে নবী) মুসাকে যখন আমি (নবুওতের) বিধান 1114৫ নাত 
দিয়েছিলাম, তখন (ত্র পাহাড়ের) পশ্চিম পাশে (সে dt ৮৮০১1 12581 5 SE Ll) 
বি হিত) পাই) মি Giggs SEC YA: 


৪৫. কিন্তু (তারপর) আমি (এই দুনিয়ায়) আরো « ৭14 4411541444 14177118 
অনেক মানবগোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম, অতপর ০৪০ 91655 EE GUS LS 


AD পাপা ০০০৪ 


তাদের ওপরও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, তুমি 1 GLC 

তো মাদইয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে ৬০ 2 পরা 

তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে 1:21-015512521-8৮121ঠ5 

শোনাবে, কিন্তু আমিই ছিলাম রসূল প্রেরণকারী । HA RG 
Gurl ye 


পারা ২০ আম্মান খালাকা চি ৪৫২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


টি 43531 31)581 ০ ii; 
তোমাক হম (তিনি জোনাকে এ সব 4 4982934 3) ০০৯১ ৩ 
এল এক নাকে সত্ব করতে পালো, খাদে SUS cre AOS 2 


৪৭. এমন যেন না হয় যে, ওদের কৃতকর্মের জন্যে * 

ওদের ওপর কোনো বিপর্যয় এসে পড়বে এবং (তখন) We 

তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদের কাছে 7 {1541 1 থে মেকি 

কোনো রসূল পাঠালে না কেন? রসূল পাঠালে আমরা ১ রত টি এ 

তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা AER al ৰহে 5 Gt 
৩০ 9 EE ) 

ঈমানদারদের দলে শামিল হয়ে যেতাম । HE 2" 


৪৮. অতপর যখন আমার কাছ থেকে তাদের কাছে +* ০০৮৯5 ৫ 
দু (দ্বীন) এলো, তখন তারা বলতে লাগলো, এ 191155 3945৩541595 LL 
(নবী)-কে সে ধরনের কিছু (কিতাব) দেয়া হলো না )৯-৮৫১৯৭7 

কেন, যা মুসাকে দেয়া হয়েছিলো (কিন্তু তুমি বলো); bho ELSES 
মুসাকে যা দেয়া হয়েছিলো তাকে কি ইতিপূর্বে এরা fl CAD ক 
অস্বীকার করেনি? তারা তো (এও) বলেছে যে, এ ৬১৯, | a ৩৮ এ 


এবং তারা বলেছে, আমরা (এর) কোনোটাই মানি না। 


৪৯. (হে নবী,) তুমি (এদের) বলো, যদি (উভয়টাই ৫ NB 
মিথ্যা হয় এবং) তোমরা (তোমাদের এ দাবীতে) - 41৩২ ১০৪ 2১8. i 
সত্যবাদী হও, তাহলে আল্লাহ তায়ালার কাছ থেকে * 2£2 রী চির 1 PE 
অন্য কোনো কিতাব নিয়ে এসো, যা এ দু'টোর ul iE হি 
তুলনায় ভালো হবে, তোহলে) আমিও তার অনুসরণ Suri 


করবো। 
Ed পাঠিত ডে Ac 


৫০. যদি এরা তোমার এ কথার কোনো জবাব না 1” 1” 

রঃ 13411 12 
দেয়, তাহলে জেনে রেখো, এরা (আসলে) নিজেদের 2৮15 19-০৯-২০1৩. 
খেয়াল খুশীর অনুসরণ করেই (এসব বলে); তার ৮৯ TBO 5 
চাইতে বেশী গোমরাহ ব্যক্তি আর কে আছে যে আল্লাহ ডি তি 
তায়ালার পক্ষ থেকে কোনো হেদায়াত (পাওয়া) ছাড়া lols eS pig hy on) 
কেবল নিজের খেয়াল খুশী মতোই চলে; আল্লাহ 

তায়ালা কখনো যালেম জাতিকে পথ দেখান না। 8০518110551 ১ 


৫১. আমি ক্রমাগত (কোরআনের এ) কথা তাদের “121 চাল টি ১870 
জন্যে পাঠিয়েছি, আশা করা গিয়েছিলো, তারা (এর -*৪ 4581 রান 


থেকে) শিক্ষা গ্রহণ করবে। ৪০9১৫ 


৫২. এর আগে আমি যাদের আমার কিতাব দান রেড রো 
করেছিলাম (তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিলো) 42 ১০১418০০০৭1 কা oO 
তারা এর ওপর ঈমান এনেছে। ৪ 0১: 


পারা ২০ আম্মান খালাকা % ৪৫৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সূরা আল কাছাছ 


৫৩. যখন তাদের সামনে এ কিতাব তেলাওয়াত করা এ 222 
হয় তখন তারা বলে, আমরা এর ওপর ঈমান এনেছি, 82811580196 45481 5 
(কেননা), এটাই সত্য, এটা আমাদের মালিকের Tun A 
কাছ থেকেই এসেছে, আমরা এর আগেও (আল্লাহর © ৩০০০ এ ০০ 5000103) ors 
কিতাব) মানতাম। 


৫৪. এরাই হচ্ছে সেসব লোক যাদের (দ্বীনের পথে) 1” ZOU * ৮৮৭ তদদিত হও 

ধৈর্য ধারণের জন্যে দু'বার পুরস্কৃত করা হবে, তারা Ly APO ass 
তাদের ভালো (কাজ) দ্বারা মন্দ (কাজ) দূর করে, [5 বু" LABS Auw ক পপ 
আমি তাদের যে রেযেক দিয়েছি তারা তা থেকে 9 ভি 


(আমার পথে) ব্যয় করে। SY 4877 


৫৫. এরা যখন কোনো বাজে কথা শুনে তখন তা নিচরান তারা জান 
পরিহার করে চলে এবং (ওদের) বলে, আমাদের BG EN 15 
(কাজের) দায়িত্ব আমাদের, আর তোমাদের (কাজের) = |: রি 18171 
দায়িত্‌ তোমাদের, তোমাদের ওপর সালাম । আমরা ১৮ 4 তি 


লা জোভান? © চা 52০58 safe 


৫৬. যাকে তুমি ভালোবাসো তাকে (এ ভালোবাসার লব 
কারণেই) তুমি হেদায়াত করতে পারবে না, তবে ০৪৭০০৯৩০০৪৯ Y 


হ্যা, আল্লাহ তায়ালা যাকে চান তাকে অবশ্যই তিনি * {77 ৩৩ ৯. ০:০৭, 
হেদায়াত দান করেন, তিনি ভালো করেই জানেন LLL ৩০৫৪০-৮৪ wl 


কারা এ হেদায়াতের অনুসারী (হবে)। 


৫৭. (হে নবী,) এরা বলে, যদি আমরা তোমার সাথে 

(মিলে) হেদায়াতের পথে চলি তাহলে (অবিলম্বে) 

আমাদের এ যমীন থেকে তাড়িয়ে দেয়া হবে; (তুমি 

বলো,) আমি কি তাদের (বসবাসের) জন্যে শান্তি 

ও নিরাপত্তার শহরে জায়গা করে দেইনি? যেখানে ১ 5 5 12881 

তাদের রেষেকের জন্যে আমার কাছ থেকে সব ৯১) ৫৪৪ bE ০১০ এ 113৪ 


ধরনের ফলমূল আসে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই 


(শোকর করতে) জানে না। 

৫৮. আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে €(7228 7705” 044৫ 
দিয়েছি, যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ০০১৭৮ পিস Bat) 
মদমত্ত করে রেখেছিলো, (অথচ) এ হচ্ছে তাদের * AE 2224? ৭ EET SG 
ঘরবাড়ীগুলো (আর এ হচ্ছে তার ধ্বংসাবশেষ), এদের £৩ ৩৫ ৬০০ ৯ "২ 
পা 5৬ ডে © Gnd ০০149, ২581 


কিছুর) মালিক হলাম। 


৫৯. (হে নবী,) তোমার রব কোনো জনপদকেই টি ভা হি 
ংস করেন না, যতোক্ষণ না সে (জনপদের) ০১8 ৩4৮ এ জি Ly 


কেন্দরস্থলে তিনি কোনো নবী না পাঠান, যে তাদের * 

কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, আমি 

জনপদসমূহকে কখনো বরবাদ করি না, যতোক্ষণ না (94 1৯ Eis EEE 
সেখানকার অধিবাসীরা যালেম (হিসেবে পরিগণিত) টি রি 
হয়ে যায়। 


পারা ২০ আম্মান খালাকা % 8৫8৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


৬০. তোমাদের যা দেয়া হয়েছে তা কেবল এ (অস্থায়ী) ILA ০ পাতি 9৮৮৯ ৯০৪১ AP 2 
পার্থিব জীবনের ভোগবিলাস ও তার শোভাসামগ্রী রে ভি, দে Lo 
মাত্র, (মনে রাখবে) যা কিছু আল্লাহ তায়ালার কাছে df Ge US ROH EEE 
আছে তা (এর চাইতে) অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী, Ee se 22 je 


তোমরা কি বুঝতে পারো নাঃ $ 0585১, ০219 


৬১. যাকে আমি (জান্নাতের) উত্তম প্রতিশ্রুতি দিয়ে য় Lops Boz GAS 1 8 পাছে Accs 
রেখেছি এবং যে ব্যক্তি (কেয়ামতের দিন) তা পেয়েও a5) 35 Lac fue 2089 of 


পা পার্পা ৮9100 Acs 


যাবে, সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি 51288 রি 
পার্থিব জীবনের কিছু ভোগসম্তার দিয়ে রেখেছি, অতপর = ৪৪ টা 


যে ব্যক্তি তাদের মধ্যে গণ্য হবে যাদের কেয়ামতের দিন টি ১০০০] af 
(হিসাবের জন্যে) আমার সন্মুখে তলব করা হবে। ৪ রি 4৭5 


৬২. সেদিন আল্লাহ তায়ালা তাদের ডাক দেবেন - ৰ ৮৯ 252৮5 রি 
এবং বলবেন, আজ কোথায় আমার (সেসব) শরীক, ৮৪ 58 ৩৪০ 5855৪ [989 
যাদের তোমরা (আমার সার্বভৌমতে অংশীদার) মনে ৮৯০৯৫ NING ০৯ দু 
করতে! | ৪ ug AS a 


ঠা 
বাতির কি SHH 39 
98103555513 
EN 9 UI 


৬৪. অতপর (মোশরেকদের) বলা হবে, ডাকো আজ ॥ 2॥-/-/ 425-7 

তোমাদের শরীকদের, তারপর তারা তাদের ডাকবে, ৮৮5505৮৫927 9০১1 ০6৯59 
কিন্তু তারা তাদের (ডাকের) কোনো জবাবই দিতে ৮৫৮ * ০৭ LALA TS 
পারবে না, (ইতিমধ্যে) মোশরকেরা নিজের চোখেই € 21621 191)9-৮৪ | ৯44৮5 
(নিজেদের) আযাব দেখতে পাবে, কতো ভালো হতো DoAz AD ৩৮৮ তের AS 
যদি এরা সঠিক পথের সন্ধান পেতো! 9099998 19১1৫০০১191 


৬৫. সেদিন আল্লাহ্‌ তায়ালা (পুনরায়) তাদের ডাক ০ ০*+ 
দেবেন এবং বলবেন, (আমার) নবীদের তোমরা কি +৮৯ 
জবাব দিয়েছিলে? 


৬৬. সেদিন তাদের (মনের) ওপর (থেকে) সব ৯৮ লা এ পাতি এত পু 
বিষয়ই হারিয়ে যাবে, তারা একে অপরের কাছে 4০০) 9298 SEY ens as 


কোনো কথা জিজ্ঞেস করবে না। 


৬৭. তবে যে ব্যক্তি তাওবা করেছে এবং ঈমান (a 105 
এনেছে, নেক আমল করেছে (তার কথা আলাদা), 
আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে শামিল হবে! 


৬৮. (হে নবী,) তোমার রব যা চান তাই তিনি পয়দা 
করেন এবংযা তিনি পছন্দ করেন (তাই তিনি জারি করেন, 
পারা ২০ আম্মান খালাকা % ৪৫৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


টিপি পা পার্ট পা 


এ ব্যাপারে) তাদের কারোই কোনো ক্ষমতা নেই, 115 4 
আল্লাহ তায়ালা মহান, ওদের শেরেক থেকে তিনি (5894 =m tS od UEC 


অনেক উর্ধ্বে ৷ AD AD WB 


© 0958 br 


পা টি প্র ডি পা শা তিতা 


৬৯. তোমার রব জানেন, যা কিছু এদের অন্তর গোপন (”€ * ৮০৯ ০০ ৪ 
করে এবং যা কিছু এরা প্রকাশ করে। 09৮৯১9০০৫12 ০55 512)9 


AD ADL 


© ১ 


১:০০ ৯০ পা তা বা সি ০০ = B= 
মুন লেইস ভন অনয দুত & ৩০০1 20581511215 


(যেমন) এবং আখেরাতেও (তেমনি), আইন ও বিধান এ] 291 এ 15১8 NT yt 
তার জন্যেই, তোমাদের তার কাছেই ফিরে যেতে র্ টি 549 52 


হবে। © ০৯৯১ 


9১, (হে নবী,) তুমি এদের বলো, তোমরা কি AAD DIAS DY পারা A 9১০০৯ পাপা 

কখনো ভেবে দেখেছো, যদি আল্লাহ তায়ালা রাতকে 01৮৮6501055 of A 08 
তোমাদের ওপর কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে 4। ০৭4 1 ৮৮৯৮ 
দেন তাহলে আল্লাহ তায়ালা ছাড়া এমন কোন মাবুদ 417০6 41৩ Zon [5 TUS 


আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে NE 
পারবে; (তারপরও) তোমরা কি কর্ণপাত করবে না? Ou Sf. sss As; 


৭২. তুমি বলো, তোমরা কখনো একথা কি ভেবে 1/1721 2% 17 ৮ ৩ 
দেখেছো, আল্লাহ তায়ালা যদি দিনকে (রোষ) SEALE Bt এ OA 


কেয়ামত পর্যন্ত (স্থায়ী করে) তোমাদের ওপর বসিয়ে **£ 211 7448] EE 
দেন, তাহলে (বলো) আল্লাহ তায়ালা ছাড়া আর কোন্‌ ১ * | ure Los [5 dy" 
মাবুদ আছে যে তোমাদের (জন্যে) রাত এনে দিতে এ. 44509: ও ০০9 রী 5G df 
পারবে, যেখানে তোমরা এতোটুকু বিশ্রাম নেবে, Le ns 
তোমরা কি (আল্লাহ তায়ালার এ নেয়ামত) দেখতে Susy 
পাও না? 


৭৩. এটা তো । তারই রহমত, তিনি তোমাদের জন্যে 7155112 111 +21 স্পা ৮৮৪ 
রাত ও দিন বানিয়েছেন, যাতে করে তোমরা (রাতে) দির Ed ১১০৫৪ 


আরাম করতে পারো এবং (দিনের বেলায়) তার 4125 ০5215855519 48 19:2৮52 
(জীবিকার) অনুগ্রহ সন্ধান করতে পারো, আশা করা '” Ee A HERES রা 
যায় তোমরা তার শোকর আদায় করবে! ও JIS ll 


৭৪. সেদিন আল্লাহ তায়ালা (আবার) তাদের ডাক - চিক af BALSA A 123 ZA 
দেবেন এবং বলবেন, কোথায় (আজ) আমার £8 a Oy aba [99 
সেসব শরীক, যাদের তোমরা (আমার সার্বভৌমত্বে) পি ৯৪৯ ৯ পন পন | 

অংশীদার মনে করতে! ০3০১5 AL শেতী। 


৭৫. সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে এক 12171713821 ৮4 ৭5742 1707" 
একজন সাক্ষী বের করে আনবো, অতপর আমি | 905 CLS foxes Lol JS ere bei 
(তাদের) বলবো, তোমরা (আজ তোমাদের পক্ষে) ₹-- & De Rs iG chs 
দলীল প্রমাণ হাযির করো, (সেদিন) ওরা সবাই ০১9 4 £5" ০115৮১৮৪0১৯ 
বুঝতে পারবে, (সত্য) একমাত্র আল্লাহ তায়ালার LADS OAD SD A DAS 
জন্যেই নির্ধারিত, তারা (আল্লাহ তায়ালা সম্পর্কে) Susy 19316 ৮০৮৯ 
যেসব কথা উদ্ভাবন করতো তা নিমিষেই তাদের কাছ 

থেকে হারিয়ে যাবে। 


পারা ২০ আম্মান খালাকা ৪৫৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৮ সুরা আল কাছাছ 


৭৬. নিসন্দেহে কারূন ছিলো মুসার জাতির লোক, 

(কিন্তু তা সত্ত্বেও) সে তাদের ওপর ভারী যুলুম 

করেছিলো, (অথচ) আমি তাকে (এতো) বিশাল LZ: 5 7] নিত পি ee 
পরিমাণ ধনভান্ডার দান করেছিলাম যে, তার (ভা 017) নে ডি নি 
ভ্ডারের) চাবিগুলো (বহন করা) একদল শক্তিশালী ও 8 1 ৫ 2০151 

লোকের পক্ষেও ছিলো কষ্টসাধ্য ব্যাপার, তার জাতির + রে এরা এ 

লোকেরা তাকে বললো, (ধন সম্পদ নিয়ে) দন্ত (951085825521058 
করো না, নিসন্দেহে আল্লাহ তায়ালা দান্তিকদের পছন্দ LAS ৩ 
করেন না। Sus I ৪ 


৭৭. যা কিছু সম্পদ আল্লাহ তায়ালা তোমাকে পুলি ১ পা ol E ক 28,৩৮৩ 
দিয়েছেন, তা দিয়ে তুমি পরকালের কল্যাণ তালাশ ৪১৯১1)1০| wf 2৮1 Los ১615 
করো এবং দুনিয়া থেকে সম্পদের যে (আসল) অংশ দশ |পনু AR 

তোমার (পরকালে নিয়ে যাওয়ার জন্যে রয়েছে) তা of Fill ৩০৪০০০০০৮৪২ 


ইয়া) আহ আয়না নতৰে খেন 9022159০০11 ০০৪ 
তুমিও তেমনি (তার পথে তা ব্যয় করে তার বান্দাদের 
ওপর) দয়া করো, (সম্পদের বাহাদুরী দিয়ে) যমীনে 
বিপর্যয় সৃষ্টি করো না; নিসন্দেহে আল্লাহ তায়ালা 
ফাসাদী লোকদের ভালোবাসেন না। 


টি ASN ৪ ০ পাপ ও ALA 
৪০০০ ৮85১ wf wf + UY | 


৭৮. (কারূন একথা শুনে) বললো, এ (বিশাল) ধন , * ৯. 1. 1০2৯ ৭717-51714 
জি আমার জান (ও যোগার বলেই আমাকে ৮৮5১৪৫44911 
দেয়া হযেছে কিছু এ নি লোকা কি জানতো ॥ 5 2111 48% STITH 
না, আল্লাহ তায়ালা তার আগে বহু মানবগোষ্ঠীকে ৮, দা রে ক ঠা 
ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তি সামর্থে তার চাইতে পতি 2 0219 ৬549 1০5 
ছিলো অনেক প্রবল এবং ভা রা এ 2 
(তার তুলনায়) ছিলো অনেক বেশী; (কেয়ামতের ৫-35" ১5774 ১9, ৮৯৮ 
দিন) অপরাধীদের তাদের অপরাধ (-জনিত অজুহাত) টিটি 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। ও yy 


৭৯. অতপর (একদিন) সে তার লোকদের সামনে বির 
(নিজের শান শওকতের প্রদর্শনী করার জন্যে) এেটী। 06-50 &8 155৩ ETS 


জীকজমকের সাথে বের হলো; (মানুষদের মাঝে) (21.,+1317%9 পাটি পেল 
যারা পার্থিব জীবনের (ভোগবিলাস) কামনা করতো His ০2৩৯2৭ 
তখন তারা বললো, আহা! (কতো ভালো হতো) bc; $1231,95 15 92 এও 

কারূনকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও ৮২ 23552 রা 
থাকতো, আসলেই সে একজন মহাভাগ্যবান ব্যক্তি! © Laake 


৮০. (অপরদিকে) যাদের (আল্লাহ তায়ালার পক্ষ ॥27-- ১ 
ক জ্ঞান য় 5 তারা বললো, ধিক চা 1989 ০8511 485 


পাশা পার্পা ASW SGA UY 


তোমাদের (সম্পদের) ওপর, (বস্তুত) যারা (আল্লাহ + 
তায়ালার ওপর) ঈমান আনে এবং নেক কাজ করে, ০৯৮০ ০৩০৪ ০৭ ord yet ঠক 


তাদের জন্যে আল্লাহ তায়ালার দেয়া পুরস্কারই শ্রেষ্ঠ, 99৮০] ১1৮59 


আর তা শুধু ধৈর্যশীলরাই পেতে পারে। 


৮১. পরিশেষে আমি তার (এশ্বর্ষে ভরা) প্রাসাদসহ ;; রি ইনি ছি 
তাকে যমীনে গেড়ে দিলাম । ০৯১12192945 


পারা ২০ আম্মান খালাকা ৪৫৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


তখন এমন কোনো দলই (সেখানে মজুদ) ছিলো না, 
যারা আল্লাহ তায়ালার (গযবের) মোকাবেলায় তাকে 
সাহায্য করতে পারলো, না সে নিজে নিজেকে (গযব 
থেকে) রক্ষা করতে পারলো! 


২৮ সুরা আল কাছাছ 
AD A ০৮০১ -০ ০ ৮০ পা 


9১ ০ 6 


পা পার্ট 


৪08০৪ ০ or 901৫059৩ 4/ 


৮২. মাত্র গতকাল সন্ধ্যা) পর্যন্ত যারা তার 
জায়গায় পৌছার কামনা পোষণ করছিলো, তারা 
আজ সকাল বেলায়ই বলতে লাগলো, (আসলে) 
আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে যাকে চান 
(তার জন্যে) রেষেক বাড়িয়ে দেন, আর যাকে 
চান (তার জন্যে) তা সংকীর্ণ করে দেন, যদি 
আল্লাহ তায়ালা আমাদের ওপর অনুগ্রহ না করতেন, 
তবে আমাদেরও তিনি (আজ) যমীনের ভেতর 
পুঁতে দিতেন; হায় দুর্ভোগ! (নেয়ামতের প্রতি) 
অকৃতজ্ঞরা কখনোই সফলকাম হয় না। 


Tas 2 পাশা পা পাশা & পাপ 
YL Dl fo ০8০1 els 
Ac পা ডি ৬ PLAS পু ডে প্রশ্ন তা পা ABAD 


০প 5১১] buss 4 43 4৪০ 


৪৪ AE ৮০৮55 
er UY TIE le ০০ FU 
AD LULA তা তা পা পট hss ০ 


wy S903 LST Lae uf 


cA IA 


৮৩. এটা হচ্ছে আখেরাতের (চির শান্তির) ঘর, 
আমি এটা তাদের জন্যে নির্ধারিত করে রেখেছি যারা 
দুনিয়ায় (কোনো রকম) প্রাধান্য (বিস্তার করতে) চায় 
না- না তারা (যমীনে) কোনো রকম বিপর্যয় সৃষ্টি 
করতে চায়, শুভ পরিণাম তো (এই) আল্লাহভীরু 
মানুষদের জন্যেই রয়েছে। 


9১৪] ৰ 
০৪০9 ৯585819130৭ 


17585 ০৯১খ। &1550538)8 


LA UPA po পাটি 


© ৬৯৯৮ 29119 


৮৪. যে ব্যক্তিই নেকী নিয়ে হাযির হবে, তাকে তার 
(পাওনার) চাইতে বেশী পুরস্কার দেয়া হবে, আর যে 
ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে (সে যেন জেনে 
রাখে), যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু 
পরিমাণ শাস্তিই দেয়া হবে, যে পরিমাণ (মন্দ নিয়ে 
তারা) হাযির হবে। 


৮ 
Acs LAW BAL card cach 


৩5951525১৮5 AD ISU FL 


হু 
2- cA প ৯০৪ বু দাঞএত ছে 
উড: ভন 
পা ALA AD 15 


নবি 1 ০৭] 


৮৫. অবশ্যই আল্লাহ তায়ালা এ কোরআনকে 
তোমার ওপর নাযিল করেছেন, তিনি অবশ্যই 
তোমাকে তোমার (কাংখিত) গন্তব্যে ফিরিয়ে নিয়ে + 
যাবেন; তুমি (তাদের) বলো, আমার রব এটা ভালো 
করেই জানেন, কে তার কাছ থেকে হেদায়াত নিয়ে 
এসেছে আর কে সুস্পষ্ট গোমরাহীতে (নিমজ্জিত) 
রয়েছে। 


৩১015 এন০০১৩)৩! 


Ls nl ESE dl 


1712৯ পাটি বৈ 1 oA 


৪৬৭15 (229 GSI 


৮৬. (হে নবী,) তুমি (তো কখনো) এ আশা করোনি 
যে, তোমার ওপর কোনো কিতাব নাযিল হবে, (হা, 
এটা ছিলো) তোমার মালিকের একান্ত মেহেরবানী 
(যে, তিনি তোমাকে কিতাব দান করেছেন), সুতরাং 
তুমি কখনো (সত্য প্রত্যাখ্যানকারী) যালেমদের 
পক্ষ নেবে না। 


৩০1৯৩19৯৮59 


DLA পাপা oA 


০695১$ ১) cr LIV ol 


Ed 


৮৭. এমন যেন কখনো না হয় যে, তোমার ওপর £ 


আল্লাহ তায়ালার আয়াতসমূহ নাযিল হবার পর তারা 
তোমাকে (এর অনুসরণ থেকে) বিরত রাখবে, তুমি 
মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করো 


31 ৩2401 71 ৩০ ১০৪৪ 
পাও এপ 1 DA cA A প্র AD 
9) 0116519৮117 


পারা ২০ আম্মান খালাকা ৯৪৫৮ www.alquranacademylondon.org 


এ] ৩105 ২২০৭11২৪৬- 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
এবং তুমি কখনো মোশরেকদের অন্তর্ভুক্ত হবে না। 


২৯ সূরা আল আনকাবুত 


A pA GLAD পার্পা 


© ৩৫১৯1 ০০ ৬৫95 YS 


৮৮. তুমি কখনো আল্লাহ তায়ালার সাথে অন্য কোনো 

মাবুদকে ডেকো না, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ 

নেই। তার মহান সত্তা ছাড়া (এখানে) প্রতিটি বস্তুই 7 1, 
ংসশীল; যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যেই এবং 

তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে । 


13752104121 E05 YS 
পা ALDLAD As DAS 


© ৩১০৯১) dh A 


১. আলিফ লা-ম মী-ম, 


২. মানুষরা কি মনে করে নিয়েছে যে, আমরা ঈমান 


এনেছি (এটুকু) বলার কারণেই তাদের ছেড়ে দেয়া 191984 of 1 $$ >3 ০1 ৮৮৮41 ৮১ 


হবে এবং (ঈমানের দাবীতে) তাদের (কোনো রকম) 
পরীক্ষা করা হবে না। 


পা /১০০পা০১৮০ (AD Ut 


Ow 9:5৭ ১৮০9 lo 


৩. আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা 241 ০++৮%* 174". ৭ দুদ এ 
এদের আগে (এভাবেই ঈমানের দাবী করে) ছিলো, Af oss A ৬০ ৩৭১1 ls 0S 


অতপর আল্লাহ তায়ালা নিশ্চয়ই তাদের ভালো করে 


LN Uist Mc cA 


জেনে নেবেন যারা (ঈমানের দাবীতে) সত্যবাদী, Or II oll) 1802 ০881 


(আবার ঈমানের) মিথ্যা দাবীদারদেরও তিনি অবশ্যই 
জেনে নেবেন। 


রা 


৪. যারা গুনাহের কাজ করে তারা কি এটা ধরে 


1 DB পা টিন্রিপাটিশা পানি ৪ 


নিয়েছে যে, তারা আমার (হাত) থেকে বেঁচে যাবে, ul lly es ETA 3 


(এটা তাদের) একটা মন্দ সিদ্ধান্ত, যা তারা করলো । 


(ad নী 
পট APBD Az পা পা) পা AW 
z+ 


৪০০০৫০0০505 U md 


৫. তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে যে, 


Ed £৯ ৮টি ঠ পা পা পার্ট Ax 


সে আল্লাহ তায়ালার সামনাসামনি হবে (সে যেন 441 Jaf এ wf sf 9৯95 wl ere 


জেনে রাখে), আল্লাহ তায়ালার নির্ধারিত সময়টা 
অবশ্যই আসবে; তিনি সবকিছু শোনেন, সব কিছু 
জানেন। 


2 LN ৮9৯ 0 cD 


Oil pret 3 


৬. যে ব্যক্তি (আল্লাহ তায়ালার পথে) সংগ্রাম সাধনা fe 
করে, সে তো (আসলে) তা করে তার নিজের 9, 
(কল্যাণের) জন্যেই, অবশ্যই আল্লাহ তায়ালা সৃষ্টিকুল 

থেকে প্রয়োজনমুক্ত। 


Ac, 2 পা ০9 পা | পাপা পা টিপার 
4৪27 ০১ ৮৮0 ০১৯ ০০9 
॥ পা রা রা রা 

পাঠ শনি পা. শি. পুর্ণ পা 


৩০০ cod 


টি পার্পা স্পা A ডর 


৭. যারা ঈমান আনে এবং (সে অনুযায়ী) নেক পা 


কাজ করে, আমি অবশ্যই তাদের থেকে তাদের 


Acs A 15৮ ৯৩ 9 পা৬ ৮০০০ 
+ 
ন 


দোষক্রটিগুলো দূর করে দেবো এবং (দুনিয়ায়) তারা LOGI ০09০2 ৩১৯৪) 


যেসব নেক আমল করে আসছিলো আমি অবশ্যই 
তাদের সেসব কর্মের উত্তম ফল দেবো । 


পর APN AD 


০91০৯ 556 cdl af 


পাঠিত তা 


৮. আমি মানুষকে তাদের পিতামাতার সাথে 912 4801199 ০০০)10০99 


সদ্যবহার করার আদেশ দিয়েছি; (কিন্তু) যদি কখনো 
পারা ২০ আম্মান খালাকা % ৪৫৯ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকারুত 


তারা 25 
জন্যে জবরদস্তি করে, (যেহেতু) এ ব্যাপারে তোমার 
কাছে (সঠিক কোনো) জ্ঞান নেই, ভাইদায়িজাদেরও 
এ 

র যাবার জায়গা আমার কাছেই, আর তখন পাপা উঠা 
অবশ্যই তোমাদের বলে দেবো, তোমরা (দুনিয়ার Ee OY pd 
জীবনে) কি কাজ করছিলে! 


৯. যারা (আল্লাহ তায়ালার) ওপর ঈমান এনেছে এবং 2 -- 2! 
নেক আমল করেছে, আমি অবশ্যই তাদের নেক Less 215-1 ০২37 


বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবো । ৪৫ ০০11 & ৮০২ 


১০. মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা (মুখে) ও) 452৩ ৯ 

বলে, আমরা আল্লাহ তায়ালার ওপর ঈমান এনেছি, 21058 x pr ০9 
কিন্তু যখন তাদের আল্লাহর পথে (চলার কারণে) নে 

কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের এ গীড়নকে ৮ SUNLESS td Gs 
আল্লাহ তায়ালার আযাবের মতোই মনে করে; আবার 

যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন 


তারা (মুসলমানদের) বলতে থাকে, অবশ্যই আমরা চিত কিট EL 5 
তোমাদের সাথে ছিলাম; (এরা কি মনে করে-) রা 15327 


আল্লাহ তায়ালা কি সৃষ্টিকুলের (মানুষদের) অন্তরের ola Gs 
গোপন বিষয় সম্পর্কে মোটেই অবগত নন? ৩৬ 1১৩৮ ৬ bs kel 


নি তা পা £৯ শিপ Bch 


১১. আল্লাহ তায়ালা অবশ্যই তাদের ভালো করে J 
জেনে বেন সানা ঈমান এনেছে, আবার ভিন ০০919০1০012 ০০০? 


মোনাফেকদেরও ভালো করে জেনে নেবেন । 


১২. কাফেররা ঈমানদারদের বলে, তোমরা আমাদের ॥ 2৮1৮5 (115৫2 ৮* হু 41" 
পথের অনুসরণ করো, আমরা (কেয়ামতের দিন) [sl ৩৭৯ 7152৯ eat JLo 
তোমাদের গুনাহসমূহের বোঝা তুলে নেবো; (অথচ) 122৬ "2425 ৮2130 ASD 
তারা (সেদিন) তাদের নিজেদের গুনাহসমূহের হি sh পুন ১ Ee 
কোনো বোঝাও উঠাতে পারবে না; অবশ্যই এরা ৮৯, &% EEE 
মিথ্যাবাদী । 


১৩. (কেয়ামতের দিন) এরা অবশ্যই তাদের নিজেদের HEE A NEE 
গুনাহের বোঝা উঠাবে, (তারপর) তাদের এ বোঝার EY Bf ts 
সাথে (থাকবে তোমাদের) বোঝাও, (দুনিয়ার জীবনে) Le Lol 9 EF ES 
যতো মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে, অবশ্যই সে MPa 
ব্যাপারে তাদের সেদিন প্রশ্ন করা হবে। © 99১৯4 tt : 


১৪. আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, ₹ ৯1৫81 NEE 
সে ওদের মাঝে অবস্থান করলো পঞ্চাশ কম এক ০5512941902 
হাজার বছর, (তারা তার কথা না শোনায়) অতপর ৮1212 র্ EYL UL ১৪ 
মহাপ্নাবন এসে তাদের পাকড়াও করলো, তারা ছিলো হা ররর চির দারাল 
(আসলেই বড়ো) যালেম। 0558 2503 


১৫. (এ মহাপ্নাবন থেকে) আমি তাকে এবং EERE 1 ৯৩1 ৩ পরি 


পারা ২০ আম্মান খালাকা চে ড় বা লালা ক 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকাবৃত 


আর আমি এ (ঘটনা)-কে লের জন্যে একটি 4৭ 714 8৮1151 পিলপ 
টি 1 টি 9০554522149 


১৬. আর যখন ইবরাহীম তার জাতিকে বললো, ?%1 (১:21 3] 133 
তোমরা আল্লাহ তায়ালার এবাদাত করো এবং তাকেই ul lust 42951 JG Sf 2 yao 


০900 25 ৩০9 1 DA -০0,৩া 


তামাদের ভালো- যদি A DAD A 
হাতে পারেজিনাদের জনে টিন টানি 


শা ADA 


৪ ০৪৯ 


১৭. তোমরা তো আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে +, 27 ৬ LABIAL 
কেবল মূর্তিসমূহেরই পূজা করো এবং (স্বয়ং আল্লাহ আল্লাহ 2221 401 5১১০ ৩2 পরা এ 


01054 আল্লাহ “* বিন রি 1,431 “fx 


কারো, তারা তোম দেৱ কোনোরকম মানি 21 টি 1 aw 5 
নয়, অতপর তোমরা একমাত্র আল্লাহ তায়ালার কাছেই Ry _ 6; ১54 2 
রেযেক চাও, শুধু তারই এবাদাত করো এবং তার 25625175)) 4 EE 
(নেয়ামতের) শোকর আদায় করো; তোমাদের তার ৮৯০০৯ Ti ADIN ৩ 
কাছেই ফিরিয়ে নেয়া হবে। ৪০9১3 এ, 4119১+219 


১৮. যদি তোমরা (নবীকে) মিথ্যা প্রতিপন্ন করো ৯ এগ. পি প চ্য5 ৯2৯১০ %52 
(তোহলে জেনে রেখো), তোমাদের আগের জাতির 2 


লোকেরাও (নবীদের) মিথ্যা প্রতিপন্ন করেছে; (মূলত) £ AL 


DA oA 


রসূলের কাজ । রতি | 


১৯. এ লোকেরা কি লক্ষ্য করে না যে, কিভাবে ৪ ৮) ০৫ হিরোর বারতা 
আল্লাহ তায়ালা প্রথমবার তীর সৃষ্টিকে অস্তিত্ব দান AGE এ| eon st 3.3 
করলেন, অতপর কিভাবে তাকে আবার (আগের <; 

অবস্থায়) ফিরিয়ে আনবেন; অবশ্যই এ কাজটা আল্লাহ ৪১৯০৫ এ Ha 01,8৩০ 
তায়ালার কাছে নিতান্ত সহজ । 


২০. (হে নবী,) তুমি বলো, তোমরা (আল্লাহর) (750107851 ৬৭,81১, 14 
যমীনে পরিভ্রমণ করো এবং (এর সর্বত্র) দেখো, ০১৮19987 কি lye ০৪ 


কিভাবে আল্লাহ তায়ালা তার সৃষ্টিকে প্রথম বার ££ ৪ 
অস্তিত্বে আনলেন এবং (একবার ধ্বংস হয়ে গেলে) * Lei 1-ঃ 315 1৩০ 
কিভাবে আবার আল্লাহ তায়ালা তা পুনর্বার পয়দা 5 ৪2 | হারা 
করবেন; নিসন্দেহে আল্লাহ তায়ালা সবকিছুর ওপর ৪5139 ৪৫ 0৫ ০1৮১১ 
প্রবল ক্ষমতাবান । 


২১. তিনি যাকে চান তাকে শাস্তি দেন আবার যাকে ০৯50 nc oA PD LUA Dp Won 
চান তাকে (ক্ষমা করে তার ওপর) অনুগ্রহ করেন; 2০৮০০ cre rn 89 SUBD ore OU 


য় তোমাদের তার দিকেই ফিরে যেতে বি [2 “lo 


২২. তোমরা যমীনে (আল্লাহ তায়ালাকে) অক্ষম *৬১ 2৫ 
করে দিতে পারবে না এবং (পারবে না) আসমানেও, EY Yd nyse of 5 


ADL AWAD পালা 


(বস্তুত) আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের কোনো (519 44159 ১5251 
অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও! রঃ ৬ শত 


৪3০০১85 


পারা ২০ আম্মান খালাকা ৪৬১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকাবুত 
২৩. যারা আল্লাহ তায়ালার আয়াতসমূহ ও তার 2 ৯০:৪৪ 
সামনাসামনি হওয়াকে অস্বীকার করে, (মূলত) সেসব জি 573512556০8 


লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে, আর 515] 9 হি? 
এরাই হচ্ছে সেসব মানুষ, যাদের জন্যে রয়েছে 2199 ১১০21: ৩৩2 


রম শাস্তি ৪৮215 


পা পা পা, পার্ট 


২৪. অতপর তাদের কাছে এ ছাড়া (আর কোনো) । 115 “ডি 
জবাব থাকলো না যে, তারা বলতে লাগলো, একে রতি 


মেরেই ফেলো কিংবা একে আগুনে পুড়িয়ে দাও, , 

(তাকে আগুনে নিক্ষেপ করার পর) আল্লাহ তায়ালা LAD AB ny 

তাকে (জলন্ত) আগুন থেকে উদ্ধার করলেন; অবশ্যই €০0%০% ৯! SUS Gout 
মোমেনদের জন্যে এ (ঘটনা)-র মাঝে (আল্লাহ 3 

তায়ালার কুদরতের) অনেক নিদর্শন মজুদ রয়েছে। 


২৫. সে বললো, হে আমার জাতির লোকেরা, 4. 2A 

তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের এ/ 557 ০০০০৪) 1০01 0089 
প্রতি ভালোবাসার খাতিরে আল্লাহ তায়ালাকে AZ এড প ARG 
বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে 2১911895218 ns Bp BG 
(নিজেদের মাবুদ) ধরে নিয়েছে, অথচ কেয়ামতের Az ADDN DOIN তা ৩ হে 
দিন তোমাদের (এ ভালোবাসার) একজন ব্যক্তি 52 এ 09০8 
আরেকজনকে চিনতেও) অস্বীকার করবে, তারা 25, ০5 ॥ ZA AGIA খাতে 
তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে, 34112৫52129, sans dnd ৩ 
(পরিশেষে) তোমাদের সবার (চূড়ান্ত) ঠিকানা -A 
হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের উ ৩৯১১ হা 9 


এ AWADS LC? 


সাহায্যকারী থাকবে না। 
২৬. অতপর লূত তার (নবী ইবরাহীমের) ওপর ঈমান 1 * টা 7712 
আনলো । সে বললো, আমি (এবার) আমার মালিকের a) bn CEN Eo 


(বলে দেয়া স্থানের) দিকে হিজরত করছি; অবশ্যই রী | 
তিনি মহাপরাক্রমশালী, বিজ্ঞ কুশলী। ০১ 3 | 2 431 2) 


২৭. অতপর আমি তাকে (ছেলে হিসেবে) ইসহাক ও 2 রর EE 
(নাতি হিসেবে) ইয়াকুব দান করলাম, তার বংশধারায় রদ LO 
আমি নত ও কিতাব (নাযিলের ধারা অব্যাহত) (531 2:59 CA 45776 
রাখলাম, (নবুওত দ্বারা) আমি দুনিয়াতেও তাকে ০ 9 9 8 2 
পুরস্কৃত করলাম, আর আখেরাতে সে অবশ্যই আমার EE ER EES ETE 
নেক বান্দাদের দলে শামিল হবে। ্ 


২৮. আর (আমি) লুতকে তোর লোকদের কাছে) মিছে 2 15810 
পাঠিয়েছিলাম, যখন সে তার জাতিকে বললো, রা 31 19 


তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছো, 
যা তোমাদের আগে সৃষ্টিকুলের কোনো মানুষই * 
করেনি । 


২৯. তোমরা কি (তোমাদের দৈহিক প্রয়োজনের » ENA 

জন্যে মহিলাদের বদলে) পুরুষদের কাছে গিয়ে ১0৮০ 0 PEE TE IO HET Af 
হাযির হচ্ছো এবং (তোমরা তো আল্লাহ তায়ালার 

নির্ধারিত যৌন সম্পর্কের মূল) পথটাই কেটে দিচ্ছো 


পারা ২০ আম্মান খালাকা ৪৬২ www.alquranacademylondon.org 


২০ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকাবুত 
এবং তোমরা তোমাদের ভরা মজলিসেও এ অশ্লীল 0 (211 ৮5৮০৭ 
রঃ i 195 
কাজে লিপ্ত হচ্ছো; তাদের কাছে এ ছাড়া আর কোনো ০) ad Baa E00 et ১০9? 2 
জবাব ছিলো না যে, তারা বলল (হা, যাও), নিয়ে sl Cit Gufytas tls 
এসো আমাদের ওপর আল্লাহর আযাব, যদি তুমি * 5 25০ ++ 
চির Syl 0৫ 9141 


৩০. সে (আল্লাহর দরবারে ফরিয়াদ করে) বললো, 
হে আমার রব, (এই) ফাসাদী জাতির মোকাবেলায় [58110৮01508 


তুমি আমায় সাহায্য করো । ০১৬০৪ | 


৩১. অতপর যখন আমার পাঠানো ফেরেশতারা একটা 1৮৮7 ৮৯:1৯74৮5 ACT 
সুখবর নিয়ে ইবরাহীমের কাছে এলো, তখন তারা ১০১০10১০0০১ wb lo 


বললো, আমরা (লুতের) এ জনপদের অধিবাসীদের 315255811৮১, রি যা 
ধ্বংস করবো, কেননা তার অধিবাসীরা বড়ো যালেম i 24১51 ১০ ye je 
হয়ে গেছে। 


X; 


G 


৩২. সে বললো, সেখানে তো (নবী) লৃতও রয়েছে; *1*{ * | 
তারা বললো, আমরা জানি সেখানে কে আছে, আমরা ৬41310 Eu 


লূত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা & 
করবো, তবে তার স্ত্রীকে নয়- সে আযাবে পড়ে থাকা 
লোকদের দলে শামিল হবে। 


) THT Thad TUS 


TAY 455228500০০ 


৩৩. তারপর যখন (সত্যই) আমার পাঠানো * ০ 
ফেরেশতারা লুতের কাছে এলো, তখন (তাদের 3 7: 


আগমন) লুতের কাছে খারাপ লাগলো, এদের কারণে পাপা ন 21195 ৰ A (ৰ 
তার মন ভেংগে গেলো, ফেরেশতারা বললো, তুমি 39 ১95 22 
ভয় পেয়ো না, (তুমি) দৃশ্তাথস্তও হয়ো না। আমরা ১1 1051 ঞ 21314 ০5 ৰ 
তোমাকে এবং তোমার পরিবার-পরিজনদের রক্ষা ” রে রি চির তে = 
করবো, তবে তোমার স্ত্রীকে নয়- সে তো আযাবে ০৪ pH ০০ ১ ০1১০ 
পড়ে থাকা ব্যক্তিদেরই একজন । ig 


৩৪. আমরা এ জনপদের (বাকী) অধিবাসীদের ওপর "7 
আসমান থেকে এক (ভীতিকর) আযাব নাযিল করবো, 1৯১ 28১81 5৩০ fof BO 
কেননা এরা জঘন্য গুনাহর কাজ করছিলো । © UHL HE রঃ 


রা ALP টিপা AD পা 


৩৫. (এক সময় সত্যি সত্যিই আমি এ জনপদকে ₹* রদ দুতএপার্কত112 
উল্টে দিয়েছি) আমি তাকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্যে [9৯5 448 Dhl LS 
একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি। 


৩৬. আমি মাদইয়ান (বাসী)-এর কাছে তাদের ভাই রেস 
শোয়ায়বকে পাঠিয়েছি, তখন সে (তাদের) বললো, [5s ০0, nt ALT ৫৮৭ 
হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তায়ালার TE 
এবাদাত করো এবং পরকাল দিবসের (পুরস্কারের) 455531 fs 19৯)19 119১০ 
আশা পোষণ করো, (আল্লাহর) যমীনে তোমরা ৪০৯০০ UV 815 
বিপর্যয় সৃষ্টি করো না। পল = 9 
পারা ২০ ৰ +৪৬৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৩৭. তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, অতপর প্রচন্ড 
ভূমিকম্প তাদের পাকড়াও করলো, ফলে তারা নিজ 
নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকলো । 


২৯ সুরা আল আনকাবুত 
2০ পাটি বু 25 218 
= 2৯১]1-৯3$56 89০৫ 


৪০০৫৯ ৮৯31 & 


৩৮. আ’দ এবং সামুদকেও (আমি ধ্বংস করে দিয়েছি), 
তাদের (সে ধ্বংসপ্রাপ্ত) বসতি থেকেই তো তোমাদের 
কাছে (আযাবের সত্যতা) প্রমাণিত হয়ে গেছে। শয়তান 
তাদের কাজকে তাদের সামনে শোভন করে রেখেছিলো 
এবং সে তাদের (সঠিক) রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিলো, 
অথচ তারা ছিলো (অন্য সব ব্যাপারে) দারুণ বিচক্ষণ! 


IW AW ADS পপ Azz পাঠিত 


২৪:৫৭ ০০৫৫] ০ 089153691569 


পাপা 
০ 0 পারা ADs Az 2৭৯০ ENE পাপূ্া 


A ৩৭১2 


পা & টি AP পারা 


৩৯. কারূন, ফেরাউন এবং হামানকেও (আমি ধ্বংস 
করেছি), মূসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত 
নিয়ে এসেছিলো, তারা যমীনে বড়ো বেশী অহ 
করেছিলো এবং তারা কোনো অবস্থায় (আমার আযাব 
থেকে পালিয়ে) আগে চলে যেতে পারতো না । 


SEI cL) sy 9১059 


£৯ ০টি ঠি পা 1 AS ADLr 2 


19৮০৮6০০৪০৫ 
টা 


৪০. অতপর এদের সবাইকেই আমি নিজ নিজ “ 
গুনাহের কারণে পাকড়াও করেছি, এদের কারো 
ওপর আমি প্রচন্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহাগর্জন 
এসে আঘাত হেনেছে, কাউকে আমি যমীনের নীচে 
গেড়ে দিয়েছি, আবার কাউকে আমি ডুবিয়ে দিয়েছি, 
আল্লাহ তায়ালা এমন ছিলেন না যে, তিনি এদের 
ওপর কোনো যুলুম করেছেন, যুলুম তো বরং 
(আল্লাহর আযাবকে অস্বীকার করে) তারা নিজেরাই 
নিজেদের ওপর করেছে। 


DAE 1 A DA Az পাটি পা As 


4301 সির তা 


ALA তরি 551 ০০৮৯৪ 


০০৯১১ 4515 ৯ ৬০০৮৪০9০4৯০] 
০৯০6০] ৰ 1200805258৬ ৮৩9 


AD চি পাঠ Dob নিও EA 


SUF ABE CA 


৪১. যেসব লোক আল্লাহ তায়ালার বদলে অন্যকে 
(নিজেদের) অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের * 
দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো, তারা (নিজেরাও এক 
ধরনের) ঘর বানায়; আর (দুনিয়ার) দুর্বলতম ঘর 
হচ্ছে মাকড়সার ঘর | কতো ভালো হতো যদি তারা 
বুঝতে পারতো । 


481 59375196501 ০8671 082 
০০৫1 £ E 5১522010822 
el 1 | 59919 452 


ADNAN AD shi ADzAcN 


© UF IE io ow FL 


A Zs 


২০ওয়াকফে লাযেম 


৪২. এরা আল্লাহর পরিবর্তে যেসব কিছুকে ডাকে, 
আল্লাহ তায়ালা তাদের সম্পর্কে সম্যক অবগত ০০ 
রয়েছেন; তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় ৷ 


৩54593০0950 Led 2৩1 


BLA পাটি DA AN পাটি পা 


St 58১৯1155985 


৪৩. এ হচ্ছে (সেই) উদাহরণ, যা আমি মানুষদের 
জন্যেই পেশ করি, জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউই তা 
বুঝতে পারে না। 


55550101955 0871 55 
৪০5০11১1905 


88. আল্লাহ তায়ালা আসমানসমৃহ ও যমীন 
যথাযথভাবেই সৃষ্টি করেছেন; (বস্তুত) এতে 
ঈমানদারদের জন্যে (আল্লাহ তায়ালার অস্তিত্বের) 


অনেক নিদর্শন রয়েছে। 
পারা ২০ আম্মান খালাকা 


+%৪৬৪ 


১825594129৮ 2 GE 


8০০০1 LY SUS & ০1 ৮ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল তি 
৪৫. (হে নবী,) যে কিতাব তোমার ওপর নাযিল ভারত 
করা হয়েছে, তুমি তা তেলাওয়াত করো এবং নামায ls ০511 ৬০ জি | ৮1 
প্রতিষ্ঠা করো; নিসন্দেহে নামায (মানুষকে) অশ্লীলতা 17 1 , 
ও মন্দ কাজ থেকে বিরত রাখে; পরন্তু আল্লাহ ৫৯2৫3 Siglo 89,০11 


তায়ালার স্মরণ একটি মহান কাজ; তোমরা যা কিছু 554 2/12%:8 4 ০319, ১৫০19 
করো আল্লাহ তায়ালা তা জানেন। রিড ৯৫৭৫ 


© gai Lo 


EAA 


৪৬. (হে মুসলমানরা,) তোমরা কিতাবধারীদের * টা চট 
সাথে উত্তম পন্থা ছাড়া কোনোরকম তর্ক-বিতর্ক 21331 Sl 4412 ১9 


করো না, অবশ্য তাদের মধ্যে যারা যুলুম করে * +4 1৮212 7৭ টির 
তাদের কথা আলাদা, আর (তোমরা) বলো, আমর ন ৩২০ এ1৯৩০০৩৫ 


ঈমান এনেছি (কিতাবের) যা কিছু আমাদের ওপর 1. - | ঢ 
নাযিল করা হয়েছে (তার ওপর), আরো ঈমান Jy Edt 09) ৬০1০0511259 


এনেছি যা কিছু তোমাদের ওপর নাযিল করা ০৯ পু গু গিটার রা নাত 
হয়েছে তোর ওপরও, আসলে) আমাদের মাবুদ ও ৬9 ০১19৮০৯119 ১৮122! 
তোমাদের মাবুদ হচ্ছেন একজন এবং আমরা তার রে শু 
কাছেই আত্মসমর্পণ করি। go 


৪৭. এভাবেই আমি তোমার ওপর (এ) কিতাব নাযিল , ৮ 11111215218 
করেছি, আমি (আগে) যাদের কিতাব দান করেছিলাম 0 


শা ৯০০ Ao A RE EY 


(তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিলো) তারা এর £43 & Sia A CAO 
ওপর ঈমান এনেছে, (পরবর্তী) লোকদের মাঝেও » 28 চর ৯০ লতা তি ০ 
(কিছু ভালো মানুষ আছে) যারা এর ওপর ঈমান ১৯৯৪০9১488৯ ০০ 548 53 


এনেছে; (আসলে) কাফেররা ছাড়া কেউই আমার রী 
আয়াতের সাথে বিদ্রোহ করে না। ঢা 


৪৮. (হে নবী,) তুমি তো এ (কোরআন নাযিল রিনা বরে 
হর আগে কোলা বই পক পাট কলোনি, লা 4৯5৩2: তি 

তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে ০058121 ৪ - রা 
রেখেছো যে, (তো দেখে) অসত্যের পূজারীরা (আজ) Ro a. 
সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে! © lb, | 


৪৯. বরং এ হচ্ছে (আল্লাহ তায়ালার পক্ষ থেকে) ন। * ০০ Ss twos ics A 
যাদের জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে সুস্পষ্ট noe Bs al 32 


কিছু নিদর্শন; (আসলে) কতিপয় যালেম ব্যক্তি ছাড়া 1. ' 
আমার (এ সুস্পষ্ট) নিদর্শনের সাথে কেউই গোড়ামি yal ০৯129 11155 


করেনা। 


৫০. তারা (তোমার সম্পর্কে) বলে, এ ব্যক্তির কাছে এও *এ ভু 11 ৯৮ 4 4 
তার মালিকের পক্ষ থেকে (নবুওতের) কোনো প্রমাণ ৮3 ৩৪ wal als ০১ 
নাযিল হয় না কেন? (হে নবী,) তুমি বলো, যাবতীয় 1% 

নিদর্শন তো আল্লাহ তায়ালার হাতেই রয়েছে; আমি 

তো (আযাবের) একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র! 


৫১. (হে নবী,) এদের জন্যে এটা কি যথেষ্ট নয় দিক্রাডাতাদ 
যে, স্বয়ং আমি তোমার ওপর কিতাব নাযিল করেছি, | ONE CWSU 


পারা ২১ উতলু মা উহিয় 8৪৬৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সুরা আল আনকাবুত 


যা (প্রতিনিয়ত) তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে; দু” | 
অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্যে এতে (আল্লাহ ৬ ALR 


তায়ালার) অনুগ্রহ ও উপদেশ রয়েছে। $ ০9০8৭ [581 5১859 ক 


৫২. (হেনবী,) তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে 442 * ৫৮02 20) 
সাক্ষী হিসেবে আল্লাহ তায়ালাই যথেষ্ট, সত Sed roel 05200 ০৫০৪ 
ও যমীনে যা আছে তোর) সবকিছু তিনি জানেন; যারা 43119 টি ০০১1 (82 
বাতিলের ওপর ঈমান আনে এবং আল্লাহ তায়ালাকে সি 112৬১13 পন 
অস্বীকার করে, তারাই হচ্ছে সেসব মানুষ যারা নি.) 19১59 ০৮01 19 
মারাত্মকভ বে ক্ষতিগ্রস্ত ৷ SN Be 

€ gy ৮১ 


৫৩. (হে নবী,) এরা তোমার কাছে আযাব ত্বরান্বিত ৭1 ক 
করার কথা বলে; যদি (আল্লাহ তায়ালার কাছে) এদের 05 55.51620 ৫5০55 
(শাস্তি দেয়ার) জন্যে একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না * 9০5% <] pe FA দুত 
থাকতো, তাহলে (এতোদিনে) তাদের ওপর আযাব রিকি oe Ge 
এসেই যেতো! অবশ্যই এদের ওপর আকস্মিকভাবে RE EN EEE 
আযাব আসবে এবং তারা জানতেও পারবে না। © ০১9১৯৪৭১৮১9 


৫৪. তোমার কাছে এরা আযাব ত্বরান্বিত করার কথা ” পপ ৪ 
বলে; অবশ্যই জাহান্নাম কাফেরদের পরিবেষ্টন করে পিছ ৩9,5716419 191৭ 


নেবে। 


৫৫. যেদিন তাদের ওপর থেকে এবং তাদের পায়ের A cA Az A ESE FE) HEE te 


নীচ থেকে আযাব তাদের গ্রাস করবে, (সেদিন) ৩০9০5 98 ০০ ০১16211০৪০৪ (52 


আল্লাহ তায়ালা (তাদের) বলবেন, (দুনিয়ায়) * যু 
তোমরা যা কিছু করতে (এখন তার) স্বাদ উপভোগ ASL 19593 9799৯) ৬০ 


করো। 


৫৬. হে আমার বান্দারা, যারা (আমার ওপর) ঈমান = ্ 
এনেছো, (জেনে রেখো) আমার যমীন অনেক 25027011531 430 0555 
প্রশস্ত, অতপর তোমরা একমাত্র আমারই এবাদাত 

করো। 


৫৭. প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে দি দ্র 
হবে। অতপর তোমাদের সবাইকে আমার কাছেই ০11 ১০ 2805 450£ 


ফিরিয়ে আনা হবে। 


পার্পা AD! পাঠ ঢু 


৫৮. যারা (আমার ওপর) ঈমান এনেছে এবং নেক * PU Won টা 
কাজ করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতে পিস lee st a 


(সুরম্য) কোঠায় জায়গা দেবো, যার পাদদেশ TE 4১ FES Fe 
দিয়ে বর্ণাখারা প্রবাহমান থাকবে, সেখানে তারা ১: EIR 
চিরস্থায়ী হবে; কতো উত্তম পুরস্কার এ নেককার উ ৩ ১৯০০৩, 1৬ ০৭১1 
(মানুষ)গুলোর! 


৫৯. (নেককার মানুষ হচ্ছে তারা,) যারা ধৈর্য ধারণ 78875 8252 
করেছে (এবং সর্বাবস্থায়) নিজেদের মালিকের ওপরই ০৪ 993 9 19১০ et ৩ 


নির্ভর করেছে। 
পারা ২১ উতলু মা উহিয় ক ৪৬৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২৯ সূরা আল আনকাবুৃত 


৬০. কতো (ধরনের) বিচরণশীল জীব (এ দুনিয়ায়) 122+৯41 5 ৮৮০ ৯০৮ 
রয়েছে রা কেউই নিজেদের a El 505 42))0০ hs nls 


কীধে) বহন করে বেড়ায় না, আল্লাহ তায়ালাই তাদের | 
এবং তোমাদের (নিত্যদিনের) রেযেক সরবরাহ ৪০21 ৮৮০41229০০2০215 


করেন, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। 
৬১. (হে নবী,) তুমি যদি তাদের জিজ্ঞেস করো, .. ! 2 চারে চারা 1 
আসমানসমূহ ও যমীন কে পয়দা করেছেন, সূর্য ও 3" LO Er 2 ৬25 


চন্ত্রকে কে বশীভূত করে রেখেছেন, তারা অবশ্যই 
বলবে, (একমাত্র) আল্লাহ তায়ালা, (কিন্তু তারপরও) 5 রা রা ৮১১19 


তা ১০৪৮ ১-০ UW ০-০/১-০৮০ 


এদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে ? 05658200০20 dl 


৬২. (বস্তুত) আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে 1 এত ৯৮14 pens ods 
যাকে চান তার জন্যে রেযেক প্রশস্ত করে দেন, 2৮4 9 Je BF 


De wo ভাপ ৮9 


(আবার যাকে চান) তার জন্যে তা সংকুচিত করে গড পচ ৮০ 
দেন; অবশ্যই আল্লাহ তায়ালা সব ব্যাপারে সম্যক ৪০৯ টি gS ul ule "4839 


অবগত আছেন। 


৬৩. (হে নবী,) তুমি যদি তাকে জিজ্ঞেস করো, LUD / 0 ADIN A ir 
আসমান থেকে কে পানি বর্ষণ করেছেন, অতপর - 15155 Jy er rl 579 
৮৯ পা? A শা /৯ পাশা কটি ই 


যমীন একবার মরে যাওয়ার পর সে (পানি) দ্বারা কে 123? 4০0৯0 ৪ 
তাতে জীবন সঞ্চার করেছেন, অবশ্যই সে বলবে, ৮ ১৪০০৩ AL 


একমাত্র আল্লাহ তায়ালাই; তুমি বলো, যাবতীয় 2 Sed GAB th 0 
তারীফ একমাত্র আল্লাহ তায়ালার জন্যে; কিন্তু ওদের পাস টা রর 


tlk) ৩২2১11২৪২৩৬ 


অধিকাংশ মানুষই (তা) অনুধাবন করে না । ৪০ 5088! 


৬৪. এ পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা ৪ 45 4 
ছাড়া আর কিছুই নয়; নিসন্দেহে আখেরাতের জীবনই ১০9 9০ yt 0991 8৮০1 5১৭ 129 


হচ্ছে সত্যিকারের জীবন। কতো ভালো হতো যদি ৭1 ০ ০1%:54| yt )191| ১19 
তারা (এ বিষয়টা) জানতো! a ০১০ ০285 ০ 


পা ADA AD 


টি 1935 


৬৫. যখন এরা জলযানে আরোহণ করে (বিপর্যয়ের রা 5 121 1 
সম্মুখীন হয়), তখন তারা নিষ্ঠার সাথে আল্লাহ তায়ালাকেই 11, | 15 নি 


ডাকে, জীবনবিধানকে একমাত্র তার জন্যে (নিবেদন করেই FERC 1৯ এ 
ডাকে), কিন্তু তিনি যখন তাদের (বিপদ থেকে) মুক্তি দিয়ে dls 00 ১০৪১, ০ We 


স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন তারা সাথে সাথে $ 
(আল্লাহ তায়ালার সাথে) শরীক করতে শুরু করে, 6 6 Py A 1৮1 


৬৬. যেন আমি তাদের (ওপর) যা কিছু অনুগ্রহ করেছি 1+০৪৮:৮17 ১৯ ০A রি ৯০৫ ৪ ৮ 
তা তারা অস্বীকার করতে পারে এবং (এভাবেই * 9 19৯-৯19 ০৪৯০1 0৪19১৯-৯ 
এরা) কয়টা দিন (দুনিয়ায়) ভোগবিলাস করে কাটিয়ে AoE cho 
দিতে পারে। অচিরেই এরা (আসল ঘটনা) জানতে ও ০৭৮ Sg 
পারবে । 


৬৭. এরা কি দেখতে পাচ্ছে না, কিভাবে) আমি ৮৪ 7 ডল ৭44170177 থা ন্ণতণা 
‘হারাম (মক্কা)-কে’ শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল 101 
বানিয়ে রেখেছি, অথচ তার চারপাশে মানুষদের ++ 2 

(প্রতিনিয়ত জোর করে) ছিনিয়ে নেয়া হচ্ছে; ০১৪০৭ 9৮০ Ll we 
এরপরও কি তারা বাতিলের ওপর ঈমান আনবে 

পারা ২১ উতলু মা উহিয়া *%৪৬৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ kl আর রোম 


এবং আল্লাহ তায়ালার নেয়ামতকে অস্বীকার করবে ? 6094 24022 599 


৬৮. তার চাইতে বড়ো যালেম আর কে হতে পারে যে 1 BD BEAL Rae 
(স্বয়ং) আল্লাহ তায়ালার ওপর মিথ্যা অপবাদ আরোপ JS ০51 yee Bl ০০ 


Naa LE পা ডা সিরা 


করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন সে ($ dfs Lf 3415 ০,৯91 
তাকে অস্বীকার করে; (হে নবী,) জাহান্নামের মধ্যেই ME 


Az Ur 


কি (এ) কাফেরদের আশ্রয়স্থল (হওয়া উচিৎ) নয় ? © ৩৭১৪০ ৮৬9০ res 


৬৯. (অপরদিকে) যারা আমার পথে জেহাদ করে, 17৮ * ৪৪৫ 47" - ড্র 
আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি, 4০০০৪৭০০315 58119 


পাশা পা 
নিসন্দেহে আল্লাহ তায়ালা নেককার বান্দাদের সাথে 6 6 ০:০০ ul ০19 


২. রোম (জাতি) পরাজিত হয়ে গেছে, 


৩. (পরাজিত হয়েছে) ভূমন্ডলের নিম্নতম অঞ্চলে, 77 861% এ ৪ ৩৩ 
তাদের এ পরাজয়ের পর অচিরেই তারা (আবার) ) ০ ০৯৮ ০০৮৯9 NI ১ 


বিজয় লাভ করবে, 89522 


8. (এ ঘটনা ঘটবে তিন থেকে নয়- এ) বিজোড় "* ৮ 4%৫ A ০৯৫ ৮৪ 

বছরের মাঝে, এর আগেও (চূড়ান্ত) ক্ষমতা ছিলো ০5205 wr yt ৮১০৬৩ 
আল্লাহ তায়ালার হাতে এবং (এ ঘটনার) পরেও (সে 2:০5 oh, B-AD ho 
চাবিকাঠি থাকবে) তারই হাতে; (রোমকদের বিজয়ে) © ০31 0% 95929, ৩ 
সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশী হবে, 


৫. (এটা ঘটবে) আল্লাহ তায়ালার সাহায্যেই, তিনি BLA পাটি পাটি পা HR Ac DOIN | 
যাকে চান তাকে (বিজয় দিয়ে) সাহায্য করেন: তিনি $71192,5 ৩১৫2৯ 
মহাপরাক্রমশালী, পরম দয়ালু, 8০০ 


৬. (এটা হচ্ছে) আল্লাহ তায়ালারই ওয়াদা; আল্লাহ = 1 44 ১ 
তায়ালা (কখনো) তার ওয়াদার বরখেলাপ করেন না, ০4455629201 1৯24 ৫23 


কিন্তু অধিকাংশ মানুষই (তা) জানে না। - ৯০4০ জুৰ 


© GIL Y tt 5 


৭. তারা তো পার্থিব জীবনের (শুধু) বাইরের * রাত 
দিকটিই জানে, কিন্তু আখেরাতের জীবন সম্পর্কে তারা ৮2580001891 22126 OL 


88888 ৩৮০১৪ ৬৭ 


BAZ নিতে ৯ পাশা ৯ প্রণার 


৮. এ মানুষগুলো কি নিজেদের মনে (এ কথা) চিন্ত 26 
করে না, আল্লাহ তায়ালা (কিভাবে) আসমানসমূহ, GEL eT Gy df 


যমীন ও অন্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্যে 5420, ere St f 
এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন; 5 yt AE 5৬৯০ 


পারা ২১ উতলু মা উহিয় * ৪৬৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সাজার রোম 


কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই (এসব কিছুর 
শেষে) তাদের মালিকের সামনে হাযির হওয়াকে ৮৮4 


অস্বীকার করে। 20৬5, 


৯. এরা কি (আমার) যমীনে ভ্রমণ করে না, করলে 50198175 টন 
তারা দেখবে তাদের আগের লোকদের পরিণাম = | 56০6 ৩১১৬। ৬19০৭ 


কেমন ছিলো? অথচ তারা শক্তিতে এদের চাইতে 150৫ ১৮৪158০5089 8552 ul 
ছিলো অনেক প্রবল, তারা এ যমীনে অনেক চাষবাস 


24D 2079 A IA Ds 


করেছে, (আজ) এরা যেমন একে আবাদ করছে, STS HS sf 
তাদের চাইতে (বরং) তারা বেশী পরিমাণেই একে » ০০০০ ৮০৮০ দক ০০৮০ 

আবাদ করেছিলো, (অতপর) তাদের কাছে তাদের Am) isla (১9১০০ ০:৮০ 
রসূলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাযির হয়েছিলো কিন্তু ০1: +০-1171451 71212, 

রসূলদের মানতে অস্বীকার করায়); আল্লাহ তায়ালা ah 4 ০০8 


তাদের ওপর (গযব পাঠিয়ে) কোনো যুলুম করেননি, feet pf 


বরং (কুফরী করে) তারা নিজেরাই নিজেদের ওপর 
যুলুম করেছে। 


১০. অতপর যারা মন্দ কাজ করেছে তাদের 
পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তায়ালার i bs 
আয়াতসমূহকে অস্বীকার করেছে, তা নিয়ে তারা ঠাট্টা (23 PES auf ৬2 15৮৪ uf 
বিদ্রপ করেছে! - “ 


AAD ভিলা / পা 


© UIs yom 


১৯; আল্লাহ তায়ালা (নিজেই তার) সৃষ্টিকে অস্তিত Az Doron Be NB 2 
দান করেন, আবার তিনিই তাকে (তার পূর্বাবস্থায়) একা dG 951 hua wut 
ফিরিয়ে দেবেন, অতপর তোমাদের তার কাছেই প ৯ ৯2 
ফিরিয়ে নেয়া হবে। © ০৭৯৯১ 


১২. যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন (এর ভয়াবহতা CAE WE MTT 2 
দেখে) অপরাধী ব্যক্তিরা ভীতবিহ্বল হয়ে পড়বে। © UF) 1০ ০ 19155 


১৩. (সেদিন) তাদের শরীকদের কেউই তাদের জন্যে 755 A ৮7০৯৯ এসু ০০৯ ৪ 
সুপারিশ করার মতো থাকবে না, তারা বেরং) তাদের |$৯৯০-৮৪৮১ ৬2] wy 


শরীকদের (তখন) অস্বীকার করবে। Gye ০28582 15305 


১৪. যেদিন কেয়ামত হবে সেদিন মানুষরা (ঈমান ও _ ++ রডের 
কুফুরের ভিত্তিতে) আলাদা হয়ে পড়বে। ও ৬৪১১৯ 9525 2০1 চি 


১৫. যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং নেক 5 ূ চট 
কাজ করেছে, তারা (সেদিন জান্নাতের) বাগিচায় s=Lal 19152915251 aL 


থাকবে, তাদের (সেখানে প্রাচূর্যপূর্ণ) সুখে শান্তিতে ANBAAD he Ks Nig 
লাখ তব ও ৩০১৯৯ 2৯9১ Eres 


১৬. (অপরদিকে) যারা কুফরী করেছে এবং আমার Lal হু LL 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, (অস্বীকার 315° ০ 3555 ng 1 
করেছে) শেষ (বিচারের দিনে আমার) সামনাসামনি ০০162] 45755855৬12 


হওয়ার ঘটনাকে, তাদের (ভয়াবহ) আযাবের সম্মুখীন 81 
করা হবে। © ০9১ 


পারা ২১ উতলু মা উহিয় +% ৪৬৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৭. অতএব (দিবাশেষে) যখন তোমরা সন্ধ্যা করো 
তখন আল্লাহ তায়ালার মাহাত্ম্য ঘোষণা করো, 
(ঘোষণা করো) যখন সকাল (বেলার মাধ্যমে তোমরা 
দিনের শুরু) করো তখনও । 


তল নি 
পরশ লং টি সিটি পানি রা শি 


AAD AD 


মতি 


১৮. আসমানসমূহ ও যমীনের যাবতীয় প্রশংসা 
একমাত্র তার জন্যে, (তার মাহাত্ম্য ঘোষণা করো) 
যখন তোমরা (দিনের) দ্বিতীয় প্রহর (শুরু) করো, 
আবার যখন (দিনের) তৃতীয় প্রহর ভুরু) করো 
(তখনো তীর মাহাত্ম্য ঘোষণা করো)। 


BLAAN Dar 


LAE) GN wget & ৫ 49 


AD ALD ৩৮5 


© ১9১৪৮) ০৯৯9 


১৯. তিনিই মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, 
একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে 
আনেন, তিনিই (সেই সত্তা, যিনি এ) যমীনকে তার 
নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন; (ঠিক) 
এভাবেই তোমাদের (একদিন) পুনরুখিত করা হবে। 


A ০2৩ 


6১৯২9 ৬৮লা। tty 
SN A: og 
$ 09৯৯ এ ১29০605, 


ADA 


২০. তীর (কুদরতের) নিদর্শনসমূহের মধ্যে (একটি) হর 
হচ্ছে, (শুরুতে) তিনি তোমাদের মাটি থেকে পয়দা 
করেছেন, অতপর তোমরা মানুষ হিসেবে যমীনে 
ছড়িয়ে পড়েছো। 


LPL AWA Daas AG. 


০98 us PEL uf ial 9 


পানি পা Boz A DAs i 


© 09582 ১৫০০০) 1১1 


২১. তার (কুদরতের) নিদর্শনসমূহের (মাঝে) এও 
(একটি যে), তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য 


থেকে (তোমাদের) সংগী সংগিনীদের বানিয়েছেন, 
যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ 
করতে পারো, তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও 
সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন, অবশ্যই এর মাঝে 
চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে। 


A Dp PAS AWA Be শা প্রা 


LAE LT GE 


Bahr Ee পা 


৩9152 


পিএ 1291 


[98 ৬ এ) ০, doa 9330 


পা ৮০০ 0 পাপা 


জে 


২২. তার (কুদরতের) নিদর্শনের মধ্যে রয়েছে 
আকাশমালা ও যমীনের সৃষ্টিও- রয়েছে তোমাদের 
পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র; অবশ্যই জ্ঞানবান 
মানুষদের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। 


ই EN রা 


cA 1 Aw পাতা 


ও oh a) ০১ 


২৩. তোমাদের রাত ও দিনের ঘুম, (এতে) তোমাদের ) 
তার দেয়া রেষেক তালাশ করা তার (কুদরতের) 2 
নিদর্শনসমূহেরই অন্তর্ভূক্ত; অবশ্য এসব কিছুর মাঝে 
যে জাতি (আল্লাহর কথা) শোনে- তাদের জন্যে 
অনেক নিদর্শন রয়েছে। 


LS Gl ES sal ০59 


এ) & ০1, 415 ৬১০৫ 


পা ৯০০৩ 0 Axl LE 


ও ug [9 5৭%! 


২৪. তার (কুদরতের) নিদর্শনসমূহের মাঝে এও 
একটি, তিনি তোমাদের বিদ্যুৎ (ও তার চমক) দেখান- 
ভয় এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে (তা প্রতিভাত , , 
হয়), তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতপর 
তা দিয়ে যমীন একবার নিজীবি হয়ে যাওয়ার পর 
তাকে পুনরায় জীবন দান করেন; অবশ্য এতেও 


পারা ২১ উতলু মা উহিয়া 


*% ৪৭০ 


শালি ZA cAAN DD DA 


সি Syl sy al 559 


“ae sade টি 0555 


পা পা AHA 


৪1181, 42092৩2০৯১1 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সূরা আর রোম 


11 


বোধশক্তিসম্প জাতির জর অ নিদর্শন রয়ে পা 8০৪ AD ৯১ ৬ 
ক নন তর ন্য নক নদশন ছে। © us, : C38 ay 


২৫. তার নদৰ্শনস মুহের মাঝে এও একটি যে, ০ ৯৯৮ ০৮7 

১ SL SGN 4511 
ওপর) দাড়িয়ে আছে; অতপর যখন তিনি (কবর - এ ৬৮ ৮৯ 

থেকে) বেরিয়ে আসার জন্যে ডাক দেবেন, তখন ০৮ $85 SUS itl 
মাটির (ভেতর) থেকে তোমরা বেরিয়ে আসবে। ৯০2 ৯০৭ 


90525 ৮101 ১13 ৪৬৯১ 


২৬. (এ) আকাশমালা ও যমীনে (যেখানে) যা কিছু পু ড় 
আছে তা তো (একান্তভাবে) তীর জন্যেই; সবকিছু J Je. ৬৯১ ts ge ১৪ ৮419 
তার (আদেশের) অনুগত । ও 092 


২৭. (তিনিই সেই মহান সত্তা) যিনি সৃষ্টি (জগত)-কে <2* এ এ 4 Ep 
প্রথমবার পয়দা করেছেন, অতপর তাকে আবার তিনিই ৪০৪১৭ ০৯৯৭ 25131 1502 G2 
আবর্তিত করবেন, (সৃষ্টি প্রক্রিয়ায়) সে (কাজ)-টি রা ০12 ফানি 
তার জন্যে খুবই সহজ; (কেননা) আসমানসমূহ ও ওঞা। ৫৫৮12 ১১9৯9 
যমীনে সর্বোচ্চ মর্যাদা তো তীর জন্যেই এবং তিনি ১১৬ | 
মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । 2৯) 5৯9. ৪ 2৩,১৮০] 

© nc 


২৮. (হে মানুষরা,) আল্লাহ তায়ালা তোমাদের (বুঝার) এ ৮৮৮০০ Az AW পর ৮০০৩৮ পাত 
জন্যে তোমাদের (নিত্যদিনের ঘটনা) থেকে উদাহরণ ৫ ০৯০৪) ৮৪০৪1 ৬০ ১০:৮৭ ৮৮১০ 
পেশ করছেন, (বলতে পারো,) আমি তোমাদের যে * 22 এ ৯০০ পানি ৯ ঠা 

রেষেক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত ৪? 5১৯৬৫ ঠা ০৫1215 ০৫ 


দাসদাসীরা সমভাবে অংশীদার? (এমন অংশীদার)- EEE Sr ADA A Ghz 
£ a5 35 ও 
যাতে করে তোমরা (এবং তারা) সমান হয়ে যেতে “* 5 194 টি ৮৫০০) 


রা 1 ৮ MEG BASR GB 4h Ed 


পারো- তোমরা কি তাদের (ব্যাপারে) ততেটুকু (85 $১3. 42255 


ভয় করো, যতোটুকু ভয় নিজেদের ব্যাপারে করো; 


(বস্তুত) এভাবেই আমি বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের 
জন্যে (আমার কথাগুলো) খুলে খুলে বর্ণনা করি। ও 090 [580 ৩৭১ 


২৯. কিন্তু যারা সীমালংঘনকারী, তারা অজ্ঞানতাবশত নদ 
নিজেদের খেয়াল খুশীর অনুসরণ করে রেখেছে, 28 AP ays 


অতপর আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করে দিয়েছেন (59,4 ০21 ০৯ ০৮০ le 
তাকে কে হেদায়াতের পথ দেখাতে পারে? এমন সব He WR RD 


লোকদের কোনো সাহায্যকারীও নেই । © ৩৭১০১ re 


৩০. অতএব (হে নবী), তুমি নিষ্ঠার সাথে নিজেকে ০৮ দিতি ৮০ * পু 
দ্বীনের জন্যে কায়েম রাখো; আল্লাহ তায়ালার প্রকৃতি চা A 
হচ্ছে, যার ওপর তিনি মানুষকে পয়দা করেছেন; 0১৩০5, 5০০০5552121 
(মনে রেখো;) আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদবদল 17 ১ এ 

নেই; এই হচ্ছে সহজ (সরল) জীবনবিধান, কিন্তু 9 Esl ০৪০ 0১,13০ 
অধিকাংশ মানুষ তা জানে না, ৮০ 


© UF 8১০ 2 


পারা ২১ উতলু মা উহিয় ৪৭১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সূরা আর রোম 


৩১. তোমরা একনিষ্ঠভাবে তারই অভিমুখী হও এবং £ু ৰ শশা নু নি A 
শুধু তাকেই ভয় করো, তোমরা নামায প্রতিষ্ঠা করো 5 tse 1 শা 


এবং কখনো মোশরেকদের দলভুক্ত হয়ো না, Oe se 


৩২. তাদের মাঝে (এমনও আছে) যারা তাদের Zs ১2122 A DLA ৯০০০ "a 
দ্বীনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা * 219) 9৮৪48১198১5 ৩৭ 9 1 এ 


ফেরকায় পরিণত হয়ে গেছে; প্রত্যেক দলই নিজেদের গস ডি 
কাছে যা কিছু রয়েছে তা নিয়ে খুশী ৷ ৪ ০9৯১১৮৪০11০ 1৮১১৫ 


৩৩. মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে -* ৯ প্র * ০৩৮ ০/৪০ - [ও] « 

তখন তারা আল্লাহর দিকে বিনীত হয়ে তাদের উট 2 | ০০199 

মালিককে ডাকতে থাকে, অতপর যখন তিনি তাদের 2755৮ 2 রি 
Lo 

তার দয়া (ও নেয়ামতের স্বাদ) উপভোগ করান, তখন ESE 1১12০ ABA ad 


সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের গু ০9১৪৭৮৪১৪৮৯ 
সাথে অন্যদের) শরীক করতে শুরু করে, রর রর 


৩৪. যেন যা কিছু (অনুগ্রহ) আমি তাদের দান করেছি ₹.*₹4 (৭ AoA ১০৫৮০ 
তার সাথে তারা অকৃতজ্ঞতার আচরণ করতে পারে, EYES Peet ei 3 19১০) 
সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা নি 
(তোমাদের কুফরীর ফলাফল) জানতে পারবে । ০৪০০ 


৩৫. কিংবা আমি কি তাদের ওপর এমন কোনো (১৮:41:16 শটো লা 
দলীল প্রমাণ পাঠিয়েছি যে, ওরা (যেভাবে) শেরেক deg ne UH 


করছে তা তাকে সঠিক বলে! 


৪০১০১ ts 5% 


৩৬. আমি যখন মানুষদের অনুগ্রহ আস্বাদন করাই, RB 2 

তখন তারা তাতে (ভীষণ) খুশী হয়; জা BELLS POU 15 
তাদেরই অর্জিত কাজের কারণে তাদের ওপর কোনো * ++ ৮৫ হু 17 374 ৪৩৭ 

বিপদ আসে তখন তারা সাথে সাথেই নিরাশ হয় ৩ ০০৩৪ 0 ইত ০23 ৩15 


পা ADNAN AMD পণ 


1 € ug 1১1 


৩৭. এরা কি এ বিষয়টি নিয়ে ভেবে দেখেনি যে, *” LEA 575 
আল্লাহ তায়ালা যার জন্যে চান তার রেষেক প্রসারিত wd Syl bora Al of bya 


করে দেন, আবার (যাকে চান তাকে) কম করে রে ১ 510) ০1 Ae 

[56] ৪ ০১ ০৮ ১৭ ডে 
দেন; নিসন্দেহে এতে ঈমানদার জাতির জন্যে অনেক = & ১ 3 ae 
নিদর্শন রয়েছে। 25 ০টুঃ 


৩৮. অতএব (হে ঈমানদার ব্যক্তি), তুমি আত্মীয় ৮৮12 ০৫৮ 12 পুত 
স্বজনকে তার অধিকার আদায় করে দাও, অভাবগ্রস্ত ০১19০৫19282 581 Be 


ALA পট Pah Bw SA রা 


ও মোসাফেরদেরও (নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও) 9047 ০০375 ৩4১০ 
এটি তাদের জন্যে ভালো কাজ যারা আল্লাহ তায়ালার LAS nS 
সন্তুষ্টি কামনা করে, (মূলত) এরাই হচ্ছে সফলকাম। © CTT 2 219,4 5 


৩৯. যা (কিছু ধন সম্পদ) তোমরা সুদের ওপর দাও, সম. 9/ 2A /4 ০ AWA DAS! 
দা IHD or i 
মালের সাথে (শামিল হয়ে) বৃদ্ধি পায়, (কিন্তু) আল্লাহ ০০ 

তায়ালার দৃষ্টিতে তা বি নোট) বাড়ে না, ০4 025০1925235 ১০01 J 


পারা ২১ উতলু মা উহিয় +৪৭২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সুরা আর রোম 
অপরদিকে যে যাকাত তোমরা দান করো তা (যেহেতু) 4) -৯ ৮৪৯৪ ৮ AWA BAG 2৩ 
আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার উদ্দেশে দান করো, এল 554: 89) wg 
(তাই) বরং বেশী বৃদ্ধি পায়, এরাই হচ্ছে (সেসব Oks "Sl 
লোক) যারা (আল্লাহর দরবারে) নিজেদের সম্পদ i ভি 
বহুগুণে বাড়িয়ে নেয় । 


৪০. আল্লাহ তায়ালা (সেই পরাক্রমশালী সত্তা)- যিনি ৪ 24 ০০ পু ঘ টি 
তোমাদের সৃষ্টি করেছেন, অতপর তিনি তোমাদের ০৮৮2509৩8৮৫ ৬০120 


রেষেক দান করেছেন, তিনিই আবার তোমাদের মৃত্যু 75৯25. ১৩৯০ ৩৭ 
দেবেন, (কেয়ামতের দিন) তিনি তোমাদের (আবার) ৬০০০, শত ন 
জীবন দেবেন; তোমরা যাদের (আল্লাহর সাথে) শরীক 5 $505 (83 ০ £2 

’ z= ১ (৫ 
করে নিয়েছো তাদের কেউ কি এমন আছে, যে এর (5৪ ০০-০০০১ ৩৩ তিনি 0৫ 
কোনো একটি কাজও করতে পারবে? (মূলত) তারা © AEE AE 

[0] (৬০ PEG 

(আল্লাহর সাথে) যাদের শরীক বানায়, তিনি তা থেকে 2 ন রঃ 
অনেক পবিত্র, অনেক মহান | 


Ed পাপন 


৪১. মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে (সর্বত্র) * -"{ uw 
বিপর্যয় ছড়িয়ে পড়েছে, (মূলত) আল্লাহ তায়ালা 4০৫০১৯15311 ১5501 


তাদের কিছু কাজকর্মের জন্যে তাদের শাস্তির স্বাদ (০৭| ০০৩ 28852] pt ৩ 
আস্বাদন করাতে চান, আশা করা যায় (এর ফলে) 


LAD Az ADEs ৪১০০ তা 


তারা (সেসব কাজ থেকে) ফিরে আসবে। © ১9১৭৮৪1৯19০ 


৪২. (হে নবী,) তুমি বলো, তোমরা (আল্লাহর) -,*/ 424 A aA 12 
যমীনে ভ্রমণ করো এবং যারা আগে (এখানে মজুদ) -১৮৪199555 ০১১১1 ৪19১৮ ০১ 


ছিলো, আল্লাহ তায়ালাকে অস্বীকার করায়) তাদের 714, 103 ESE 01£ 
, wl ৮০৯৪ ৩০ ৫ adh le ০) 
কি (পরিণতি) হয়েছে তা অবলোকন করো; (মূলত) Rl Mh LA AS বুনি 
তাদের অধিকাংশ লোকই ছিলো মোশরেক। ৪ ui yi A381 


৪৩. অতএব (হে নবী), তুমি তোমার নিজেকে সত্য 4 * 21৮৮৭ এছ 
দ্বীনের ওপর প্রতিষ্ঠিত করে রাখো- আল্লাহ তায়ালার Joss 8340৩০৯১০৪০ 
পক্ষ থেকে সে (ভয়াবহ) দিনটি আসার আগে যাকে পৰ ০৮২৪৪ 

কেউই ফিরিয়ে রাখতে পারবে না, সেদিন যখন SEH 12 
আসবে তখন (মোমেন ও কাফের) সবাই আলাদা ০৯ আনতে 


Ww gad 
হয়ে যাবে। 
Acar THAD Madd পাপা পা As 


88. যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করলো, 212 র্ 
তার (এ) কুফরী- (আযাব হিসেবে একদিন) তার Use ৮ যেতে রি রঃ 


ওপরই (এসে পড়বে, অপর দিকে) যে ব্যক্তি নেক 0) © UI ri 
আমল করলো, তারা (এর মাধ্যমে) নিজেদের জন্যে 
(সুখ) শান্তির রাস্তাই বানিয়ে নিলো, 


8৫. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনবে এবং 7৮৮ Aor cA 
(সে অনুযায়ী) নেক আমল করবে, তিনি যেন তার অনুগ্রহ || 19 রি ০৪৪ ০ 


দ্বারা তাদের (যথোপযুক্ত) বিনিময় দান করতে পারেন; ©! ic Jf 58231, 12 les 
আল্লাহ তায়ালা কাফেরদের কখনো পছন্দ করেন না। রর রা পরা 


৪৬. তার (কুদরতের) নিদর্শনসমূহের মাঝে এও "৬৭০ ১ 
(একটি) যে, তিনি (বৃষ্টির) সুসংবাদবাহী বাতাস প্রেরণ ভি yd of el 2 


পারা ২১ উতলু মা উহিয় *% ৪৭৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩০ সূরা আর রোম 

করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহ £ 

(-এর স্বাদ) আস্বাদন করাতে পারেন, (উপরন্তু) তার 

আদেশে (সমুদ্রে) জলযানগুলো যেন চলতে পারে এবং “ ৫১121: 4157 | 2 Jos 

তোমরাও (যেন এর মাধ্যমে) তার রেষেক তালাশ ব্‌ তি টা 
করতে পারো এবং আশা করা যায়, তোমরা তার € 9১৫০ 

কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। 


৪৭. (হে রসূল,) আমি তোমার আগে আরো রসূল Az 1 ০১০৮৫ ০2 
তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম, তারা (নবুওতের) পি 4137) ৩৫৭৩ টা 
সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিলো, অতপর যারা EE EEL এ 217 (১১995 পু 
(একে অস্বীকার করে) মারাত্মক অপরাধ করেছে এপ ৫ নারি 

আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি; HEEL af oad 
(কেননা,) ঈমানদারদের সাহায্য করা ছিলো আমার LA ASN 
ওপর কর্তব্য । ৪ ৬৯০৪০ 


Da wl AD A obs 


৪৮. আল্লাহ তায়ালা (সেই মহান সত্তা) যিনি (51472 

(তোমাদের জন্যে) বায়ু প্রেরণ করেন, অতপর তা * Do al ০59 ug “l 
মেঘমালা সঞ্চালিত করে, তারপর তিনি যেভাবে UE TE ০ 8222 
চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো ॥। *€ হিরা গার? 
টুকরো করেন, (এক পর্যায়ে) তুমি দেখতে পাও ₹4411. ৯০০০% 5১9]| 0০5 
তার ভেতর থেকে বৃষ্টি (কণা) বেরিয়ে আসছে, £৮” ভা 
তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার 191555০5208 23 LUNG 


ওপর তা পৌছে দেন, তখন তারা (এটা দেখে) ৮৯০ ৯৯৩ AD 
ভীষণ হর্ষোৎফুল্প হয়ে যায়, © UI yd st 


৪৯. অথচ (একটু আগে) এরাই তাদের ওপর (বৃষ্টি) * *1 পাতে “1 
নাযিল হবে- এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিলো! ৪৮505 of J or LS uf 


৫০. তাকিয়ে দেখো আল্লাহ তায়ালার রহমতের ৯ প,৯% $৬, তত TLR 
2৫ is RE 
প্রভাবের দিকে, কিভাবে তিনি যমীনকে একবার মরে ৮ 401 ৮৯১ xt ০1 রি 


যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন; অবশ্যই 13 [23 
তিনি (কেয়ামতের দিন) সব মৃতকে জীবন দান শে ০1. এ 5০৩ Nl 


করবেন, তিনি সর্ববিষয়ের ওপর একক ক্ষমতাবান । 9১108 ৪5 0 & 9১9০ (5221 


৫১. যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি, "ধনে ।৪৫*০%1৮ ৮11৮1 
(যার ফলে) তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায়, [98 i Sa CL 5 


তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু LNBBA A AACN 
করে। © ০/9১৯৪ ৮০৯৭ ৬৮০ 


৫২. (হে নবী,) অবশ্যই মৃতকে তুমি তোমার কথা 
সি পারবে না, ন পীরে বকে জামার 1 048450৭1৮78 
LE (বিশেষ করে) যখন ওরা (তোমাকে ৪ 54১94199151 seo 


৫৩. তুমি অন্ধদের তাদের গোমরাহী থেকে (বের ০৪৪৯) ৪40৫ টপ ADA 1৮০৫ pei 
করে) সঠিক পথ দেখাতে পারবে না, তুমি তো কেবল el ২৮৪15 cr oh ১০৪ sil leg 
এমন লোকদেরই (আমার কথা) শোনাতে পারবে 


পারা ২১ উতলু মা উহিয় * ৪৭৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সূরা লোকমান 


র্‌ আয়াতসমূহের ওপর ঈমান আনে, LAD ৯0 ৮৮ cI DAB AS 
(আসলে) এরাই হচ্ছে (নিবেদিত) মুসলমান । 6 ০১5208808৯০: 


৫৪. আল্লাহ তায়ালাই (সেই মহান সত্তা)- যিনি শশা ০০ AD AWA Docs A ০ 
তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতপর তিনি 0৯৯৮০ ০১৯০ ০৫৮৪ Gira 
দুর্বলতার পর (তোমাদের দেহে) শক্তি সৃষ্টি করেছেন, 41% 126 অজ রা 


আবার (তিনি এ) শক্তির পর (পুনরায়) দুর্বলতা ও ০৮৬ রে রে 


4 ষ্ 4 28 CL পন পু শু ০ 
বার্ধক্য সৃষ্টি করবেন; তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন AFL 214 ২585 
এবং তিনিই সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ । 


ZN DA পাটি cB 


EOS 


৫৫. যেদিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী রি Ah ০৯০০ 2৯৮৮ 
ব্যজিরা কসম খেয়ে বলবে, তারা তো (দুনিয়ায়) ০১১৯০] ০০৪ ELE 


মুহূর্তকালের বেশী অবস্থান করেনি; (আসলে) এভাবেই নি? রন 
এদের (সত্যবিমুখ রেখে) দ্বারে দ্বারে ঠোকর খাওয়ানো ৪08219061১৫ dels pst 19%] 
হচ্ছিলো । 


৫৬. (কিন্তু) যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া *৫++1৮* 
হয়েছে, তারা বলবে- (না), তোমরা তো আল্লাহ SHY Aad 089 


তায়ালার হিসাবমতো (কবরে) পুনরুথান দিবস hed র্ ৫4 
পর্যন্তই অবস্থান করে এসেছো, আর আজকের দিনটিই 165৩ Is 1৩5৬. 


হচ্ছে (সেই প্রতিশ্রুত) পুনরুথান দিবস, কিন্তু তোমরা নগদ 5৫৮০ ADU ৫ 2৮৮ 
(এ দিনটাকেই সঠিক বলে) জানতে না। ৬ (বি Li fs 


৫৭. সেদিন যালেমদের ওযর আপত্তি তাদের কোনোই * £4 4 পচ “* A 
উপকারে আসবে না, না তাদের (তখন) তাওবা করার -৮৯১১০% 19 5 ০291658 ১2০9 


পা ADLAASAD AD Mr 


সুযোগ দেয়া হবে। © ০) ax 3 ৪০ 9 


৫৮. (হে নবী,) আমি মানুষদের (বোঝানোর) জন্যে AAs Rae 
এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি; ur ul Ge & ১০৬৪ 42 


(তারপরও) যদি তুমি এদের কাছে কোনো আয়াত 517৭ 41) "2৫2 পির ও 
নিয়ে হাযির হও, তাহলে এ কাফেররা বলবে, ৩19৯৪ le ০519, ০৯০ 


A বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর Ee Es ০1 11০ cal 


৫৯. এভাবেই আল্লাহ তায়ালা তাদের অন্তরে মোহর Age Lob ০৮৮৮ ৮ 
মেরে দেন, যারা (সত্য সম্পর্কে কিছুই) জানে না। ০৪0৭1 ৩০9 20 6556 WIS 


ADNAN পট 


৪০০4 
৬০. অতএব (হে নবী), তুমি ধৈর্য ধারণ করো, এছ , ৯৮ - cA 
অবশ্যই আল্লাহ তায়ালার ওয়াদা সত্য, যাদের (শেষ Shi YG 41 ৩9 ul yl 
বিচার দিনের ওপর) আস্থা নেই, তারা যেন তোমাকে LAs ADT 


কখনোই (সত্য দ্বীন থেকে) বিচলিত করতে না পারে। ও UGS 98 Y ০৪০11 


পারা ২১ উতলু মা উহিয় % ৪৭৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 


২. এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত, (6) aS SI ০০৭1 


৩. নেক মানুষদের জন্যে (এ হচ্ছে) হেদায়াত ও 9 পানি A DAW ৮৮৮ পতি 22 
রহমত, ৫ msl 8৮৯39 02 


৪. (নেক মানুষ তারা-) যারা নামায প্রতিষ্ঠা করে, “ডর ALA 
যাকাত আদায় করে, (সর্বোপরি) যারা আখেরাতের 55592 isla Ujena aad 


“AD APD AD 


ওপর নিশ্চিত বিশ্বাস রাখে; O OFS 2 ESV U L298 365 


৫. এ (নেক) লোকগুলোই তাদের মালিকের এ 
(যথার্থ) হেদায়াতের ওপর রয়েছে এবং এরাই হচ্ছে এগ) ৩ os 2 ৫ i 


সফলকাম । বিশ এলো 


৬. মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ঘ + এ 

বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে (এ ০০] এ ৩৭৩৭৭ ৩১৪ ৮০০১4911০০9 
দিয়ে মানুষদের) অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তায়ালার পথ 2৮144 ভিন 
থেকে দূরে সরিয়ে রাখতে পারে, সে একে হাসি, বিদ্রুপ, il 8157 41 Us" 1৬০ 
তামাশা হিসেবেই গ্রহণ করে; এরাই হচ্ছে সেসব মানুষ পি রদ 
যাদের জন্যে অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। © ৬৭৪০ ০6০০ ol 


৭. যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত | 247 2 { ৰ 
Ue Tn কঃ oy IL 


সে আদৌ তা শুনতেই পায়নি, তার কান দুটিতে ০1559455300 4৫15,755 od ul 
যেন বধিরতা রয়েছে, তাকে তুমি কঠোর আযাবের টিন 
সুসংবাদ দাও! oll ০1৩ ৮১৫৯৪ 


৮. নিসন্দেহে যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান * টি 
এনেছে এবং নেক আমল করেছে, তাদের সাল ০০] 22157 21৩1 


রয়েছে নেয়ামতের (সমাহার) জান্নাতসমূহ। 


৯. সেখানে তারা চিরকাল অবস্থান করবে; আল্লাহ 2,177 বু রে 
তায়ালার প্রতিশ্রুতি অতীব সত্য; তিনি yy 29° wl ১০১৬১ ০৪০০ 
মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । os এ 


তিনি আসমানে কোনোই হুর 20505550528 ৮০৭05 

লে হা রে বে রে করে ৬০০১০৫১0৫02 ৩ এ 

তিন ছুড়ে দিয়েছেন হী ই আৰাশ থেৰ $০ 556159-25 0০৩25 

আদি সৰ বননদ অতপর (লে দাতি দিয়ে) সেখানে & 6055 jus Ges 2 
| 


১১. এই হচ্ছে আল্লাহ তায়ালার সৃষ্টি, অতপর তোমরা * “৭ দু। 22101 7 2 21151 
আমাকে দেখাও তো, তাকে বাদ দিয়ে (যাদের তারা ০০০১1 GE BL 0 a 415 


উপাসনা করে) তারা কি সৃষ্টি করেছে? (আসলেই) 4 ২০৪০ . র 
যালেমরা সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত রয়েছে। 6 J GO 4392 


পারা ২১ উতলু মা উহিয় *%৪৭৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 


১২. আমি লোকমানকে জ্ঞান দান করেছি, (আমি , নিয়া AE RAE I 
তাকে বলেছি) তুমি আল্লাহ তায়ালার (নেয়ামতের) * 2g EA oi Eg 9৫5 
শোকর আদায় করো; (কেননা) যে ব্যক্তি (নেয়ামতের) *- 20142871751 4225 ৮০2 
শোকর আদায় করে সে তা করে তার নিজের ৬০9 ০4০৯0 ১৪৪ ৮১0 ১889 


টি RA ০ পাশা 
(ভালোর) জন্যেই, (আর) যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ © ১০৯ 25401 ৩০ ১ 


হয় (সে যেন জেনে রাখে), আল্লাহ তায়ালা নিসন্দেহে 
কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার 
অধিকারী । 


১৩. (হে নবী, স্মরণ করো,) যখন লোকমান তার  ₹-1 ০৮৮৮ ডু 13 
ছেলেকে নসীহত করতে গিয়ে বললো, হে প্রিয় গো 279১2 ০০৭ ১19 
বৎস, তুমি আল্লাহ তায়ালার সাথে শেরেক করো না; * 1615)" & জিটিভি দু 
(অবশ্যই) শেরেক হচ্ছে সবচাইতে বড়ো যুলুম । টি 8 এ 

৪৮18০ 


১৪. আমি মানুষকে (তাদের) পিতা-মাতার সাথে ০৮৮৮ Bp 
ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি, তার মা কষ্টের পর এ ০8619 ০০১) ০০১০ 


[পা ডি পা 


কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই 2855 66 
বছর পর সে (সন্তান) বুকের দুধ খাওয়া ছেড়েছে, সভা ৩ ১১৬৫ ্ 
তুমি (তোমার নিজের সৃষ্টির জন্যে) আমার শোকর ৪১৯০০] de 8611219 ৫ু 
আদায় করো এবং তোমার (লালন পালনের জন্যে) 

পিতা- মাতারও কৃতজ্ঞতা আদায় করো; (পরিশেষে 

তোমাদের) আমার কাছেই ফিরে আসতে হবে । 


১৫. যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের ওপর 1৮ * 2 4204 71/4/44 
পীড়াপীড়ি করে যে, তুমি আমার সাথে শেরেক করবে, 2 রা 
যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে (তি রি 

তুমি তাদের দু'জনের (কারোই) কথা মানবে না, তবে ০১ 20৪5835৮515 1০০ 
দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে ভালো ব্যবহার *? নী 15 

করবে, তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি 2 726 না ০] 
(পুরোপুরি) আমার অভিমুখী হয়েছে, অতপর আমার &% 0 রা f (০5 
কাছেই তোমাদের আসতে হবে, তখন আমি অবশ্যই x ddd এ 
তোমাদের বলে দেবো তোমরা (দুনিয়ায়) কি কি কাজ © ০)91০৯০ ৮০ ০ 
করতে । রি 
১৬. (লোকমান আরো বললো,) হে বৎস, যদি * ৬4৪৮ 722 ০%*।125ু। ও 2৮? 
(তোমার) কোনো আমল সরিষার দানা পরিমাণ ৬০2৯৯ ০1057179108 


পানি পা 


(ছোটোও) হয় এবং তা যদি কোনো শিলাখন্ডের ADs 
ভেতর কিংবা আসমানসমূহেও (লুকিয়ে) থাকে, অথবা ১৮৩১ ৪০৯০ & ৫ 21১১৯ 


(যদি তা থাকে) যমীনের ভেতরে, তাও আল্লাহ তায়ালা 24 cf ১281 LU 4 ০০১ গা 
(সেদিন সামনে) এনে হাযির করবেন; অবশ্যই আল্লাহ ” রি AE 
তায়ালা সূক্ষ্রদর্শী, সকল বিষয়ে সম্যক অবগত । ৪১৮৮৯ ০৪ 


A 


Ed 


পাশটি 1 


১৭. হে বৎস, তুমি নামায প্রতিষ্ঠা করো, মানুষদের .১৮*”? ঢ় 
ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে S30 yh Lat lf (৯ 


(তাদের) বিরত রাখো, তোমার ওপর কোনো 01112 রি 
বিপদ মসিবত এলে তার ওপর ধৈর্য ধারণ করো; ০9১৫1 2 19 


পারা ২১ উতলু মা উহিয় +%৪৭৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 
এটি নিসন্দেহে বড়ো সাহসিকতাপূর্ণ কাজ, 


SF 


১৮. (হে বৎস,) কখনো অহংকারবশে তুমি মানুষদের  $ তিল 
জন্যে তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো SPY UIE is 
না এবং (আল্লাহর) যমীনে কখনো উদ্ধত্পূর্ণ বিচরণ (} ৫ ০ ১ ul ১৯ 
করো না; অবশ্যই আল্লাহ তায়ালা প্রত্যেক উদ্ধত As cho 
অহংকারীকেই অপছন্দ করেন। ৪১৯১ এ ০10০৯ 


uN 


১৯. (হে বৎস, যমীনে চলার সময়) তুমি মধ্যম পন্থা 51500 AL SLAs 2০) 
অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নীচু করো, অবশ্যই *_ 2] ৬5 - ts 2 ০৯০৪9 


আওয়াযসমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়ায 2. 01,221,,1729172112 
হচ্ছে গাধার আওয়ায ১০০41 -০9০৭০1981 ১1০1] 


২০. তোমরা কি (একথা কখনো) চিন্তা করে দেখোনি, Sno GAD, BAAS ER 
যা কিছু আসমানসমূহে রয়েছে, যা কিছু রয়েছে dle lof by 
যমীনের মধ্যে, আল্লাহ তায়ালা তার সবকিছুকে * ০1৫ "19 

তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের A bpd Cw 
ওপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নেয়ামত পূর্ণ 7 LU ১8255 ELL 
করে দিয়েছেন; (কিন্তু এ সত্ত্বেও) মানুষের মাঝে কিছু ০ ৬৫9 ৮9 x 


22 


এমন আছে যারা আল্লাহ তায়ালা সম্পর্কে (অর্থহীন) 32541525820 3০১৮ 
তর্ক করে, তোদের কাছে) না আছে (তর্ক করার পে 
মতো) কোনো জ্ঞান, না আছে দীপ্তিমান কোনো গ্রন্থ! ৪7১০০ SY 


২১. যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা যা « AZAD ০০৭ 7A 

কিছু নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, 20 J = sed Ss 1319 
(তখন) তারা বলে, আমরা কেবল সে বস্তুরই অনুসরণ ৮195 LG ale LC 5 
করবো যার ওপর আমরা আমাদের বাপদাদাদের jl ও ES 
পেয়েছি; (কিন্তু) শয়তান যদি তাদের (বাপদাদাদের) SEE UA west 9৫ Hf 
জাহান্নামের আযাবের দিকে ডাকতে থাকে (তাহলেও A 
কি এরা তাদের অনুসরণ করবে)? © yl 


২২. যদি কোনো ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহ ₹ ৯০ পপ 4 ৮৯৩ A OAD Ac 
তায়ালার কাছে নিজেকে (সম্পূর্ণ) সঁপে দেয়, (তাহলে) ৮১ 55944 dt tea 9 nd ৬৮০9 


সে (যেন এর দ্বারা) একটা মযবুত হাতল ধরেছে; (115, | [45541 ৫5 
(আসলে) যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ dp i টি 4 
তায়ালার কাছে। 9১911 2০44 


রা 


২৩. (হে নবী,) যদি কেউ কুফরী করে তবে তার পক 22 পারুল ৯ পপ 
কুফরী যেন তোমাকে দুশ্চন্তাগ্রস্ত না করে; (কারণ) Elst ০ ১১৯৬৪ 


তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে, A ০০০০০ ABs As 
5 আমি তাদের বলে দেবো, (দুনিয়ায়) তারা 2001. 19152০8৮৯8৮ -০৯৯৯৯ 
ক আমল করে এসেছে; মানুষের অন্তরে যা কিছু 15৯১০ 
লুকায়িত আছে অবশ্যই আল্লাহ তায়ালা সে ব্যাপারে asst tds ale 
সম্যক অবগত রয়েছেন। 


২৪. আমি তাদের স্বল্প (সময়ের জন্যে) কিছু ত তল লাদড 
জীবনোপকরণ দিয়ে রাখবো, অতপর আমি তাদের 9848 SSE ARES ANSE od 
কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাবো । 


পারা ২১ উতলু মা উহিয় *% ৪৭৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩১ সুরা লোকমান 


পা 


২৫. তুমি যদি তাদের জিজ্ঞেস করো, আসমানসমূহ TUS EI 
ও যমীন কে পয়দা করেছেন? তারা অবশ্যই বলবে ৯১ মে টি ০৪19 
DAA ০০ -2-০পাশর পা AT 


(হা), আল্লাহ তায়ালাই (সৃষ্টি করেছেন); তুমি বলো, » | 
প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে; কিন্তু তাদের Dot 4 wl ০৯১12 


অধিকাংশ মানুষই বুঝে না। 809058229 


২৬. আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা ₹। ৪, ১৯৮0৫ 11 ঢ রা 

(সবই) আল্লাহ তায়ালার জন্যে; অবশ্যই আল্লাহ 441 ০ ৬৯১১19 NERS 

তায়ালা (সব ধরনের) অভাবমুক্ত এবং তিনি সকল ও | রয় |? 
ংসার মালিক। Sal cH 


২৭. যমীনের যতো গাছ আছে তা যদি কলম হয় এবং প্রি 3" CET 
মহাসমুদ্রগুলোর সাথে যদি আরো সাত সমুদ্র যুক্ত হয়ে ভা A EAA ০৩58 
তা কালি হয়ে যায়, তবুও আল্লাহ তায়ালার গুণাবলী =f ০১২০৩৮০৪০০৪ ১4119 
সম্পর্কিত কথাগুলো (লিখে) শেষ হবে না; নিশ্চয়ই 2, ১4 ও রঃ 

আল্লাহ তায়ালা পরাক্রমশালী, প্রজ্ঞাময় । Dy Blob dl SSL 


২৮. (হে মানুষ,) তোমাদের সৃষ্টি করা, তোমাদের NPD 
সবাইকে পুনরুখিত করা (মূলত আল্লাহ তায়ালার Fs AEA YG AL 
কাছে) একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুথানের SA AISA ob, UD 
মতোই; নিসন্দেহে আল্লাহ তায়ালা (সব কিছু) শোনেন ৬১০০০ ৫০০৮ wf ০1 
এবং দেখেন । 


২৯. তুমি কি চিন্তা করে দেখোনি, আল্লাহ তায়ালা ৯০ পঞ্চ। একদা 
(কিভাবে) রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার ১501৩ 25: wf of Sl 


দিনকে রাতের ভেতর প্রবেশ করান, (কিভাবে) তিনি ঢ় রি 
সূর্য ও চন্দ্রকে (তীর হুকুমের) অধীন করে রাখেন, সব ১৯০১ এ ১631 858 


কয়টি (গ্রহ উপগ্রহই আপন কক্ষপথে) এক সুনির্দিষ্ট | 1 
সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে, নিশ্চয়ই তোমরা ৮ ৩৯ 10 ক ৯০৪, সা 


যা কিছু করো আল্লাহ তায়ালা সে সম্পর্কে সম্যক ও 0 oi Ls Uf of 
অবগত রয়েছেন। তি 


৩০. এটাই (চূড়ান্ত), যেহেতু আল্লাহ তায়ালা হচ্ছেন ₹ * ++ 1 ডে 79174 4 
য, (তাই) তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই বিট ৮০19 0419 wl ub 3 


না কেন তা বাতিল (বলে গণ্য হবে), মহান পনি।৮০ 4৬ অপ 1 
আল্লাহ তায়ালা, তিনি সুউচ্চ, অতি মহান। CLG 441 019, ০৮ | 439১ ০০ 


তুমি কি (এটা) লক্ষ্য করোনি যে, (উত্তাল) সাগরে AZ oN 772৮4 
টি আল্লাহ তায়ালার অনুগ্রহেই জলযানগুলো x ০১৯ 141 ভি 


ভেসে চলেছে, যাতে করে তিনি (এর মাধ্যমে) aa 8 ৬০৯৪ 
তোমাদের তার (সৃষ্টি বৈচিত্রের) নিদর্শনসমূহ দেখাতে 3৩ Al shay “ 

পারেন; অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির ©) % Ls wy EUS 
জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। 2 ৩৪ রর a 


AWAD 


পারা ২১ উতলু মা উহিয় %৪ ৭৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সূরা আস সাজদ 


৩২. যখন (সমুদ্রের) তরঙ্গমালা চাদোয়ার মতো হয়ে 4৬4 [টি ZALES STALK 
তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ Uw LaF z IS 1319 


AD 0০৫70466৮৯1) ০৮৮ AD 
+ 


তায়ালাকে ডাকে- দ্বীন একনিষ্ঠভাবে তার জন্যেই ৫1 ৮৬৯ 1০5০০০৪০411 441 ৫০৯০৯ 
নিবেদন করে, অতপর যখন আমি তাদের ভূখন্ডে =", © AGA DK EW 


এনে উদ্ধার করি তখন তাদের কিছু লোক প্রতিশ্রুতির Gul 0 159, axis ei ১11 


ওপর দাড়িয়ে থাকে (মূলত) বিশ্বাসঘাতক ও 22 অূ জত 
অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার 9৯১০০ 5 Yt 
করে না! 


৩৩. হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় পপ ৯৯ ৫ ৯ 2 ALE ০ 05 শী 
করো এবং এমন একটি দিনকে ভয় করো, যেদিন 97 1925-19-৮7) 19551 ১৮541 0928 
কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় SAA 4/০ এত ০০৮ ১,৮০৮ ০৮ 
আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার ১919” ১9১5049 ৬ ৩19 ৮৬১৯ ১ 
পক্ষ থেকে বিনিময় আদায় করবে; অবশ্যই আল্লাহ এ. ৮৯৩ DB SAS UA cco 
তায়ালার ওয়াদা সত্য, সুতরাং (হে মানুষ,) এ পার্থিব 441 -০9 whe 2 ০19 crs jo $2 
জীবন যেন তোমাদের কোনোরকম প্রতারিত করতে __ ৪ ০ 1০১ 2০ ৪০, ৪. 
না পারে এবং প্রতারক (শয়তানও) যেন কখনো 9৮ (১41 89৯51৮97১৯১ 
তোমাদের আল্লাহ তায়ালা সম্পর্কে কোনো ধোকা 


দিতে না পারে। 99581 al LL ১ 


৩৪. অবশ্যই কেয়ামতের সব জ্ঞান একমাত্র আল্লাহ 44: 78151 পথ) ত 
তায়ালার কাছেই আছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন, 42 I |. ৪৪০৩ dl এ 


(সন্তানের) শুক্রকীটের মাঝে (তার ভবিষ্যত জীবনের EL GET 0৭81 
ভাগ্যলিপি সক্রান্ত) যা কিছু (মজুদ) রয়েছে তা তিনিই 202১ 13 ৮ 5 | 
জানেন, কোনো মানুষই বলতে পারে না, আগামীকাল (77,142 730 545 ০3 
সে কি অর্জন করবে; না কেউ এ কথা বলতে পারে যে, 1০১ ৮৮৮ রে | [Sed ED a 
কোন্‌ যমীনে সে মৃত্যুবরণ করবে; নিসন্দেহে (এগুলো re HS Eka RN 

না i ০ wl ৮ ০ 
একমাত্র) আল্লাহ তায়ালাই জানেন, (তিনি) সর্বজ্ঞ, ” 8৩ | 


এ SA ৮৯১৩ পঞ্৮। ]8 
সর্ববিষয়ে অবহিত । © ১৮০ ale Uf [3 


১. আলিফ লা-ম মী-ম, ৪ bi J 


২. সৃষ্টিকুলের মালিক (আল্লাহ তায়ালা)-এর কাছ ,* ০ "৭ ১ 7 CH 3 
থেকেই (এ) কিতাবের অবতরণ, এতে বিন্দুমাত্র ৮4০ 2 LY 7 ডি 


সন্দেহ নেই; 0৮০ 


৩. তারা কি একথা বলতে চায় যে, এ (কিতাব)-টা 77০" 22177 শা" 25 
Ed $ ৯১ ৪ 
সে (ব্যক্তিই) রচনা করে নিয়েছে? (না)- বরং এ Jey AIT [1 
হচ্ছে তোমার মালিকের কাছ থেকে (আসা) সত্য [ডু LE 5155 Es 
5 ৩৮০ 55 
(কিতাব, এ জন্যে যে), এর দ্বারা তুমি এমন এক FICE) ভন 
জাতিকে (জাহান্নাম থেকে) সাবধান করে দেবে_ 


পারা ২১ উতলু মা উহিয় *% ৪৮০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সূরা আস সাজদা 


যাদের কাছে (নিকট অতীতে) তোমার আগে কোনো ০0৮০ ৮১৮৮৯০০৮৮৯০ if 
সতর্ককারী আসেনি, আশা করা যায় তারা হেদায়াত -৪:৮1 4: ৩2১৭ ০2 


85558 © 99০: 


obs 


৪. পরাক্রমশালী আল্লাহ তায়ালা- যিনি আকাশমালা, [47% 
যমীন ও উভয়ের মাঝে অবস্থিত (সবকিছু) ছয় দিনে ০ 5 ৮ রি AR 


সৃষ্টি করেছেন, অতপর তিনি আরশে সমাসীন হন; (5৪০ ০8182581০০০ 
তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক কিংবা ত্র রিড 
সুপারিশকারী নেই; (এর পরও) কি তোমরা উপদেশ 15555515১০2০05৩০৭ 
গ্রহণ কবে না! AS ক 


© 0955485 35. ৪ 


৫. আসমান থেকে যমীন পর্যন্ত সবকিছু তিনিই « সা 
পরিচালনা করেন, তারপর (সবকিছুকে) তিনি তার Aa del ৮0 ৯৪ 


দিকে (উঠিয়ে) নিয়ে যাবেন- (এমন) একদিনে, যার 71143 i রি 
পরিমাণ তোমাদের গণনায় হাজার বছর । ESE [5৬8 16) 


ABI, Ww 


চারে 


৬. এই ক ও অদৃশ্যের পরিজ্ঞাতা, রিল 


৭. যিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর (ও নিখুঁত) (777৭1: 9 ৮০৭ 
করেই সৃষ্টি করেছেন এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা | টি এ 15532527590 


করেছেন মাটি থেকে, ৪ ৬৭৮ us ০০)1 GL 


৮. অতপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি ও BAW Lio A পর পণ চা 
পার্থর নির্যাস থেকে বানিয়েছেন, উ এ she ৩ He ৩৩ 4০০ ৯০ 


৯. পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে ee 5 06525258 
তিনি তার নিজের কাছ থেকে 'রহ' ফুকে দিলেন এবং 0 9299 rs এ 09 এত 


পার্টি পা পাটি 9 


তোমাদের জন্যে (তাতে) কান, চোখ ও অন্তকরণ NED TESTE LAN ৪৮ J 2 
দান করলেন; তোমরা খুব কমই (কিন্তু এ জন্যে ৮ ন রর he 


আল্লাহ তায়ালার) শোকর আদায় করো । ভিত: 


১০. তারা বলে, আমরা (মৃত্যুর পর) যখন মাটিতে 
মিশে যাবো (তারপর কি) আমাদের আবার নতুন করে CBE SG CS GS 


পয়দা করা হবে? (একথা বলে আসলে) এরা তাদের * es EL ১4০1 
মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টা অস্বীকার 33 ১৯৫৭১ টার 


করে। © ৬১ 


১১. (হে নবী,) তুমি বলো, জীবন হরণের ফেরেশতা- 74 এ AZ এত এ 
যাকে তোমাদের (মৃত্যুর) ব্যাপারে দায়িত্ব দেয়া 959 ভিড ond BR 


হয়েছে, (অচিরেই) তোমাদের জান কবয করে নেবে, এ 
অতপর তোমাদের সবাইকেই তোমাদের মালিকের © ০১৪৯৯১১৮০৪1 


দরবারে ফিরিয়ে নেয়া হবে। 
পারা ২১ উতলু মা উহিয় % ৪৮১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সুরা আস সাজদ 


১২. (হে নবী,) যদি তুমি (সে দৃশ্য) দেখতে- যখন চিরে 
অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নীচু ০ 112 
করে দাড়িয়ে (বলতে) থাকবে, হে আমাদের মালিক, 1” 

আমরা (তো আজ সবকিছুই) দেখলাম এবং (তোমার 

সিদ্ধান্তের কথাও) শুনলাম, অতখৰ ভূমি আমাদের 1) SI 05 81220121752 
আরেকবার (দুনিয়ায়) পাঠিয়ে দাও, আমরা ভালো € ৪ 
কাজ করবো, নিশ্চয়ই আমরা (এখন) পূর্ণ বিশ্বাসী | ৪ ৪৩৭ 


১৩. আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকেই হেদায়াত দিয়ে চিল ন 
দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য 496১৩5০৪০০৫ এ 0৪ গা? 
প্রমাণিত হলো, আমি মানুষ ও জ্নদের মধ্য থেকে ৮ 52০5 441 ০ 
(এদের) সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো। ৫ ০7858295815 


AA পাঠ পা 


© af pl 231 


১৪. অতপর (বলা হবে,) যাও, তোমরা শাস্তি আস্বাদন AL ৯ দশ পট, ৩8২০৯ Dr 
করো, যেভাবে তোমরা আজকের এ সাক্ষাতের কথা ০1০৯-৮০০৪ গ60 ০৮ 3 ESTE 


ভুলে গিয়েছিলে, আমিও (আজ তেমনি) 044 শা ০১০৪০ ০০৩ ADIN টু 
ডলে গেলাম, যাও তোমরা নিজেদের কৃতকর্মের Sl ৮০ হি 


প্রতিফল হিসেবে (জাহান্নামের) চিরস্থায়ী শাস্তি ভোগ U glo AS 
করো। 


১৫. আমার আয়াতসমূহের ওপর তারাই ঈমান আনে, পা ০৪ 
যাদের যখন সে (আয়াত দ্বারা) উপদেশ দেয়া হয় (93 195১ Bl ০912588০58০] 
তখন তারা সাথে সাথেই সাজদাবনত হয়ে পড়ে, * এ অক | ক তে ০৯৩ 


উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পি ৮৬৪) ০৮৯৪ ys Os ly 
ঘোষণা করে এবং নিজেরা কখনো অহংকার করে সাজদাপ * 2 এ রচিত 


না। 'ভ ০১৮০৭ ৪29 


১৬. তাদের পার্খদেশ (রাতের বেলায়) বিছানা থেকে * এ ৮৮2 ১৮ 2 
আলাদা থাকে, তারা (নিশুতি রাতে আযাবের) ভয়ে ০৮)0565025০159ক এক 


এবং (জান্নাতের) আশায় তাদের মালিককে ডাকে, ELE CU HUT HART 


৯ 3 I 
তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা © oF) ০০9১ ৯9১০৯ 


থেকে (আমার পথে) ব্যয় করে। 


১৭; কোনো মানুষই জানে না, কি ধরনের নয়ন Bo KU: ND: ৮ BH Ss Az Hane 42 
গ্রীতিকর (বিনিময়) তাদের জন্যে লুকিয়ে রাখা sd lL i 53 


য়েছে, চাই হবে তাদের কাজের (যথার্থ রব 
ভিত হবে তাদের কাজের (যথার্থ) 9 OHA HE CH ef 


১৮. যে ব্যক্তি মোমেন, সে কি না-ফরমান ব্যক্তির £ Ul LS E12 
মতো হয়ে যাবে? (না,) এরা কখনো এক সমান হতে ০৫ Sled ro! 


8588 ৪০94 


১৯. যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, 
তাদের জন্যে (সুরম্য) জান্নাতে বাসস্থান হবে, এ 5 


মেহমানদারী হবে তাদের (নেক) কাজের পুরস্কার, যা ০৮ ৮? 


পা ABN 
(©) টা 


পারা ২১ উতলু মা উহিয় * ৪৮২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩২ সূরা আস সাজদা 
২০. যারা (আল্লাহ তায়ালার) নাফরমানী করেছে রা নু 1 
তাদের বাসস্থান হবে (জাহান্নামের) আগুন; যখনি Ls 21৮28 1925 ৩০ গঠি 
তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে, 1৮১ A A 
তখনি তাদের (ধাক্কা দিয়ে) তার ভেতরে ঠেলে দেয়া les 1১০০ 123 19৯৯ uf 36 


হবে এবং তাদের বলা হবে, যাও, আগুনের সে EJ NR SAAS SR 
আযাব ভোগ করে নাও, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন 4 Gh Lote 595 0d 459 


করতে! 2 
i © ৬9৯০ 49০৬ 


২১. (জাহান্নামের) বড়ো আযাবের আগে আমি ০৯০ 1৯ LW ৮০০৮ Dir 
অবশ্যই তাদের (দুনিয়ার) ছোটোখাটো আযাবও ০১9১ ০৯81৮101৩84 


আস্বাদন করাবো- আশা করা যায়, তারা (আমার LA Ae দিপা ADRs ৮৯৫ 


২২. তার চাইতে বড়ো যালেম আর কে হতে পারে * 3১ FRET Pr 
০৭ শ 
টড 32 ১১৯ ৬০০ 1৬9 


পানি Az পাপা উর 


করা হয়, অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়; তাকাল If ৫ EVE | 
অবশ্যই আমি না-ফরমানদের কাছ থেকে প্রতিশোধ _ নি তে 


নেবো । ও ০9০০৭ 


LAD পানিপা 1 Aas 


২৩. (হে নবী,) আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, «১ *£% ২৫ 
অতএব তুমি আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে ৪ ০৫৪১৬ | ৮৮5 01 0209 


কোনোরকম সন্দেহ করো না, (আমি যে কিতাব রর শি িরোচনিপিহ so 
দিয়েছি) তাকে আমি বনী ইসরাঈলদের জন্যে ০০০৮ 21 


পথপ্রদর্শক বানিয়ে দিয়েছিলাম, 


০১9১8 4৮61৮৪০04৯9 


২৪. আমি তাদের মধ্য থেকে কিছু লোককে নেতা (5116১205088 sft পিপিপি প 


বানিয়েছিলাম, তারা আমার আদেশে মানুষদের 
হেদায়াত করতো, যখন তারা (অত্যাচারের সামনে) সর 1512 22122 & ৮1৯০৩ 
ধৈর্য ধারণ করেছে, (সর্বোপরি) তারা আমার আয়াতের ও এ 19597 319) উর 19১৯০ 


ওপর বিশ্বাস করতো । 
A প্রটিপা 8 পিপা্িপা BD Accs পাছে ও 


২৫. অবশ্যই (হে নবী), তোমার মালিক কেয়ামতের 8] - HET 
দিন সেসব কিছুর ফয়সালা করে দেবেন যেসব বিষয়ে - *_ {53 re ০ VR 9 SE) 


তারা মতবিরোধ করতো । Sd 2 ST as ECs 


২৬. (হে নবী,) তাদের কি এ থেকেও হেদায়াত Ar A # Naha Kk Naz he Katee 
আসেনি, আমি তাদের আগে কতো জাতিকে ধ্বংস ৮7 ৩৬০ ESL LS dea sth 
করে দিয়েছি, যাদের বাসস্থানসমূহের মাঝ দিয়ে তারা |) A, cL ABAL 8৪৪৪৬ 
চলাফেরা করে; অবশ্যই এতে তাদের জন্যে (আল্লাহ ১1, ১৪১০৪ 058০ 9১5] wr 


তায়ালাকে জানা ও চেনার) অনেক নিদর্শন রয়েছে; ৯০৮৯ ৰ 
এরপরও কি এরা শুনবে না! ও Ug Jf. ay US 


২৭. ওরা কি লক্ষ্য করেনি, আমি (কিভাবে) উর্বর ৫ 45০০ ৯ নর 
ভূমির ওপর পানি প্রবাহিত করি এবং তারই সাহায্যে ৮০১ 1৫1 Cl EYE 51 2 


আমি সে ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে শের i 
তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে, 2০৫৫ 2১548১৯3)541 


পারা ২১ উতলু মা উহিয় +৪৮৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 


তেমনি খায় তারা নিজেরাও, এ সত্তেও এরা কি As আঠা, দিন 
(আল্লাহ তায়ালার কুদরতের চিহ্ন) দেখতে পায় নাঃ © Uys ৮০০2 


২৮. তারা বলে, যদি তোমরা (তোমাদের দাবীতে) A DAD A দিরল্ বানান 
সত্যবাদী হও তাহলে (বলো) সে বিজয় কখন আসবে প৫০185011৩৯০১1582 


(যার ভয় তোমরা দেখাচ্ছো)। © ০০১১০ 


২৯. (হে নবী,) তুমি বলো, যারা কুফরী করেছে, ০5 -» ALA 

বিয়ের দিন তাদের ঈমান কোনাই কাজে আসবে ong Ne 
না, না তাদের সেদিন কোনো রকম অবকাশ দেয়া LADEN AD Tr ADGA 
হবে! ও ৬9১৪-৮১%9 ৫১0০1 


৩০. অতএব (হে নবী,) তুমি এদের (এসব কথাবার্তা) LAS ANE ADA SAS ADS ৪, Nas 
থেকে বিমুখ থাকো এবং তুমি (শেষ দিনের) অপেক্ষা 6 © 49৮০৮৪)1 5019৮ ৩১১১ 
করো, নিসন্দেহে তারাও AUS অপেক্ষা করছে। 


১. হে নবী, আল্লাহ তায়ালাকে ভয় করো, কাফের ও t Nf 201 নেতা 
মোনাফেকদের আনুগত্য করো না; অবশ্যই আল্লাহ ১5083 টা 


তায়ালা সব কিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী, 815112952101, toll 


তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা না ০ 
EE oe ISL ও তারই ০1, EU FA 
করো; তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা অবশ্যই AL LALIT প 17৮4 
সে সম্পর্কে সম্যক ওয়াকেফহাল রয়েছেন, 901০৯ ০9৯ ie ul 4 


৩. (হে নবী,) তুমি (শুধু) আল্লাহ তায়ালার ওপরই AD 
নির্ভর করো; চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ © 345 4b 3 & 085 
তায়ালাই (তোমার জন্যে) যথেষ্ট । 


৪. (হে মানুষ,) আল্লাহ তায়ালা কোনো মানুষের ₹ দি EE BEER 
জন্যে তার বুকে দুটো অন্তর পয়দা করেননি, না তিনি * 13১ Bel sega Sl dst 


তোমাদের স্ত্রীদের, যাদের সাথে তোমরা (তোমাদের DOA ৮৮০19 ্ ৫ 
পু ABI 


সত্যি তোমাদের মা বানিয়েছেন, (একইভাবে) তিনি ৮ vs Asst ০৬৯ 59 | 
তোমাদের পালক পুত্রদেরও তোমাদের পুত্র বানাননি; ০০০১ os ht TSG HAS AG 
(আসলে) এগুলো হচ্ছে (নিছক) তোমাদের মুখেরই 058? 419 lel EA AS 
কথা; সত্য কথা তো আল্লাহ তায়ালাই বলেন এবং ৯৮৮০৮ 
তিনিই তোমাদের পথ প্রদর্শন করেন। ৪0:৮1 ০905 


৫. (হে ঈমানদাররা,) তোমরা (যাদের পালক পুত্র -* ০-4-2 A DADAD 
হিসেবে গ্রহণ করেছো) তাদের পিতার পরিচয়েই Sis ELIT Les L451 
ডাকো, এটাই আল্লাহ তায়ালার ত অধিক * 2212 ৮ নি 

ন্যায়সংগত, যদি তোমরা LE না -৮৯৪ [21195125705 ০481 
জানো, তাহলে (এটাই মনে করবে যে,) তারা ,* --- D2 cA 
তোমাদের দ্বীনী ভাই ও তোমাদের (দ্বীনী) বন্ধু; EN 95 ৬৭ 9118৮০91950 


পারা ২১ উতলু মা উহিয় ৪৮৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সুরা আল আহযাব 


APL ADA পা Nad 


এ ব্যাপারে (আগে) যদি তোমাদের কোনো ভুল হয়ে 4 2a তা 
থাকে তাহলে তাতে তোমাদের জন্যে কোনো গুনাহ +4১-*, দা রানার! ০০ 9 


নেই, তবে তোমাদের মন যদি সেচ্ছায় এমন কিছু 2 01৫5৮528০৩০ ০ 5৭9 
করে (তাহলে তোমরা গুনাহগার হবে); নিসন্দেহে 2A 22০ 
আল্লাহ তায়ালা পরম ক্ষমাশীল, দয়ালু । ola) bg 


৬. (আল্লাহর) নবী মোমেনদের কাছে তাদের নিজেদের * 244 * -* TAZ ৫ ও 
চাইতেও বেশী অধিকার রাখে এবং নবীর স্ত্রীরা হচ্ছে ৮৪৮৯১1০৬৯১2 ০510 49৮7 
তাদের মা (সমান, কিন্তু); আল্লাহর কিতাব অনুযায়ী ++ ন্‌ চিনা DPE cA 
(যারা) আত্মীয় স্বজন (তারা) সব মোমেন মোহাজের -৮$-৯৭ ০ Nish ০৪৪০4৯15919 


ব্যক্তির চাইতে একজন আরেকজনের বেশী নিকটতর, ES RCL < ০ 2৫7 
অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে 


কিছু সদাচরণ করতে চাও সেটা আলাদা; এ সব bf IES ft ০১৯৯5 
(আল্লাহ তায়ালার) কিতাবে লিপিবদ্ধ রয়েছে। 


FADAS A DAD 


Ob sem EET UBB 


৭. (হে নবী, স্মরণ করো,) যখন আমি নবী রসূলদের 21 247" 
কাছ থেকে (আমার বিধান পৌছে দেয়ার) প্রতিশ্রুতি Shoo roils ৪41০5196227 


নিয়েছিলাম, (প্রতিশ্রুতি নিয়েছিলাম) তোমার কাছ রাহি ডাগানে রা টা 
থেকে, নূহ, ইবরাহীম, মুসা এবং মারইয়াম পুত্র ৬ & AUN AAT ৬০9 
ঈসার কাছ থেকেও, এদের কাছ থেকে আমি (দ্বীন ১1616665252 EC নাতি 
পৌছানোর) পাকাপোক্ত ওয়াদা নিয়েছিলাম, ও ০৮ 0১519 ০৮8১০ 


৮. যাতে করে (আল্লাহ তায়ালা) এসব সত্যবাদীদের ০: 17 
তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, ০০9০৮৫০ ere oul ০ 


FAA Hid A 


আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে পীড়াদায়ক আযাব (951৬০ ১০] 
প্রস্তুত করে রেখেছেন। 6 Mis 


টিতে সপ অমাহ তালার 22550197201 50 
পি Eos cen 
পানি, তোলা তথ হা কিছু বহিলে আহ 2025: a 2 


১০. যখন তারা তোমাদের ওপর থেকে, তোমাদের * ক এ A AAD Az AW ABAD A 
নীচ থেকে তোমাদের ওপর (হামলা করার জন্যে) ৫05৭ ০০9০9 ৬৮০9৪৩১| 


পাপা পি 


শি ০5521 ০992 


(আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে) তোমরা আল্লাহ sl 14058 31 
তায়ালা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে! 5% “ত 


১১. এ (কঠিন) সময়ে ঈমানদাররা চরমভাবে পরীক্ষিত IS ARE ES a 
এবং মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিলো । 19151)9 TES cl 


©6108 V1; 


পারা ২১ উতলু মা উহিয় +৪৮৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 


১২. সে সময় মোনাফেক এবং যাদের মনে (সন্দেহের) A ৫42 A, ০A দু ০52,1০1) BAG 
ব্যাধি ছিলো তারা বলতে লাগলো, আল্লাহ তায়ালা ও -০9999837199৯০11-94415 


তার রসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা 0 EAE ও চু নও 
(মূলত) প্রতারণা ছাড়া কিছুই ছিলো না। bx 39 deg LU y° 


১৩. যখন তাদের একটি দল বললো, হে ইয়াসরেবের ৮ ৯৮ A A ০৪ 
অধিবাসীরা, (আজ শক্রদের সামনে) তোমাদের রি Pinch ii 
দাড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা EEE রগ 
ফিরে যাও, (এমনকি) তাদের একাংশ নবীর কাছে Gyo; i992) গিনি 
(এই বলে ফিরে যাবার) অনুমতিও চাইছিলো যে, $8১4 349 91995 এ ২ চর 
আমাদের বাড়ীঘরগ্তলো সবই অরক্ষিত, অথচ (আল্লাহ্‌ 23° আছি 99৯ ০৮৪৩ 


তায়ালা জানেন) তা মোটেই অরক্ষিত ছিলো না; এরা 90151 05058 0128955০1০9 


আসলে (ময়দান থেকে) পালাতে চেয়েছিলো । 

১৪. যদি শত্ৰু দল নগরীর চারপাশ থেকে ওদের AWA দি 57৯ 
STE 

পর চড়াও হতো এবং (যারা যোনাফেব) দের 130০ ) us sl ss 55 


যদি (বিদ্রোহের) ফেতনা খাড়া করার জন্যে বলা NAIA 23 
হতো, তবে তারা নির্ধিধায় তাতে ঝাপিয়ে পড়তো, এ 91৯০৪ 3121925 Ly ১ | 


ব্যাপারে তারা মোটেই বিলম্ব করতো না। 


১৫. (অথচ) এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তায়ালার "৮৮ 44 ৬ ভি 
সাথে ওয়াদা করেছিলো যে, তারা (ময়দান থেকে) পৃষ্ঠ 033 Y dics allot 0 
প্রদর্শন করবে না, আল্লাহ তায়ালার (সাথে সম্পাদন 9 ১7242 টি 12164 
করা) ওয়াদা সম্পর্কে অবশ্যই (তাদের) জিজ্ঞাসাবাদ © Y fm ০১%) 


করা হবে। 


১৬. (হে নবী, এদের) তুমি বলো, যদি তোমরা এ ABA ৪ DIL cAD AD 
মৃত্যু থেকে পালাতে চাও অথবা (কেউ তোমাদের) ৩৮১১ SIH LE ed J 
হত্যা (করবে) এ কারণে সরে পড়তে চাও, তাহলে AA BT 

এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে 1০১ 3১105958119 ৬০১০] 
না, তেমন অবস্থায় মাত্র সামান্য কয়দিনের ভোগই 

তোমাদের করতে দেয়া হবে। 


পপ Ar 


১৭. (হে নবী,) এমন কে আছে যে তোমাদের আল্লাহ * ৮৯ 
তায়ালা (-র সিদ্ধান্ত) থেকে বাচাতে পারবে, যদি ১140 ০১-৮৫৮০০ gl 5০৩ 


তিনি তোমাদের কোনো অমংগল করতে চান অথবা চল নিপা টি crs 
চান তোমাদের ওপর দয়া করতে, তাহলে তুমি বলো, 45.5-)-25399ি1৮০৮৫9ি 
(এ উভয় অবস্থায়) এরা (সেদিন) আল্লাহ তায়ালা 91194 রা 
ব্যতীত কোনো অভিভাবক পাবে না, না পাবে কোনো 15 ৮9৮ 55 srt L905 
সাহায্যকারী; 


১৮. অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের মধ্যকার ABA ৮৮৮০৮০০৫১০০ ৯১ Az 
সেসব (মোনাফেক) লোকদের চেনেন, যারা (জেহাদ ALO ০৩০ 2৯৮11 af la 05 
থেকে অন্যদের বাধা দেয় এবং) তাদের ভাই বন্ধুদের “* 2++ 

বলে, তোমরা আমাদের কাছে এসে যাও, (আসলে) ৬52 YS [11৮12৮51953 


ওদের অল্পসংখ্যক লোকই যুদ্ধে অংশ গ্রহণ করে! 4A 
| 6 LEY Ll 


পারা ২১ উতলু মা উহিয় + ৪৮৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সুরা আল আহযাব 


১৯. (যে কয়জন অংশ নিয়েছে তারাও) তোমাদের ৮.+ 12৮০০ দাত ও ১ 
(বিজয়ের) ওপর কুঠঠিত থাকে, অতপর যখন 50517216668 LL ia 


(তোমাদের ওপর) কোনো বিপদ আসে, তখন তুমি এ রাঃ Dr 1 ADDAS A পানি শশা 
তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে - ৮০2৩5 এ 1 ০১১৮০ 


IAP A 


এমনভাবে তাকাচ্ছে যেন তার ওপর মৃত্যু চাপিয়ে E ভে ০ ৪০৪ ৫ 
5775 ADADES DAA পা পাশা 
তখন এরাই যুদ্ধলব্দ) সম্পদের ওপর লোভী হয়ে ১ ৩১2০10৫5807 -358 ০০ 
তোমাদের সাথে বাকচাতুরী শুরু করে; (আসলে) এ 1৭ এ এ যু “দু ও» 
লোকগুলো কখনোই ঈমান আনেনি, আল্লাহ তায়ালা টি ্ yl GE i= 


ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন; আর এ 41% 51502 নাত ০ চি 
কাজটা তো আল্লাহ তায়ালার জন্যে অত্যন্ত সহজ । 


২০. (অবরোধ প্রত্যাহার সত্তেও) এরা মনে করে নি LAB A 
(এখনো) শক্রবাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ olselyes0a প্র চিনি 


যদি (আবার) এসে চড়াও হয়, তখন এরা মনে 320 /:-০0০ ৮৮৫ রি 
করবে, কতো ভালো হতো যদি তারা (মরুভূমির) 99১ 2০2 1১2 ০১41০ ০৬১ 


Az তা 


বেদুঈনদের সাথে (ওখানেই) থেকে যেতে পারতো LOE HE ONG EE 
এবং (সেখানে বসেই ফিরে আসা নিরাপদ কিনা) সিয়েরা 


তোমাদের এ খবর নিতে পারতো, যদিও এরা ৪4968112225 1906 919 
(এখনও) তোমাদের মাঝে আছে, (কিন্তু) এরা খুব 
কম লোকই যুদ্ধে অংশ গ্রহণ করবে। 


২১. (হে মুসলমানরা,) তোমাদের জন্যে অবশ্যই ৪৫৫ 5-2 & ৮৭৮1? “পা 
আল্লাহর রসূলের (জীবনের) মাঝে উত্তম আদর্শ EEO SS TESTO 
রয়েছে- এটা এমন প্রতিটি ব্যক্তির জন্যে, যে আল্লাহ 357 AVF I BLT OE 
তায়ালার সাক্ষাৎ এবং পরকালের (মুক্তির) আশা করে, 575s ০ টা 
(সর্বোপরি) সে বেশী পরিমাণে আল্লাহ তায়ালাকে 1১৫ 441 
স্মরণ করে; 


২২. ঈমানদাররা যখন (শক্র) বাহিনীকে দেখলো, NLT 
তখন তারা বলে উঠলো, এ তো হচ্ছে তাই, যার 151 aE 
ওয়াদা আল্লাহ তায়ালা ও তার রসূল আমাদের কাছে SEDI LSID Les 
(আগেই) করেছিলেন, আল্লাহ তায়ালা ও তার রসূল RAE 
অবশ্যই সত্য কথা বলেছেন, (এ ঘটনার ফলে) (0121131৮230 L354] m9 wf 
তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরো বৃদ্ধি 

পেলো; 


২৩. ঈমানদারদের মাঝে কিছু লোক এমন রয়েছে 
যারা আল্লাহ তায়ালার সাথে (জীবনবাজির) যে ওয়াদা 


19০১০0195৩০ ০1) ৩৯১০০ ০০ 
করেছিলো তা সত্য প্রমাণ করলো, তাদের কিছুসংখ্যক “1 9%, 555385 42228 


ZA 


(মানুষ) তো নিজের প্রতিশ্রুতি পূর্ণ (করে শাহাদাত 
লাভ) করলো, আর কেউ এখনো (শাহাদাতের) 
অপেক্ষা করছে, তারা কখনো (তাদের আসল লক্ষ্য) 


We পাশার ৬০ AAD AD 


SII CS! ৬2৭ ০৭ 


পারা ২১ উতলু মা উহিয় +৪৮৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ রি আল আহযাব 


২৪. (যুদ্ধ তো এ জন্যেই যে,) এতে করে সত্যবাদীদের * “A NE 
আল্লাহ তায়ালা তাদের সত্যবাদিতার দ্বারা পুরস্কার ৪৪০০৪ ০৯৪৬০12০১৯1 


রা রা ভু পান্টি 


দেবেন, আর মোনাফেকদের তিনি চাইলে শাস্তি SHE | র্‌ 
দেবেন কিংবা তিনি তাদের ওপর ক্ষমাপরবশ হবেন, ০১9০9 ০) ০৪৪০ ৮ 9 


নিসন্দেহে আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু, Oss BRE OE Bf ০1, পু 


২৫. আল্লাহ তায়ালা কাফেরদের তাদের (যাবতীয়) $*417 *1* ob: fC 222 
ক্রোধসহ (এমনিই মদীনা থেকে) ফিরিয়ে দিলেন, [yar 225৫1 ১ 
(এ স্‌ ছয়ে তারা ON লাভ করতে Tees সত 
ক নি শা SECM 


২৬. আহলে কিতাবদের মধ্যে যারা (এ যুদ্ধে) AA AWN ERDAS ORD, Tah 
তাদের সাহায্য করেছে, আল্লাহ তায়ালা তাদেরও দূর্গ Pls 376 a TS 


থেকে নীচে নামিয়ে আনলেন এবং তাদের অন্তরে “ "4 ৯০২ ৮ নিল 7 
এ ০ 115 1৩ 
(মুসলমানদের সম্পর্কে এমন) ভীতির সঞ্চার করালেন 311০ & 0659 ০০০৮ ur 


ZA পা LAD Nar lie: WaT রি পি 


যে, (আজ) তোমরা (তাদের) এক দলকে হত্যা oll 09555 ugh হু 
করছো, আরেক দলকে বন্দী করছো, টি 2 ys 


২৭. তিনি তোমাদের তাদের যমীন, বাড়ীঘর ও * ৮1৮৮1 * ০৮17 ন্ট 
দন ম্পাতির উত্তরাধিকারী বানিয়ে দিলেন ভিনি পা 99৮৯)04১9-৯১1৮2599গি 


AD Ac 


তোমাদের) এমন সব ভূখন্ডেরও (অধিকারী বানিয়ে 0০42 ULSI LS ALS 


দিলেন) যেখানে তোমরা এখনো কোনো (সামরিক) 
অভিযান পরিচালনাই করোনি; (সত্যিই) আল্লাহ 
তায়ালা সর্ববিষয়ের ওপর (একক) ক্ষমতাবান। 


২৮. হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা 
যদি পার্থিব জীবন ও তার ভোগবিলাস কামনা করো ০৪৫০1 ৯19৭ Boal 


তাহলে এসো, আমি তোমাদের (তার কিছু অংশ) "85 547057 Ci fos 
অবশ্যই দিয়ে দেবো এবং সৌজন্যের সাথে তোমাদের ul La 2 ৩ ৮ 


বিদায় করে দেবো । ৪২০৯ ০15০ ০৫৯১০9০৫৬৭ 


২৯. আর যদি তোমরা আল্লাহ তায়ালা, তার - ০ ৮ ০৮৮ od cA ৬ ০৯ ৯৮ 
রসূল ও পরকাল কামনা করো তাহলে (জেনে 34119215552 ০১১৪ ০০19 


1 ABA Bozseb BD oc IA 


রেখো), তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ 2» 
তায়ালা তাদের জন্যে মহা পুরস্কার প্রস্তুত করে ৩৩ ০০০৯৮ ০৭1 wf ৪০ SY 


22 Ute +f 


৩০. হে নবীপত্বীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি রানা 
কোনো অশ্লীল কাজ করবে, তার শান্তি দ্বিগুণ 26০12 ০৫:৩০ VEY 


করে দেয়া হবে; আর এ কাজ আল্লাহ তায়ালার জন্যে AA "HSA AoE Luc 
অত্যন্ত সহজ । ‘গোল এ টে টি 2 


ely dl এ) 949 


পারা ২১ উতলু মা উহিয় + ৪৮৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 
০০ Yb 5৯ A DAD & পার্পা 


ও 52 


তায়ালা ও তার রসূলের আনুগত্য করবে এবং নেক 


কাজ করবে, আমি তাকে দু'বার তার কাজের পুরস্কার 19551, ডি চা 
দান করবো, আমি তো (পরকালে) তার জন্যে 2 ৬৮ ডি 


সম্মানজনক রেষেক প্রস্তুত করে রেখেছি। ony Bu 


৩২. হে নবীপতীরা, তোমরা অন্য নারীদের মতো ০০ Bonz ০ ভ 
(সাধারণ নারী) নও, যদি তোমরা (সত্যিই) আল্লাহ 81820 0১2৫০241020 929 
তায়ালাকে ভয় করো, তাহলে (অন্য পুরুষদের সাথে) A 4৯ LAL AZT Woz 
কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না, (যদি GH Eh JU i550 ink ৬৯১ 
এমন করো) তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে ALA 

তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে, (তবে) তোমরা 81693456০89 ০১5: 4 
(সর্বদাই) ভালোভাবে কথাবার্তা বলবে, 


৩৩. তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, পূর্বেকার 28-44 প আপু ধা ৪2৯৪০ ৭২ ৩ ৯ সুপ 
জাহেলিয়াতের যমানার (নারীদের) মতো কখনো চি ভা ২2 
নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না, তোমরা নামায "57 হ্‌ 1১51 
কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ তায়ালা ols 89171 Ec Is 


ও তার রসুলের আনুগত্য করবে; আল্লাহ তায়ালা 08 ০1. J awl 19894১]| 
এসব কিছুর মাধ্যমে নবী পরিবার (তথা) তোমাদের > Rd ০৯৮95 


ঠিক তা AW DHA - AD DY 


মাঝ থেকে (সব ধরনের) অপবিত্রতা দূর করে দেবেন | Gof ০3৮৫5 পা 
এবং তিনি (তোমাদের) ভালো করে পাক সাফ করে ৪০854 85 


দিতে চান, © sshd Seba 


৩৪. তোমাদের ঘরে আল্লাহ তায়ালার কিতাবের 1101 DD ADD A IAD ৩ তা ADA 
আয়াত ও তীর জ্ঞান কৌশলের যেসব কথা তেলাওয়াত 6 ০৬১৪ 


করা হয়- তোমরা তা স্মরণ রেখো; নিসন্দেহে আল্লাহ্‌ ০1৮৮ 21৫41 ৮12 
তায়ালা সুষ্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত । Sls ০৮ wl wf ule EXACTS dl 


হা পি: 


নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ uf ces ৬০ 
ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল ০১১০৩ ১ 99 রি 
পুরুষ দানশীল নারী, রোযাদার পুরুষ রোযাদার Cullis el 
নারী, যৌন অংগসমূহের হেফাযতকারী পুরুষ (এ 1 LA 

অংগসমূহের) হেফাযতকারী নারী, (সর্বোপরি) আল্লাহ sh aid tt 
তায়ালাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী ADLADD AAA 

নারী- এদের সবার জন্যে আল্লাহ তায়ালা ক্ষমা ও ৮৪৯9১১৩8৪19 ৮ নে 


মহাপুরক্কার ঠিক করে রেখেছেন। SIL BM ০৯১81154849 


© Cte a9 fe aft Of 


৩৬. আল্লাহ তায়ালা ও তীর রসূল যখন কোনো 44 55 154 8৫2০ EC 
ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোনো 441১1 12582359৯15 5 
মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর তাদের সে ৮8:41 21 0১৫40122520 

4 ৬ তে [0 মু &) ১ 
ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না "> 2 Ea IID 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত % ৪৮৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সুরা আল আহযাব 


যে, তারা তাতে কোনো রদবদল করবে); যে ব্যক্তি চি নান AD Acs A 
রি সে ১৫০21553244 ০০ ৬০১) 
নিসন্দেহে সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়ে যাবে; ৫৫৮ 1292 


তে 
Ed 


শে ক বলছিল” হর £4 MCSD; 
ক (ক 5 SIE SAE LS 
না না পু নি এর ২০১৯ 23 EE 
টে ত ধস নল, ন B59 
কা 
21 
নে 
বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে (ভবিষ্যতে) © Y x dit তা 045,1553০০ 
মোমেনদের ওপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের 


বিয়ের মাঝে (আর) কোনো সংকীর্ণতা না থাকে, 
(বিশেষ করে) তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে 


নিজেদের প্রয়োজন শেষ করে (তাদের তালাক দিয়ে) 
দেয়, (অবশ্য) আল্লাহ তায়ালার আদেশই (সর্বত্র) 
কার্যকর হবে। 


৩৮. আল্লাহ তায়ালা নবীর জন্যে যে সিদ্ধান্ত করে ৮,৮21” 
দিয়েছেন, সে (ব্যাপারে) নবীর ওপর কোনো বিধি ২৯৯০১০৮২৬৫০ Fol 


নিষেধের সংকীর্ণতা নেই; আগের (নবীদের) ক্ষেত্রেও * 1৯1: ৮% 
এ ছিলো আল্লাহ তায়ালার নি আর আল্লাহ ০1955891851 কিলো 


ায়ালার বিধান তো (আগে থেকেই) নির্ধারিত হয়ে নি 
রা বিধান তো € কই) নির্ধারিত হ' ৪৮7১0850054 10৫5, 


পা & প9িএএপাশিটি cA 


৩৯. যারা (মানুষদের কাছে) আল্লাহ তায়ালার বাণী 1404479 4 | 
পৌছে দিতো, তারা তাকেই ভয় করতো, তারা আল্লাহ ©5394 | ly 0 a 


তায়ালা ছাড়া আর কাউকেই ভয় করতো না; (কেননা dl ১4131 161 092-৫ 
মানুষের) হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তায়ালাই ” এ A 
যথেষ্ট ৷ ৩০৯ 


রা 


৪০. (হে মানুষ তোমরা জেনে রেখো), মোহাম্মদ * R Eo 
তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং (সে হচ্ছে) ৮00 cz পর তি 


আল্লাহ তায়ালার রসূল এবং নবীদের সিলমোহর 212, 
(শেষনবী), আল্লাহ তায়ালা সর্ববিষয়ে অবগত । দি ০ নে 


Kis wp oh 


৪১. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ১ 44,0, 22021 48 | যো 
আল্লাহ তায়ালাকে বেশী বেশী স্মরণ করো, SESH Ga ৪ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত *% ৪৯০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 


সা ERE ৪৬:85 ৪2 


৪৩. তিনিই (আল্লাহ তায়ালা, যিনি) তোমাদের ৮৮৮7৮817৯৮০ * দে 
ওপর অনুগ্রহ (বর্ষণ) করেন, তার ফেরেশতারাও Ll Ale ai 5০1১ 
(আল্লাহ তায়ালার ক্ষমা চেয়ে তোমাদের ওপর অনুগ্রহ LWA 

করে), যাতে করে আল্লাহ তায়ালা তোমাদের অন্ধকার 23211187557 
থেকে (ইসলামের) আলোর দিকে বের করে আনতে A cA - 
পারেন; (বস্তুত) তিনি হচ্ছেন মোমেনদের জন্যে পরম © 5) sl U6 
দয়ালু । 


88. যেদিন তারা আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ "15215 £*17 দাদ a হি 
করবে, সেদিন তার দরবারে তাদের সালাম (দ্বারা uly [3a res - 


অভিবাদন) করা হবে, তিনি তাদের জন্যে সম্মানজনক 
পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। 


zc ct AAs ষ্টি রাহি 


8৪৫. হে নবী, আমি তোমাকে (হেদায়াতের) সাক্ষী 
ভি দিতি রানি ae) ০4701 UG 


ও (জাহান্নামের) সতর্ককারী, 15 959 15825 


রা 


৪৬. আল্লাহ তায়ালার অনুমতিক্রমে (তোমাকে) তার AB 2c 
দিকে আহবানকারী দি এক তন oly bl Sib 4 ৫1 6535 


প্রদীপ বানিয়েছি । 
৮০৭ ৯০০ DZ cA wos 


৪৭. তুমি মোমেনদের (এই মর্মে) সুসংবাদ দাও ১৫ ৬ 
যে, তাদের জন্যে আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক ১১১4 ৩০০৮৪ 07 ০ টপ 5825 


মহাঅনুগহ রয়েছে। aly 


৪৮. তুমি কখনো কাফের ও মোনাফেকদের আনুগত্য "+ {71 ০" 
করো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, 6১০৯০০2০৪১1 882 


আল্লাহ তায়ালার ওপর ভরসা করো; কর্মবিধায়ক © ২44 রী ১4০ 
হিসেবে আল্লাহ তায়ালাই তোমার জন্যে যথেষ্ট । তি উঠ FL 


৪৯. হে মোমেনরা, যখন তোমরা মোমেন রমণীদের BBA লারা রন চি 
বিয়ে করো, অতপর তাদের স্পর্শ করার আনেই yl a Les 


(যদি) তাদের তালাক দাও, তাহলে (এ অবস্থায়) 4 * # 
তাদের ওপর (বাধ্যতামূলক) কোনো ইদ্দত নেই যে, Fist 38 ED a) 


তোমরা তা গুনতে শুরু করবে, তবু তোমরা তাদের 8৩5 ale ৫1155 Lo 5 uf 
কিছু ভরণ পোষণ দেবে এবং (সৌজন্যের সাথেই) = ৬৫৩ 


তাদের বিদায় করে দেবে। LE 


৫০. হে নবী, আমি তোমার জন্যে সেসব £14457 41417170718 ও 1177 
স্ত্রীদের হালাল ' করেছি, যাদের তুমি (যথার্থ) 41931 SU LUA Lt এশা ৭ 


নি সপ 
পার্পা 0 ৩ ৯৮9০0 তা Ac! A 


মোহর আদায় করে দিয়েছো, (সেসব মহিলাদেরও * 74" রানি. 4 
তোমার জন্যে আমি হালাল করেছি) যারা তোমার ৪৮ 149৩৯48৯৮৮1 


অধিকারকভুক্ত, যাদের আল্লাহ তায়ালা তোমাকে দান 21 21৮৬। তি 22 ৫ 
করেছেন- আরো রয়েছে তোমার চাচাতো বোন, ১2550525281 গর্ত ৪৫ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৪৯১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সুরা আল আহযাব 


ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যারা 

তোমার সাথে হিজরত করেছে, (তাদের মধ্য থেকেও _ 

তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো, তা ছাড়া) ৫ 

যদি কোনো মোমেন নারী নিজেকে নবীর জন্যে ২, এত্ত LLL র্ত, 
নিবেদন করে তাহলে নবী চাইলে তাকে বিয়ে করতে ডি 
পারবে । এ বিশেষ অনুমতি শুধু) তোমার জন্যে, 752৫. এ 255০ ৭. 

অন্য মোমেনদের জন্যে নয়; (সাধারণ) মোমেনদের ial s ১5458 0105 
স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের 1 AD A 
ওপর যে বিধি বিধান নির্ধারণ করেছি, তা আমি 45 ৮ (5০2 08, me Gol 393০5 


ভালো করেই) জানি, (তোমার ব্যাপারে এ সুবিধা * ৮21৮৫ « ঠঁ ৮ টি রাত 
তা 90-05-500৭ 


ধরনের সংকীর্ণতা না থাকে; আল্লাহ তায়ালা ক্ষমাশীল 24 শি হাদি 
ও পরম দয়ালু 481 01495 65581205232] 


ZA DB ZAI, 


৪০৯৯)1)9৯১ 


(নিজের কাছ থেকে) দূরে রাখতে পারো, আবার 
যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো; ০126 5 ৫ পরে টড A 
যাকে তুমি দূরে রেখেছো তাকে যদি (পুনরায়) তুমি ৮৮৮ ০০০৯ a 99৮? bs 
(নিজের কাছে) রাখতে চাও, তাতেও তোমার ওপর হর 0 ১0১৭ SUTL ELL SG 
কোনো গুনাহ নেই; এ বেলের সুযোগ তোমার) এট তা 


~ 
DocAc! পা পাঠিত Acc 0 তা ৯ তা Lz DOINGS 


জন্যেই দেয়া হয়েছে যেন ওদের চক্ষু শীতল থাকে, ৬০০ ০০ et FIV TSS Yo wea 


তারাও (অযথা) দুঃখ না পায় এবং তুমি ওদের যা eA Tl EDS 
দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে; 20149 এগ &০ পি 4419৮ ১৪15 
তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তায়ালা তা টানার 
(ভালো করেই) জানেন, আল্লাহ তায়ালা সর্বজ্ঞ ও ৪ Lele 44 
পরম সহনশীল । 


৫২. (হে নবী, এর বাইরে) তোমার জন্যে বৈধ নয় যে, *1৮ 2448 
তুমি তোমার (বর্তমান) স্ত্রীদের বদলে (অন্য নারীদের wf YS ০৮১ ৩০ Ae 11 d= ১ 
রূপে) গ্রহণ করবে, যদিও সেসব নারীর সৌন্দর্য এ REDD 

তোমাকে আকৃষ্ট করে, অবশ্য তোমার অধিকারভুক্ত 1919 090 ৩৮০ ৩৪ 058 
দাসীদের কথা আলাদা, স্মরণ রাখবে, আল্লাহ তায়ালা 0012 


সবকিছুর ওপর তীক্ দৃষ্টি রাখেন । 


৫৩. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, _ *-০ 1৯৪42 

তোমরা নবীর ঘরে প্রবেশ করো না, অবশ্য যখন Sg EGY Il ০21 জি 
তোমাদের খাওয়ার জন্যে (আসার) অনুমতি দেয়া EPO 

হয়, তখন এমন সময় পর্যন্ত অপেক্ষা করে I 0 fT 
প্রবেশ করো, যাতে তোমাদের (খাওয়ার জন্যে) Aon ০2.০ 1৮৯৫ 
অপেক্ষা করতে না হয়, কিন্তু কখনো যদি ৮৮৯০১ Bt ০৫19, 2-31 558) Jak 
তোমাদের ডাকা হয় তাহলে (সময়মতোই) প্রবেশ 5০ 5৭ নীরা 
করো, অতপর যখন খাবার শেষ করে ফেলবে YES rb 15681915508 
তখন সাথে সাথে (সেখান থেকে) চলে যেয়ো 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৪৯২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৩ সূরা আল আহযাব 


AD পাপা 


এবং (সেখানে কোনো অর্থহীন) কথাবার্তায় নিমগ্ন 71221; « E 
হয়ো না; তোমাদের এ বিষয়টি নবীকে কষ্ট দেয়, সে ০ 2 ১9 


তোমাদের (এ কথা বলতে) লজ্জা বোধ করে, কিন্তু We কে ২11১৭ 
আল্লাহ তায়ালা সত্য বলা থেকে মোটেই লজ্জা বোধ ” & iy 


করেন না; হ্যো,) তোমাদের যদি নবীপত্মীদের কাছ 29:21. 19. নি SLA 
থেকে কোনো জিনিসপত্র চাইতে হয় তাহলে পর্দার POP? 
আড়াল থেকে চেয়ে নিয়ো, এটা তোমাদের ও তাদের ০৯ 3 or HLT LL 
অন্তরকে পাক সাফ রাখার জন্যে অধিকতর উপযোগী; ALD AD ALD DNS 89 
তোমাদের কারো জন্যেই এটা বৈধ নয়, তোমরা 9 ০০৪2555-০৫22181 ০৮43 
আল্লাহর রসূলকে কষ্ট দেবে- (না এটা তোমাদের তির 

জন্যে বৈধ যে,) তোমরা তার পরে কখনো তার ০0541 49) 15885 fl ul 


স্ত্রীদের বিয়ে করবে, নিসন্দেহে এটা আল্লাহ তায়ালার ATR A 
কাছে একটি বড়ো (অপরাধের) বিষয় । ০1. MSH oe SBS 


ZA ৩ তাপ 859 


৪1০5০441 Ge 0৫০0১ 


৫৪. তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা নি ০9522 59162 কা 
গোপন করো- অবশ্যই আল্লাহ তায়ালা (তা) সবকিছু lot ১৯৯52 9৩৩1 
জানেন, তিনি সর্বজ্ঞ। 


৫৫. নবীপত্বীদের ওপর তাদের পিতা, ছেলে, ভাইদের 
ছেলে, বোনদের ছেলে, (সব সময়ে আসা যাওয়া € le 
করা) মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের 35921255915 


(সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার) 

ব্যাপারে কোনো অপরাধ নেই, (হে নবীপত্রীরা), 89০59389৩52 
তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো; আল্লাহ তায়ালা _, DoD SA RS 
অবশ্যই সব কিছু প্রত্যক্ষ করেন। 2 ০1, লে ell Sb 


ws শা তা ওর 


৪1০৫ ডি 


৫৬. নিসন্দেহে আল্লাহ তায়ালা ও তার ফেরেশতারা 17টি নি দন ০% 
নবীর ওপর দরূদ পাঠান; (অতএব) হে ঈমানদার is Eo ELL 


ব্যক্তিরা, তোমরাও তার ওপর দরূদ পাঠাতে থাকো ZA ৯299৩ পা Naz AB ADL! cA 
এবং (তাকে) উত্তম অভিবাদন (পেশ) করো । © alas [gol 9 45k Ihe ll dll 


95 Ed 


৫৭. নিসন্দেহে যারা আল্লাহ তায়ালা ও তার রসূলকে * 2517270 % 
লাট দেয় তাদের গর ভিন নিব আধেরোত ডিক 58525 ০৪০11 ৬ 


জায়গায়ই) অভিশাপ বর্ষণ করেন, তিনি তাদের জন্যে 0172 922 i ১২12 09] 2 
অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন । Ee Lo oo Ee) 
© 0৪০ 


৫৮. যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট ০/9২ EE 
EE NE ১৮7৮9৫514১4 ৩9 9 


AAPL APpoch পে ৮১ ০টি পা পানি 


সত্বেও (যারা এমনটি করে) তারা (মূলত) অপবাদ ও 91605219221 SE fC 
সুস্পষ্ট গুনাহের বোঝাই বহন করে চলে । রর রান Lh 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +% ৪৯৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ HTN HO 


৫৯. হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ 2 as টি টি 
মোমেন নারীদের বলো, তারা যেন তাদের নিজেদের 22 ৯19) 0০515 


ওপর তাদের চাদরের কিয়দাংশ টেনে দেয়, এতে (১ os [50504555815 
করে তাদের (পরিচয়) চেনা সহজ হবে এবং তাদের Eo 
কোনোরকম উত্ত্যক্ত করা হবে না, (জেনে রেখো), ৬১১৯৮ 1০9 ds দি 
আল্লাহ তায় ক্ষমাশীল ও পরম দয়ালু। ZA DB ADA SNE 
৪1০৯3105528 0৫5. ৬১৭১৩ 
৬০. মোনাফেক দল, (তাদের সাথে) যাদের অন্তরে * ন। 78 OL: 
কুষরীর ব্যাধি রয়েছে ও যারা অদীনায় (তোমার & 5491150385০ ad 
বিরুদ্ধে) গুজব রটনা করে, তারা যদি (তাদের * au পা ৯০০ রা হু LUA Apo 
ঘৃণ্য কার্যকলাপ থেকে) বিরত না হয়, তাহলে £ 23 ৯০9৯১১০ 9০৯১০৮০৪৩ 
(হে নবী), আমি অবশ্যই তোমাকে তাদের ওপর ৮0০৯ পভ cB ADS 
প্রবল করে (বসিয়ে) দেবো, অতপর এরা সেখানে 15534550948 ৮6০ ০ 
তোমার প্রতিবেশী হিসেবে সামান্য কিছু দিনই থাকতে উ Ly ডু 
পারবে, Yt 


৬১. তারা থাকবে অভিশপ্ত হয়ে, অতপর তাদের ।+742 44? ৮৮, ৮৪৮০৯ 
যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং 19159 19১21 Pert aft a5 gh 
বিশ্বাসঘাতকতার জন্যে) তাদের মৃতুদন্ডে দন্ডিত করা ZA Nz 
j ka EE 
৬২. (তোমার) আগে যারা (বিশ্বাসঘাতক ছিলো, _ 7? ৭ 8477-1, 

তারা) অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও এ ৫75৮1915089 TES 

ছিলো আল্লাহ তায়ালার নিয়ম, আল্লাহ তায়ালার ্ 

নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। 


৬৩. মানুষ তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, 

তুমি (তাদের) বলো, তার জ্ঞান তো একমাত্র আল্লাহ ্ K 
তায়ালার কাছেই রয়েছে; (হে নবী,) তুমি এ বিষয়টি CGM 
কি করে জানবে- সম্ভবত কেয়ামত খুব নিকটেই চা 
(এসে গেছে)! ৪0235 ০৭৫3 


AA 


৬৪. আল্লাহ তায়ালা অবশ্যই কাফেরদের ওপর ০৪০০৮ 24 লু 
অভিশাপ দিয়েছেন এবং তাদের শান্তির জন্যে প্রজলিত 81৮০ lS ০8১0 গে ও ৩1 


আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন, 


৬৫. সেখানে তারা চিরদিন থাকবে, (সেখান থেকে 
বেরিয়ে আসার জন্যে) তারা কোনো রকম অভিভাবক 
ও সাহায্যকারী পাবে না, 


NE 1 093৯৪ এ 


৪1১০2? 
৬৬. সেদিন তাদের (চেহারাসমূহ) ওলট পালট করে - *+4%*2” %:০০৯০ ০ ছু hs 
(প্রজুলিত) আগুনে রাখা হবে, সেদিন তারা বলবে, 91928 stl ০৪৮৪০99৮598 
হায়, কেতো ভালো হতো) আমাদের! যদি আমরা Ne HE DRG SER 
SET ৪ ১92১1 06924 Cb CAL 


৬৭. তারা বলবে, হে আমাদের রব, (দুনিয়ার জীবনে) ॥4- ০০% ঠা 
আমরা আমাদের নেতা ও বড়োদের কথাই মেনে 59155590550 ০010) 19199 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৪১৯৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সুরা সাবা 


চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ রর নে 
করে দিয়েছে। © Nil ০955 


৬৮. হে আমাদের রব, ওদের তুমি (আজ) দ্বিগুণ * 210 12014. Es HEY 
পরিমাণ শাস্তি দাও এবং তাদের ওপর বড়ো রকমের 19571০২1৬০৬ ১০1 রঃ 


অভিশাপ পাঠাও । 1১১৫1 


৬৯. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো »* BG 142852৬1৯০1 LAT ও 
হয়ো না যারা (নানাভাবে) মুসাকে কষ্ট দিয়েছে, ০০199 ১19০1 ০৭১1 ৪৪ 
আল্লাহ তায়ালা তাকে সেসব কিছু থেকে নির্দোষ ৮:৮৮ 15418, ০৬ 2 AS AS! 
প্রমাণিত করলেন, যা তারা (তার বিরুদ্ধে) বলেছে, ০৮9৮19/0 Le 481 চা) (91951 
সে ছিলো আল্লাহ তায়ালার দৃষ্টিতে বড়ো মর্যাদাবান EA 0, Deak 
ব্যক্তি i 19৮৯9 41 ০২৪ 


৭০. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তায়ালাকে ।++*2 ৮411 £3 271 ০৯ দুটি 
ভয় করো এবং সত্য কথা বলো, 19959 48115501191 5881 8 


ও1৩০০3% 


LAZA DE AASB 


৭১. (তাহলে) তিনি তোমাদের জীবনের কর্মকান্ড OTE ATES AIC A Es 


শুধরে দেবেন এবং তোমাদের গুনাহখাতা মাফ করে bt 
দেবেন; যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তার রসূলের 159550 হা নে PE 
; ০১ গন = ০৮০ 
আনুগত্য করবে, সে অবশ্যই এক মহাসাফল্য লাভ + রি তা 
করবে। 90৮55 


৭২. অবশ্যই আমি (কোরআনের এ) আমানত , ১12. 475715 
y S 5 go 49011১5১51 
আসমানসমূহ, পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ ৩১১1১৬১পএডে 2০81৮ 
করেছিলাম, তারা এটা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন 8£8121221, ০03 LS 
৩৪৪০9 4৯৮ ০1 lt JUS 
করলো, সবাই এতে ভীত হয়ে গেলো, অবশেষে রি 4 ও ra - ie 
মানুষই তা বহন করে নিলো; নিসন্দেহে সে (মানুষ 595 wl 401৮1 01৮৯9 ০ 
ছিলো) একান্ত যালেম ও (এ আমানত বহন করার E SERB 
গুরুত্ব সম্পর্কে) একান্তই অজ্ঞ । ১9৩৯ 


৭৩. আল্লাহ তায়ালা যেন মোনাফেক পুরুষ, মোনাফেক “*৫ ৯৮716 121৮ 48, 242%, ৫ ১০০4 
নারী, মোশরেক পুরুষ, মোশরেক নারীদের (এ ৩১৯৮119৪৭19 sl af ৬১১৯ 
আমানতের দায়িত্বে অবহেলার জন্যে) কঠোর শাস্তি ০*, ১০1, 2% 7 দক ৮1577 
দিতে পারেন এবং আল্লাহ তায়ালা মোমেন পুরুষ ৬১:৮1 4 jy 
মোমেন নারীদের ওপর (আমানতের দায়িত্ব পালনে চাচি দা & দা 
ভুল ত্রুটির জন্যে) ক্ষমাপরবশ হতে পারেন; নিসন্দেহে a5) DFS এএা এ 9৩৪০1) 
আল্লাহ তায়ালা একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 


Is 


১১5) ১১০5) 4 52 ৭ 


১. সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে, আকাশমন্ডলী ১1,51৮ অপ 424) 
i রাকিুজাছেবই রারগরকমলিকানা ধীন ৩১/1৬/১৬৪৭ ০এ০৪1৬০ 

৩ BLA পাটি) DA পাটি Bz পা IA DAA Bar 
এবং ডে সব রা সা তার 9 | 41559589581 ০৮145 


পারা ২২ ওয়া মাইয়াকুনুত ৪৯৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সুরা সাবা 


২. তিনি জানেন যা কিছু যমীনের ভেতরে প্রবেশ মাছে 
বর (আবার) যা কিছু তা থেকে উদগত হয়, যা কিছু 2৩০৯ ০৬ প্রঃ A 


আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উথিত 18 
হয় (এর বিষয় তি ); তিনি পরম ্ LALAN DA BD Oc 


দর গর কানত ১১৯৮1 ৮৯১1199 


5৯ টি পাপা, ch 


৩. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে তারা , ৯ এছ ৩ 3 
বলে, আমাদের কাছে কেয়ামত আসবে না; (হে * ELISE Y 5 ald এ 


নবী,) তুমি বলো, আমার মালিকের কসম, হ্যা, ₹ ৮90৮ Ami AW 
অবশ্যই তা তোমাদের কাছে আসবে, (আমার রব) cle sl] (5899 uh টা 


অদৃশ্য (ও ee a EL ক 


ক্ষুদ্র কিংবা বড়ো- এর কোনো কিছুই তার (জ্ঞানের) EEE র 
অগোচরে নয়, এমন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে 49 J3 Ge TY SNS V3 


ih i © were 4 CYT 


8. যেন (এর ভিত্তিতে) তিনি এমন লোকদের পুরস্কার ? ৮৮5৮1 ০৪ 
দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ ০৯119529154 Ad Gy 


করেছে; (বস্তুত) তারাই হচ্ছে সে সব মানুষ, যাদের 725 অত Ao 2 
জন্যে (আল্লাহ তায়ালার) ক্ষমা ও সম্মানজনক জীবিকা nj Sy al এএগা 
রয়েছে। 


৫. যারা (এ যমীনে) প্রাধান্য পাবার জন্যে আমার £1, কা 
আয়াতসমূহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করেছে, তাদের এগ ওই 2০ 45119 


জন্যে (পরকালে) ভয়ংকর শাস্তি রয়েছে। ৪323০243272 


৬. (হে নবী,) যাদের (সঠিক) জ্ঞান দেয়া হয়েছে * ০০৪ 
তারা জানে, এটি তোমার মালিকের পক্ষ থেকে নাহিল ৮5941745419 8 ০2341555 


হওয়া সঠিক (কি [ব), এটি তাদের পরাক্রমশালী ৭ ৯৫ 
প্রশংসিত মির এর দিকেই পথনির্দেশ ৪৮৯৭৪” 3215 4০১০০ UT 


i © uns yy ৮15০] 


৭. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে তারা [৮ 2-4 2 
বলে (হে সাথীরা), আমরা কি তোমাদের এমন এক ELS 57 20 ০089 


০ / -০/১৬-০ ০, ৮ -9-০০৪৪ 


ব্যক্তির কথা বলবো, যে তোমাদের এই মর্মে খবর. ৯০৮ 
দেবে যে, (মৃত্যুর পর) যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন * ৮১ ১০ 0৫ ০৯১১৭ 91 AE 0৯) 


হয়ে যাবে, তখন (পুনরায়) তোমরা নতুন সৃষ্টিরূপে 
উথ্থিত হবে, 


৮. আমরা জানি না) এ ব্যক্তি কি আল্লাহ তায়ালার , HU ৯4. 
CLL dT 78191 Sat ১৯ 
রকম উন্মাদনা রয়েছে; বরং (আসল ব্যাপার হচ্ছে,) coh - IA AD ADL পাঠ 
যারা আখেরাতের ওপর ঈমান আনে না, তারাই '=' ১71620188554005585 ond 
(সেখানকার) আযাব ও (দুনিয়ার) ঘোর গোমরাহীতে ৮:০৮ 
নিমজ্জিত আছে। © da ০7১19 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত % ৪৯৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


৯. তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও * 2৫7₹ ৮৮ ৯ টিটি 
পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে (তাদের কে ন 09 90 sl dL 1 Lf 
খুজে) দেখে না? আমি চাইলে ভূমিকে তাদের এ * ১? 

নিজেদেরসহ ধসিয়ে দিতে পারি, কিংবা পারি 23 HS ES Of. Ee 
তাদের ওপর কোনো আকাশ খন্ডের পতন ঘটাতে; এ (পুত A AGT 25০৮ ৫৮৫ 
এতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্যে কিছু ১৫11 EEE ৮১9 ঠা 
নিদর্শন রয়েছে যারা একান্তভাবে আল্লাহ তায়ালার) LAS A 55৭ ৫৮14 ০ 
অভিমুখী হয়। 6 x OF OLY WS Cot 


We Dr AAs! Aas 


১০. আমি (নবী) দাউদকে আমার কাছ থেকে * 
(অনেকগুলো) অনুগ্রহ দান করেছিলাম (আমি গ০৯৯5525 228 


হাড়কেও এই বলে আদে* দিয়েছিলাম যে), হে y Bi Ui AA 
পর্বতমালা, তোমরাও তার সাথে আমার তাসবীহ পাঠ ০৪ ol 4154195 ৮8094 এ 
করো, (একই আদেশ আমি) দিয়েছিলাম পাখীকুলকেও, 

আমি তার জন্যে লোহাকে নরম করে দিয়েছিলাম, 


১১. (আমি তাকে বলেছিলাম, বিগলিত লোহা দ্বারা) 1+7*14 ৯৪ 

তুমি পূর্ণ মাপের বর্ম তৈরী 'করো এবং সেগুলোর 919271১১১৮৩ yf 
কড়াসমূহকে যথাযথভাবে সংযুক্ত করো, তোমরা ৪88০৮ 

নেক কাজ করো; তোমরা যা কিছু করো, আমি তা ৪৯৫ ০2815 
পর্যবেক্ষণ করি । 


১২. আমি সোলায়মানের জন্যে বাতাসকে (তার) 171৫5 ৪8৫ ডি 22৮41 তাক 
অনুগত বানিয়ে দিয়েছিলাম, তার প্রাতকালীন ভ্রমণ le 


ছিলো এক মাসের (পথ), আবার সান্ধ্যকালীন ভ্রমণ ৮৭৪ পি 


ছিলো এক মাসের (পথ), আমি তার জন্যে (গলিত) ৫ 

তামার একটি ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম; তার *৮* iu ৯ পপ পালিশ GAD AS 
মালিকের অনুমতিক্রমে জিনদের কিছুসংখ্যক (কর্মী) 29 ৩১০৪ 4202 es? 

তার সামনে থেকে (তার জন্যে) কাজ করতো, না 

বলেছিলাম) তাদের মধ্য থেকে কেউ যদি আমার (ও 5 

আমার নবীর) আদেশ অমান্য করে, তাহলে তাকে 

আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। 


১৩. সোলায়মান যা কিছু চাইতো তারা তার জন্যে ৮ * Ln এল পল APA 
তাই তৈরী করে দিতো, (যেমন সুরম্য) প্রাসাদ, (নানা = ৬ +L 04709 
ধরনের) ছবি, পুকুরের ন্যায় (বড়ো বড়ো) থালা ও ADDI পা 
(জন্তু-জানোয়ারসহ সবার আতিথেয়তার উপযোগী) 299০1 2 ৮83 0৮0.৮৪9 
চুলার ওপর রা করার বৃহদাকারের ডেগ; (আমি SA cc 8০০ ০৩ তা 75০৯ 

বলেছি,) হে দাউদ পরিবারের লোকেরা, তোমরা U*59 1585 25 115-1,5) 
(আমার) শোকর আদায় করতে নেক কাজ করো; DAD 
(আসলে) আমার বান্দাদের মাঝে খুব অল্পসংখ্যক 39৫41 (305 ০০ 
মানুষই শোকর আদায় করে। 


১৪. যখন আমি তার ওপর মৃত্যুর আদেশ জারি * দ্র, ৪০৮ Das 
করলাম, তখন তাদের (জিন ও মানুষ কর্মীবাহিনীর) চিলি 1 সি 4৮০ 25 0৮ 
কেউই বাইরের লোকদের তার মৃত্যুর খবর দেখায়নি, ০ ~ 
(দেখিয়েছে) কেবল একটি ক্ষুদ্র) ঘুন পোকা, যা 05 ০০০৭ ৪9 31592%ু 
(তখনো) তার লাঠিটি খেয়ে যাচ্ছিলো, (সোলায়মানের এ LULL Baz eco 
লাঠি পোকায় খাওয়ায়) যখন সে (মাটিতে) পড়ে গেলো, ০ SUE ১2176552855 
তখন জ্নেরা বুঝতে পারলো (সোলায়মান জীবিত নেই), 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত % ৪৯৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সুরা সাবা 


তারা যদি গায়বের বিষয় জানতো, তাহলে তাদের চারবার নব্য 
(এতো সময়) লাঞ্ুনাদায়ক শান্তিতে থাকতে হতো 19005 ভি ০৮119) 9) uf 


ll উন 


১৫. “সাবা” (নগরের) অধিবাসীদের জন্যে তাদের 
(স্বীয়) বাসভূমিতে (আল্লাহর কুদরতের) নিদর্শন 

সারি উদ্যা ই কটি ঠা A BUS AW A 
১ রি (আমি বলেছিলাম, 432 3১ ৩21506৯ 00559 এর ০2 
তোমরা) তোমাদের মালিকের দেয়া রেষেক খাও _₹*4৫ ভরত ৪৮৪7 ৮2514 
এবং তার শোকর আদায় করো; (কতো) সুন্দর নগরী ৪১০৯১ ০-১949৪৮ 8১1০৮19১519 
এটা! কতো ক্ষমাশীল (এ নগরীর) রব (আল্লাহ 


তায়ালা)! 

১৬. (কিন্তু পরে) ওরা (আমার গা হেরে LNT 
বন্যা প্রবাহিত করে দিলাম, তাদের সে (সুফল) Accs AAA AAD oe 
উদ্যান দু'টোও এমন দুটো উদ্যান দ্বারা বদলে MM 

দিলাম, যাতে থেকে গেলো বিস্বাদ ফল, ঝাউগাছ ৯5৮ BN 
এবং কিছু কুল (বৃক্ষ) । © ৯6১০০ ০০৪৪9009৮০5 


১৭. আমিই তাদের এ (শাস্তি) দিয়েছিলাম, কেননা * 1 + Asin 5 
তারা (নেয়ামতকে) অস্বীকার করেছে; আমি কি ১৯ ০১১, 127812০৮45৯ এ, 


অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দেই? SD HY yt 


১৮. আমি (সাবা) নগরীর অধিবাসীদের সাথে সেসব 17571 ০ ০8০2৭৮০১০০০ 
জনপদের ওপরও বরকত দান করেছিলাম, উভয়ের চে ট্ছো। ০৯ ৩৭০৯ blo 


মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন ,_* ১1735517216 /481075 
করেছিলাম এবং তাতে আমি (সফরের) মনযিলও 4. 1০2 ১3558. ০১৪০১ 
নির্ধারণ করে দিয়েছিলাম, (আমি বলেছিলাম) তোমরা © Lf CLUS JU es 

সেখানে দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো । ns 20 এ 


শা AA A PLA 


১৯. তারা বললো, হে আমাদের রব, আমাদের ৯৮47৮ 4 ০০ টিটি 
সফরে তুমি দূরত্ব স্থাপন করো, তারা নিজেদের ওপর 19৮159166০1 ০৮2 ০৯১05) PUES 
যুলুম করলো, ফলে আমিও (শাস্তি দিয়ে) তাদেরকে APIA ci ADA পাপা ADs 
(অন্যান্য মানুষদের জন্যে) একটি কাহিনীর বিষয়ে ০885598১০৩3 nf 
পরিণত করে দিলাম, আমি ওদের ছিন্ন বিচ্ছিন্ন করে wow শা Do Do 
(তছনছ করে) দিলাম, অবশ্যই এতে প্রত্যেকটি LY ১০1, "dy ০ 
টা কৃতজ্ঞ বান্দার জন্যেই (শিক্ষণীয়) নিদর্শন রি 8১925362 


২০. ইবলীস তাদের র ব্যাপারে নিজের ধারণাকে সত্য 2225 26 2 h NET 
পেয়েছে, অতপর তারা তারই আনুগত্য করেছে, 89 os ane ্ী 9 


অবশ্য ঈমানদারদের একটি দল ছাড়া, © mil ০৪ 0) 


২১. (অথচ) তাদের ওপর শয়তানের কোনোরকম - 7*- 1০০০ AWA 24৮ পন ৮95 

আধিপত্য ছিলো না, (আসলে) আমি জানতে ALLY 481 ০০৮৪5210603 
চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখেরাতের ওপর Ss LA cD AD ৮ bs 2 AS ৯৮ 
ঈমান আনে, আর কে সে ব্যাপারে সন্দিহান; * GULL uw BTV ৩০8৭ ৩০ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত * ৪৯৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


তোমার রব তো সবকিছুর ওপরই নেগাহবান! ৯4451 তাত 
© bic A 5 aS 51399 


২২. (হে নবী,) তুমি বলো, তোমরা যাদের আল্লাহর এ NSB /১০ /১-০/১৮০ ৮৮ 

বদলে 'শরীক' মনে করো তাদের ডাকো, তারা 5441 9১৬ ০০০৪০ AOI EH 68 
আসমানসমূহ ও যমীনের এক অণু পরিমাণ কিছুরও ১ ০৯১৯৮ 
মালিক নয়, এ দুটোর মাঝে বা কিছু এ 42০৪০] 88350550515 Y 
ব্যাপারেও তাদের কোনো অংশ নেই, না তার জন্যে 175 * 1৮ 

তাদের কোনো সাহায্যকারী রয়েছে। 535 ০০০৪৪ ০০ CI NG 


Ad AW ৯১ ০9/৯ তা 


ও ১৯৪০ rs res এ 
২৩. (কেয়ামতের দিন) তার সামনে কারো সুপারিশ পদ ৮২৮৩ 
কাজে আসবে না, অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন 00552315555 Ys 


সে ব্যক্তির কথা আলাদা, এমনকি যখন তাদের অন্তর Az cus 
j 12115 ৪ 
থেকে ভয় দূরীভূত করে দেয়া হবে, তখন তারা (একে রা 19 28০56 91 


অপরকে) বলবে (কি ব্যাপার), তোমাদের রব (কি) (131159 ও 
বলেছেন, তারা বলবে, তিনি সত্যই বলেছেন, তিনি 5298 ১1121 ০১0 


সমুচ্চ, তিনি মহান । Sxl 


পা A BLOAT Az Ap 


২৪. (হে নী) তুমি টা রি রি ১০৯১ 19 gl St) re 


তুমি বলো, আল্লাহ তায়ালা । অবশ্যই আমরা কিংবা * RSET 
তোমরা- LEE EE 3191 9 209৫ 


সুস্পষ্ট গোমরাহীর মধ্যে আছি। ও we JS 


২৫. তুমি বলো, আমরা যে অপরাধ করেছি সে 

সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না, আবার 02550250502 ৫ 
তোমরা যা (অপরাধ) করছো সে ব্যাপারেও আমাদের টা চি 
কিছু জিজ্ঞেস করা হবে না। ও ০9০৯০ le 


২৬. তুমি বলো, (কেয়ামতের দিন) আমাদের তি অর্পিত 
মালিক আমাদের সবাইকে (এক জায়গায়) জড়ো ডি রনি 232 + এত 
করবেন, অতপর তিনি আমাদের মধ্যে (হেদায়াত ও এ] eS, Lb 
গোমরাহীর) যথার্থ ফয়সালা করে দেবেন; তিনি শ্রেষ্ঠ তত 34 
বিচারক, প্রবল প্রজ্ঞাময় ৷ 


২৭. (হে নবী,) তুমি বলো, তোমরা আমাকে তাদের ০৮ AG 
দেখাও, যাদের তোমরা (আল্লাহ তায়ালার সাথে) * ১$ %£১% a Af al Hl 
শরীক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছো, জেনে A 2b cs As 
রেখো; (তার কোনো শরীক নেই) বরং আল্লাহ ৪০421 HINA ds 
তায়ালা হচ্ছেন পরাক্রমশালী, কুশলী । 


২৮. (হে নবী,) আমি তোমাকে সমগ্র মানব জাতির 2 রে 
জন্যে (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নামের) 1722 cl 22814123153 
সতর্ককারীরূপে পাঠিয়েছি 
(তা) জানে না। 


পাল 015 A পি 


কিছু অধিকাংশ মানুষই 032244১4211 চা ০49505 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত * ৪৯৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


পা ABDADar 


২৯. তারা বলে (হে মুসলমানরা), যদি তোমরা “2227 +" 
সত্যবাদী হও তাহলে বলো, (তোমাদের) এ ওয়াদা ০1৩০2)1৩৯০৯০ঠা52 


কবে (বাস্তবায়িত) হবে । 


৩০. (হে নবী,) তুমি বলো, তোমাদের জন্যে যে 2A- পানি AAS Az 2 ZI ADL Asp 
দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক 2320958 [9 2 bre AI US 
মুহূর্ত (যেমনি) পিছিয়ে থাকতে পারবে না, (তেমনি) £ ০৯০ উদ ৫1] 
তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। © ০১২০০ ১92০ | 


৩১. কাফেররা বলে, আমরা কোনোদিনই এ ABASZ AMDoa 
কোরআনের ওপর ঈমান আনবো না এবং আগের des od by IES 


কিতাবগুলোর ওপরও (ঈমান আনবো না, হে নবী, , 
সেই ভয়াবহ দৃশ্য) যদি তুমি দেখতে পেতে, যখন 5 ১2৩: ০০৩১0352158 
রালেমদের তাদের মলিকেরসাযনেদীড় করানো হবে, ধু এপ 22 A পি 

তখন তারা একজন আরেকজনের ওপর (অভিযোগ) -”$৪১ 950339" Sys 


চাপাতে থাকবে, যাদের পদানত করে রাখা হয়েছিলো iE EOE 
তারা অহংকারীদের বলবে, যদি তোমরা না থাকতে ০9 JI, KES TSS 


তাহলে অবশ্যই আমরা মোমেন হতাম! TN 


৩২. (এ কথার জবাবে) অহংকারী লোকেরা- যাদের -॥, 5 ৯০ ৩১৩৯ 

দাবিয়ে রাখা হয়েছিলো তাদের বলবে, আমরা কি টি 
তোমাদের হেদায়াতের (পথে চলা) থেকে জন্যে বাধ্য 127৮8518৩০৮ পর্ন নি ADA 
করেছিলাম? (বিশেষ করে) যখন হেদায়াত তোমাদের ৮০৪/| ৬০-৮৪-১১০০ ৬৯১ gd | 
কাছে পৌছে গিয়েছিলো, আসলে তোমরা নিজেরাই LA ADB AAD No ADS TA 

ছিলে না-ফরমান। ৪ nay AS 4৫০21 ০৪ 


৩৩. যাদের পদানত করে রাখা হয়েছিলো, এবার তারা -* , 2 AS | টা 
অহংকারী নেতাদের বলবে, (তোমাদের) রাত দিনের ০৯০1198১০15 JU 


চক্রান্ত আমাদের (নাফরমানী করতে) বাধ্য করেছিলো, £ Asch 
(বিশেষ করে) যখন তোমরা আমাদের আদেশ আসেন HB YL Oa byl 


দিতে, যেন আমরা আল্লাহ তায়ালাকে অস্বীকার করি | শি ? 413 1? 
এবং অন্যদের তার সমকক্ষ দীড় করাই; (এভাবে রর 588১9 
একে অপরকে অভিযুক্ত করতে করতে) যখন dl HUSTLE 1১১19, ১1516 
(ভয়াবহ) আযাব দেখতে পাবে; তখন তারা ম Ee 

মনে ভীষণ অনুতাপ করতে থাকবে; (সেদিন) রা SLATE TLV ELE: GH 
(আমাকে) অস্বীকার করেছে আমি তাদের গলদেশে 22 As ho কেরন সক ছু 
শেকল পরিয়ে দেবো; (তুমিই বলো) স্বীয় কৃতকর্মের 190451095৯8 ৭5, 19১ ea 
জন্যে এদের (এর চাইতে ভালো) কোনো বিনিময় কি 
দেয়া যাবে? 


৩৪. (কখনো এমন হয়নি যে,) আমি কোনো ৭2২ 
জনপদে (জাহান্নামের) সতর্ককারী (-রূপে কোনো let 
নবী) পাঠিয়েছি, অথচ তাদের বিত্তশালী লোকেরা “AS, 

9. রি টি ++ 
একথা বলেনি যে, তোমাদের যে পয়গাম দিয়ে €) 49১৮ ০ ০১1 
পাঠানো হয়েছে- আমরা তা অস্বীকার করি । 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত % ৫০০ www.alquranacademylondon.org 


প 
~ 


ADA AP পা 


2 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সূরা সাবা 


৩৫. তারা (আরো) বলেছে, আমরা (এ দুনিয়ায়) ধনে ++, ০০৯ A 
জনে (তোমাদের চাইতে) সমৃদ্ধশালী এবং (পরকালে) Los 1259 9১15০ 9৫ ০১12185 


আমাদের কখনোই আযাব দেয়া হবে না। ৪০23৫ ০ ৯ 


৩৬. (হে নবী,) তুমি বলো, আমার রব যাকে ইচ্ছা ৮15 ++ 14251 2 দত ৯ আপ ও 
করেন তার রেষেক প্রশস্ত করে দেন, (যাকে ইচ্ছা) un BE pel 


সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই (এটা ৮8০ 
সত করে দেন, ক অবকাংণ মানুষই (এস) & 05454 ৮৮417255548 


৮৮৮14 
তবে রে বাতি ঈমন এনেছে জী 0525041৩281 BGG LH 
লোকদের জন্যই কেয়ামত) দিগ পুল [০১০ 2 lo 
51750 
করেছে। 


পা ভি পা ভি পা cA 


০২১৯০055108 05575 adi 


৩৮. যারা (নানা কৌশলে) আমার আয়াতসমূহকে 
ব্যর্থ করে দিতে চেয়েছে, তারাই হচ্ছে ওসব লোক 
যারা আযাবেই পড়ে থাকবে। 


জি লু AD 


© ০9১৯ ০1621 & aif 


৩৯. (হে নবী,) তুমি বলো, আমার রব তার বান্দাদের “125 ১৮০০৮৪০০১০০ ৯৩৮ ০০৮ BD 
মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রেযেক বাড়িয়ে sd BA En Dl 
দেন, (আবার যার প্রতি ইচ্ছা) তার জন্যে (তা) ** * 255111 রি (০ 
₹কুচিত করে দেন; তোমরা যা কিছু (আল্লাহর পথে) ৬৮০৮৪৯০10০9 398298 ৬ 


খরচ করবে, তিনি (অবশ্যই) তার প্রতিদান দেবেন, ERE HA EEE, 
তিনিই হচ্ছেন সর্বোত্তম রেযেকদাতা | © yl 7292 89৩ ৪৪ 


৪০. একদিন তিনি এদের সকলকে (হাশরের ময়দানে) 47০11 443 21৯ ৫ ৯৩৫ A০৮০ 
একত্রিত করবেন, অতপর ফেরেশতাদের উদ্দেশ করে এল) JU sa শিপন [92 
তিনি বলবেন, এ (মানুষ)-রা কি (দুনিয়াতে) শুধু মিনার y 

তোমাদেরই এবাদাত করতো? 9 49০ PATA 


৪১. ফেরেশতারা বলবে (হে আমাদের রব), তুমি et 3 Ll পপ ৯০ ১1? 
মহান, তাদের বদলে তুমিই আমাদের অভিভাবক, ৩৪ ru 12 ০৮৮12 
ওরা তো বরং জ্রিনদেরও এবাদাত করতো এবং এদের ৮০ AB A ৯-০-পটির্ DA LADING ADs 


৫ 
অধিকাংশ লোক তাদের ওপর বিশ্বাসও করতো । © তোর ৩| 9৩৯৪1) 


৪২. আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা 12? ১1০22 BSN 6702 
অপকার কোনো কিছুই করার ক্ষমতা নেই; (সেদিন) কেলি oe রর Ed 


যালেমদের আমি (আরো) বলবো, যে আগুনের |9 10 51১ NE 
আযাবকে তোমরা অস্বীকার করতে, (আজ) তারই রা রি টি ৮৯২১ 
মজা উপভোগ করো । 5৮2৫ গেম ১0০1 GE 15355 


পা APU 


ES Ti 
পারা ২২ ওয়া মাইয়াকৃনুত *%% ৫০১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৪ সুরা সাবা 
তেলাওয়াত করা হয় তখন তারা বলে, এ ব্যক্তি টা | A Ff ১ 
(আমাদের মতো) একজন মানুষ বৈ কিছু নয়। 7 
তোমাদের পূর্বপুরুষরা যাদের এবাদাত করতো, সে 
তোমাদের তা থেকে ফিরিয়ে রাখতে চায় এবং ”11%02 22 1 দুজন 
(কোরআন সম্পর্কে) তারা বলতো, এটা তো মনগড় এড 1৩, Cc hdl 

মিথ্যা ছাড়া আর কিছুই নয়, আর এ কাফেররা সত্য 
(দ্বীন) সম্পর্কে- যখন কোনো সত্য এসে তাদের কাছে 
হাযির হয়- তখন তারা বলে, এটা সুস্পষ্ট যাদু ছাড়া 
আর কিছুই নয়। পি 


88. (অথচ) আমি এদের কখনো কোনো (আসমানী) 1217৯ ই 25 8৬ ৯৩1৯ 
কিতাব দেইনি যা তারা পড়তে (পড়াতে পারে), রি yd SS ০০০৯০ ০9 


না আমি তোমার আগে এদের কাছে অন্য কোনো 18782 
সতর্ককারী পাঠিয়েছি; 8১8০5 HE ait ELI 


৪৫. এদের আগের লোকেরাও (নবীদের) মিথ্যা 12112 দু 
প্রতিপন্ন করেছিলো, (অথচ) আমি তাদের যা কিছু 19৯4 ১9 , 158০৮ ০01 SI 


দান করেছিলাম তার এক দশমাংশ পর্যন্তও এরা ও 22 সা ও টার Lo 
পৌছুতে পারেনি, অতপর (যখন) তারা আমার ci) 192০4 ১৮৫ BEES 
নবীদের অস্বীকার করেছে, (তখন তুমি দেখেছো) 422 
আমার আযাব কতো ভয়ংকর ছিলো! 6 Sub ০১ 


৪৬. (হে নবী,) তুমি বলো (এসো), আমি তোমাদের 
শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি, তা হচ্ছে, তোমরা 17:76 0083০12528517108 


আল্লাহ তায়ালার জন্যে (সত্যের ওপর) দাড়িয়ে যাও, রা ৮৬ 2 2 1০০০০ TNE 
দু'দুজন করে- (কিংবা) একা একা, অতপর ভালো রি rE Gls ০০4৪ 


করে চিন্তা করো, তোমাদের সাথী (মোহাম্মদ) পাগল * 
নয়; সে তো হচ্ছে তোমাদের জন্যে আসন্ন ভয়াবহ 


আযাবের একজন সতর্ককারী মাত্র । © ১8১৪ ০1০ ০০৭ ০ 


Ed 


৪৭. (হে নবী,) তুমি বলো, আমি তো তোমাদের মা ভিলা নিবে 
কাছে (হেদায়াত পৌছাবার জন্য) কোনো পারিশ্রমিক ol সি 3 তু ors J 


দাবী করিনি, (এ কাজের যা কল্যাণ) তা তো 
তোমাদেরই জন্যে, আমার পাওনা আল্লাহ তায়ালার 
কাছেই, তিনি (মানুষের) প্রতিটি বিষয়ের ওপরই 
সাক্ষী । 


৪৮. তুমি বলো, আমার মালিক সত্য দিয়ে বাতিলকে ? ও 
চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি চা ৫ Sd ৮৪ ০10 


হি © ৮১9০ 


৯. তুমি বলো, সত্য এসে গেছে, বাতিল না প্রথমবার 
প্রসারিত হয়েছে, না পুনরায় প্রসারিত হবে। 250৮2]159:2125921 7298 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ed ৫০২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 


৫০. (হে নবী,) তুমি বলো, আমি যদি (সত্য পথ + 4 | 01-517 7115 112 
থেকে) বিদ্যুত ইয়ে যাই, তাহলে আমার এ বিচ্যুতির ০, ০১ এ 15019, 
পরিণাম আমার ওপরই বর্তাবে, আর যদি আমি + ৬০) 2 ১০1৮ পু 24/7 8৫ 
হেদায়াতের ওপর থাকি তবে তা শুধু এ জন্যে, ১523 dtr os ৮০৯৪ 919 
আমার রব সেটা আমার প্রতি ওহী করেন; আল্লাহ 

তায়ালা সব কিছু শোনেন এবং (সবার) একান্ত নিকটে 

অবস্থান করছেন । 


৫১. (হে নবী,) যদি তুমি (সেদিনটি) দেখতে পেতে, TA 
যখন এরা ভীতবিহ্বল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের শ$ 5) 
জন্যে পালানোর পথ থাকবে না- একান্ত কাছ থেকেই 

(সেদিন) তাদের পাকড়াও করা হবে, 


2 


৫২. (এ সময়) তারা বলতে থাকবে (হ্যা), আমরা 2,271 ৮7 ঠা । 5০1 
তীর ওপর ঈমান আনলাম, কিন্তু এখন (এতো) দূর ০29৮-41-91 57195420411 
থেকে (ঈমানের) নাগাল তারা (কিভাবে) পাবে? 


৫৩. অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, 
দূর থেকে (ভালো করে) না দেখে (শুধু অনুমানের 
ভিত্তিতেই) কথা বলছে। 


৫৪. (আজ) তাদের মাঝে ও তাদের (জান্নাত 72172 44/4 শপত দা পাটি প 
পাওয়ার) কামনা-বাসনার মাঝে একটি দেয়াল (দীড় ৯১৮ ০১০৪৭ en 9 0s ০০১ 
করিয়ে) দেয়া হবে, যেমনি করা হয়েছিলো তাদের ৬1 

পূর্ববর্তী (মোশরেক) সাথীদের বেলায়, (মূলত) ওরা 


সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিলো । 


১. সব তারিফ আল্লাহ তায়ালার জন্যে, যিনি Je 533 9 ৩ $e ৫] 
আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা, যিনি (স্বীয়) চি রর 25 ভিজা 
বাণীবাহক (ফেরেশতা)-দের সৃষ্টিকর্তা, (যারা) দুই 42,149 24 Lf Se GL 
দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট (শক্তির ক হি 
প্রতীক); তিনি চাইলে সৃষ্টির মাঝে (তাদের ক্ষমতা) Of শা + 
আরো বাড়িয়ে দিতে পারেন; অবশ্যই আল্লাহ তায়ালা রা 
সব বিষয়ের ওপর সর্বময় ক্ষমতার মালিক। 


ডে 


২. আল্লাহ তায়ালা মানুষের জন্যে কোনো অনুগ্রহের 

পথ খুলতে চাইলে কেউই তার পথরোধকারী নেই, 

(আবার) তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই ১৯9০0 6 122 
তার জন্যে পাঠাতে পারে না, তিনি মহাপরাক্রমশালী, ১ 9; (৮ লি 


প্রবল প্রজ্ঞাময় । Oil yl 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত +৫০৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সূরা ফাতের 


৩. হে মানুষ, তোমরা তোমাদের ওপর আল্লাহ »” 212 + LA, ADIA চা রি 
তায়ালার নেয়ামতসমূহের কথা স্মরণ করো; আল্লাহ (৫44 ০০5 53 1 


তায়ালা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে_ ৮ এ” 24207 (০ 
যে তোমাদের আসমান ও যমীন থেকে রেষেক ০” 52 চক GI os 


সরবরাহ করে; তিনি ছাড়া আর কোনোই মাবুদ , 4038: 12) 
নেই, তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর ০ ৮ 1. ‘oN: 
খাওয়ানো হচ্ছে? 


8. (হে নবী,) যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন AW B22 AcUSD AZT + ০৬৮ A 
করে (তাহলে তুমি উদ্বিগ্ন হয়ো না, কেননা), তোমার ৬: Um) 23S ০৯ 92048 ০ 
আগেও নবীদের (এভাবে) মিথ্যা প্রতিপন্ন করা ০৪৪৩৭) ৮ re 
হয়েছিলো; আর সব কিছু তো (একদিন) আল্লাহ 5১91 ey dl dis: SLs 
তায়ালার কাছেই প্রত্যাবর্তিত হবে। 


৫. হে মানুষ, আল্লাহ তায়ালার ওয়াদা অবশ্যই সত্য, তে, 
অতপর দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই 35341 G3 ut Uta 


প্রতারিত না করে। কোনো প্রতারক যেন তোমাদের * £27 ৮৮ 
< ৫৫) DUS Fs 
আল্লাহ তায়ালা সম্পর্কে কখনো ধোকায় না ফেলে। ১85 ৩ PTE EEE 


DLA DAN 


০১9১৯] এ 1405 


৩.৪ ০০ ADL তা IAD 


৬. শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা 


তাকে শক্র হিসেবেই গ্রহণ করো; সে তার দলবলদের Ie 196550 90০০৫ wh ul 


এ জন্যেই আহ্বান করে যেন তারা (তার আনুগত্য 1 ৯7:1925£1 পাট AD Ar ছু 
করে) জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে; ০০০৮০19১941 4০১৯15০০৯৮৪ 


© yl 


৭. যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করে তাদের ৮ SX BG ABEL AA Be 
জন্যে এক কঠিন শান্তি রয়েছে, (অপরদিকে) যারা ১০-৭০- Ss el by ng 


তার ওপর) ঈমান আনে এবং চাজ করে, * 4 ৮৮০ 
৮1১1 পা ৬৯০11955919:21 8905 


GA fo পা AS 


Oy ৮৯58৮ 


৮. অতপর সে ব্যক্তি- যার খারাপ কর্মকান্ড তার 2: MAIN B EG GYD Rie 
জন্যে শোভন করে রাখা হয়েছে, সে অবশ্য তাকে UBL SS aloes 0 280৬ 
উত্তম (কাজ) হিসেবেই দেখতে পায়; নিসন্দেহে ৮০ 20 Ac A ৮৮৩ ০৮ ৮৩ 0০০৫ 
আল্লাহ তায়ালা যাকে চান (তাকে) গোমরাহ করেন, €87 ৩০ ৪০৪২9 9 ৩০ ০5544 
আবার যাকে চান (তাকে) তিনি হেদায়াত দান করেন, 1৮৮৮. দা 21222 MALT 
12 ন 
(দেখো,) তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়; প ৯৮৫৯৩ রি SA 122 
ওরা যা কিছু করে অবশ্যই আল্লাহ তায়ালা তা ভালো © ge lb ls wf 
করেই জানেন। 


৯. আল্লাহ তায়ালাই সেই মহান সত্তা, যিনি = AL, পক টি ৬০ 
(তোমাদের জন্যে) বায়ু প্রেরণ করেন, অতপর (১0৮ ১৯১ ০১11 dt ০৪941 489 
তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়, 

পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৫০৪ www.alquranacademylondon.org 


রা পার BLA SL, 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 
পরে তাকে আমি (এক) নিজীবি ভূখন্ডের দিকে +,৭$ টি? টার 
(উড়িয়ে) নিয়ে যাই, এরপর (এক পর্যায়ে) তা ০৯১২1 ls টি ৮3614 


দিয়ে যমীনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় oA এ 
আমি জীবন্ত করে তুলি; ঠিক এভাবেই (একদিন 5৫ 19৫ 9: ০১৯৪ 


মানুষেরও) পুনরুত্থান হেবে)। 
৬, পচ DA Dow 


১০. যদি কেউ মান মর্যাদা কামনা করে (তার ১5] 41158 1৫ 
জানা উচিত), যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ ্ Te dy 


তায়ালার জন্যেই; তীর দিকে শুধু পবিত্র বাক্যই উঠে 1 ১৮] 121 
আসতে পারে, আর নেক কাজই তাকে (িচ্চাসনে) 15. 01১০৭ 


ওঠায়; যারা (সত্যের বিরুদ্ধে) নানা ধরনের মন্দ 09১৫৮? ০% 2 Cf 
কাজের ফন্দি আটে, তাদের জন্যে রয়েছে কঠোর Kg Em রি 


পাঠ শির tw DB 


আযাব; তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে। 5 ০:০৪ AME wll 


PADD পা 


€9)9%% 9 ai 


করেছেন, উর টি থেকে ৮ 

সূত্রপাত ঘটিয়েছেন), এরপর তোমাদের তিনি (নর ME FRU 
নারীর) জোড় বানিয়েছেন; (এখানে) কোনো নারীই এ ৩৩ 3৭20 
গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তানও প্রসব করে 

না, যার জ্ঞান আল্লাহ তায়ালার কাছে (পূর্বাহেই মজুদ) 

থাকে না; আবার) কারো বয়স একটু বাড়ানো হয় 

না এবং একটু কমানোও হয় না, যা কোনো গ্রন্থে 

(সংরক্ষিত) নেই; অবশ্যই এটা আল্লাহ তায়ালার 

জন্যে সহজ ব্যাপার । 


১২. দুটো (পানির) সমুদ্র এক সমান নয়, একটির 

পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটি হচ্ছে লোনা ও বিস্বাদ; 

তোমরা (এর) প্রত্যেকটি থেকেই (মাছ শিকার করে , CUE RL 929 12৮ 
তার) তাজা গোশত আহার করো এবং (মাঝে lsd EL 
মাঝে মুক্তার) অলংকার বের করে আনো (অতপর) [2১৮1 EE EYE EET ৩ ৫০59 
তোমরা তা পরিধান করো, তোমরা আরও দেখতে টিয়ার চারার রা 
পাও কিভাবে সেখানে জলযানসমূহ (পানি চিরে) (5359০605515 Ll ০৪৯১৯০০ 
চলাচল করে, যাতে করে তোমরা তার দেয়া রেষেক নি টিয়ার REA 
অনুসন্ধান করতে পারো, আশা করা যায় তোমরা 053 cro [9 55195 এও এ] 
(তার) কৃতজ্ঞতা আদায় করবে । 


পা ৯৮9০9 2৯ ৩ A Bris 


ও ০9১৯ All 


AD 


১৩. তিনিই রাতকে দিনের ভেতর প্রবেশ করান 
এবং দিনকে প্রবেশ করান রাতের ভেতর, তিনি SINE HIG ONES 


সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন, এরা সবাই TER ৮৪01 22, ০০] 
এক সুনির্দষ্টকাল পর্যন্ত আবর্তন করবে; তিনি » ৫. ০, রি 
হচ্ছেন আল্লাহ তায়ালা, তোমাদের সবার রব, 02822152958 (১৪ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত %৫০৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 
যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যেই, তাকে বাদ দিয়ে AA CAAA 7০1 24 
তোমরা অন্য যেসব (মাবুদ)-কে ডাকো তারা তো 49১ ০ ১০১৪ ad 
তুচ্ছ একটি (খেজুরের) আঁটির বাইরের ঝিল্লিটির Ee EE 


মালিকও নয়। ৪১০০5 cre Ula 


১৪. যদি তোমরা তাদের ডাকো-(প্রথমত) তারা তো *প” চিঠি et Az LADADAS "| 
তোমাদের ডাক শুনবেই না, যদি তারা তা শোনেও $200 9% ২১১০1 


পা 2, প্ুসিপার্পা A 


তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে * 55 
না; (উিপরস্তু) কেয়ামতের দিন তারা (নিজেরাই) 2০81 [99 pls Cx 


তোমাদের শেরেককে অস্বীকার করবে; (এ El, 202: গলদ মু 
একমাত্র সুবিজ্ঞ সত্তা (আল্লাহ তায়ালা) ছাড়া ০ “১১ 1৮০৯০ uy 
কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে hh | 


১৫. হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তায়ালার সামনে ৮৮559 
অভাবপ্রস্ত, আর আল্লাহ তায়ালা সম্পূর্ণ অভাবমুক্ত, ৫! ODA 


hl BA AALS B AA ০০ ০০ 
(যাবতীয়) প্রশংসার মালিক । ও © Gx cp wks 


১৬. তিনি যদি চান তাহলে (দুনিয়ার বুক থেকে) q ৫ 1৮৮ ABA কি 
তোমাদের (উঠিয়ে) নিয়ে যেতে পারেন এবং ৯ (১৯ 29208 ly 7০1 
তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি (এখানে) 


সেই কঠিন নয়। = আল্লাহ অনার জল 83522104432 


১৮. কেয়ামতের দিন) কেউ কারো (গুনাহের) OAS 
বোঝা বইবে না, কোনো ব্যক্তির ওপর (গুনাহের) toils 22 19 9 
বোঝা ভারী হলে সে যদি তা বইবার জন্যে (অন্য 9 8 4: = 91০ dri 

কাউকে) ডাকে, তাহলে তার কাছ থেকে বিন্দুমাত্রও AY 
তা সরানো হবে না, (যাকে সে ডাকলো-) সে (তার) 54১13-০1 2 
৯558 বি ারিন 


পা Ar 


পারো যারা গায়ব থেকে তাদের মালিককে ভয় করে, A পপ 2 YW - 
(উপরন্তু) যারা নামায প্রতিষ্ঠা করে; কেউ নিজের নিন ০১০৮০, 


পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ ০141 
তার (নিজের কল্যাণের) জন্যে; চূড়ান্ত প্রত্যাবর্তনের 
জায়গা তো আল্লাহ তায়ালার কাছেই। 


১৯. একজন চক্ষুম্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি এছ TAS 2412 
কখনো সমান হতে পারে না- © yal oY ০৪9৮৭ ly 


২০. না আধার ও আলো (কখনো সমান হতে পাশ ৮০120 
পারে), OGY lit YS 


২১. ছায়া এবং রোদও (তো সমান) নয়, 6525 4508] YS 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত ৫০৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সূরা ফাতের 


২২. (একইভাবে) একজন জীবিত মানুষ এবং অ ৮7৮1 ৬৮ ৮7৯ 2৮৫1৭ 
একজন মৃত মানুষও সমান নয়; আল্লাহ তায়ালা রত 


যাকে ইচ্ছা তাকে (ভালো কথা) শোনান, তুমি এমন রসি Aco Io 
মানুষকে কিছু শোনাতে পারবে না- যে কবরের $5 ০9০3০ ভি 6 | 


অধিবাসী (হয়ে গেছে)। od 


২৩. (আসলে) তুমি তো (জাহান্নামের) একজন ১ 
সতর্ককারী বৈ আর কিছুই নও। 95885 ০১01 


= 


২৪. অবশ্যই আমি তোমাকে সত্য দ্বৌন)-সহ ৮ (৭ ২ (৮১৩ ১০৯৭ 
(জান্নাতের) সুসংবাদদাতা ও রন র) * 15153912540, ৩০01 
সতর্ককারীরূপেই পাঠিয়েছি; কখনো কোনো উন্মত 

এমন ছিলো না, যার জন্যে কোনো সতর্ককারী 

অতিবাহিত হয়নি! 


২৫. এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে জা রো 
(এর জন্যে তুমি উৎকঠঠিত হয়ো না.) এদের আগের ০০০৪০৭13৫০8 4523৫. 019 


৯ ৮টি শঠি টি পটি A দি চল 


লোকেরাও (নবীদের) মিথ্যা প্রতিপন্ন করেছিলো, , :;*"] রি 
(যদিও) তাদের নবীরা তাদের কাছে নেবুওতের) ০১10 3 rel) ৪৪ ol 


দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিলো! Syl ALS 25105 


AAs ১ঠি পটি পাপা A Acs 


২৬. অতপর যারা (নবীদের) অস্বীকার করেছে, আমি 5 3449 ) 
তাদের কঠোরভাবে পাকড়াও করেছি, কতো ভয়ংকর টি ঠা ক 


E ৫ 
ছিলো আমার আযাব! $১০৫ 


রত 


২৭. (হে মানুষ,) তুমি কি (এ বিষয়টি নিয়ে) চিন্তা +> ৮55 ০ 47% ০4৮ বি 
করো না, আল্লাহ তায়ালা (কিভাবে) আসমান থেকে ০৮০ ছু ভিত uf 
পানি বর্ষণ করেন, অতপর এ (পানি) দ্বারা আমি ু LALA 
(যমীনের বুকে) রং-বেরংয়ের ফলমূল উদগত করি, 50121 8128০:8180৯50 
পাহাড়সমূহও রয়েছে নোনা রংয়ের, কোনোটা) সাদা 517445০5 = ৫5 ৭৩ 

(কোনোটা) লাল, এর রংও বিচিত্র রকমের, কোনোটা 84 ১০৯০ ০৪৪ ১৩৯০0031০22 


সিগনাল 3১:95] 


২৮. একইভাবে মানুষ, (যমীনের ওপর) বিচরণশীল 
জীবজন্তু এবং পশুসমূহও রয়েছে নানা রংয়ের; আল্লাহ - 08 119 Bi ৪০7 ৩9 


55855 ৯০ 


আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। টি [6 রনি 


BAD, 


১৭৯০ 


২৯. যারা আল্লাহ তায়ালার কিতাব পাঠ করে, নামায 1,718 4& Ac 
প্রতিষ্ঠা করে, আমি তাদের যে রেযেক দিয়েছি মত 9িএ ils os ade 


তা থেকে যারা (আমারই উদ্দেশে) গোপনে কিংবা এ -80)121988 ১9891 ০] 
পারা ২২ ওয়া মাইয়াকৃনুত % ৫০৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 


প্রকাশ্যে দান করে, (মুলত) তারা এমন এক ব্যবসার ১৮৯০০ আপতিত, প ৯০ কত পরশ 
রঃ (ক 
আশায় আছে যা কখনো ধ্বংস হবে না; ৬) ৪) 709৯5829359 


৩০. (এর উদ্দেশ্য হচ্ছে,) তিনি যেন তাদের কাজের ১4128 1455 লন 5 
পুরোপুরি বিনিময় দিতে পারেন নিজ অনুগহে তিনি ৮1:55 ০৫০৯৩১২2০৯2 টু 


তাদের (পাওনা) আরো বাড়িয়ে দিতে পারেন; অবশ্যই 2 
তিনি ক্ষমাশীল, গুণথাহী ৷ ৪১9৫ -১৯১ 431 
৩১. (হে নবী,) যে কিতাব আমি তোমার ওপর ওহী 1617 5712৮ -51 সদ" 
করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য, এর আগের যেসব slr 5৮11৮৮৯9189 


(কিতাব) রয়েছে (এ কিতাব) তার সমর্থনকারী; ৩০০০842০ ৫৩ 
অবশ্যই আল্লাহ তায়ালা তীর বান্দাদের ভালো করে 4“ ০1,528: ৬৯৯ ৮৮5 0১০০ 0419 


জানেন ও দেখেন। তি A CISA 511১0 


Lz পারা 


পাচা ৯ লা 


৩২. অতপর আমি আমার বান্দাদের মাঝে তাদের - 
কিতাবের উ্ভরাধিকারী বানিয়েছি যাদের আমি ৩2: বলল ৩৪ gl এ a 


তায তল ত বা ১১৪ সে তেরো ১০৩: 
ভিডি ভাত নত রা 
অনুগ্রহ । 

শা ৯ ৩০০ cAALDL AD Az DU 
রা (১০১ (৯১94৭ ০০ ০০৯ 


রিকি সেখানে তাদের পোশাক হবে 00943185 85 55390 


SGA পা cA 


১১৭১৯ less 


৩৪. তারা বলবে, সমস্ত তারিফ আল্লাহর, যিনি আজ) - ১, ০ম হু) ৬০ টয় 
আমাদের কাছ থেকে (যাবতীয় দুঃখ) কষ্ট দূরীভূত ০১41৮০৯১1৮৩ dw GHGS 
করে দিয়েছেন; অবশ্যই আমাদের রব ক্ষমাশীল, & ০৯৭ 52 (০ জ 
গুণগ্ৰাহী, 95 )9810 ৮১০1 
৩৫. যিনি তার একান্ত অনুগ্ৰহ দিয়ে আমাদের (এতো নত ৮৮০৮৮ Bos মি 
সুন্দর) নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে CY alti ce LEBEL Go 
আমাদের (আর) কোনো রকম কষ্ট স্পর্শ করবে না, গু ১2717 নি পে 5 A 
স্পর্শ করবে না আমাদের কোনো রকম ক্লান্তি (ও © 94 lend le ৭ 319 ০০১ ১ 
অবসাদ)! 

৩৬. (অপরদিকে) যারা (আল্লাহ তায়ালাকে) Luo hss Mois oA 
অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের ০৪৪৫৭০০৯১০৩ 12582559115 
আগুন, তাদের ওপর এমন আদেশ হবে না যে, তারা +৬ ৯ টিপ ৩ ৫০ Ne ERE AAG 
মরে যাবে- না তাদের থেকে জাহান্নামের আযাব লঘু we rie ১৯৯৯ 31919 goad Ate 


করা হবে; আমি প্রতিটি অ তজ্ঞ ব্যক্তিকে এভাবেই ALz UD A 
শাস্তি দেই । রর 83584 4 (০৯ DW. ১21৩০ 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত %৫০৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৫ সুরা ফাতের 


কাজে ০318 ol; A ds 
জি ESSE 
রি Ey রি না পর) ও 19595 558 SIAL 
তুর এ তোমা আবার খলা Spies 


৩৮. নিসন্দেহে আল্লাহ তায়ালা আসমানসমূহ ও ৭০ rb 
যমীনের (যাবতীয়) গায়ব সম্পর্কে সম্যক অবগত “0315 ssp 44101 


(2১) গা 


রয়েছেন, (মানুষের) মনের ভেতরে যা কিছু লুকিয়ে it tig al Bt 
আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন। 


৩৯. তিনিই (এ) যমীনে তোমাদের (তীর) প্রতিনিধি , EEE 
বানিয়েছেন; অতপর যে কোনো ব্যক্তিই (এখানে) Nd HL LL CMG 


কুফরী করবে, তার কুফরী (ও কুফরীর ফলাফল) 11 +১5৬2,০৮ এ 
তার নিজের ওপরই (পড়বে); কাফেরদের জন্যে রর বি 


(এ) কুফরী কেবল (তাদের প্রতি) তাদের মালিকের 79: i EY কা 


নিজেদের) বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। 50228432321 


৪০. (হে নবী,) তুমি বলো, তোমরা তোমাদের ৮ *০ *৫ ৮৮ £ঘ। ০5522 Aon 
(সেসব) শরীকদের কথা ভেবে দেখেছো কি? যাদের ১9০১ ০8912894552 ষ্ঠ 
তোমরা আল্লাহর বদলে ডাকো, তোমরা আমাকে £177 টি 

দেখাও তো তারা এ যমীনের কিছু সৃষ্টি করেছে ০5198721505 0330148৬5০৮ 
কিনা- কিংবা আকাশমন্ডল সৃষ্টির (পরিকল্পনার) মাঝে ''ড1। ১ ৪1৮ Ash AC 
তাদের কোনো অংশ আছে কিনা- না আমি তাদের 5-1 $ ৪১৪৮1 ০১১৪। 
কোনো কিতাব দান করেছি যে, তার কোনো দলীল ০৯ ৮৮৮1৯ এব 1 5 ৯০1 ৯৫12 
প্রমাণের ওপর তারা নির্ভর করতে পারে, বরং এরা 24০০ i (Fr LS sl 
হচ্ছে যালেম, এরা একে অপরকে শুধু প্রতারণামূলক [) [62 ৮৯০০ DUDA 
প্রতিশ্রুতিই দেয় । ১115 342 obs OLE ৫৪ ০10 


9199 ১১ 


৪১. (বস্তুত) আল্লাহ তায়ালাই আসমানসমূহ ও ॥ 5 AD ০৭, 
যমীনকে স্থির করে রেখেছেন, যাতে করে ওরা uf GN sds 201 
(স্বীয় কক্ষপথ থেকে) বিচ্যুত না হতে পারে, রে 

যদি (কখনো) ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে ce CAL ULI wl $Y555 
(বলো), তিনি ছাড়া এমন কে আছে যে এদের ৮৯৮ A০০০ 

উভয়কে (পুনরায়) স্থির করতে পারবে, অবশ্যই ৪) Of UL OF Beso ur ৩৯ 
তিনি মহা সহনশীল, ক্ষমাপরায়ণ । 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত %৫০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 


৪২. এরাই (এক সময়) আল্লাহ তায়ালার নামে ৯০ ৮ তাঁত 04৯6 EL 
সুদৃঢ় কসম করে বলতো, যদি তাদের কাছে (আল্লাহ ৮৯৪০ ০০120041১০৯ ls gl 
তায়ালার) কোনো সতর্ককারী (নবী) আসে, তাহলে 4 রঃ ঃ ্‌ ও পদ 14 
তারা অন্য সকল জাতি অপেক্ষা (তার প্রতি) ৬০৯ ০০ ৬9৮ TALS 


— 


অধিকতর আনুগত্যশীল হবে, অতপর (সত্যিই) 25145204 ESL বো 
যখন তাদের কাছে সতর্ককারী (নবী) এলো, তখন ১1৮১2302৩১৯ teed | 


[0] 


তার আগমন এদের (সত্য-) বিমুখতাই শুধু বাড়িয়ে y চিত 


দিলো, ৮ 


৪৩. (বাড়িয়ে দিলো আল্লাহর) যমীনে এদের অহংকার জারা ডের বনি 

এ ষড়যন্ত্র। কুটিল ষড়যন্ত্র (জাল অবশ্য) "ত 1১ ৩৯১১1 ৩15 2 | 
ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না, তবে ,172, 1৮11 251201 2 রঃ 
কি তারা অতীতে (ষড়যন্ত্রকারীদের সাথে) যা কিছু চি 21 রি ও 
ঘটেছে তেমন কিছুর প্রতীক্ষা করছে? (যদি তাই হয়, $৯০9-015৬1 2231 99965 
তবে শুনে রাখো,) তুমি (এদের বেলায়ও) আল্লাহর ” গিটার না 

বিধানের কোনো পরিবর্তন দেখবে না, না কখনো তুমি ০1 09৫19 5১৪০৫ 4 ৬০০ 
(এ ব্যাপারে) আল্লাহর বিধানকে নড়াচড়া অবস্থায় ” ৮ ” গরিবের 
(দেখতে) পাবে । ১৭০৯ wf 


পা Az ১৮৯ টি ১টি পাপা PLA পা ভি প্রতাপ 
* + 
[2 
Ed 


88. তারা কি যমীনে পরিভ্রমণ করেনি, তারা ESE: S| ১1: f 
কি তাদের আগের (বিদ্রোহী) লোকদের পরিণাম _ 812১5 


দেখেনি, তা কেমন (ভয়াবহ) ছিলো! অথচ তারা 1559 রি ১০০৭০৭22212 013 
এদের তুলনায় ছিলো অনেক শক্তিশালী; (কিন্তু ৮ 5 পর্ণ, বত 
আল্লাহর সিদ্ধান্ত যখন এলো, তখন) আসমানসমূহ ১৯২৪] 4/1 904129589৬০ ০1 
ও যমীনের কোনো কিছুই আল্লাহ তায়ালাকে ব্যর্থ £ ৮,৮১৮ নি Ea: 
করে দিতে পারলো না; অবশ্যই তিনি সর্বজ্ঞ, SIV 29 gh ৩৯৪৮ ৩০ 
সর্বশক্তিমান। * মাঃ টিচার 
৪1১৩১ ৮০ ul 431 


পা ৯০ পাশ পা পাতে ১০০৮) পট টিপ 
৪৫. আল্লাহ তায়ালা মানুষকে তার (বিদ্রোহমূলক) (15741০2০০01 4 Ga 


+ 


আচরণের জন্যে পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের 

কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন +-৮৬ এট * ডে : 
না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত +*১১% 

অবকাশ দেন, অতপর যখন তাদের (সে নির্দিষ্ট) ৪1? * ৮4777158414 পর্ী 1 
সময় আসবে (তখন তিনি তাদের পাকড়াও করবেন), ০/৮-০৯ ৪৯1৮০ ৯ 
আল্লাহ তায়ালা অবশ্যই তীর বান্দাদের যাবতীয় 

কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। 


0) টিপে এ 1) 3 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত * ৫১০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয় 
৩. তুমি অবশ্যই রসূলদের একজন, 


৪. তুমি (প্রতিষ্ঠিত রয়েছো) সরল পথের ওপর, 


৫. পরাক্রমশালী, পরম দয়ালু (আল্লাহ তায়ালা)-এর 
কাছ থেকেই এ (কোরআনের) অবতরণ; 


৬. যাতে করে (এর মাধ্যমে) তুমি এমন একটি নিত A 
জাতির (লোকদের) সতর্ক করে দিতে পারো, যাদের -৮৯১-৮৯ | ১০, 
বাপদাদাদের (ঠিক এভাবে) সতর্ক করা হয়নি, ফলে 
তারা গাফেল (রয়ে গেছে)। 


৭. তাদের অধিকাংশ লোকের ওপরই (আল্লাহ * +--+ £% TL oA ৮৭৫ 
তায়ালার) বিধান অবধারিত হয়ে গেছে, তারা জন 05811 ১5 ৩৪7 
(কখনো) ঈমান আনবে না। ৮৯৪2০ 

০ uF HY 


৮. আমি ওদের গলদেশসমূহে বেড়ি পরিয়ে দিয়েছি, ATA 15751272715 
অতপর তা তাদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে dls NL elf Ub Ut 


তারা উর্ধ্বমুখী হয়ে আছে। রি 2956৭ 


৯. আমি তাদের সামনে পেছনে (অন্ধকারের) প্রাচীর * আ।৪+ ৭.৯ ৭ পানি 7177" 
SS HSE hf SSL uss on aga gal ym us CLs 
ফলে তারা দেখতে পায় না। TABS ৪৮ 


৮৮5৮৪৮৮6051 ৮৪515 


১০, (এ অবস্থায়) তুমি তাদের (আল্লাহর আযাব ABA ABA AZ ABZA কিনি A কপ BI zs 
সম্পর্কে) সাবধান করো বা না করো, উভয়টাই তাদের AIG ASS ale sh 59 


জন্যে সমান কথা, তারা ঈমান আনবে না we HY 
i 9 © ০9০৪৪ 


১১. তুমি তো কেবল এমন লোককেই সতর্ক করতে ৮৮৯ 

পারো যে (আমার) উপদেশ মেনে চলে এবং দয়াময় ৮৮595880128 ৮১৩০ 
(আল্লাহ তায়ালা)কে গায়ব থেকে ভয় করে, (যে 15 2৮১৮ ৩৯ এপ L LIAS 
ব্যক্তি আল্লাহ তায়ালাকে ভয় করে) তাকে তুমি ক্ষমা 3৯19 8১8৯০ ৪১৫০ ০০] ০৩০৯১] 


ও মহা প্রতিদানের সুসংবাদ দান করো । ৪০4১৫ 


১২. আমিই তকে জীবিত করি, তারা যা কিছু ০9০০ ime ASDA GD 
OE EEO TB ON NE 248259589০1 i=l 
আমি যথাযথ লিখে রাখি, নিজেদের (কর্মকাণ্ডের) 2 ৪৯০৮121৮0৯০ আন 
চিহ্ন হিসেবে যা কিছু তারা (দুনিয়ায়) রেখে যায় ৪4৬৯ ৪৫৪4৫272715 17৩৪ 
তাও আমি (লিখে রাখি); প্রতিটি জিনিসকে আমি 70 
একটি সুস্পষ্ট কিতাবে গুনে গুনে (জমা করে) ৬ 4 
রেখেছি । 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত % ৫১১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 


১৩. (হে নবী,) এদের কাছে তুমি একটি জনপদের 1, 1 ৯ পতি & ০৭ 5 
দৃষ্টান্ত পেশ করো, যখন তাদের কাছে আমার পক্ষ 3! 55811 স্পা ৮১519 


থেকে কয়েকজন রসূল এসেছিলো, $ 0221 092 


১৪. যখন আমি তাদের কাছে দু'জন রসূল পাঠিয়েছি 1০৯০ ছু 7 দিয়েন 
তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে, এরপর বি gg CLR 
আমি তৃতীয় একজন দিয়ে তাদের সাহায্য করেছিলাম, * তু 
অতপর তারা (তাদের কাছে এসে) বললো, ৯ চা 19185 sl 20)১৯১ 
হয়েছি। 


১৫. (এ কথা শুনে) তারা বললো, জর 450 
(দেখছি) আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর -*9* 
কিছুই নও, (আসলে) দয়াময় (আল্লাহ তায়ালা ৪ 

আমাদের জন্যে) কিছুই পাঠাননি, তোমরা (অযথাই) * 
মিথ্যা কথা বলছো! 


১৬. তারা বললো, আমাদের রব জানেন, ৮2১০ ABE A Bhai, DD ৫৮৮ 
আমরা অবশ্যই তোমাদের কাছে (তার পাঠানো) ৪ ০১৮১০৮৪৯01৮. oi 


রসূল । 


১৭. তোমাদের কাছে সুস্পষ্ট করে (আল্লাহর বাণী) DA ০7 2117) ২ শি পাশা 
পৌছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্‌ ৪ wat &1৮1 ১1 01509 


নেই। 


১৮. তারা বললো, (কিন্তু) আমরা তো তোমাদেরই 0.5 21 50415) 1৭472 
(আমাদের সব) অমংগলের কারণ মনে করি, যদি ০১১৮০০01190 


তোমরা (এখনো এসব কাজ থেকে) ফিরে না আসো টা তল টি ৯০৮৯০ 
তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারবো, পিপি 9 os ৯১] IES 
(উপরন্তু) তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে রর 

(আরো) কঠিন শাস্তি স্পর্শ করবে। © ০142 


১৯. তারা বললো, তোমাদের দুর্ভাগ্য অকল্যাণ) 7” 2৭ 

তো তোমাদের সাথেই লেগে পা ভে a Used ef ELIE 1915 
ভালো কাজের কথা) স্মরণ করিয়ে দেয়া হচ্ছে (এটা LAD AB 2৯০৯০ 
কি অমংগলের কাজ)? আসলে তোমরা হচ্ছো একটি © 05° y~ fl 
সীমালংঘনকারী জাতি । 


২০. (এমন সময়) নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি. দত প্রপ A 4" 
ছুটে এলো এবং (সে এসে সবাইকে) বললো, হে ৮০৪02325901 2০9 


আমার জাতির লোকেরা, তোমরা (আল্লাহর) রসূলদের © ০৮4০১০11920 sh IE 


অনুসরণ করো, 

২১. ণ করো এমন এক রসূলের, যে তোমাদের * ৮৪1*1* 21274 1৮2 
কাছে (হেদায়াতের) কোনো প্রতিদান চার না, চা 
(আসলে যারা তার অনুসরণ করবে) তারা হবে হিতে 
হেদায়াতপ্রাপ্ত। 


পারা ২২ ওয়া মাইয়াকৃনুত *% ৫১২ www.alquranacademylondon.org 


1২21৩ 0 


রি 


র্‌ পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে 


RS 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াস 


২২. আমার জন্যে এমন কি (অজুহাত) থাকতে পারে ছা রা 
যে, আমি তার এবাদাত করবো না যিনি আমাকে চিএ হিল 85 81752 


(একদিন) ফিরে যেতে হবে! © ০০৯৯১ 


২৩. আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ = LU ASA এ ১ ছাপ 
গ্রহণ করবো? (অথচ) দয়াময় (আল্লাহ তায়ালা) যদি ৩১১৭ uf Lf 495০5 ০৯-৪ 
(আমায়) কোনো ক্ষতি পৌছাতে চান তাহলে ওদের “22215 2 Dus sian 

কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে “*** CE LEY pis ol 
না, না তারা কেউ আমাকে (সে ক্ষতি থেকে) উদ্ধার $ 9 js yo 122 


২৪. (আমি যদি তেমন কিছু করি) তাহলে অবশ্যই * AUN 
আমি সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়ে যাবো। ও ye Je Blt 


২৫. অবশ্যই আমি (এ গোমরাহীর বদলে) তোমাদের ৮ BEA 2৮১০ ০ ক মঠ 
মালিকের ওপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার ও gl Ay mt gt 
কথা শোনো; 


২৬. (মেরে ফেলার পর) তাকে বলা হলো, যাও, তুমি * 
গিয়ে জান্নাতে প্রবেশ করো; সে বললো, আফসোস, ৮৮ 
যদি আমার জাতি (আমার এ সৌভাগ্যের কথাটা) 


জানতে পারতো যে_ 


২৭. আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এবং _ প৯ 4১+ ৮. * শত ৫ ৭৮, পু 
আমাকে তিনি সম্মানিত (মানুষ)-দের দলে শামিল ও ৬০১৯০ ০৫ Gs 9059) yo 
করে নিয়েছেন। 


২৮. তার (হত্যাকান্ডের) পর (তাদের শায়েস্তা করার ৯০ * তি পু ও 


জন্যে) আমি তার জাতির ওপর আসমান থেকে I ৬০৮৯৭৩০5৬৩০ Ly 
কোনো বাহিনী পাঠাইনি, না আমার (তেমন) কোনো 9 1০৮ 
বাহিনী পাঠানোর প্রয়োজন ছিলো! ৪ ০2528805212 


আভা) তাইলে বি ০2155855192 81 ০5৫০1 


গেলো! টি 1! 
€ ৬9০০৯ 


৩০. আফসোস বান্দাদের ওপর, তাদের কাছে *** "0028, দিলে কু 
এমন একজন রসূলও আসেনি, যাদের সাথে তারা পপ sll By 


ঠা্টা-বিদ্রপ করেনি! © 09555 13190681০3০) 


৩১. তারা কি (এ বিষয়টি) লক্ষ্য করেনি যে, তাদের , *স্রা। -এ*৮৮817252* নী 
আগে আমি কতো জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা টা 


(আর কোনোদিনই) তাদের কাছে ফিরে আসবে না; ও ৪৯৯১৪ উ te 


৩২. রন (কাহ আধ বা পু টি দের 021 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 
(এই) ত যমীন, যাকে আমি (পানি বর্ষণ করে) জীবন ৮৯1 প ৩৯ পু তু A (৯ পাপ পান 
জা তা থেকে শস্যদানা বের করে আনি, 9 ১554০১৮৯1৬০ ০৯99 ৪:৯৯] 

Ln তা থেকেই তারা (নিজ নিজ) খাবার খায়। 
৮৮ পি WL LA hoc 


৩৪. আমি তাতে (আরো) সৃষ্টি করি (নানা প্রকার) _,12০1 % ৯ a টা 
খেজুর ও আংগুরের বাগান, প্রবাহিত করি অসংখ্য * রা NEE 2 ১৫৯ 


৩৫. যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে ৯759 ৮ 
পারে, (আসলে) এগুলোর কোনোটাই তো তাদের তেরো 


হাতের অর্জন নয়, (তারপরও) কি তারা কৃতজ্ঞতা ৯ ন 
আদায় করবে নাঃ? | © ০9১৪৭ ১১] 
Ep তা cA শা 1 ASD 


৩৬. পবিত্র ও মহান সে সত্তা, যিনি সবকিছু জোড়ায় 

জোড়ায় পয়দা করেছেন, (চাই তা) যমীনের উৎপন্ন ws EE ৬ cys রাড 
উদ্ভিদ থেকে হোক, কিংবা (হোক) স্বয়ং তাদের নিজেদের ৮৮০9-৮৮-৫০ ০০১1 এ বিডি 
থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে হোক, যাদের টে 
(সম্পর্কে) মানুষ (এখনো) আদৌ কিছু জানেই না। হি 


৩৭. তাদের জন্যে আমার আরেকটি) নিদর্শন হচ্ছে “,০ নিন 223 5৮1৮ 
(এই) রাত, আমি তা থেকে দিনকে অপসারিত 341০৩ ELS ৮:01 PALS 
করি, ফলে এরা সবাই (এক সময়) অন্ধকারে AS AB AS Sc 
হয়ে পড়ে, } ’ ide © glee a 30 


৩৮, সূর্য তার জন্যে নির্ধারিত সুনির্দিষ্ট গন্ডির মাঝে টপ 
আবর্তন করে; এটা হচ্ছে মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ ০১ ৭৪ ৪১৯৫ ০০৯০9 


আল্লাহ তায়ালারই সুনির্ধারিত (নিয়ন্ত্রণ ব্যবস্থা); $ 12] 5 ay S 558 


৩৯. (আরো রয়েছে) চাদ, তার জন্যে আমি বিভিন্ন -, - শশা LAD 2 2 aa hz 
কক্ষ নির্ধারণ করেছি, পড়া রা 72098240122 058৮8 

রর একটি (পাতলা) ডালের মতো (ক্ষীণ) হয়ে ৯০ ৯০712 
টুর ট (পাতলা) ডালের মতো (ক্ষীণ) হয়ে © ৮20৪1195292 
৪০. সূর্যের এ ক্ষমতা নেই, সে চাদকে নাগালের 21, « 5 প 
মাঝে পাবে- না রাত (কখনো) দিনকে ডিংগিয়ে ২205০ 2 


পাপা তা 


আগে চলে যেতে পারবে; (মূলত চাদ সুরুজসহ) * al টানি 
প্রত্যেকেই শূন্যলোকে সাতার কেটে চলেছে। & 343 ১০] ঠেঃ dl ১১১০ 


৪১. তাদের জন্যে (আরেকটি) নিদর্শন হচ্ছে, আমি 51011 £ ৭5 +21217-1%1” 
তাদের বংশধরদের (এক সময় একটি) ভরা নৌযানে _ | Ses রি l 
আরোহণ করিয়েছিলাম; 


৪২. তাদের জন্যে আমি সে নৌকার মতো একটি ০০০টি তা AW AW ADs পাঠ শা পা 
যানবাহন সৃষ্টি করেছি, যাতে (মাল সামানসহ) তারা ভ22 2৬৮ FOSS 
আরোহণ করছে। 

৪৩. (অথচ) আমি চাইলে (মাল সামানসহ) এদের ১৮ ৮ 24 28 প 14 A 2A উট A 
সবাইকে ডুবিয়ে দিতে পারি, সে অবস্থায় তাদের ১2৯ Gy ১ ৮৪৪১৯১ এ19 


কোনো সাহায্যকারী থাকবে না, না এদের (তখন) ০৯৫৯০ ৯৩ 
উদ্ধার করা হবে। © 9844 ০০ 


পারা ২৩ ওয়ামা লিয়া +৫১৪ www.alquranacademylondon.org 


3] ও 


1২211০ ৩২০২১1২৪১৩৬ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 
৪৪. তবে (এটা) আমার অনুগ্রহ ছাড়া আর কিছুই 

ছিলো না এবং (এটা ছিলো) এক সুনির্দিষ্টকাল পর্যন্ত 

(তাদের এ বৈষয়িক) সম্পদ (উপভোগ করা)। 


৪৫. যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনে * 2* ৭ +৭০ রা 
যে (অবশ্যম্ভাবী আযাব) রয়েছে তাকে ভয় করো, এব ol এট Uz 1515 


LAPLAND A BE A ০০০ পাপা 


(ভয় করো) যা (কিছু) পেছনে আছে (তাকেও), আশা হত 22151 
করা যায় তোমাদের ওপর দয়া করা হবে । ভিডি Bo 


৪৬. তাদের মালিকের নিদর্শনসমূহ থেকে তাদের Cl ata 
কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা 31250 ৩৪1 ers Ll ০০০ 159 


মুখ ফিরিয়ে নেয়নি! © ০৯৩১৯০০150৫ 


৪৭. যখন তাদের বলা হয়, আল্লাহ তায়ালা তোমাদের 971 Age এ+ 
যে জীবনোপকরণ দিয়েছেন তা থেকে (কিছু অংশ) Jt BAS Le AS Ll es 1015 


ব্যয় করো, তখন (এ) কাফেররা ঈমানদারদের বলে, “” * [+1 মি] 

আমরা কেন তাদের খাওয়াতে যাবো যাদের আল্লাহ ০৮ 0151৩210195 a 
তায়ালা ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারতেন Yl ott Ped or TG 
(হে নবী, তুমি বলো), আসলেই তোমরা সুস্পষ্ট $ শি, 5 
গোমরাহীতে (নিমজ্জিত) আছো! 


৪৮. তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে ALAS A তা ADADor 
(বলো, কেয়ামতের) প্রতিশ্রুতি কবে (পূর্ণ) হবে? AS ০1 3221 Ge ডি 2৩৩৯9 


৪০০০ 


৪৯. যে বিষয়টির জন্যে এরা অপেক্ষা করছে, তা তো ADDLINE Bz LADOIAS 
এক মহাগর্জন, (হঠাৎ করেই) তা এদের পাকড়াও ৮58208319855581055655 
করবে এবং (দেখা যাবে তখনো) তারা (এ ব্যাপারে) প ৯৪০ 5 ৯০৩ 
€১ & নু 
বাকবিতন্ডা করেই চলেছে। © YW ৯ 


৫০. তারা (তখন শেষ) ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে 
সক্ষম হবে না, না তারা তাদের পরিবার পরিজনদের 
কাছে ফিরে আসবে। 


৫১. (দ্বিতীয় বার) যখন শিংগায় ফুৎকার দেয়া হবে 15175 ৮2 2 গানে 
তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে 1০৯81 usr 2 
নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে । 0 js 63) dt 


৫২. তারা (হতভম্ব হয়ে) বলবে, হায় (কপাল তির টা রাকা যা াাটিজা রা 
আমাদের)! কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুললো 4095১ ০ ০০০ ৩০ 015981910 
(ফেরেশতারা বলবে), এ হচ্ছে (সে কেয়ামত), ০8222518258 PTE 

দয়াময় আল্লাহ তায়ালা যার ওয়াদা করেছিলেন, আর © 03০) $৫6০5 ০০১১ 62616, 


নবী রসূলরাও সত্য কথা বলেছেন। 


৫৩. (মূলত) এটি এক মহাগর্জন ছাড়া আর কিছুই নয়, 
(এরপর) সাথে সাথে সবাইকে (হাশরের ময়দানে) ANGE WG Ak AB BR 
আমার সামনে এনে হাযির করা হবে। © ০১১০ 0৪০২ তেই 


AD scr ০০৮৯৩ DB Ash 
ABLES ESS YL 5০1 


পারা ২৩ ওয়ামা লিয়া % ৫১৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৬ সূরা ইয়াসীন 


৫৪. অতপর আজ কারও প্রতি (বিন্দুমাত্রও) যুলুম তু 
ভা লনা (7৫ ০+৯০৮%$3 flu 


হবে যা তোমরা (দুনিয়ায়) করছিলে । 1 | ঘা 


৫৫ অৰ জায়াতের অধিবাসীরা সেদিন এক মহা & 05452 101 231 ০০০] 


৫৬. তারা এবং তাদের সংগী-সংগিনীরা (আরশের) 5] ADD ৮৪১০৩ A BD 
সুশীতল ছায়ায় (সুসজ্জিত) আসনের ওপর হেলান এ G ০1৯ SLL i 


দিয়ে বসবে। EO 3 


৫৭. সেখানে তাদের জন্যে (মজুদ) থাকবে (নানা LCT ৮:৯০ আত এআ শে 5৮514 1৮৮, ৯০ 
প্রকারের) ফলমূল, তাদের জন্যে (আরো থাকবে) ৪০৪০০ Lolo 28/3 Lond el 
এমন সব কিছু, যা তারা কামনা করবে। 


৫৮. পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা 
হবে, (তোমাদের ওপর) সালাম (বর্ষিত হোক) । 


৫৯. (অপরদিকে পাপীদের বলা হবে,) হে অপরাধীরা, LAS AD (তির কত LLNS 
তোমরা (আজ আমার ঈমানদার বান্দাদের কাছ © ug ys teal gt lls 
থেকে) আলাদা হয়ে যাও । 


৬০. হে আদমের সন্তানরা, আমি কি তোমাদের (এ 59258৮58৮০৮ RGAE, NENA 
মর্মে) নির্দেশ দেইনি যে, তোমরা শয়তানের গোলামী 14১4 এ CEC ০০1 


SAGE ABD ০5 


করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন, © ৩৮৮০9০০ ০৪ 431 গে 


৬১. তোমরা শুধু আমারই এবাদাত করো, এটিই হচ্ছে _ ৯.০ A ০৪৪ 
সহজ সরল পথ। Onin bl ye Got (96251 89 


৬২. (আর শয়তান) সে তো (আগেও) অনেক *1% টাটা 5% 
লোককে পথভ্রষ্ট করে দিয়েছে; (তা দেখেও) কি ৮15 he ১158৫ এ el ০৪] 


তোমরা বুঝতে পারছো না? ৪0 Az 0005 


৬৩. হ্যো,) এ (হচ্ছে) সেই জাহান্নাম, তোমাদের তা 
সাথে যার ওয়াদা করা হচ্ছিলো । 90396298০5৫ Cdl ৮55 50 


AAA 


৬৪. আজ তোমরা তাতে গিয়েই প্রবেশ করো, যাকে গন লি 
(দুনিয়ায়) তোমরা অস্বীকার করছিলে! ও ৩১১৯১ Sls [91191 


৬৫. আজ আমি তাদের মুখের ওপর মোহর মেরে * ॥ /১৮22৬০-০০ Aczhhs 
দেবো, তাদের হাতগুলো (এখন) আমার সাথে কথা Lf CGS Leal BES 


বলবে, তাদের পা-গুলো সাক্ষ্য দেবে- (দুনিয়ায়) ৫ ৯০০৪ ৫৮৫ 
তারা যা কিছু অর্জন করছিলো । শু ৩০৫৪ 19) bs ala ১৪৫০9 


৬৬. আমি যদি চাইতাম, আমি এদের (চোখ থেকে) । 2৯125 ৭ তিশার 2125 "4" 
দৃষ্টিশক্তি বিলোপ করে দিতাম, (সে অবস্থায়) এরা 1922০6০৪5০০ 0০৮6 ৪8 ১919 


কিভাবে (চলার পথ) দেখে নিতো! a টি il 01521 


৬৭. (তাছাড়া) আমি যদি চাইতাম তাহলে তাদের নিজ * ৪০ 74 LAAT" 
নিজ জায়গায়ই তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম, ৮৪ ৮৪৮৫০ ৮৪৯১০] slid 919 


পারা ২৩ ওয়ামা লিয়া + ৫১৬ www.alquranacademylondon.org 


11২211৩ ৩২৭৯11২৪১৬৮ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারতো না, 
আবার পেছনেও ফিরে আসতে পারতো না! 


৩৬ সুরা ইয়াসীন 
LC 


৬৮. যাকেই আমি দীর্ঘ জীবন দান করি, তাকেই আমি 
সৃষ্টিগত (দিক থেকে) তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে 
নিয়ে যাই; তারা কি (কিছুই) বুঝতে পারে না? 


২০, 1 28588৮22৮59 


পা AP চিপ 


© uj 


৬৯. (জেনে রেখো,) আমি এ (রসূল)-কে কাব্য 
(রচনা) শেখাইনি এবং এটা তার ননবী মর্যাদার) 
পক্ষে শোভনীয়ও নয়; (তার আনীত গ্রন্থ) একটি 
উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয় 


A cr tAz পাশা পা PIAL cr 


ule ALTA LS 


গ15-9 0 GA 


০৪2015655১3 2 


৭০. যাতে করে সে তার দ্বারা যে (অন্তর) জীবিত- 
তাকে (জাহান্নামের ব্যাপারে) সতর্ক করে দিতে পারে ঠে 
এবং (যার দ্বারা) কাফেরদের ওপর শাস্তির ঘোষণাও 
সাব্যস্ত হয়ে যেতে পারে। 


ঢু Il শি BLL LAs 


09811 9589 ৮০০৫ ০০9৫২ 
© 53841 


৭১. এরা কি লক্ষ্য করেনি যে, আমার নিজের হাত 
দিয়ে বানানো সৃষ্টির মাঝে আমি তাদের (বহুবিধ 
কল্যাণের) জন্যে পশু পয়দা করেছি, আর (এখন) 
তারা (নিজেরাই) এগুলোর মালিক হয়ে বসেছে! 


০21০ EET 125: ঠা 


# পাপন OA 


ও UKL Lai LES G3 oa 


Ed 


৭২. আমিই এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, 
এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার 
(গোশত) থেকে তারা (নিজেদের) খাদ্য গ্রহণ করে। 


LA পাটি ০টি পাটি N44 NEI 
+ + & + 
a 
+ ALLA ৩া 


ও ০9157 


৭৩. তার মধ্যে তাদের জন্যে (আরো) উপকারিতা ও 
রয়েছে. রয়েছে পানীয় বস্তু; তবুও কি তারা (তার) 
শোকর আদায় করবে না! 


পা ডি পটিশটি / পা পাপা BD পা AA ভি পিপি 


ও 9১:০৪ Sf. LSS SUS bs lo 


৭8. তারা আল্লাহ তায়ালার বদলে অন্যদের মাবুদ 
বানায়, (তাও) এ আশায় যে, তাদের সাহায্য করা 
হবে! 


LALO 25011 ৪১২ re IES 


পা ভি পট পা AD 


© 9১০০৩ 


৭৫. (অথচ) তারা তাদের কোনো রকম সাহায্য করার 
ক্ষমতাই রাখে না, বরং (কেয়ামতের দিন তাদের) 
সবাই দলবদ্ধভাবে (জাহান্নামে এসে) জড়ো হবে। 


GAD ADS AD Boe নি পা পা ADA তা পা রশ 
টি 29 TS 0 gab Y 
৮৪০৩ AS 


€৪ ৮ 


৭৬. (হে নবী,) এদের (এসব) কথাবার্তা যেন 
তোমাকে উদ্বিগু না করে। অবশ্যই আমি জানি যা কিছু 
এরা গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ্যে বলে। 


[156101৮5198 | ১৮৯১ 


পা AL AD ar ৮৮০ শট 


৭৭. এ মানুষগুলো কি দেখে না যে, আমি তাদের 
একটি (ক্ষুদ্র) শুক্রকীট থেকে পয়দা করেছি, অথচ 
(ক্ষুদ্র কীটের) সে (ক্ষুদ্র মানুষটিই একদিন আমার 
সৃষ্টির ব্যাপারে) খোলাখুলি বিতন্ডাকারী হয়ে পড়লো! 


ও 94০8 by ০9১ 
26) ৮2851010001 % এগ 


গু / 0 25 /১ ৮ তা 1 


৭৮. সে আমার সম্পর্কে (নানা) কথা রচনা (করতে 
শুরু) করলো (এবং) সে লোকটি তার নিজ সৃষ্টিটাকেই 
ভুলে গেলো; সে বললো, কে (মানুষের) হাড়গুলোকে 
পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে! 


THELIST 


৪.) ৮৪9 76০0 ৩৪ 


পারা ২৩ ওয়ামা লিয়া +৫১৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সূরা আছ ছাফফাত 


৭৯. (হে নবী,) তুমি বলো, হ্যা, তাতে প্রাণ Suz Tic RK LA AD Ap 
সঞ্চার তিনিই করবেন যিনি প্রথম বার এতে জীবন * [০0 so 1-2 0$ 
দিয়েছিলেন; তিনি সমস্ত কিছুর সৃষ্টি (কৌশল) সম্পর্কে & ৬০৯৫ 57৫ এ. তত 
সম্যক অবগত রয়েছেন, © ae 8 


৮০. যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন 24 1777 + 
উৎপাদন করেছেন এবং তা দ্বারাই তোমরা (আজ) ১551 ১৯ ও ০৯ ১৩৯ 


লোহা! © 036555 Se AST BE DC 


৮১. যিনি নিজের ক্ষমতাবলে আকাশমন্ডল ও যমীন রা + এৰপৰ 
সৃষ্টি করেছেন, তিনি কি (পুনরায়) তাদেরই মতো NO I 


কিছু সৃষ্টি করতে সক্ষম নন? (হ্যা) নিশ্চয়ই তিনি ৮ elie ডলি ০3৩৯০ ০৯১%19 
ও সর্বজ্ঞ। -০ ৯) পানি ০৫০ পাপা 


© ai 3৭ 22, cb 


৮২. তিনি যখন কিছু একটা (সৃষ্টি) করতে ইচ্ছা এব 1-35" oe ক 
করেন তখন কেবল এটুকুই বলেন- ‘হও’, অতপর 4587 1৮590 1১1 চে ৮৮১1 
সাথে সাথেই তা (তৈরী) হয়ে যায়। ৪0928 02 


৮৩. পবিত্র ও মহান সে সত্তা আল্লাহ তায়ালা, প্রত্যেক 5 ০৯17৮ ০।:৮৪০ 
বিষয়ের ওপর একক সার্বভৌম ক্ষমতা তার হাতে ৮ 05০94175025 ১] ০৯০ 


পাঠা ০9 Az. 


ও ৯৯১) 419৪ রি : 


১. শপথ (সে সব ফেরেশতার) যারা মানাবে 
দাড়িয়ে থাকে । 


২. শপথ (সেসব ফেরেশতার) যারা সজোরে ধমক A 
দেয়, Ol ৬১৯৮৪ 


৩. শপথ (সেসব ফেরেশতার) যারা (সদা আল্লাহর) FI ও ৬11? 
কিতাব তেলাওয়াত করে, ৩1 33 ০ 


৪. অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছে একজন; $ 6 ৩১19 20191 


৫. তিনি আসমানসমূহ, যমীন ও এ দুয়ের মাঝখানে (7275 7 
অবস্থিত সবকিছুরও রব, (তিনি) রব (সূর্যোদয়ের Lea 2০৯15 ১০৪৮: ০০১ 


স্থান) পূর্বাচলের; © Bill 239 


ভিসি er al CMTE 


৭. (তাকে) আমি হেফাযত করেছি প্রত্যেক না-ফরমান $১১৮ AS ৫ রো 
৬৭৪ or bis 


শয়তান থেকে, 
পা ৪০০ এশা 


৮. ফলে তারা উর্ধ্বজগতের কিছুই শুনতে পায় না, (4 1847 
(কিছু শুনতে চাইলেই) প্রত্যেক দিক থেকে তাদের 05829 yt ১০] এ নি 


ওপর ডেস্কা) নিক্ষিপ্ত হয়, টি lh fur 
পারা ২৩ ওয়ামা লিয়া % ৫১৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সুরা আছ ছাফফাত 


৯. (এই) তাড়িয়ে দেয়াই (শেষ) নয়, তাদের জন্যে Ss ৮ AD ৮০০ 
তি A ৫ ls SEE al 933 


১০. (এরপরও) যদি (শয়তান) গোপনে হঠাৎ করে 2 CEA deh, তু) প Kz 
কিছু শুনে ফেলতে চায়, তখন জ্বলন্ত উক্কাপিন্ড সাথে © 3 ols 4৮00 2541 bs ভা] 
সাথেই তার পশ্চাদ্ধাবন করে । 


১১. (হে নবী,) তুমি এদের কাছে জিজ্ঞেস করো, 1:24 “ও ১1৫74 27৮45 2 
তানের সৃষ্টি করা বেলী কল না (আসমান হা 1০০০1 ELS OH Al gil 
অন্য সব কিছু- যা পয়দা ( করা A AW ADIN [) 
বেশী কঠিন); অবশ্যই এ (মানুষ)- ০ ৪ ® 5১ ৬৭৮ sD 
কিছু) আঠাল মাটি দিয়ে পয়দা করেছি। 


১২. (হে নবী,) তুমি (এদের কথায়) বিশ্ময়বোধ এ নদ 
করছো, অথচ (তোমার কথা নিয়েই) ওরা ঠাট্টা বিদ্ধপ © ০১9১৯০9০৯৯০ US 
করছে, 


১৩. এদের যখন উপদেশ দেয়া হয়, তখন তারা (তা ৮৮৯০৪ দত ৩৯০৪৫ TT 
স্বরণ করে না, উ 05582 Y 3 15 


১৪. (তদুপরি) কোনো নিদর্শন দেখলে (তা নিয়ে) AZAD Zot AST 
তারা উপহাস করে, 6 LS 0 1515 


১৫. তারা বলে, এটা তো সুস্পষ্ট যাদু ছাড়া আর 
কিছুই নয়, 


১৬. (তারা প্রশ্ন করে, এ আবার কেমন কথা,) আমরা 
যখন মরে গিয়ে হাড় ও মাটিতে পরিণত হয়ে যাবো, 


রা &৯ শঠি & ০9৮ পাপা 


তখনও কি আমাদের (পুনরায়) জীবিত করা হবেঃ ৬৫১ 


১৭. আমাদের পিতৃপুরুষদেরও (কি ওঠানো হবে)? ৪১টি (৫509 


১৮. (হে নবী,) তুমি বলো, হ্যা (অবশ্যই, সেদিন চান্দ্র SE 
টা a ৃ ও 099515০2092 05 


১৯. তা হবে, একটি মাত্র প্রচন্ড গর্জন, সাথে সাথেই * 
এরা (কেয়ামতের ভয়াবহ দৃশ্যাবলী) দেখতে পাবে। 


ll i658 রি CUS 


® ০9১৮৭ 


২০. (যারা অস্বীকার করেছিলো) তারা (সেদিন) DAN LANA ONE TS 
বলবে, পোড়া কপাল আমাদের, এটাই তো হচ্ছে ETE AE AES 
(শেষ) বিচারের দিন! 


২১. (তাদের বলা হবে) হ্যা, এটাই হচ্ছে চূড়ান্ত ে J রা 
ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন 43-৮ dl Itt 


করতে । © 9১৫ 


২২. (ফেরেশতাদের আদেশ দেয়া হবে যাও,) তোমরা 174 +24 1457 1৮ "* ৮27 
যালেমদের এবং তাদের সংগী-সংগিনীদের (ধরে রি Lyell | 9৮4 ৬৪ ৩ 19১০1 


জমা করো, (জমা করো) তাদের (দোসরদের)-ও 12 
যারা তাদের গোলামী করতো । ৩ ৪১৯19, 


২৩. আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে (যাদের এরা মাবুদ ত AA পা 1 ADA DA 4 AD A 
বানাতো) তাদেরও (এদের সাথে) জাহান্নামের রাস্তা © ৮৯41 ৮1১০ df 3020 af 49১৩2 
দেখিয়ে দাও । 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সূরা আছ ছাফফাত 


২৪. হ্যা, তাদের (একটুখানি) দীড় করাও, অবশ্যই ৮ ABADAD "| ৯০৯০ 
তাদের কিছু জিজ্ঞাসা করা হবে, © ০০, 9০৮৪১1০৯9৯9 


২৫. এ কী হলো তোমাদের, (জবাব দেয়ার সময়) ০৮ ৭ * 971৮ 
তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না যে! ও 992129 ১৮70 
২৬. বরং আজ (দেখছি) এরা সত্যি সত্যিই (এক নিজ দিন রা বা 
একজন) আত্মসমর্পণকারী (বনে গেছে)! © ০৪০:০০০০ | 9৯1 ৩১ ০৪ 


২৭. (এ সময়) তারা একে অপরের দিকে মুখ করে টা Az ADIDAS পপি 
পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে । শু এ ১9৮০5 ১০৯১ ০৪ ৯৩৯০ ০৩9 


২৮. (দুর্বল দলটি শক্তিশালী দলকে) বলবে রদ ASAD ৯ এছ । Rez 

তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে © went ৮ U 
৩, 

২৯. তারা বলবে (আমাদের দোষারোপ করছো কেন), ETN NTN PEN 2542 

তোমরা তো আদৌ (আল্লাহতে) বিশ্বাসীই ছিলে না, ও ৬১০৪০19১90৮ 05190 


৩০. তোমাদের ওপর আমাদের কোনো (জবর- 12০১2 8 তি পার্ট তত 
দস্তিমূলক) কর্তৃত্ব তো ছিলো না, বরং তোমরা se রি ETS 
নিজেরাই ছিলে মারাত্মক সীমালংঘনকারী। ৪ IES 


(হবো) ৷ 

৩২. আমরা (আসলেই সেদিন) তোমাদের বিভ্রান্ত 9) 5 215-844 
করেছিলাম, আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত! ৪ Af SULT 
Ud ০34৮4 ৬৩ Jd 


৩৪. আমি অবশ্যই না-ফরমান লোকদের সাথে এ 
ধরনের আচরণ করি। 

৩৫. এরা এমন (বিদ্রোহী) ছিলো, যখন এদের বলা লা 
হতো, আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, 

তখন তারা অহংকার করতো, 


৩৬. এরা বলতো, আমরা কি একজন পাগল ৰব 
কবিয়ালের কথায় আমাদের মাবুদদের (আনুগত্য) 25 
ছেড়ে দেবো? 


৩৭. (আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি,) বরং LACAN পু তত 

সে এসেছে সত্য (দ্বীন) নিয়ে এবং সে আগের) SE 
নবীদের (সত্যতাও) স্বীকার করেছে। 

৩৮. (হে অপরাধীরা,) তোমাদের (আজ) অবশ্যই ৮ * 25 
(জাহান্নামের) ভয়াবহ আযাব ভোগ করতে হবে, ০211 51621 BETO) 


৩৯. তোমরা যা কিছু (দুনিয়ায়) করতে (এখানে) ৯৪৮৪০ A DAD ০ A 
তোমাদের কেবল তারই প্রতিফল দান করা হবে, গু শু ৩91৮২ Sb yt 0955S LS 


পারা ২৩ ওয়ামা লিয়া +৫২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪০. তবে আল্লাহ তায়ালার নিষ্ঠাবান বান্দাদের কথা 
আলাদা, 


৪১. তাদের জন্যে (আল্লাহ তায়ালার) সুনির্দিষ্ট 


৪২. (সেখানে থাকবে) রকমারি ফলমূল, (তদুপরি) 
তারা হবে (মহাসম্মানে) সম্মানিত, 


রা /১-০ ৮206 £৯ ০টি পা 


6 ৪১১০৪ 


৪৩. নেয়ামতে ভরপুর জান্নাতে (তারা অবস্থান 
করবে), 


88. তারা পরস্পর মুখোমুখি হয়ে (মর্যাদার) আসনে 
সমাসীন থাকবে। 


৪৫. ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা 
হবে, 


৪৬. শুভ্র সমুজ্বল- যা (হবে) পানকারীদের জন্যে 
সুস্বাদু, 


৪৭. তাতে মাথা ঘুরানির মতো ক্ষতিকর কিছু থাকবে 
না এবং তার কারণে তারা মাতালও হবে না। 


পা ৯৮9 ৩া৮১-9 Az AD পাতে SAL cA 


© 09654 05৮59 95 Us Y 


৪৮. তাদের সাথে (আরো) থাকবে সলজ্জ, নম্র ও 


st LAND পিচ সা 


© ০০০ 381 wy ty 


৪৯. তারা যেন (সযত্বে) লুকিয়ে রাখা ডিমের মতো 
উজ্জ্বল গৌর বর্ণের (সুন্দরী)। 


গু /১-০৯০ গু Az DOWD 


৪ ৬২০ ০৬৪৯ ৪১৬ 


৫০. অতপর এরা একজন আরেক জনের দিকে ফিরে 
(নিজেদের অবস্থা) জিজ্ঞেস করবে। 


Az পা 9 হল শা পাকি পি 


50250 


৫১. (এ সময়) তাদের মাঝ থেকে একজন বলে 


2 


ওঠবে, (হ্যা, দুনিয়ার জীবনে) আমার একজন সাথী © ৫ 
ছিলো 


৫২ যে (আশ্চর্য হয়েই আমাকে) বলতো, তুমিও কি 
(কেয়ামত) বিশ্বাসীদের একজনঃ 


-০ ASD 


০ 


৫৩. (তুমিও কি বিশ্বাস করো যে,) আমরা যখন মরে 
যাবো এবং যখন হাডিড ও মাটিতে পরিণত হয়ে যাবো, 
তখন (আমরা পুনরুথিত হবো এবং) আমাদেরকে 
(আমাদের কাজকর্মের) প্রতিফল দেয়া হবে? 


ভা 


৫৪. (এ সময় তাদের বলা হবে, আচ্ছা) তোমরা কি 
একটু উকি দিয়ে (তোমাদের সে সাথীকে এক নযর) 
দেখতে চাও? 


AD DSI ADA No 


৪ ০০৯০১ fe JE 


৫৫. অতপর সে তাকে দেখতে পাবে, জাহান্নামের 
(ঠিক) মাঝখানে ৷ 


1 পাশা ci 


৪ ৮157০ GH AB 


৫৬. (তাকে আযাবে জ্বলতে দেখে) সে বলবে, আল্লাহ 
তায়ালার কসম, (দুনিয়াতে) তুমি তো আমাকে প্রায় 
ধ্বংসই করে ফেলেছিলে, 


A AL 9 


& ৬৪১১ ১০৫০ 


৫৭. (আমার ওপর) আমার মালিকের অনুগ্রহ না 
থাকলে আমিও আজ (তোমার মতো আযাবে) গ্রেফতার 
হওয়া এ (লোকদের) দলে শামিল থাকতাম। 


পারা ২৩ ওয়ামা লিয়া +%৫২১ 


টির 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ কিল 


৫৮. (হ্যা, এখন তো) আমাদের আর মৃত্যু হবে না! A= চট ন 


৫৯. তবে আমাদের প্রথম মৃত্যুর কথা আলাদা- (এখন _ ০ দূত ৯৭ = 
তো) আমাদের (আর কোনো রকম) আযাব দেয়া হবে না। © ৬৯১৯ EEE 


৬০. অবশ্যই এটা হচ্ছে এক বড়ো ধরনের সাফল্য । ৪2801561201 


16১০1 


৬১. এ ধরনের (মহাসাফল্যের) জন্যে কর্ম টি মিতা 
সম্পাদনকারীদের অবশ্যই কাজ করা উচিত। 9 05 09165 98] 


৬২. (বলো আল্লাহর বান্দাদের জন্যে) এ মেহমানদারী ২4০ SA 
ভালো- না (আযাবের) যাক্কুম বৃক্ষ (ভালো)? Sf PAGANS ৮2 SUS 


৬৩. যালেমদের জন্যে আমি তাকে বিপদস্বরূপ বানিয়ে LA ZA, rhs টু 
রখেছি। ৪ ০1515 Zs lbs 0 9 


৬৪. মুলত) তা হচ্ছে এমন একটি গাছ, যা » ++ 117 252 দত ছু 
জাহান্নামের তলদেশ থেকে উদগত হয়, ৬৮০৯৭ ০০৫১৯ y= 


৬৫. তার ফলগুলো এমন (বিশ্রী), মনে হবে তা বুঝি AA eG 
Lb b ৪ ৬০৮৯৯]| 955 BE ৪৮০ 


(একেকটা) শয়তানের মাথা; 


৬৬. (যারা জাহান্নামের অধিবাসী) তারা অবশ্যই এ TAAL EG 
থেকেই ভক্ষণ করবে এবং এ দিয়েই তারা তাদের এন 


পেট ভর্তি করবে; © ০৮1 


৬৭. অবশ্যই (পান করার জন্যে) তাদের ফুটন্ত পানি RT ERC RT HE 
(ও পুঁজ) মিলিয়ে দেয়া হবে, © aon (94 9৮1০০৮৪1০1০ 


৬৮. তারপর নিসন্দেহে তাদের প্রত্যাবর্ত বি 
(অওলানত) জাহান্নামের দিকে। 985 © ৮৮31 1৮2৯১ ৩1০ 


৬৯. LG তাদের মাতাপিতাকে গোমরাহ 6 ০৮290 4 Be) 


৭০. (তারপরেও) তারা তাদের (গোমরাহ পিতা < Asch A jf FALE 
মাতাদের) পদাংক অনুসরণ করেছে। ও ০9০১০ 2 yl Be 


৭১. তাদের আগে (তাদের) পূর্ববর্তীদের অধিকাংশ এ ০2৮4 * ৮৫ দক এ 
লোকও (এভাবে) গোমরাহ হয়ে গিয়েছিলো, dN El ols ০১ 99 


AAAs Moss 


৭২. তাদের মধ্যেও আমি সতর্ককারী (নবী) bs 
eR CSD 9 ০১১২০ ELI OH 


পা Az ADA পা 


৭৩. অতএব (হে নবী,) তুমি একবার (চেয়ে) দেখো, শপ 
যাদের সতর্ক করা হয়েছিলো তাদের কী (ভয়াবহ) 6 6 nds ist CECT 


৭৪. অবশ্য আল্লাহ তায়ালার নিষ্ঠাবান বান্দাদের কথা 2 
৮5 
আলাদা (তারা আযাব থেকে নিরাপদ)। ও rdf 45 yt 


AA BAS Ed পা & পাপ পা 


৭৫, (নবী) নুহও আমাকে ডেকেছিলো, (তার জন্যে) তা ADA রি রি 
কতো উত্তম সাড়াদানকারী (ছিলাম) আমি! 6 ০১৯ AEC 05১0 S05 


৭৬. তাকে এবং তার পরিবার পরিজনদের আমি এক ৬ + aA IAT ৫ 
হারাবে চত উ ৮০৮2] SON ০০ ৫৮9 2৯৯5 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫২২ www.alquranacademylondon.org 


[২211০ ৩২০৯1২৪১৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৭৭. তার বংশধরদের আমি (দুনিয়ায়) অবশিষ্ট রেখে 
দিয়েছি 


5 


৩৭ সূরা আছ ছাফফাত 


LA 12৮9 -9 তাপা৬৪০০ Acs 


© stl ০১423510483 


৭৮. অনাগত মানুষদের মাঝে আমি তার (উত্তম) 
স্মরণ অব্যাহত রেখেছি, 


Aad ১ পাঠিত পা পাপা 


উ ০85১1 $ ale C2555 


৭৯. সৃষ্টিকুলের মাঝে নূহের ওপর সালাম (বর্ষিত 
হোক)। 


AD [পাশ তা 


© STH bl 


৮০. অবশ্যই আমি এভাবে সৎকর্মপরায়ণদের পুরস্কৃত 
করি। 


A AD 


৪৫১৯0 ০১৯০২ 


৮১. নিসন্দেহে সে ছিলো আমার মোমেন বান্দাদের 
অন্যতম । 


৮২. অতপর (তার জাতির) অবশিষ্ট সকলকে আমি 
(বন্যার পানিতে) ডুবিয়ে দিয়েছি। 


৮৩. নূহের (পথ অনুসারী) দলের মাঝে ইবরাহীমও 
ছিলো একজন । 


© 2৮৯১১ 4225 ০219 


৮৪. যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাযির 
| 


Az ০০৮৮5 


৪ 4৯৮ ci 55503 


৮৫. যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস 
করেছিলো (আচ্ছা)! তোমরা (সবাই এসব) কিসের 
পূজা করছো? 


0 ৮০১ DONS 


© OJOS IC ae 9 45 TES 


৮৬. তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মনগড়া 
মাবুদদেরই পেতে চাও? 


রা BDA নী LADLE 


© 9০৪ ১4 4109: it Gf 


৮৭. (বলো,) এ সৃষ্টিকুলের মালিক সম্পর্কে তোমাদের 
ধারণা কী? 


AAG Wr * 2 নে 


৮৮. অতপর সে একবার (সত্যের সন্ধানে) 
তারকারাজির দিকে তাকালো, 


পা ভি পা পো পাপ 


80355 


৮৯. অতপর সে বললো, সত্যিই আমি অসুস্থ ৷ 


GA পা AW 


ei ০2108 


৯০. লোকেরা (তার থেকে নিরাশ হয়ে) সবাই চলে 
গেলো। 


৯১. পরে সে (চুপি চুপি) তাদের দেবতাদের 
(মন্দিরের) কাছে গেলো এবং (তামাশাচ্ছলে) বললো, 
কি ব্যাপার (এতো প্রসাদ পড়ে আছে) তোমরা 
খাচ্ছো না যে! 


৯২. এ কি হলো তোমাদের, তোমরা কি কথাও বলো 
না? 


৯৩. অতপর সে ডান হাত দিয়ে ওদের ওপর সবলে 
আঘাত হানলো। 


(ঠা A As তা পা 


© ৬06১5 পা El 


৯৪. লোকেরা তখন দৌড়াতে দৌড়াতে তার দিকে 
ছুটে এলো । 


রা A 7৮০৮ 


ও 09596 LG 


৯৫. (তাকে জিজ্ঞেস করলে) সে বললো, তোমরা কি 
এমন কিছুর পূজা করো, যাদের তোমরা নিজেরাই 
খোদাই করে নির্মাণ করো, 


৮০৮৮৯ পাপ পি 


© ০954960905৯ IE 


পারা ২৩ ওয়ামা লিয়া ++ ৫২৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৭ সুরা আছ ছাফফাত 


৯৬. অথচ আল্লাহ তায়ালাই তোমাদের সৃষ্টি করেছেন Ap (তি RIT ৩৬) 
এবং (সৃষ্টি করেছেন) তোমরা যা কিছুকে (মাবুদ) ০9৮৯) bo Al 4819 


বানাও তাদেরও । 
চা 


৯৭. (এ কথা শুনে) তারা বললো, তার জন্যে একটি ,$2*%] 
অগ্নিকুন্ড প্রস্তুত করো, অতপর জ্বলন্ত আগুনে তাকে 74 [31552211517 Ls 


নিক্ষেপ করো। ৪৫০৫1 


রা 


৯৮. তারা (এর মাধ্যমে আসলে) তার বিরুদ্ধে একটা _ 120) 2০11 
ষড়যন্ত্র জীটতে চেয়েছিলো, কিন্তু আমি তাদের (চক্রা গু ০৮165815454 104৫ 4 19190 


্ত ব্যর্থ ও) হীন করে দিলাম ৷ 


৯৯.সে বললো, আমি এবার আমার মালিকের দিকে _ + (৮৮ ৯৬4 10০1 ৮51,172 
বেরিয়ে পড়লাম, অবশ্যই তিনি আমাকে সঠিক পথে © ৬৭ ৩০৮৮ 53) ০1০85521205 
ত করবেন । 


Az We 


১০০. (অতপর সে দোয়া করলো,) হে আমার 
রব, তুমি আমাকে নেককারদের মধ্য থেকে একটি © ০4০] ns 4-5০৮) 


(সন্তান) দান করো । 


১০১. এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের 2 sin 
sr পু Sl A 4১৯4৯ 
সুসংবাদ দিলাম । 


১০২. সে যখন তার (পিতার) সাথে দৌড়াদৌড়ি ॥ £। ৪ ৩1 AD পাপা? 
করার মতো (বয়সের) অবস্থায় উপনীত হলো, জো 
তখন সে (একদিন ছেলেকে) বললো, হে বৎস, 1 ঞ | 

আমি স্বপ্নে দেখি, আমি (যেন) তোমাকে যবাই Tl j চে [1৩৩ 
করছি, বেলো এ ব্যাপারে) তোমার অভিমত কি? ১০৪১ 0২1 ০ dB Gy CL 
সে বললো, হে আমার (ন্নেহপরায়ণ) আব্বাজান, uw Lor Ro oo 
আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন ও cays ০০ wf sll 1 (১০৯০ 
করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের ৪ ্ রি দি 
মাঝে পাবেন। 


১০৩. অতপর যখন তারা (পিতাপুত্র) দুজনই সারারাত রো 
(আল্লাহ তায়ালার ইচ্ছার সামনে) আত্মসমর্পণ © ৬৮১৯1] 459 1৮০1০ 
করলো এবং সে তাকে (যবাই করার উদ্দেশে) কাত 

করে শুইয়ে দিলো, 


১০৪. তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ১০৪ মি বুনন 
ইবরাহীম © at yl ০1 44১0 9 


5 


১০৫. তুমি অবশ্যই (তোমার) স্বপ্নকে সত্য প্রমাণ , ,*€ Kah SADE NG 


করেছো, (তোমরা উভয়েই রানির ১৯১ 15555118953 
নিসন্দেহে আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের মি 
পুরস্কার দিয়ে থাকি! ৪ =| 


০ তি উভ খৰ শা ৮০৮০ 
০০189 017 2018 


১০৭. আমি (ছেলের) পরিবর্তে একটা বড়ো কোরবানী BIR ase 
(-র জন্তু) তাকে দান করলাম । © be G53 44959 


১০৮. (অনাগত মানুষদের মাঝে এভাবেই) তার মিহি দর 
স্মরণকে আমি অব্যাহত রেখে দিলাম । & 58৮14 ১9 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫২৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১০৯. শান্তি (বর্ষিত হোক) ইবরাহীমের ওপর । 


৩৭ সূরা আছ ছাফফাত 
৪৮৮1০ 


১১০. এভাবেই আমি (আমার) নেক বান্দাদের পুরস্কার 
দিয়ে থাকি! 


১১১. অবশ্যই সে ছিলো আমার মোমেন বান্দাদের 
একজন । 


পানি Ao ANE গড 
১2 


১১২. পেরে) আমি তাকে (এ মর্মে) ইসহাকের 
(জনোর) সুসংবাদ দান করলাম যে, সে (হবে) নবী ও 
আমার নেক বান্দাদের একজন। 


পি টি ৫ 18 PLANES 


১১৩. আমি তার ওপর ও ইসহাকের ওপর বরকত 
নাযিল করেছি; তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু 
সৎকর্মশীল মানুষ আছে, আছে কিছু না-ফরমানও, 
যারা নিজেদের ওপর নিজেরা যুলুম করে স্পষ্ট 
অত্যাচারী (হয়ে গেছে) । 


1০538 029+ Sty 


£ চা 


১১৪. আমি মুসা ও হারনের ওপর (অনেক) অনুগ্রহ 
করেছি 


5 


ABI 


© ০9১১ (৮ ০8০৩৩ 


1১72 [পা নি Acid 


99 


১১৫. আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড়ো 
(রকমের) সংকট থেকে উদ্ধার করেছি, 


EAE NAO পারা পা শ9 18৯ 0 পারা 


(৮৪০9৯9০৪৯৯9 


Ach 


৪5৬] 


ES 


১১৬. আমি (ফেরাউনের মোকাবেলায়) তাদের সাহায্য 


IA DD AD sr 7১০21 8 পাপা 


6 onl ০০ HUG es yi 


১১৭. আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ (তাওরাত) 
দান করেছি, 


cA ABN APIA! 


6 eget CAO Coil 


১১৮. তাদের উভয়কে আমি (দ্বীনের) সহজ পথ 
বাতলে দিয়েছি, 


cA APN ALIA পা পাপা 


© nll 01211158059 


১১৯. আমি তাদের উভয়ের ওপর তাদের উত্তম 
স্মরণকে অব্যাহত রেখেছি, 


A Ad 18755 


& ০85১1 dS Lele 08 ১79 


১২০. সালাম (বর্ষিত হোক) মুসা ও হারনের ওপর । 


ABI 1 AD পাত্তা 


ও ১9১০9 (৮ 9০ ৯০৮15 


১২১. অবশ্যই আমি এভাবে নেককার লোকদের 
পুরষ্কার দিয়ে থাকি! 


১২২. অবশ্যই এরা দুজন ছিলো আমার মোমেন 
বান্দাদের অন্তর্ভূক্ত । 


১২৩. (আমার বান্দা) ইলিয়াসও ছিলো রসূলদের 
একজন; 


১২৪. যখন সে তার জাতিকে বলেছিলো, তোমরা কি 
(আল্লাহ তায়ালাকে) ভয় করবে নাঃ 


১২৫. তোমরা কি ‘বা’ল’ দেবতাকেই ডাকতে থাকবে, 
এবং (আল্লাহ তায়ালা-) যিনি শ্রেষ্ঠ স্রষ্টা, তাকে 
(এভাবেই) পরিত্যাগ করবে? 


পারা ২৩ ওয়ামা লিয়া 


৫২৫ 


পা পা As cA প্রা পি 


ETE TESTE 
& AU 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১২৬. আল্লাহ তায়ালা- যিনি তোমাদের রব, রব 
তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও । 


ala ll 


+ ABB ch 


৪ ০১1 2250 39) wl 


১২৭. (কিন্তু) তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, 
অতপর তাদের অবশ্যই (দন্ড ভোগ করার জন্যে) 
হাযির করা হবে, 


LAL ADL ALD এড 


© ৩১১১-০৬-৮৪) 8 9305S 


১২৮. তবে আল্লাহ তায়ালার নিষ্ঠাবান বান্দাদের কথা 
আলাদা । 


bcs 


© ০০2৫৯ ।41351 


১২৯. আমি অনাগত মানুষদের মধ্যে তার উত্তম 
স্মরণকে অব্যাহত রেখে দিয়েছি, 


১৩০. সালাম (বর্ষিত হোক) ইলিয়াস (-এর অনুসারী 
নেক বান্দা)-দের ওপর । 


১৩১. আমি অবশ্যই সৎকর্মপরায়ণ মানুষদের পুরস্কার 
দিয়ে থাকি! 


১৩২. অবশ্যই সে ছিলো আমার নেক বান্দাদের 
অন্তর্ভূক্ত । 


১৩৩. নিসন্দেহে লূতও ছিলো রসূলদের একজন; 


১৩৪. যখন আমি তাকে এবং তার সকল পরিবার 
পরিজনকে (আযাব থেকে) উদ্ধার করেছি, 


=A FAG Tahar RAG 


019 
রা 
A 
১ 


১৩৫. একজন বৃদ্ধা মহিলা বাদে, সে ছিলো পেছনে 
পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত । 


FADS 


EEE 


১৩৬. এরপর অবশিষ্ট সবাইকেই আমি বিনাশ করে 
দিয়েছি। 


LA পাঠ, AD ডক 


৪ ০৭১১১ ১০১ 


১৩৭. তোমরা তো (প্রতিনিয়তই) তাদের সে 
(ধ্বংসাবশেষ)-গুলোর ওপর দিয়ে অতিক্রম করে 
থাকো, 


AS A Nar ABs ALD ৮ 


6 ০৯০০৭ a 37d A 


১৩৮. (অতিক্ৰম করো) প্রতি (সন্ধ্যা ও) রাতের 
বেলায়ও; তবুও কি তোমরা (এ থেকে) কিছু শিক্ষা 
গ্রহণ করবে না? 


AP 


6 05 Sif. 9৮95 


১৩৯. ইউনুসও ছিলো রসুলদের একজন; 


cA পা ABN 4 + ৮9০০ 5 


6 sl yl 0d ০৯১৪৭ 019 


১৪০. (এটা সে সময়ের কথা) যখন সে পালিয়ে গিয়ে 
একটি (মাল)-ভর্তি নৌযানে পৌছলো, 


৯:০9 ৯১ পাটি 


& ১০৯]। এ] এ! চোখ 


রা 


১৪১. (নৌকাটি অচল হয়ে যাওয়ায়) আরোহীদের 
মাঝে অলক্ষুণে ব্যক্তি কে, লটারির মাধ্যমে তা পরীক্ষা 
করা হলো এবং (ফলাফল অনুযায়ী) সে (ইউনুসই 
অলক্ষুণে) অপরাধী সাব্যস্ত হলো, 


পা ৯৮9টি পা পা পাপা পা পা পাপা 


6 ura Gd 55 US TALS 


১৪২. অতপর একটি (বড়ো) মাছ এসে তাকে গিলে 
ফেললো এবং সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। 


GBA Dp DB AP Dosh পা 


৪ ale $9 521 | 4৮৪০1 


১৪৩. যদি সে (তখন আল্লাহ তায়ালার) পবিত্রতা ও 
মাহাত্ম্য ঘোষণা না করতো, 
পারা ২৩ ওয়ামা লিয়া 


৫২৬ 


~ 
cs TU OLAS 


6 sll ০৪0৫ BEY 56 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৪৪. তাহলে সে তার পেটে কেয়ামত পর্যন্ত 
কাটাতো! 


৩৭ সূরা আছ ছাফফাত 


শা ADAP 


80522 [Hdl GL 


১৪৫. অতপর আমি তাকে (মাছের পেট থেকে বের 
করে) একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম, 
(এ সময়) সে ছিলো অসুস্থ, 


GBA পা cbr PRA 


8228 25 sl 4305 


১৪৬. (সেখানে) তার ওপর আমি একটি (লতাবিশিষ্ট) 
লাউ গাছ উদগত করলাম, 


E A AU AWS তা পা Aare রি চি 22 


© ৯৮৪৭ or 8১৯০ ৫৮ ০৬ 319 


১৪৭. তাকে আমি এক লক্ষ লোকের কিংবা আরো 
বেশী (জনবসতির) কাছে (নবী বানিয়ে) পাঠালাম; 


LA DA পাটি শা pd a 91 7 পা ১ পা 


6 4929 Hf HL dt EL 


১৪৮. এরপর তারা (তার ওপর) ঈমান আনলো, 
ফলে আমিও তাদের একটি (সুনির্দিষ্ট) সময় পর্যন্ত 
জীবনোপভোগ করলাম; 


৯791 চিতা ১ ৪১০০৩ 1 
+ 


6 ৬৪৮ dl a [yl 


সন্তান রয়েছে আর তাদের জন্য রয়েছে (সব) পুত্র 
সন্তান? 


১৫০. আমি কি ফেরেশতাদের মহিলা করেই 
বানিয়েছিলাম এবং (বানাবার সময়) তারা কি সেখানে 
উপস্থিত ছিলো? 


লণ অন 


© 09608 25 1901 2 0851 


১৫১. জেনে রেখো, তারা কিন্তু এসব কথা নিজেরা 
নিজেদের মন থেকেই বানিয়ে বলে যে- 


১৫২. আল্লাহ তায়ালা সন্তান জন্ম দিয়েছেন । (আসলে) 
ওরা হচ্ছে (সুস্পষ্ট) মিথ্যাবাদী । 


Iz ABD cc Dh শার্শা 


© 35294120194 ৬19 


১৫৩. তিনি কি ছেলেদের ওপর অগ্রাধিকার দিয়ে 
(নিজের জন্যে) কন্যা সন্তানদেরই পছন্দ করেছেন? 


পাঠ পাটি পারা ৯ পা 


ee 


১৫৪. এ কি (হলো) তোমাদের? কেমন (অর্থহীন) 
সিদ্ধান্ত করছো তোমরা? 


১৫৫. তোমরা কি সদুপদেশ গ্রহণ করবে না? 


১৫৬. অথবা আছে কি (এর পক্ষে) তোমাদের কাছে 
কোনো সুস্পষ্ট দলীল প্রমাণ? 


১৫৭. তোমরা তোমাদের কিতাব নিয়ে এসো, যদি 
তোমরা সত্যবাদী হও! 


৪০৪০৮ ০1 SG ILS 


১৫৮. এ লোকেরা আল্লাহ তায়ালা ও জ্বিন জাতির 
মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে; অথচ 
জ্িনেরা জানে তোদের মধ্যে যারা বদকার) তাদের 
অবশ্যই (শাস্তির জন্যে) একদিন উপস্থিত করা 
হবে। 


৩85,025 21108252551 5553 


পাট ৩ ADL, ALD PDA 


© ud sl 2০1 ০০ 


১৫৯. এরা (আল্লাহ তায়ালা সম্পর্কে) যেসব (বেহুদা) 
কথাবার্তা বলে, আল্লাহ তায়ালা তা থেকে পবিত্র ও 


LAL পা UL এ) ৩1৯০ 


© ০9৯০৪ bs wf = 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫২৭ www.alquranacademylondon.org 


)৩খা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৬০. তবে যারা আল্লাহ্‌ তায়ালার নিষ্ঠাবান বান্দা_ 
তারা আলাদা । 


cA APN J 


৪০৯৩৩) 4156581 


১৬১. অতএব (হে কাফেররা), অবশ্যই তোমরা এবং 
তোমরা যাদের গোলামী করো, 


রা শিক Edd 


© ০9০ MEE ELF 


১৬২. (সবাই মিলেও) তাদের আল্লাহ তায়ালা সম্পর্কে 
বিভ্রান্ত করতে পারবে না, 


১৬৩. তোমরা কেবল তাদেরই গোমরাহ করতে 
পারবে- যারা জাহান্নামের অধিবাসী । 


১৬৪. (ফেরেশতারা বলেছিলো, ) আমাদের মধ্য থেকে 
প্রত্যেকের জন্যে একটি নির্ধারিত স্থান রয়েছে, 


১৬৫. আমরা তো (আল্লাহ তায়ালার সামনে সদা) 
সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি 


১৬৬. আমরা (সর্বদা) তার পবিত্রতা ও মাহাত্ম্য 
ঘোষণা করি। 


পা ০9 পা শ9টি DAS [312 


© ug ০৯4 019 


রা 


১৬৭. এসব লোকেরা (কোরআন নাযিলের আগে) 
বলতো- 


১৬৮. পূর্ববর্তী লোকদের কিতাবের মতো যদি 
আমাদের (কাছেও) উপদেশ (গ্রন্থ) থাকতো, 


cA ১0 তা A 


6 GIN 0215833২5 


১৬৯. তাহলে (তার মাধ্যমে) আমরাও আল্লাহ্‌ 
তায়ালার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম! 


cA APN 0৮৩ ০-2০৫ 


© Gels uf SCs CY 


১৭০. অতপর (যখন তাদের কাছে সত্যি সত্যিই 
আল্লাহর কিতাব এলো), তখন তারা তা অস্বীকার 
করলো, অচিরেই তারা (কিন্তু এ আচরণের পরিণাম) 
জানতে পারবে। 


পা ABA পা AMNar AMDasr 


৮1৮6 


১৭১. আমার খোস) বান্দা রসূলদের ব্যাপারে আমার 
এ কথা সত্য হয়েছে যে, 


টিন Az ABN পালা is 8 পাপা Nose 


৬1০১০ 050 Gaol ৬৭ ৩5 


১৭২. তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে_ 


পা ১০9 8 ০9 টিটি DOs, ADD 


১৭৩. এবং আমার বাহিনীই (সর্বশেষে) বিজয়ী 
হবে। 


6 un yl 0 ot 


১৭৪. অতএব (হে নবী), কিছু কালের জন্যে তুমি 


১৮ ADA Docc 


& ৬০ ০৮০৩ US 


১৭৫. তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো, 
অচিরেই তারা (বিদ্রোহের পরিণাম) দেখতে পাবে। 


“AD AP cc Acc /৯ টি Az 


৪ 9১০৭ -১১-৮১১০৪9 


১৭৬. এরা কি সত্যিই আমার আযাব ত্বরান্বিত করতে 
চায়? 


£ পা ভি পা 


৪ 09০৮8105168 


পর্ণ if 


১৭৭. যাদের সতর্ক করা হয়েছিলো তাদের আঙ্গিনায় 2 
যখন শাস্তি নেমে এলো, তখন (এই গযবের) সকালটা 
তাদের জন্যে কতো মন্দ ছিলো! 


টিতে ESSE 


Ce ৪৮০3 ৮৪৯৯০ ০১৭ 93 


ন ৯ 


© ০৭১৫] 


১৭৮. অতএব (হে নবী), কিছুকালের জন্যে তুমি 
এদের উপেক্ষা করো, 
পারা ২৩ ওয়ামা লিয়া 


পু ৫২৮ 


৩১৮2 ০৯৩ Docs 
© ৬৯৯ (৮৪২০ UI 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সূরা ছোয়াদ 


১৭৯. তুমি (শুধু) ওদের পর্যবেক্ষণই করে যাও, শীঘ্রই Lhe As hog ৪ মত 
ওরা (সত্য প্রত্যাখ্যানের পরিণাম) প্রত্যক্ষ করবে। € ০১১০০ ০১৪১ ১০9 


১৮০. তোমার মালিকের মহান সত্তা তারা (তার পে AS PAP রি A ৬০ তা cWs পা 1 AD 
চি | © ৬১০৭ ৯০ 8১৯ 519) ss 
সম্পর্কে) যা কিছু কথা বলে, তিনি তা থেকে পবিত্র । টি হি 32 


Bl 


১৮১. শান্তি (বর্ষিত হোক) রসূলদের ওপর, 42১৭1 ৫৮59 


19 


১৮২. সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহ পাতি বাটি এ পা db DAA 
€ url 5948 ০০৪ 


১. সোয়াদ, উপদেশভরা কোরআনের শপথ (তুমি 
অবশ্যই আল্লাহ তায়ালার রসূল); 


২. কিন্তু কাফেররা (তাদের) ওউদ্ধত্য ও গৌড়ামিতে 
(ডুবে) আছে। 


৩. এদের আগে আমি কতো জনপদকে ধ্বংস করে 4 AUN AG A 12251 ৰ 
দিয়েছি, (সাহায্যের জন্যে) তারা আর্তনাদ করেছে, 

কিন্তু সে সময় তাদের (পালানোর) কোনো উপায় 
ছিলোনা। 


৪. এরা এ কথার ওপর আশ্চর্যবোধ করেছে যে, 4/44 ০৪ 8 Asc ARs তত 
তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী ০09১৯০০১০০৪ off 59 
(নবী) এলো, (নবীকে দেখে) কাফেররা বললো, এ Le Ss is 1 পা ৮৯৪১৭ 
হচ্ছে একজন মিথ্যাবাদী যাদুকর, © ol ys tbe 9% 


ললপললৰ 


৫. সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে 4, Sf ee A HEIN 
নিয়েছে? এটা তো আশ্চর্যজনক ব্যাপার ছাড়া কিছুই 1৩৮ wf 1০19 01 id VE dss 


০ (01৮4 


৬. তাদের সর্দাররা এই বলে (মজলিস) থেকে সরে 2 ৯171৯287৮৮৮ অত, 2172৮ 
পড়লো যে, যাও, তোমরা তোমাদের দেবতাদের 19১৮০191981 01-৮৯-০১০1 ১৮19 
(এবাদাতের) ওপরই ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই LCL SAL এ! অ AD 1 
এর (দাওয়াতের) মধ্যে কোনো বিশেষ অভিসন্ধি 31) 1.4 ১০ ০1৮০-৫০০| &ে 
(লুকানো) রয়েছে। 


৭. আমরা তো এসব কথা আগের বিধানের মধ্যেও * সিনা SEE রাও 
৪ Jf 5 8 ২ | ] L | 
শুনিনি, (আসলে) এ একটি মনগড়া উক্তি ছাড়া আর ul mo - LS oes - 


জহির উ GS YI Ge 


৮. আমাদের মধ্যে সে-ই কি একমাত্র ব্যক্তি ছিলো, ** ৭4 7,4 ০5১4 77 4, 2 
যার ওপর (কোরআন) ও উপদেশ নাযিল হলো; ৯ 2৮5% ৬ ১৮911 4৮০০১ 
(আসলে) ওরা আমার উপদেশ (পূর্ণ কোরআন)-এর ।*35 বত (5 150১ *০ ৬৫ এ 
ব্যাপারেই সন্দিহান, (কেননা) তারা (তখনও) আমার Lida bl eC 
আযাবের স্বাদ আস্বাদন করেনি; 


b কু 
০ olde 
পারা ২৩ ওয়ামা লিয়া % ৫২১৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সুরা ছোয়াদ 
৯. (হে নবী,) তাদের কাছে কি তোমার মালিক_ ,*. ৮1 4144 ৯৫ তক ৪৩৫৯2 
মহাপরাক্রমশালী ও মহান দাতার অনুগ্রহের কোনো yl 5139) 2০৯১ ely at | 
ভান্ডার পড়ে আছে, $ 54১21 


১০. আসমানসমূহ ও যমীনের মধ্যবর্তী সমস্ত কিছুর 1 লিনা 
(ওপর) আছে কি তাদের কোনো সার্বভৌমত্ব? থাকলে 9 ০৬12 ৪৮৮] EUs rl 1 


রা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ₹৫৫৮৮8 1৮৫৮ 
টন ব্যবস্থা © ১০০৬। $1989521$ ০ Sle 


১১. (আল্লাহর মোকাবেলায়) অন্য বহু বাহিনীর মতো Lu SA ০৯০ SAS 
এ বাহিনীও পরাজিত হবে। © SIV 0555৮ 00515 ০৪ 


১২, এদের পূর্বেও নূহ, আদ ও কীলক বিশিষ্ট + *- শু AD DAS ADiAz Nos 
ফেরাউনের জাতি রসূলদের (এভাবে) মিথ্যাবাদী 99238955909 [95৮৪১ ০৪4 


লেছিলো, 51919 


১৩. সামুদ, লূত সম্প্রদায় এবং বনের অধিবাসীরাও ১42৯ 2 DADE 
(তাদের স্ব স্ব নবীকে মিথ্যাবাদী বলেছে, প্রভাব HE Lf 503 [959259 


প্রতিপত্তির দিক থেকে বড়ো) দল তো ছিলো ০72 
সেগুলোই । গু tsa) 5191 


১৪. ওদের প্রত্যেকেই রসূলদের মিথ্যাবাদী বলেছে, z 4 
ফলে আমার (আযাবের) ফয়সালা (ওদের ওপর) ঢ ০ 
প্রযোজ্য হয়ে গেছে। 


১৫. এরা সবাই অপেক্ষা করছে এক মহা গর্জনের, 
(আর এমন অবস্থায়) কিন্তু কারোই কোনো অবকাশ 
থাকবে না। 


১৬. এরা বলে, হে আমাদের রব, হিসাব কিতাবের 
দিনের আগেই আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও! 


১৭. (হে নবী,) এরা যেসব কথাবার্তা বলে, তুমি পা এপ পট পাপা ADA পা তা ABAD টি LCA A 

এর ওপর ধৈর্য ধারণ করো এবং (ধৈর্য্যের প্রশীক্ষণের 913 boss $315 519০ ণ ১০০ 
জন্যে) আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো, যি রি 
সে ছিলো একান্ত নিবিষ্ট । রী 


১৮. আমি অবশ্যই পর্বতমালাকে তার সাথে বশীভূত - + Ee 
করে দিয়েছিলাম, এগুলোও সকাল সন্ধ্যায় তার সাথে 
(সাথে) আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতো, 


১৯. পাখীকুলকেও (আমি বশীভূত করে দিয়েছিলাম), পপ ৯ AS পাটি 
তারা (তোর পাশে) জড়ো হতো, সকলেই ছিলো তার - 4০8)98-০ ০৮419 
রা। 


২০. আমি তার সাম্রাজ্য সুদৃঢ় করেছিলাম এবং (সে ,1%$2 271 21+12421155732 
সাম্রাজ্য চালাবার জন্যে) আমি তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম eis এ sl Se ১১১০ 


বাগ্মিতার শক্তি দান করেছিলাম ৷ 


পারা ২৩ ওয়ামা লিয়া +৫৩০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সূরা ছোয়াদ 
২১. (হে নবী,) তোমার কাছে কি (সে) বিবদমান 1৭526 31, 11875 SL 1572 
লোকদের কাহিনী পৌছেছে? যখন ওরা (উভয়ই) 12১5 1 রি Lia 1 
প্রাচীর টপকে (তার) এবাদাতখানায় প্রবেশ করলো, 6) ০] 


২২. যখন তারা দাউদের সামনে হাযির হলো তখন ১11৫ সি 
সে এদের কারণে (একটু) ভীত হয়ে পড়লো, ওরা ১ 120 ৮০5 EE 55915 ssf 


বললো (হে আল্লাহর নবী), আপনি ভীত হবেন না, ১৯৮11727001 বি 
(আমরা) বিবদমান দুটো দল, আমাদের একজন ৩১০ ৫ Cin oh goat 345 
আরেকজনের ওপর যুলুম করেছে, অতএব আপনি 1? পাপা চি 
আমাদের মাঝে ন্যায়বিচার করুন, (কোনো রকম) ১১15 ৮৮৪৪ 49350 ০০ 
না-ইনসাফী করবেন না, আমাদের সহজ সরল পথ ৮ 

দেখিয়ে দিন। ও 15211 st dt 


২৩. (বিবাদটি হচ্ছে এই যে,) এ আমার ভাই। এর 4/4424 ধর 5s 
বাছে দ্রানবাইটি দর অ আর আমর কাছে ০4-3৫-4323. 15১৩ 


ডগ পা । কু তা টিপু 
TiS 


আছে (মাত্র) একটি । (এ সত্তেও) সে বলে, আমাকে 5৯ ils iS sd ois 
তোমার এ (দুম্বা)-টিও দিয়ে দাও, সে কথায় কথায় Bac AD 
আমার ওপর বল প্রয়োগ করে। ৪ ০৬0৫3 09:22 02 


২৪. (বিবাদের বিবরণ শুনে) সে বললো, এ ব্যক্তি নী টার 
তোমার দুষ্বাটি তার দুষ্বাগুলোর সাথে যুক্ত করার দাবী ৫ eae Lt 1০06 ০8118 


করে তোমার ওপর যুলুম করেছে; (আসলে) যৌথ ২] 51215 রর ৮ Ww 
(বিষয় আশয়ের) অংশীদাররা অনেকেই একে অন্যের নু | ০2 [3 ols 


Ac রি 


ওপর (এভাবেই) যুলুম করে, (যুলুম) করে না কেবল সে তিলে ০২১ yt ৬০ Ein? 


সকল লোকেরা, যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান 5 2 
আনে এবং নেক কাজ করে, (যদিও) এদের সংখ্যা ৬69৮ 20518911192 
নিতান্ত কম; দাউদ বুঝতে পারলো, (তাকে পরিশুদ্ধ , _ পে 22 
করার জন্যে এ কাহিনী দ্বারা এতোক্ষণ ধরে) আমি 01) 943) ১৯০০ 42০5৮315915 
তাকে পরীক্ষা করছিলাম, (মূল ঘটনা বুঝতে পেরে) রর সাদা ৮০৯ 
অতপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করলো ০১019 
এবং সে পরাক্রমশালী আল্লাহ তায়ালার সামনে সাজদায় 
লুটিয়ে পড়লো এবং সে (আমার দিকে) ফিরে এলো 


২৫. অতপর সে জন্যে আমি তাকে ক্ষমা করে দিলাম eg «11722 
Dy 2 LU 4 এ): Us 
অবশ্যই আমার কাছে তার জন্যে উচ্চ মযাদা ও 5 হি ols এ তেব 


সুন্দরতম আবাসস্থল রয়েছে। © ৪ 512 ৬৯9 


২৬. হে দাউদ, ls eC BAL "ডা 

খলিফা লানালাম, তত্ৰ ভুমি মানুষদের মাঝে মু PNG HALE Sls C163 
ন্যায়বিচার করো এবং কখনো (নিজের) খেয়াল Lu 5] রাড 
অনুসরণ করো না, (তেমনটি করলে) এ বিষয়টি 62 = Ys 64 2৩, [ene et 
তোমাকে আল্লাহ তায়ালার পথ ক ৩০ 01,405 of Masi Cl 
দেবে; আর) অবশ্যই যারা আল্লাহ তায়ালার প' থ 5৪০০ শা ০০00 Ac Accel ৮ 
থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের জন্যে কঠিন শাস্তি 04১ olde ad df 0৮৮০০ 0958 


রিতা নি জক ভুলে $ 55117515250 


২৭. ৪27 ASTER টারাানা বাতের 2 
যা কিছু আছে তার কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি লি SUC CS GT ALCS 


পারা ২৩ ওয়ামা লিয়া + ৫৩১ www.alquranacademylondon.org 


রআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সুরা ছোয়াদ 


এটা তো সেসব মর্খ) লোকদের ধারণা, যারা -* 1376০1১4225 
(সৃষ্টিকর্তাকেই) অস্বীকার করে, আর যারা ৬:95. 21258 Ad ০6 EWS 
রা করেছে তাদের জন্যে & 0301 02198 


২৮. যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, |, ০1721841751 
আমি কি তাদের সেসব লোকের মতো করে দেবো 12 -2-9-5 ৬৪5 । 


As ALA cA /৯-০/১ ০ 1 w 
যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করছে, অথবা আমি কি ৮৮ 
পরহেযগার লোকদের গুনাহগারদের মতো (একই রা টিন বর 


দলভুক্ত) করবো? ৪৯৫14 wail ০৯৯১ 


২৯. আমি এ মোবারক গ্রন্থটি তোমার ওপর নাযিল ৪ DLW Ss 1p Az DIiANoAz SB 
করেছি, যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে 3x0 Dr এক| 215) ০৮৫ 
চিন্তা গবেষণা করতে পারে এবং জ্ঞানবান লোকেরাও এ 

(তা থেকে) উপদেশ গ্রহণ করতে পারে; © ৮,5111519586212491 


৩০. আমি দাউদকে (ছেলে হিসেবে) সোলায়মান দান চিট 
করেছি; সে ছিলো (আমার) উত্তম বান্দা; সে অবশ্যই G+ aE FE 
নিষ্ঠাবান ছিলো তু 


| উ ts St 


৩১. এক অপরাছে যখন তার সামনে দ্রে্তণামী ও) ও পা কির 
উৎকৃষ্ট (কয়েকটি) ঘোড়া পেশ করা হলো, el ০৬) ৮৯৭০ এ ase ০১১০31 3 


৩২. (তখন) সে বললো, আমি তো আমার মালিকের +, + Wo ০৯৮৯৫ RY 

স্মরণের কারণে (এদের) পছন্দ করেছিলাম, (অতপর 3 pl ০৮৯1০ 
সে তাদের চালাবার আদেশ দিলো) দেখতে দেখতে «৮4 Aus 
তা পর্দার আড়াল হয়ে গেলো । উ ৮০৯345196০০ ০৪৯ 


৩৩. (সে বললো,) সেগুলো আমার সামনে নিয়ে .* ৪ UAT Lal ER 
এসো; অতপর তো সেগুলোর পা ও গলদেশসমূহে ০9 3 1০ 382558959 


(স্নেহের) হাত বুলিয়ে দিলো। 


৩৪. আমি নোনাভাবেই) সোলায়মানকে পরীক্ষা = *2 1713177 ৮৮ 16৫ চু 
করেছি, (একবার) আমি তার সিংহাসনের ওপর 4৮95 8119 ০০০৭ 0৪ ০879 
an CE LEN 


৩৫. সে (আরো) বললো, হে আমার রব, তুমি ৬1৫12) 442 টু 
আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এমন এক সাম্রাজ্য ১ Jody ৮4 


দান করো, যা আমার পরে আর কারো জন্যে শোভনীয় 
হবে না, তুমি নিশ্চয়ই মহাদাতা । 


৩৬. আমি বাতাসকে তার অধীন করে দিয়েছি, তা রব তি 655 
তার ইচ্ছানুযায়ী সেখানেই নিয়ে যেতো- যেখানে সে * ১892 GSE) DE 


যেতে চাইতো, 


৩৭. শয়তান (জ্বিন)-দেরও (আমি তার অনুগত 
বানিয়ে দিয়েছি), যারা ছিলো প্রাসাদ নির্মাণকারী ও 
(সমুদ্রের) ডুবুরী, 


পারা ২৩ ওয়ামা লিয়া +€৫৩২ www.alquranacademylondon.org 


12115 4২০২১11১৯৭৮] ও 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সুরা ছোয়াদ 


লি) লককেও (জনি তর FE 


৩৯. (আমি বললাম,) এ সবই হচ্ছে আমার দান, ৭ NEE 
(এ থেকে) তুমি (অন্যদের) কিছু দাও কিংবা নিজের I এ... গা wl A Ie 
কাছে রাখো-(এগুলো সবই) হচ্ছে হিসাব ছাড়া । ৪ ৮১৮০০ 


৪০. অবশ্যই তার জন্যে আমার কাছে রয়েছে উচু হ 1৮ ৮৯০৫ এ 
মর্যাদা ও সুন্দর নিবাস । $ ৪/-০-১০৯৮ 6552৩ 


৪১. (হে নবী,) তুমি আমার বান্দা আইয়ুবের কথা টৈরান্ানর, 

স্মরণ করো । যখন সে তার মালিককে ডেকে বলেছিলো গেট টা li nl i 3 
(হে আল্লাহ), শয়তান আমাকে (ভীষণ) যন্ত্রণা ও কষ্টে As PAD 2 
ফেলে দিয়েছে (তুমি আমার কষ্ট দূর করে দাও); 6 ৩1৫29 ৮০ ০৮৪] GG 


A BAL 


৪২. আমি বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে = 14 £475" 2 
আঘাত করো (আঘাত করার পর পানির একটি কুপ ১35 0557165৫৯১১ ৮৫) 


বেরিয়ে এলে আমি আইয়ুবকে বললাম), এ হচ্ছে 042 
(তোমার কষ্ট দূর করা,) গোসল করা ও পান করার ৪ ৪১1১9 
(উপযোগী) পানি । 


৪৩. আমি তার সাথে তার পরিবার পরিজন ও তাদের £৮৯ত A2/W ADA বত 
মতো লোকদের সাথে একই পরিমাণ অনুগ্রহ দান 4৮৯৮৪৯০৮৪49 44521 4105599 
করলাম, এটা ছিলো আমার পক্ষ থেকে রহমত ও 

জ্ঞানবান মানুষদের জন্যে উপদেশ। ৪ ১611 55% 3835 0 


৪৪. আমি তাকে বললাম, তুমি তোমার হাতে এক ১৮, *: 2121 ₹£ 


মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে (শপথ পুরো করার 4943 ৮১৮৮ (৯৫ ৩ ১৪3 ১-৯১ 
মানসে তোমার স্ত্রীর শরীরে মৃদু) আঘাত করো, তুমি - খর [22332501. মরে 
নও শপথ ভংগ করো না; অবশ্যই আমি তাকে ৯2:12 ৩১৯9 1৮ Es = 
ধৈর্যশীল পেয়েছি; কতো উত্তম বান্দা ছিলো সে; সে = DR ০৯০7 
ছিলো আমার প্রতি নিবেদিত! শ০৮12141, ৮০]| 


8৫. (হে নবী,) তুমি আমার বান্দাদের (মধ্যে) + ৭৫৫৫ 4 যে 
ইবরাহীম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো, ওরা oR Gal Be 3 319 


(সবাই) ছিলো শক্তিশালী ও সৃষ্ষ্দরশী। 59281955801 42 


৪৬. আমি একটি বিশেষ ব্যাপার- পরকাল দিবসের ৯০1 ৯৯৭ 
স্মরণ ‘গুণের’ কারণে তাদের (নেতৃত্বের জন্যে) নির্দিষ্ট © toll (53838 Lally reals 1 
করে 


৪৭. অবশ্যই এরা সবই ছিলো আমার কাছে মনোনীত , রে 
উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত । $)05%1 ০০৫৪০ ০০1 Gre ol 


৪৮. (হে নবী,) তুমি স্মরণ করো ইসমাঈল, ইয়াসা* দু --"1 
ও যুল কিফলের কথা; এরা সবাই ভালো মানুষের ‘JIS Edsel 388 
অন্তর্ভুক্ত ছিলো; ৪০4 we 0049 


৪৯. এ হচ্ছে (মহৎ) একটি উপদেশ; অবশ্যই পরহেযগার IL LA Dz oA UA 
লোকদের জন্যে (পরকালে) উত্তম আবাসের ব্যবস্থা রয়েছে, 6 © ৬৮০৯৭ ৬০০০০ os ee 16 


৫০. (সে উত্তম আবাস হচ্ছে) চিরস্থায়ী এক জান্নাত, ৫ ৮171০ দ 
যার দরজা (হামেশাই) তাদের জন্যে উন্ক্ত থাকবে © ০141-০৮-4৯ 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সূরা ছোয়াদ 


৫১. সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, EE LAD Az cA 
সেখানে তারা পর্যাপ্ত RL SE SES noi 15০১0529192 Gets 


সরবরাহের আদেশ দেবে। 51589 ৪2৫ 


৫২. তাদের পাশে থাকবে আনতনয়না, সমবয়ঙ্কা গু ০18৯০ ৩৯ ৩ 
তরুণীরা । ৪ ৮১15) 53811 ye ৮১৫১5 


৫৩. (হে ঈমানদাররা,) এ হচ্ছে সেসব (নেয়ামত)- বিচার LA DAs 
দিনের জন্যে তোমাদের যার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। গু 5051 [5 uu: gl 1৫ 


৫৪. অবশ্যই এ হচ্ছে আমার দেয়া রেষেক- যা Ec ZEA পা 12 
কখনো নিঃশেষ হবে না, ৪ 2৬০ ০2 ICES G2 of 


৫৫. এ হচ্ছে (নেককারদের পরিণাম, অপরদিকে) 1৮ ০৭ ৮ 
বিদ্রোহী পাপীদের জন্যে থাকবে নিকৃষ্টতম ঠিকানা, গু ey" ০৯৪] ০19, +f Ge 


৫৬. আর তা হচ্ছে জাহান্নাম- যেখানে তারা গিয়ে পু দিদির পতিত 
প্রবেশ করবে, কতো নিকৃষ্ট নিবাস এটি! ৪ 30511 ০০45456912০ ts 


৫৭. এ হচ্ছে (পাপীদের পরিণাম,) অতএব তারা তা হু ভুত SA ৮ ০৯৫৯ Bohs 
আস্বাদন করুক, (আস্বাদন করুক) ফুটন্ত পানি ও পুঁজ, © © Blt 9 > FIT! ১1০ 


৫৮. (তাদের জন্যে) রয়েছে এ ধরনের আরো হ 72 ৰ 
(বীভৎস শাস্তি;) 09) 445৩ ur xls 


৫৯. এ হচ্ছে (আরেকটি) বাহিনী, (যারা) তোমাদের ,* 2০ 225 চিন saz 
সাথে জোহাননামে) প্রবেশ করার জন্যে (বেয়ে) লি ঠা ০০৫ ste C58 162 


আসছে, তাদের জন্যে কোনো রকম অভিনন্দনের ৪3011191122) 


ব্যবস্থা এখানে নেই; এরা জাহান্নামে গিয়ে পতিত 
হবে। 


৬০. তারা বলবে, বরং তোমরাই হেচ্ছো) অভিশপ্ত, টা RD চে / 
(আজ এখানে) তোমাদের জন্যেও কোনো অভিনন্দন + She ২১ ১০৯31 07 | bl 


নেই । তোমরাই তো আমাদের এ (মহা-) বিপদের ett ৮৪০2 ৩৪ 
সম্মুখীন করেছো, কতো নিকৃষ্ট (তাদের) এ el ঠ 
আবাসস্থল! 


৬১. (যারা এদের অনুসরণ করেছে) তারা বলবে, হে রা কপট পু তা বায়ে ভি নি 
আমাদের রব, যে ব্যক্তি (আজ) আমাদের এ ুর্গতির (০1০-৮+551০৯011৩5৬৭03315 
সম্মুখীন করেছে, জাহান্নামে তুমি তার শাস্তি দ্বিগুণ 

বাড়িয়ে দাও। 


৬২. তারা (আরো) বলবে, একি হলো আমাদের, 1 7 
আমরা (আজ জাহান্নামে) সেসব মানুষদের দেখতে -৮৯ ১৯১ & WY 
পাচ্ছি না কেন- যাদের আমরা দুনিয়ায় খারাপ 
লোকদের দলে শামিল করতাম; 


৬৩. তবে কি আমরা তাদের অহেতুকই ঠাট্টা বিদ্mপের ০ 2৯৫ * 414 A 
wh 

পাত্র মনে করতাম, না (আমাদের) দৃষ্টিশক্তি তাদের 

কিছুই দেখতে পাচ্ছিলো না। 


. জাহান্নামীদের নিজেদের মাঝে বাকবিতন্ডা £ AZ BB AB ০ 
EES এ © JW 1০৮০৬ ৩০৭ WS | 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৮ সূরা ছোয়াদ 


৬৫. (হে নবী,) তুমি বলো, আমি তো (জাহান্নামের) 24 11,1 
একজন সতর্ককারী মাত্র, আল্লাহ তায়ালা ছাড়া 4011 51 
না নেই, তিনি একক, তিনি ডিন 


৬৬. (তিনি) আসমানসমূহ ও যমীনের রব- (রব 11৮ 
তিনি) এ দুয়ের মাঝে যা কিছু আছে তারও, তিনি el LGN) 


প্রচুর ক্ষমতাশালী, মহা ক্ষমাশীল । 53821 5151 


৬৭. তুমি বলো, এ (কেয়ামত) হচ্ছে একটি বড়ো 2 1% 257 AS 
ধরনের সংবাদ, ৫০০55 908 


৬৮. আর তোমরা এ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছো! © 095১৮ LE 


৬৯. (হে নবী, তুমি বলো,) আমার তো উরধ্ব-জগতের ?ু AA 
Pe SO কোনো জ্ঞানই ছিলো না, 31৬ 13210৮15562 UEC 
(বিশেষ করে) যখন তারা (মানুষ সৃষ্টির বিষয় নিয়ে 

আল্লাহ তায়ালার সাথে) বিতর্ক করছিলো । 


৭০. (এ সব) আমার কাছে ওহী করা হয়েছে, আমি 
(তোমাদের জন্যে) একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া 
আর কিছুই নই। 


৭১. (স্মরণ করো,) যখন তোমার রব ফেরেশতাদের ৫৮1 
বলেছিলেন, আমি মাটি থেকে মানুষ বানাতে 155812০1৪47) SS TES 


যাচ্ছি রা 
| ও ৬৭৮ ০৪ 


৭২. যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ সুঠাম করে * নও ৯8২ ৩ ১4/2 বা 
নেবো এবং ওতে আমার (কাছ থেকে) রুহ ফুঁকে (22) or এল ০০৯৯9 La 1১ 


1 rs ৮১ ঠাপা 


দেবো, তখন তোমরা তার প্রতি সাজদাবনত হবে । ও ০২০৯৮ 19 


৭৩. অতপর ফেরেশতারা সবাই (তাকে আল্লাহর বি দির NA পাপা পাশু 
হুকুমে) সাজদা করলো, ও ০০. sels SEL ০৯০৪ 


যখ হা বারের যা 1275 uf J 31H 


এবং সে কাফেরদের অন্তভুক্ত হয়ে গেলো। 

© ol 
৭৫. আল্লাহ তায়ালা বললেন, হে ইবলীস, তোমাকে 171 ৭% “হত 24 বা 
কোন্‌ জিনিসটি তাকে সাজদা করা থেকে বিরত 1, ০৯ ০141০ ন JL 
রাখলো- যাকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে - "277 ++£2%7 + £7 
বানিয়েছি, তুমি কি এমনিই উদ্ধত প্রকাশ করলে, না ff ০১ ৪৩৪ ০০ 
কি তুমি ছিলে কোনো উচ্চ মর্ধাদাসম্পন্ন কেউ? ও ০1011 ০ 


২71 LAW BAL Os পি 


৭৬. সে বললো (হী), আমি তো তার চাইতে উত্তম; [5 * ১91 1 রর 
তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো আর তাকে 2 ৩5 ০ 


বানিয়েছো মাটি থেকে। 


পারা ২৩ ওয়ামা লিয়া ৫৩৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আৰ ঝুমার 


৭৭. আল্লাহ তায়ালা বললেন, তুমি এখান থেকে 6 8 ৩. পাও “A ১৮14 4 
এক্ষুনি বের হয়ে যাও, অবশ্যই তুমি অভিশপ্ত, ০৮৯১ SEU le ৫১৯১০) 


A cA chad রা] 


৭৮. তোমার ওপর আমার অভিশাপ থাকবে শেষ Aw ০৮৮1) মি 
বিচারের দিন পর্যন্ত ৷ © 8911 [95 41 ০০ ak ut 


A A 


৭৯. সে বললো, হে আমার রব, তুমি আমাকে সেদিন _ ৮৯৮৮ A FLAT এ 2 
পৰ্যন্ত অবকাশ 'দাও যেদিন সব মানুষদের (দ্বিতীয় © ১১১৯ [57 15১8১ ০১০ 
বার) জীবিত করে তোলা হবে। 


৮০. আল্লাহ তায়ালা বললেন হ্যা, যাও), যাদের 
অবকাশ দেয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত, 


৮১. অবধারিত সময়টি আসার সে নির্দিষ্ট দিন পর্যন্ত 
(তুমি অবকাশ পাবে)। 


৮২. সে বললো হ্যা), তোমার ইযযতের কসম, ৯ ৮* পনি এড 2424 
আমি তাদের সবাইকেই বিপথগামী করে ছাড়বো, © ৩৯০৯ te ৮০৪ Y BS 


Ed 


৮৩. তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা- RL MASE 
তাদের কথা আলাদা । ee ০৯ 


0 


৮৪. তিনি বললেন, (এ হচ্ছে) চূড়ান্ত সত্য, আর আমি হ কৰ 5৮01৮714716 
সত্যই বলি, © ৭951 549: 055 UL 


৮৫. আমি অবশ্যই তোমার ও তোমার অনুসারীদের *** 51753 CSL আগ 
সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবো । জনিত গালি নল ই ০০ 


AA পা পা 


~ 
A Az AM BLN পা 2০9 


৮৬. (হে নবী,) তুমি বলো, আমি এ কাজের ওপর Az z 2 
তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, না আমি চা 


তাদের দলের লোক যারা লৌকিকতা করে! 


৮৭. সে (কোরআন)টি তো সৃষ্টিকুলের জন্যে একটি 
উপদেশ ছাড়া কিছুই নয়। 


৮৮. আর কিছুকাল পরই (যখন কেয়ামত সংঘটিত [a A পল পানা Bohs 
এ [Od ০৯৪ ৮0১ ০৬৯৪ 
হবে, তখন) তোমরা অবশ্যই তার (সত্যতা) সম্পর্কে শপ 2 


জানতে পারবে। 


LA As 
কচ 


থেকেই (এই) গ্রন্থের অবতরণ । এ 


২. আমি এ (কিতাব) তোমার কাছে যার্থভাবেই 5:56 540 I ০11 0193101 
নাযিল করেছি, অতএব তীর জন্যে একান্ত নিষ্ঠাবান ” “5 Ls এ 
হয়ে তুমি আল্লাহ তায়ালার এবাদাত করো; রা 


31 20442 


A চে 
পরা 


৩. জেনে রেখো, একনিষ্ঠ এবাদাত আল্লাহ তায়ালার জন্যেই; ১ এ 10 41০ 74 114 


পারা ২৩ ওয়ামা লিয়া ++ ৫৩৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আঝ ঝুমার 


যারা আল্লাহ তায়ালার বদলে অন্যদের অভিভাবক 
হিসেবে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের 292 4393 ০5 1561 ০8019 


এবাদাত এ ছাড়া অন্য কোনো কারণে করি না যে, এরা দর 2৮০ ০৫০ ADIs 
আমাদের আল্লাহ তায়ালার নিকটবর্তী করে দেয়; কিন্তু ৩1, 80641110506] ২1 ০2৫2 


11২211৩ ৩২১১11২৪১৬৮ 


তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে, আল্লাহ তায়ালা ; _ 2 - A 7 ADAG ৯ ৮ পা 
(কেয়ামতের দিন) অবশ্যই সে বিষয়ের ফয়সালা 2৩91৯ 4nd US eas এও 41 
করে দেবেন; আল্লাহ তায়ালা এমন লোককে কখনো 9332 গু ১1 Ac A উপ 8৬) 5 
হেদায়াত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। ৫১৫০১ ৩7 (৪০401 01 


৯৮০০৫ পলা উপ 


৪. আল্লাহ তায়ালা যদি সন্তান গ্রহণ করতেই 44 আজ 
চাইতেন, তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ০০০ 1১19 == রা 


ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন, তার সত্তা Dh cp ঠাপা 1০ 2D 72৫15 
অনেক পবিত্র; তিনিই আল্লাহ তায়ালা, তিনি একক, পি রর 0 aes 


মহাপরাক্রমশালী | a3 ১১191 


৫. তিনি আসমান ও যমীন সঠিকভাবেই সৃষ্টি “4৫৭ ₹ 4) 
করেছেন, তিনিই রাতকে দিনের ওপর লেপটে দেন 395 ১5৯১9 ১০১ ডো 


আবার দিনকে রাতের ওপর লেপটে দেন, তিনিই সূর্য 

ও চন্দ্রকে (একটি নিয়মের) অধীন করে রেখেছেন; LE 
কক্ষপথে) বিচরণ করতে থাকবে; জেনে রেখো, তিনি DSN CBR ত 
পরাক্রমশালী, পরম ক্ষমাশীল । sells al 


৬. তিনি তোমাদের সবাইকে (আদমের) একই সত্তা লে 
থেকে পয়দা করেছেন, অতপর তিনি সেই (সত্তা) is dis 58৫19 rd us il 
থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের 7, টাকি 
জন্যে আট প্রকার পশু (-এর বিধান) অবতীর্ণ *১ 20০81 ৩০৫ IS 0555 


AD 132 AD ABLL 


করেছেন; তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের 2৪০৬ 82855৮01971 
পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন- তিনটি অন্ধকারে 5 ও ৯৮৫৯ ৬৪ রা 


একের পর এক (অবয়ব দিয়ে গেছেন); এই হচ্ছেন sli lB টে টাও ০০০ প্র 
আল্লাহ তায়ালা, তিনিই তোমাদের রব, তার জন্যেই আক! সি ০৯১০ 

যাবতীয় সার্বভৌমতৃ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, Yl 4111৮ 1111 ad 201০20১ 
তারপরও (সত্য) থেকে তোমাদের কোথায় কোথায় ৭ % ভিউ 8. 2 
ঠোকর খাওয়ানো হচ্ছে? 65255101554 


1] ৪৮৮51 Er 


৭. (হে মানুষ,) তোমরা যদি (আল্লাহ তায়ালাকে) দ্র: হু বি 
অস্বীকার করো তাহলে (জেনে রেখো), আল্লাহ NE ০৮৫5০১৪০। ul Gout 
তায়ালা তোমাদের কারোই মুখাপেক্ষী নন। তিনি 1১225” thee 
তার বান্দার এ অকৃতজ্ঞ (আচরণ) পছন্দ করেন না, 97 ৩19০ Oss ss NED 


তোমরা যদি তীর কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি LA DARL Br দর 
তোমাদের ওপর সন্তুষ্ট হবেন; (কেয়ামতে) কেউই ৪১৯9১987019 NET SE HY 


Ed A 2৮2 ০ AD ১79৩ 


কারো (গুনাহের) ভার ওঠাবে না: অতপর তোমাদের [৫2১25 ৫5 
ফিরে যাবার জায়গা হচ্ছে তোমাদের মালিকের কাছে, rAd 


সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা কে ডি নিত LS 
কি করতে; তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের oe 


ভেতরে লুকিয়ে থাকে । ©3941 


৮. মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন 4॥ 14,2 পয ০-৪০ ৮ 
সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়, 210522)55১50০1 ০515 19 


পারা ২৩ ওয়ামা লিয়া *ু ৫৩৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আৰ ঝুমার 
পরে যখন আল্লাহ তায়ালা তার কাছ থেকে নেয়ামত HI FS EET (91০7 
দিয়ে তার ওপর অনুগ্রহ করেন, তখন সে যে জন্যে © (৮০১ ESD 5৯191 


আগে তাকে ডেকেছিলো তা ভুলে যায়, সে (অন্যকে) 24 41৫৩ Ko Ar 
আল্লাহ তায়ালার সমকক্ষ বানায়, যাতে করে সে 005৩2 doi ৫১1৩৪ 


Ae তা ডে 


(অন্যদের) রি পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে; AU 
(হে নবী,) তুমি (এদের) বলো, নিজের কুফরীর SG i ৮০০20] 


সাথে (সামান্য) কয়টি দিনের জন্যে (এই) আরাম 
আয়েশ ভোগ করে নাও, (পরিণামে) তুমি অবশ্যই 
জাহান্নামী ৷ 


৪301 tl ০০ এ০| ই ২০9 


৯. যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সাজদাবনত =; 7+ 4 177) ও 02৫5 অ 
হয়ে দীড়িয়ে (আল্লাহ তায়ালার) এবাদাত করে সে 09121 Jr 90130 go cl 


পরকালের (আযাবের) ভয় করে এবং তার মালিকের ECE CEO EP 
অনুগ্রহ প্রত্যাশা করে; (হে নবী, তুমি) বলো, যারা 45-9)2৯১1১৯58581)6স 


ঢু. ADAG cA EAU 


(আল্লাহ তায়ালাকে) জানে আর যারা (তাকে) জানে 
না, তারা কি এক সমান? (আসলে একমাত্র) জ্ঞানবান ads ০৭০ এ jd 


ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে পারে। 6 ৮0111991565 (০01,055 |: 


১০. (হে নবী,) তুমি বলো, হে আমার বান্দারা, * {৯4 
যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিককে ন) 50157 ০১ 28৩ ৩ 


ভয় করো, যারা এ দুনিয়ায় কোনো কল্যাণকর 222৮০058815 ০9 
কাজ করবে তাদের জন্যে (পরকালেও) মহাকল্যাণ _ * ০ 

(থাকবে), আল্লাহ তায়ালার যমীন অনেক প্রশস্ত; LEE Ghat Gf 
(উপরন্তু) ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার 

দেয়া হবে। 


১১. (হে নবী,) তুমি বলো, আমাকে আদেশ দেয়া A BA 
হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন দ্বীনকে আল্লাহ (21291 5:০9 ৮18 
তায়ালার জন্যে নিবেদন করে তার এবাদাত করি, 


১২. আমাকে আরো আদেশ দেয়া হয়েছে, আমি যেন 
আল্লাহ তায়ালার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে ৪ ০০০০1 এ 
প্রথম হই। 


১৩. তুমি বলো, আমি যদি আমার মালিকের * ৬৮ 2 ৯ ₹ 2 
না করি তাহলে আমি আমার ওপর এক (৯৯০০০ ৮198 
মহাদিনের শাস্তির ভয় করি। A Az তা 


১৪. তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হয়েই আল্লাহ 2 ৯০ ০৪৯০৪ 
তায়ালার এবাদত কারি, & 23D LS Gf 08 


১৫. অতপর তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও 
গোলামী করো; (হে নবী,) তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত 


বা যারা অন্যের গোলামী করার কারণে) “27 
রর পাত 


পরিজলদের উন ক্ষতি লালে: তোমরা জেনে রেখো, 5°03 NIE I ys elf 
(আখেরাতের) সে ক্ষতিই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি ৷ DAD AA 


© ont 915. 


পারা ২৩ ওয়ামা লিয়া * ৫৩৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৬. তাদের জন্যে তাদের ওপর থেকে ছোয়াদানকারী) 
আগুনের মেঘমালা থাকবে, তাদের নীচের দিক 
থেকেও থাকবে আগুনেরই বিছানা; এ হচ্ছে সে 
(বীভৎস) আযাব, যা দিয়ে আল্লাহ তায়ালা তার ॥' 
বান্দাদের ভয় দেখাচ্ছেন; (অতএব) হে আমার 
বান্দারা, তোমরা আমাকে ভয় করো । 


৩৯ সুরা আৰ ঝুমার 
Ww Bp A Az AW ADs 


০292০ wz Ub re 95 ere rt 


LUD rs Bop A 


5201 3952 ১৮০ ৮৯০৯৯ 
© GI sia Le 


১৭. যারা (আল্লাহ বিরোধী) শয়তানী শক্তির গোলামী 
করা থেকে বেঁচে থেকেছে এবং (একনিষ্ঠভাবে) ০ 
আল্লাহ তায়ালার দিকেই ফিরে এসেছে, তাদের জন্যে 
রয়েছে মহাসুসংবাদ, অতএব (হে নবী), তুমি আমার 
(এমন সব) বান্দাদের সুসংবাদ দাও- 


of SEEM ০4০15 


add AA 


cyl dt 01159696202 


১৮. যারা মনোযোগ সহকারে (আমার) কথা শোনে 
এবং তার ভালো কথার অনুসরণ করে; এরাই হচ্ছে 
সেসব (সৌভ্যাগ্যবান) লোক যাদের আল্লাহ তায়ালা 
সৎপথে পরিচালিত করেন, আর (সত্যিকার অর্থে) 
এরাই হচ্ছে বোধশক্তিসম্পন্ন মানুষ । 


LAD Uc AN AD পাটা পানি 


৩9১৮১ ০9৮11 Ee ০৪9] 
BLS ag এএগ IL 
এ tif 2 aif 


১৯. (হে নবী,) যে ব্যক্তির ওপর (আল্লাহ তায়ালার) 
আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে (তাকে কে 
বাঁচাবে); তুমি কি (তাকে) বাচাতে পারবে যে 
জাহান্নামে (চলে গেছে), 


১5121 £124552 


$ 3011 ০5 38: 


২০. তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের 
জন্যে (বেহেশতে) প্রাসাদের ওপর প্রাসাদ বানানো 
থাকবে, যার পাদদেশে বর্ণাধারা প্রবাহিত থাকবে; 
(এটা হচ্ছে) আল্লাহ তায়ালার ওয়াদা; আল্লাহ তায়ালা 
কখনো ওয়াদা খেলাফ করেন না। 


তে £5 এ 


তা পাকি থু AN LBA) “A 


EE 905 


২১. (হে মানুষ,) তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ 
করোনি, আল্লাহ তায়ালা আসমান থেকে পানি বর্ষণ 
করেন, অতপর তিনি তা যমীনের প্রত্রবণগুলোতে 
প্রবেশ করান, তিনিই (আবার) তা দিয়ে (যমীন 
থেকে) রং বেরংয়ের ফসল বের করে আনেন, পরে 
তা (আবার) শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে 
পীতবর্ণের (ফসল হিসেবে) দেখতে পাও, অতপর 
তিনিই তাকে আবার খড়কুটায় পরিণত করেন; 
অবশ্যই এতে জ্ঞানীদের জন্যে উপদেশ রয়েছে। 


22521 েএটাঞি Si 
6১৯৪৫ উঠি 427 
22966 ৮8 ও ঠা 12০ Se le) as 


cP হাটা পা DD BLA 


SUS & 12162 এলি die 


২২. যার অন্তরকে আল্লাহ তায়ালা ইসলামের জন্যে 
উন্যুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি তার প্রতিপালকের 
পক্ষ থেকে (পাওয়া) একটি (হেদায়াতের) নূরের 
ওপর রয়েছে; দুর্ভোগ হচ্ছে সেসব লোকের জন্যে 
যাদের অন্তর আল্লাহ তায়ালার স্মরণ থেকে কঠোর ,৭ 
হয়ে গেছে; (মূলত) এরাই সুস্পষ্ট গোমরাহীতে 
নিমজ্জিত রয়েছে। 


পারা ২৩ ওয়ামা লিয়া 


* ৫৩৯ 


$ ৮০211 এ9% ১৪০ 
2513৯124224 655 


রা IAW BA. 
* SL 


তে 
পারা 


WD Aw AD [তা 
১০৪9১ * 229 PS 


5৯ ৬৪ 5৯ ৮2 ৮০ /৯ »০ ৮2 


৩79: ts ০৮০৯৫ 
ও ৬০945 


www.alquranacademylondon.org 


éে 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আৰ ঝুমার 
২৩. আল্লাহ তায়ালা সর্বোৎকৃষ্ট বাণী নাযিল করেছেন, > 222 
তা এমন (উৎকৃষ্ট) কিতাব যার প্রতিটি বাণী পরম্পরের elise ARIA “l 


সাথে সামঞ্জস্যশীল ও অভিন্ন, যারা তাদের মালিককে LANZA 20102 ডি নে বঙ্গে 
ভয় করে, এ (কিতাব শোনার) ফলে তাদের চামড়া ৩৪৪৯ ৬৭1১1৯4৩১৯৯ 8 


কেপে ওঠে, অতপর তাদের দেহ ও মন বিগলিত তা 
হয়ে আল্লাহ তায়ালার স্মরণে ঝুঁকে পড়ে; এ (কিতাব) dese ১9৯ ৩৮০৮০) 
হচ্ছে আল্লাহ তায়ালার হেদায়াত, এর দ্বারা ৰ ্‌ি 
তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান; আল্লাহ BC HS Dd ys 


তায়ালা যাকে গোমরাহ করেন তার আসলেই কোনো ০৫, A 2 পু ০৫, AB ৮৮৮ ০ 
পথপ্রদর্শক নেই। ৪১ ০১401 0127 ০9৮50 


২৪. যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখকে কঠিন ? টে TS ALOU Ai 
শান্তি থেকে বাঁচাতে চাইবে, (সে কি তার মতো হবে fs 51০০] ৮5৮ 933 ই 


A PAD 1 2222 রা cA পা 


যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে, সেদিন) | ০59১ ors ০৯ এক] 
যালেমদের বলা হবে, তোমরা (দুনিয়ায় বিডি: 55 ০589 রর ০7 
করছিলে আজ তারই মজা ভোগ করো! ও ০9৮ 


২৫. তাদের আগের লোকেরাও (নবীদের ওপর) ০ ০ 177" হি 
মিথ্যা আরোপ করেছে, অতপর এমন দিক থেকে el rel ore cid ৪১১ 
(আল্লাহ তায়ালার) আযাব তাদের ওপর এসে তাদের পা ০9০ ডি তা পা 9 চিতা A coh 
গ্রাস করলো যে, তারা টেরই পায়নি। ও 095০8881৬০০ ০০০16 


২৬. আল্লাহ তায়ালা তাদের দুনিয়ার জীবনে অপমানের 71148191১7৮ Dp? 
মজা উপভোগ করালেন, (তাদের জন্যে) আখেরাতের 51৮4 ৪95 ১41 al hl 


পর পাপা 


আযাব হবে (আরো) গুরুতর । (কতো ভালো হতো) ও YAR 126 85581 ০1629 


যদি তারা (কথাটা) জানতো! 


লে উই কাব 2158115১84745775382 


ADD তি শার্শা A DEAD a Wo A 
করে তারা উপদেশ গ্রহণ করতে পারে, © L976 { | Je 02 4৫ ৬ 


২৮. এ কোরআনকে (আমি বিশুদ্ধ) আরবী ভাষায় _ - 2 *০্দদ নে 
(নাযিল করেছি), এতে কোনো জটিলতা নেই, আশা € 994৮৮035537 0199 
করা যায় তারা (আল্লাহ তায়ালার না-ফরমানী থেকে) 

বাচতে পারে। 


যাহা ১ 2 
লা ০0553 (১2 ৬০৮ 


৩০. অবশ্যই তুমি মরণশীল- তারাও নিসন্দেহে 2 ৯৩ AID ০৬৮ 215 
মর anf End et HE 


52 


£৯ ৮9 ৬এপা তা 


৩১. অতপর (নিজেদের অপরাধের জন্যে একে অপরকে 42) ডি ০ is ৮] ৰে 
দায়ী করে) তোমরা কেয়ামতের দিন তোমাদের 105০ ০ 


মালিকের সামনে বাকবিতন্ডা করতে থাকবে । ৩০ ০০০০- |রু 


পারা ২৩ ওয়ামা লিয়া % ৫৪০ www.alquranacademylondon.org 


ঞওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ kl আৰ ঝুমার 


# ৩২. সে ব্যক্তির চাইতে বড়ো যালেম আর কে- যে AE: ৰ "1875 
oY 
রশ, তলব গার দা আরোপ করে এবং BE | EF ০৫ ০০৭০ 1৪ 


| একবার তার কাছে সত্য দ্বীন) এসে যাওয়ার পরও 2220 ৰ হারা 210 
| সে তা মিথ্যা প্রতিপন্ন করে; (এমন সব) কাফেরদের Me 2 চার 


ঠিকানা কি জাহান্নামের মধ্যে (হওয়া উচিত) নয়? 5] ৩৭১৯7 (/% 


৩৩. যে ব্যক্তি স্বয়ং এ সত্য (দ্বীন) নিয়ে এসেছে এবং 7, পু ৮৮ 
ja JL টু 
যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তাদের 452 2৬১৮৬ না ৬১12 


(এ আযাব থেকে) বাচিয়ে দেয়া হবে। © ০98৪ | 22 এএঠ 


৩৪. তাদের জন্যে তাদের মালিকের কাছে সেসব ৮৮৯2৩ জিন 
কিছুই থাকবে যা তারা (পেতে) চাইবে; (মূলত) 1১, ০৪3) Ge 95187 Le 


Lett oA STL 


এটাই হচ্ছে নেককার মানুষদের পুরস্কার, 6 =| 19১৯ 


৩৫. এরা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তায়ালা 2755 25525 
যেন তাদের (আমলনামা) থেকে তা মিটিয়ে দিতে shee রা 
পারেন, তাদের কর্মকান্ডের জন্যে তিনি তাদের উত্তম (০1 ৬ রর Gort - তে 
| | নি 22 ৮.০ ০ 


Bt 19১ 


৩৬. আল্লাহ তায়ালা কি তার বান্দা (মোহাম্মদের ES PIER ০ পাশা ৫2 শা Aas 
44 
হেফাযত)-এর জন্যে যথেষ্ট নন? (হে নবী,) এরা * $32১০ ১ ed 
তোমাকে আল্লাহ তায়ালার পরিবর্তে (অন্যদের) ভয় 281 } | নেনে wz nL 
দেখায়; আল্লাহ তায়ালা যাকে বিভ্রান্ত করেন তার +> 


(আসলেই) কোনো পথপ্রদর্শক নেই, S) 30 ০০1০) 


AD ১ পাতা 


৩৭. আবার যাকে আল্লাহ তায়ালা পথ প্রদর্শন করেন 7] ৬৭ ধা 
তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আল্লাহ তায়ালা কি ৩2 1০০ yh 
পরাক্রমশালী (কঠোর) প্রতিশোধ গ্রহণকারী) নন? [6 ডঃ ১১5 24 


৩৮. (হে নবী,) যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো, রানুর দ্র বার 
আকাশমালা ও যমীন কে সৃষ্টি করেছে, (জবাবে) srl GL nl ৬৪9 
অবশ্য ওরা বলবে, আল্লাহ্‌ তায়ালাই (এসব সৃষ্টি |" Bens ৮.৯ 
করেছেন); এবার তাদের তুমি বলো, তোমরা কখনো EL dd ৩98৮1০৯১১15 
ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তায়ালা আমাকে 4 TE ১ রন LAE 
কোনো কষ্ট পৌছাতে চান তাহলে আল্লাহ তায়ালা 44 (5591) ul 4/ 39১2 UF 
ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর পরার করি LU ১৮ এ 
করতে পারবে? কিংবা তিনি যদি আমার ওপর (তার) ৩১১ BB) sys ৪ ৩১ ০১১ 
অনুগ্রহ করতে চান, (তাহলে) এরা কি তার সে অনুগ্রহ 1+ 

রোধ করতে পারবে? (হে নবী,) তুমি বলো, আমার 


জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট; যারা নির্ভর করতে চায় _ - ৭4%, 407৮ ধৰব 2&০ ১০ 
তাদের তো তার ওপরই নির্ভর করা উচিত। © 05 959 4৮০5441 গোঁ 


৩৯. (হে নবী) তুমি বলো, হে আমার জাতি, তোমরা »* 4। * 

তোমাদের জায়গায় সনদ অবশ্যই আমি ০37৫5945412 [9808 
আমার) কাজ করে যাচ্ছি, শীঘ্বই তোমরা (তোমাদের Lah ০৯০ 
চিত 8 © ০৪৮) ০১৪১৩ 052 


পারা ২৪ ফামান আযলামু % ৫৪১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সুরা আঝ ঝুমার 


৪০. কার ওপর (দুনিয়ায়) অপমানকর আযাব আসবে 412 টানি চু El Ac 
এবং (আখেরাতেই বা) কার ওপর স্থায়ী আযাব নাযিল এ * 452% tye GE sly on 


হবে (তাও জানতে পারবে)! ৪ ৪ 


SAW 


৪১. (হে নবী,) আমি মানুষের জন্যে তোমার ওপর রি 
সত্য (দ্বীন)-সহ (এ) কিতাব নাযিল করেছি, অতপর ১০০40 ০০1 ৮৪ 77১71 Gt 


যে কেউ হেদায়াত পেতে চাইবে সে তা করবে একান্ত * 
তার নিজের (ভালোর) জন্যে, আর যে ব্যক্তি গোমরাহ ৬৭552555০৩2 A cy 
হয়ে যায়, তার এ গোমরাহীর ফল তার নিজের 8 ০1750565038 SL 
ওপরই বর্তাবে, আর তুমি তো তাদের ওপর কোনো - * 
তত্ত্বাবধায়ক নও! © 0৮5 র 


৪২. আল্লাহ তায়ালা (মানুষদের যর সময় তার ৮৮৮০৭ 
প্রাণবায়ু বের করে এ ঘুমের সময় sy os OLY 55 uf 
মরেনি তিনি তাদেরও (রূহ বের করেন), অতপর যার S১০ ৪55৫ ids 
ওপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ুতিনি ০৮৯০, A ০৪7 
(ছেড়ে না দিয়ে) রেখে দেন এবং বাকী (রূহ)-দের Ley dl ol i 
একটি সুনির্দিষ্ট সময়ের জন্যে ছেড়ে দেন;এর (ব্যব তু 

স্থাপনার) মধ্যে এমন সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে SWS Goh oo 9511 ১১%। 
যারা (বিষয়টি নিয়ে) চিন্তা ভাবনা করে। CRI ভু 


৪ ১১১০৪ [91 ২১: 


৪৩. এরা কি আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে (অন্যদের) ,? ৮5 ০4, 
সুপারিশকারী (হিসেবে) গ্রহণ করেছে? (হে নবী,) গর wl ১৯, ৬৪ চিক 
তুমি বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী Y০ 854 0%৫ টা হি 

কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের 45 পা গঠ ও 
কোনো জ্ঞান বুদ্ধি আছে। © 0915 


88. বলো (হে নবী), যাবতীয় সুপারিশ একমাত্র ০1০০ A ৩ কত 

আল্লাহ তায়ালার জন্যেই, আসমানসমূহ এবং পৃথিবীর yp. ১2526801400 
সার্বভৌমত্ব তার জন্যেই নিবেদিত; অতপর তোমাদের ৮৯৮০ "35০ 0 
সবাইকে তার দিকেই ফিরিয়ে নেয়া হবে। © ug y এ Le ৮5১%19 


৪৫. যখন তাদের কাছে এক আল্লাহ তায়ালার + *172 * 97৮ ॥ 
কথা বলা হয়, তখন যারা আখেরাতের ওপর ঈমান --1১-০১৮৮5| ৪৩১ 415৫ BH) 


আনে না, তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে, . - ন রে 
অপরদিকে যখন (আল্লাহ তায়ালার) বদলে, অন্য 26810155585 ৩928০ ০৩4 


(৮586 করা হয় তখন তারা © Uys of 15355508071 


রর নবী, 
আমান নে ভা, (হয শান ও জামান ০45৩05০১৮:025৫০88 


সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে “*4+£ £4 " খা 
i (Cn ০০) 83128 ৮1 
সেসব বিষয়ের ফয়সালা করে দাও, যে ব্যাপারে তারা পি | 19 | 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩৯ সূরা আৰ ঝুমার 


তার সাথে সমপরিমাণ (সম্পদ) আরো যদি তার *ন AEE da GA 
কাছে থাকে, কেয়ামতের দিন আযাবের কষ্ট থেকে ss SOY LU 


AW ADs পলাল প্রা /৯ পা 


মুক্তি পেতে তারা সবকিছুই দিয়ে দিতে চাইবে; সে wr 8d 029° Ll 19 51621 
সময় আল্লাহ তায়ালার কাছ থেকে সে (আযাব) এসে রাত 


উপস্থিত হবে, যার কল্পনাও তারা করতে পারেনি । © 05০22156562 LAC dt 


৯ ৮টি পা পার্ট 1৬০ ADs পাপা 


৪৮. এরা (যেভাবে) আমল করতে থাকবে, আস্তে আস্তে * 421৮৮ 
(সেভাবে) তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে, যেভাবে £3 ৮১919 ৮ le 0৯5 


(আযাবের প্রতি) এরা হাসি বিদ্রপ করতো তা তাদের টার্নিং ৫৮ 
(আমলের মতোই) তাদের পরিবেষ্টন করে ফেলবে । © ০9১০০ 48 I 15 


৪৯. মানুষদের (অবস্থা হচ্ছে) যখন কোনো দুঃখ (61 5, (712785717301 54151 
কষ্ট তাদের স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে, 1১1 পের 
অতপর আমি যখন (তো দূর করে) তাকে আমার কাছ ০2*4*11751 116, By Ah 
থেকে কোনো রকম নেয়ামত দান করি তখন সে BA Pal ol 72০5 ৯ 
বলে, এটা তো আমার জ্ঞানের (যোগ্যতার) ওপরই * 247% ০৫15 2255 

দেয়া হয়েছে। না (আসলে তা নয়); বরং এটা হচ্ছে “* ১৩ ১০৯০৪ 
পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। 


পাপ 


৫০. এদের আগের লোকেরাও এ ধরনের (কথাবার্তা) ১14৯ 
বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের এ সি os IG 


কোনোই কাজে আসেনি । 


৫১. যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম ৮ 2৩19, ও SCL il 


তাদের সামনে আসবেই; এদের মধ্যে যারা যুলুম 


< ৮9 1৩ ABLLA HoT A ADs 


করে তারাও (একদিন) তাদের কর্মের মন্দ ফল ভোগ 17 ০০৮ ০০? | 
করবে, এরা (আমাকে) অক্ষম করে দিতে পারবে i রি তপন 


না। টির? চি 


ad 


৫২. এরা কি জানে না, আল্লাহ তায়ালা যাকে চান *4। 42411 ৮০৮৫ অর" “তা 
(তার বেক বাড়ে দেন এবং যার জন্যে সন ০০335811658 41 ol sl 


কাত Acc PP aw 


তাকে) সংকুচিত করে দেন; অবশ্যই এর মাঝে [ [381 ০৭১ EUS & ৩1,008 ৪৫২ 
ঈমানদার লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। 


6 ASD 2 


৪ ৩9০8 


৫৩. (হে নবী,) তুমি বলো, হে আমার বান্দারা, TL ADL Az 

তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছো- আল্লাহ 194৮০371522 0% 
তায়ালার রহমত থেকে (কখনো) নিরাশ হয়ো না; Jf 225 | FEN ্ 
আল্লাহ তায়ালা অবশ্যই (মানুষের) সমুদয় গুনাহ ul | oc pr 5 
ক্ষমা করে দেবেন, অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম 25201, Less ০5০1 4৯2 
দয়ালু। ০০ ৮৯ -০তাতি 


en 


৫৪. তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো PAST 
এবং তার কাছেই আত্মসমর্পণ করো- তোমাদের ওপর ৩৭ ur “ 19প--9৫9) ul Ped 


আযাব আসার আগেই, (আযাব এসে গেলে) অতপর _ 4॥+4/১/ n 
তোমাদের আর কোনো রকম সাহায্য করা হবেনা। © IY ০ 216211 Ee uf 


পারা ২৪ ফামান আযলামু €%৫৪৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ২ 
৫৫. তোমাদের অজান্তে তোমাদের ওপর অতর্কিতভাবে *= * 24 রি হি ধা ১12 
কোনো রকম আযাব নাযিল হবার আগেই তোমাদের ৮০০ 109 ~ 5 A 


কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট (গ্রন্থ) নাযিল NL পাতে 
করেছেন তোমরা তার অনুসরণ করে৷, 


গালে পর ADASAD SoA 


© ৬9১৯৪ 2 


৫৬. (এমন যেন না হয় যে,) কেউ বলবে, হায় * মা ne 402 
আফসোস! আল্লাহ তায়ালার প্রতি আমার কর্তব্য ০১ ০০৮০০২০২০৩৯ 
পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি, আমি কা 

ছিলাম ঠাট্টা বিদ্রপকারীদেরই একজন! ও ay ul ০ ls 4/ 


এ 
০ 


৫৭. কিংবা (কেউ) যেন না বলে, যদি আল্লাহ তায়ালা 
আমাকে হেদায়াত দান করতেন তাহলে আমি অবশ্যই 


৫৮. অথবা সে যখন (জাহান্নামের) আযাব সামনে 
দেখবে তখন বলবে, আহা, যদি আমার (আবার) 
দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে আমি নেক 
বান্দাদের দলে শামিল হয়ে যেতাম! 


৫৯. (আল্লাহ তায়ালা বলবেন,) হ্যা, অবশ্যই আমার তি ডা Ee 
আয়াতসমূহ তোমার কাছে এসে পৌছেছিলো, কিন্তু 284581339৪4 


তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার ৯৩ ৯৮2৫৯ ৫ 
করেছিলে, তুমি ছিলে অইীকারকারীদেরই একজন। ৩৯১৪ ৫ ৬০ 9 ০০১৯০ 


৬০. কেয়ামতের দিন তুমি দেখবে, যারা আল্লাহ ৯০2৩ 2৫৩ 
তায়ালার ওপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো G15 oa > (545 


সব কদাকার (বিশ্রী হয়ে গেছে), জাহান্নাম কি ওদ্ধত্য | 
পোষণকারীদের ঠিকানা (হওয়া উচিত) নয়? চারের হি 8১7০০৮95959 40 


LA ৬ পা পাশ9০৬ ZA 


© ৩৭ ১৮ ০৪০ 


৬১. (অপরদিকে) যারা তাকওয়া অবলম্বন করেছে, 9৫21) দু 39121 দুলে 
আল্লাহ তায়ালা তাদের সাফল্যের সাথে (আযাব থেকে) » 3 527 রি ই 


পর পতল AD cL FRE 


উদ্ধার করবেন, অকল্যাণ তাদের কখনো স্পর্শ করবে 
না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে! © ০9১৯৯ 19 gad এ 


৬২. আল্লাহ তায়ালা সব কিছুর অষ্টা, তিনিই হচ্ছেন ৪ 
সব কিছুর ওপর তত্ত্বাবধায়ক! 


৬৩. আসমানসমূহ ও যমীনের যাবতীয় চাবি (কাঠি) -* 4 8611512৭117 
তো তীর কাছেই; যারা আল্লাহ তায়ালার আয়াতসমূহ ৩৭৪712০৯১19 বে oa 


অস্বীকার করে তারাই হচ্ছে এমন লোক যারা 2 7৮5 12012 9; 
ভাতা $ 0১5০হ 22 তা || sly 5% 


৬৪. (হে নবী,) তুমি (এদের) বলো, হে মূর্খ ব্যক্তিরা, 1 ৮০৭ ম 24542 &। ০৭ 
তোমরা কি (এরপরও) আমাকে আল্লাহ তায়ালা ছাড়া (1৩০ ৮9১০৪ df IE 


APIA 


অন্য কারো গোলামী করতে বলবে? SC Les 


পারা ২৪ ফামান আযলামু % ৫৪8 www.alquranacademylondon.org 


কু 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৬৫. (অথচ হে নবী,) তোমার কাছে এবং সেসব 
(নবীদের) কাছেও- যারা তোমার আগে অতিবাহিত 
হয়ে গেছে, এ (মর্মে) ওহী পাঠানো হয়েছে যে, যদি 
তুমি (আল্লাহ তায়ালার সাথে অন্যদের) শরীক করো 
তাহলে অবশ্যই তোমার (সব) আমল নিষ্ফল হয়ে যাবে 
এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে । 


৩৯ সূরা আৰ ঝুমার 


০০৪০1 19 At ৫৯2 989 
8052 En] ০৯৯ ose এ 


৮৪১০০ পাপা 


© yl ০০ i 


৬৬. তুমি বরং একান্তভাবে আল্লাহ তায়ালারই এবাদাত 
করো এবং শোকরগোযার বান্দাদের মধ্যে শামিল হয়ে 
যাও। 


AD ADA পা পা) 


© GSH 0529 9229 2 


৬৭. (আসলে) এ (মূর্খ) লোকগুলো আল্লাহ তায়ালার 
উচিত, কেয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তার 
হাতের মুঠোয় এবং আসমানগুলো (একে একে) ভাজ 
করা অবস্থায় তার ডান হাতে থাকবে; পবিত্র ও মহান 
তিনি, ওরা (তার সাথে) যা কিছু শেরেক করে তা 
থেকে তিনি পবিত্র ও অনেক উর্ধ্বে । 


১১198 85১০৪ GL Ul 19963 U3 
IO 95 শা হাটতে FA তা 


Ilocos 1 AD 


El 


৬৮. (যখন প্রথমবার) শিংগায় ফুৎকার দেয়া হবে, 
তখন ও যমীনে যা আছে তার (সব 
কিছুই) বেহুশ হয়ে যাবে, অবশ্য আল্লাহ তায়ালা যা 
চান (তা আলাদা); অতপর আবার শিংগায় ফুৎকার 
দেয়া হবে, তখন তারা সবাই দাড়িয়ে যাবে (এবং সে 
বীভৎস দৃশ্য) তারা দেখতে থাকবে । 


১০৪০ 8৬7০০52১৯03 ESS 
63৮8, ০6৮০81৪৮৫০5 


90565 [0০150 ৪১০০৪ 


৬৯. (এ সময়) যমীন তার মালিকের নূরের ঝলকে 
উদ্ভাসিত হয়ে ওঠবে, মানুষের (কর্মফলের) নথিপত্র 
(সামনে) রাখা হবে, নবীদের ও অন্যান্য সাক্ষীদের 
এনে হাযির করা হবে, তাদের সবার সাথেই ন্যায়বিচার * 
করা হবে, তাদের কারো ওপরই যুলুম করা হবে না। 


পাপা পাপা Nae 


6529৮5592952০9%1 ০০৪৮০ 
162811908581555094801 
পা ০৫০১০ লিক ০০, ADNAN রা 


© 09821 ০৪9 040 en 385 


৭০. প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া 
হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, (কারণ) 
আল্লাহ তায়ালা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা 
কিছু তারা করতো । 


AL Aas রা 


৮5০৮৮০০৩০০১ 


EAL শিপ ভি পা (3 ৮০ প্রানি পণ 


© ৩9৯৯41০১৮০1 


৭১. যেসব লোক কুফরী করেছে তাদের দলে দলে 
জাহান্নামের দিকে তাড়িয়ে নেয়া হবে; এমনি (তাড়া 
খেতে খেতে) যখন তারা জাহান্নামের (দোরগোড়ায়) 
পৌছুবে তখন (সাথে সাথেই) তার (সদর) দরজা 
খুলে দেয়া হবে এবং তার রক্ষী (ফেরেশতা)-রা 


222 ডৰ Koos cA 


ef yo) ries ৫1 3% cng G2 
TEI IUGC Hl 2 


ADLAW 2-2-2 7১798 পা Nad ot পা ADs 


ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য As Um Sa Leys rel 
থেকে কোনো শী 5 যারা তোমাদের ৯ ৮0 পা ৯ পটি ৮৯টি পা A PDUs A ৮০ /৯ প্রাপ পা APA 
কাছে তোমাদের মালিকের (কিতাবের) আয়াতসমূহ 49) $393) al ৪৯০) গা 
তেলাওয়াত করতো এবং তোমাদের এমনি একটি 

দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিতো; ওরা ০৫49 5151910816৯ A 
বলবে (হ্যা), অবশ্যই এসেছিলো, কিন্তু কাফেরদের 

ওপর (আল্লাহ তায়ালার) আযাব (সম্পর্কিত) ওয়াদাই 9 
(আজ) বাস্তবায়িত হয়ে গেলো । 


পারা ২৪ ফামান আযলামু 


EAE 


9 AE ৮1621 24৫০8 


৫৪৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 
৭২. ওদের (তখন) বলা হবে, যাও, প্রবেশ করো -* 1 ৮৩৮০৮ তি পিক ০৯ 
জাহান্নামের দরজাগুলো দিয়ে, (তোমরা) সেখানেই 54915 দক SRLS এ 


চিরদিন থাকবে, ওদ্ধত্য প্রকাশকারীদের জন্যে কতো পচ] রন 
নিকৃষ্ট হবে এ ঠিকানা! ও yd ৪০ ০০৩৪৪ 


৭৩. (অপরদিকে) যারা তাদের মালিককে ভয় ৪০? AIL ALE ৮ 

করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে Ll dies Lam ৬ 491 (৮৮9 
নিয়ে যাওয়া হবে; এমনি করে যখন সেখানে * - এ ৮৭ 
তারা এসে হাযির হবে (তখন দেখা যাবে) তার NEE BO Ht ১১ 
দরজাসমূহ (তাদের ভবাদনের জন্যে আগেই) 1267০ BT aba aie 85৪০, me লি 
খুলে রাখা হয়েছে, উষ্ণ অভিনন্দন জানিয়ে) তার টা 4 Oe 
রক্ষী (ফেরেশতা)-রা তাদের বলবে, তোমাদের প্রতি চে নে ৮ 
সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর ও ৪ ০4১1০ bolssb ub 

জন্যে তোমরা এখানে দাখিল হয়ে যাও! 


Edd শি পা 


৩ চি তা পাঠ পা পা 
আহা খিনি আমাদের নত 2555 0532 Gg & Sd 


নে দরে এখন ছা টি ০৪21 0213 YIU 
যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করবো, সৎ 1/ দত রি 
সম্পাদনকারীদের পুরষ্কার কতোই নি ৪ ও cr sale ১৯০ 225 


৭৫. (হে নবী, সেদিন) তুমি ফেরেশতাদের দেখতে ॥A-/ * ৮৪ ES 
পাবে, ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের ১৯০০০০৪০০০0 ০5 


প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে, ; * পাঠ এপাশ Ah 
১৮৮৮4 কেনন 2 9705 ৩ 


cA WAN ADBLohz পা 


সম্পন্ন হবে, (চারদিক থেকে) একই ঘোষণা ধ্বনিত 40 ঠা ০৮9 Uo 9 
হবে- সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ ৩ i 
তায়ালার জন্যে । ictal >) 


। 54 


৬৮১ 9)19:১৭ 


২. আল্লাহ তায়ালার কাছ থেকেই এই গ্রন্থের অবতরণ 1A BA Az 


তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ, | © nll 55511 4 ০০ Al 029 


৩. (তিনি মানুষের) গুনাহ মাফ করেন, তাওবা কবুল 
করেন, (অপরাধীদের) শাস্তিদানে (তিনি) কঠোর, ৩7১৪ 5১8২] 925 59184 


(তিনি) বিপুল প্রভাব-প্রতিপত্তির মালিক; তিনি ছাড়া FYI. ০98) 3p | 
আর কোনো মাবুদ নেই, তার দিকেই (সবার DA A 
চি © ya 4 


৪. (হে নবী,) আল্লাহ তায়ালার (অবতীর্ণ এ) 1৯4৫2 “* 

১ শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা 9 | DEY ald dss 
* করে। (মনে রেখো) শহরে (বন্দরে) তাদের Dar ADA Tz 

বিচরণ যেন (কোনোদিনই) তোমাকে প্রতারিত করতে © Sl els ) ১৬ 


পারা ২৪ ফামান আযলামু ৫৪৬ www.alquranacademylondon.org 


1৩1২911০ এ২)৭১1)২৪২৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমেন 
EE ME Ee als ০০56 
2 
সা দি ge go hy SASL 


(পরিণামে) আমিও তাদের পাকড়াও করেছি । (চেয়ে é "ৰ ক ও 
দেখো), কেমন (ভীতিকর) ছিলো আমার আযাব! 5৬ Gli 0500 521 


৬. এভাবেই কাফেরদের ওপর তোমার মালিকের ET HLT 
বাণী সত্য প্রমাণিত হলো যে, এ লতি সভা 96 ১০০৫ ০৯৯ SUIS 


জাহান Ce 


৭. যেসব (ফেরেশতা আল্লাহ তায়ালার) আরশ বহন প্র ১44 7 এত পন 
করে চলেছে এবং যারা এর চারদিকে (কর্তব্যরত) 5০১০৯ ০2৩৯৭ ০০ 


রয়েছে, তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা 42055 বরা বা 51 
র্ ৬ AO 1 ৮9) ১০৮৪ ০9৯০৭ 
ঘোষণা করছে, তারা তার ওপর ঈমান রাখে, তারা ' HS 


(এই বলে) ঈমানদারদের মাগফেরাতের জন্যে দোয়া et el RE Dee 
করে, হে আমাদের রব, তুমি তোমার অনুগ্রহ ও ॥,॥ ১, ১ ৫৮০5 Az Bop cA 
জ্ঞানসহ সবকিছুর ওপর ছেয়ে আছো, সুতরাং সেসব Pe গে 2৪৯ ০০৮৮৪ 
লোককে তুমি ক্ষমা করে দাও যারা তাওবা করে * ৯5 AcE 2৮৮ 
এবং যারা তোমার পথ অনুসরণ করে, তুমি তাদের পে এট nl onl 


জাহান্নামের আযাব থেকে বাচাও! 95 bh ৯41 4,162 


৮. হে আমাদের রব, তুমি তাদের সেই স্থায়ী রব রান্না 
জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের চে ENCE: bla) 
দিয়েছো, তাদের পিতামাতা, তাদের স্বামী-স্ত্রী ও * পরত পাপা AE Ac 
তাদের সন্তান-সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে +23 a3 559 গে ও ৩ Che ক 


তাদেরও তুমি ত প্রবেশ করাও), নিশ্চয়ই তুমি 2 ** শী Sh, as 
7 হি ৬০০৩ aT ০৪363 


৯. তুমি (কেয়ামতের দিন) তাদের দুঃখ-কষ্ট থেকে wa ws 
রক্ষা করো, সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাচিয়ে 35০9 wll ডে 5৬০৮০] ৮59 


দেবে, তাকে মি (বড়ো বেশী) দয়া করবে, আর DA SR AR Ee 
এটাই রে দোদিনের) সবচাইতে বড়ো সাকা © abl 551 % EUS. ৮১) 


টি ঠি পাপ dA cP ও পট পা পার্ট A ভু ডে 


১০. নিসন্দেহে যারা কুফরী করেছে, তাদের জন্যে 
ঘোষণা হবে, (আজ) তোমাদের নিজেদের প্রতি df LET OSE 19১5৫ ০4১11 of 


তোমাদের যে রোষ- তার চাইতে আল্লাহ তায়ালার শা টিপা ABA AK টি পার্ুটিত কি 2 AD A DANS 
রোষ আরো বেশী, (বিশেষ করে), যখন তোমাদের ১৪০০৭ ১1৮৮৯১1৮৯৯০ ০৫ ১ 
ডি হচ্ছিলো আর তোমরা তা 90952 9031 dt 


১১. তারা বলবে, হে আমাদের রব, তুমি তো দু'বার 1:৫*৮* পি লে 
আমাদের মৃত্যু দিলে, আবার দু'বার জীবনও দিলে, (৮৮19 ৬৮০ Ef 1) FUE 
আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি, আমাদের 

জন্যে এখান থেকে) বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা 

আছে কি? 


পারা ২৪ ফামান আযলামু +৫৪৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


১২. (তাদের বলা হবে,) তোমাদের (এ শাস্তি) তো A BAe ০৮৮ ৮০৫ লিড AS 
এ জন্যে যে, যখন তোমাদের এক আল্লাহর দিকে 2418 1204 
ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন & ৮ * ৮914 N 

তার সাথে শরীক করা হতো তখন তোমরা তা মেনে 4৮1 19:০8 849 STA Uf 
নিতে; (আজ) সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ AAS, নাভি 
তায়ালা- তিনি সর্বোচ্চ, তিনি মহান। 9 yA ৮1 


১৩. তিনিই আল্লাহ তায়ালা), যিনি তোমাদের তার * 21742 
(কুদরতের) নিদর্শনসমূহ দেখান এবং আসমান থেকে ৫০25 sal প3 ৩] 2, 


তিনি তোমাদের জন্যে রেযেক পাঠান, (আসলে ৩2128620054) ৮251 0১ 
এ থেকে) তারাই শিক্ষা গ্রহণ করে যারা (আল্লাহ রর রর onl 
তায়ালার দিকে) নিবিষ্ট হয়। © ০ 


১৪. (হে মুসলমানরা), তোমরা (তোমাদের) দ্বীনকে *++ ”* এ - 
একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালার জন্যে নিবেদিত করে 91941 এ ০০2৫৯ এ 19০15 
রা ডাকো, যদিও কাফেররা (এটা) পছন্দ 5 0১5. ' 5) 


১৫. তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান ৯1৮7, ৯৭৫12 7 টি 
অধিপতি, তিনি তীর বান্দাদের মধ্য থেকে যার ওপর (82 ৮15, ৯১৩৭ ৮) 


ইচ্ছা তার আদেশসহ তার ওপর ওহী পাঠান, যাতে SAL LAA 
করে সে (রসূল আল্লাহর সাথে) সাক্ষাত লাভের EE 2 0582১202699 
দিনটির ব্যাপারে (বান্দাদের) সাবধান করে দিতে রি ও SHIH IG 
পারে, 


১৬. সেদিন মানুষ (হাশরের ময়দানে) বেরিয়ে পড়বে, 2 


তাদের কোনো কিছুই আল্লাহ তায়ালার কাছ থেকে ” 41 ০৯ NE $093 ৮ [95 


গোপন থাকবে না; (বলা হবে,) আজ সর্বময় রাজত্ব wf LS ৮,৬2০ 
ও কর্তৃত্ব কার জন্যে? (জবাব আসবে,) প্রবল ” গা 


পরাক্রমশালী এক আল্লাহ তায়ালার জন্যে ৷ © Lh ০১121 


১৭. আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেয়া Acc 
হবে যে পরিমাণ সে (দুনিয়ায়) অর্জন করে এসেছে; 4৮০৫০ i Bf 


আজ কারও প্রতি কোনোরকম অবিচার হবে না, অবশ্যই 10525011511 
আল্লাহ তায়ালা দ্রুত হিসাব গ্রহণে তৎপর । ভি ৯112১ 1০1. গলা ৪ 


১৮. (হে নবী,) তুমি তাদের আসন্ন (কেয়ামতের) + ৯1811317716 * 2৭2 
দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ ০ 3125)81 09$৮2)89 
কণ্ঠাগত হবে, (চারদিক থেকে) দম বন্ধ হবার উপক্রম ১৮৪ 

হবে; সেদিন যালেমদের (আসলেই) কোনো বন্ধু AUC ৩০8528551৩1 
থাকবে না, থাকবে না এমন কোনো সুপারিশকারী, 219 রি রায় 
যার সুপারিশ (তখন) গ্রাহ্য করা হবে; © ERY ss ৬ 


১৯. তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, ৩১০৪ ১১21৭ বিদাত 1" 
(তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে ৪9০ ৮৯১০9 ৬। 25৩৩ 
রাখে (সে সব কিছুও)। 


২০. আল্লাহ তায়ালা (তীর বান্দাদের মাঝে) ন্যায়বিচার 4120 ৯ £ এ 
করেন; (কিন্তু) ওরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে ০৪১-19-8 4:৯০ ৪ ৩৯৬ রা 


তারা কোনো রকম বিচার ফয়সালা করতে সক্ষম নয়; ৮ ৪৫58০ 09588 রিনি 


পারা ২৪ ফামান আযলামু +৫৪৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমেন 


পাশ পা 


নিসন্দেহে আল্লাহ্‌ তায়ালা সর্বশ্রোতা, সর্বদৃষ্টা। © ও ১৮221 6 el 9১ wl ul 


As 


২১. এ লোকগুলো কি (আমার) যমীনে ঘোরাফেরা (75১% ০ 
করে না? (ঘুরলে) তারা দেখতো এদের আগের ৮19১2 ৩৯১| 19০ 


লোকগুলোর কি পরিণাম হয়েছিলো; অথচ শক্তিমত্তার ৮ পে ও 12 88212 
দিক থেকে (হোক) এবং যেসব কীর্তি তারা দুনিয়ায় রি 16215 onl Ls ড be 
রেখে গেছে (সে দৃষ্টিতে হোক), যমীনে তারা ছিলো ৪ 2212 
অনেক বেশী প্রবল, (কিন্তু) আল্লাহ তায়ালা তাদের _. * Fi Ns 

অপরাধের জন্যে তাদের পাকড়াও করলেন; আল্লাহ ০9 e303 ET ০১ 
তায়ালার গযব থেকে তাদের রক্ষা করার মতো ০০০ ৮০০৮০ 
কেউই ছিলো না। © Gls us Hl Cel ON 


২২. এটা এ কারণে যে, তাদের কাছে (সুস্পষ্ট) "০127 * * 7 * 5103" 5 Gu; 
নিদর্শনসহ রসূলদের আগমন সত্ত্বেও ওরা তাদের ie টি রি 


অস্বীকার করেছিলো, অতপর আল্লাহ তায়ালা তাদের তিনে 19১৫১ এ ৬৮৪০6 
পাকড়াও করলেন, অবশ্যই তিনি শক্তিশালী, শাস্তিদানেও 82 BE 
তিনি কঠোর । ও ১8৯11 5৭০ sy 


পা IAD পাটি প্রা Nass 


২৩. আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলীল প্রমাণ ৮৮৫০? Gals EL 
দিয়ে মুসাকে পাঠিয়েছিলাম, a ts a Id HE 


২৪. (আমি তাকে পাঠিয়েছিলাম) ফেরাউন, হামান ও << - NEE 
কারূনের কাছে, ওরা বললো, এ তো হচ্ছে এক চরম 1515 OI AL 0343 dl 


মিথ্যাবাদী যাদুকর । ও ০১10৫ ১৯০ 


২৫. অতপর যখন সে আমার কাছ থেকে সত্য (দ্বীন) (515 L রি 7 
নিয়ে তাদের কাছে এলো, তখন ভারা বললো, যারা 19 ১০০০১ ০৯৪ সি 


তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং Ron 
তাদের কন্যাদের জীবিত রাখো; (কিন্তু) কাফেরদের SEL ATE A 


পা দি পয 0 12৮1 Koon 


LAAN 


ষড়যন্ত্র (তো) ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় । 
© ও 15 GY 


২৬. ফেরাউন (তার পারিষদদের) বললো, তোমরা “}- Sf 55 052১5 ও 
আমাকে ছেড়ে দাও- আমি মুসাকে হত্যা করবো, ৮৮” ঠ 

ডাকুক সে তার রবকে। আমি আশংকা করছি সে LE EE 
es LN fle E03 


Aas A 


এবং (এ) যমীনে সে (নানারকমের) বিপর্যয় ঘটাবে । 95021 oN & 2৭ df Sf 52১ 


২৭. মুসা বললো, প্রতিটি উদ্ধত ব্যক্তি- যে হিসাব 5০৩৯ এত ০৯০৮ এ Tus পপ 
নিকাশের দিনকে বিশ্বাস করে না, আমি তার (অনিষ্ট) ৮89322222০৩ ৬৮১০০ 
থেকে আমার রব ও তোমাদের রব-এর কাছে . ০৮ টে Aw 
(আগেই) পানাহ চেয়ে নিয়েছি। 6 ৩১০৭ [92০০৯ pe ur 


২৮. একজন মোমেন ব্যক্তি- যে ছিলো »*-* গজ 22 
স্েয়) ফেরাউনের গোত্রেই লোক 055১8 dl or $ ede U3 J 


পারা ২৪ ফামান আযলামু +৫৪৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


(এবং) যে ব্যক্তি (এদ্দিন পর্যন্ত) নিজের ঈমান গোপন +4 *+ 7875572 
করে আসছিলো, (সব শুনে) বললো (আচ্ছা), তোমরা ০09 রা খু: ০9০০ ডি 


কি একজন লোককে (শুধু এ জন্যেই) হত্যা করতে ভাবি 
চাও, যে ব্যক্তি বলে- আমার বর হচ্ছেন আল্লাহ ভা লি পে 


তায়ালা, (অথচ) সে তোমাদের মালিকের কাছ থেকে চন Aco, ডিন 
যদি লে মিথ্যাবাদী হর তাহলে তার (এ) মিথ্যা তে 

তার ওপরই (বর্তাবে), আর যদি সে সত্যবাদী হয় _ 

তাহলে যে (আযাবের) ব্যাপারে সে তোমাদের কাছে দা 

ওয়াদা করছে তার কিছু অংশ হলেও তো তোমাদের I ur ৩ ৩1 + ৮৫০৪ 
পাকড়াও করবে; অবশ্যই আল্লাহ তায়ালা এমন 

লোককে সঠিক পথ দেখান না যে সীমালংঘনকারী, 

চরম মিথ্যাবাদী ৷ 


২৯. (সে বললো,) হে আমার জাতি আজ (মেনে 
হচ্ছে), তোমাদের জন্যেই এ যমীনের বাদশাহী, 
(কিন্তু আগামীকাল) আমাদের ওপর (আযাব) এসে * 
গেলে কে আমাদের আল্লাহর (পাঠানো) দুর্যোগ থেকে 
সাহায্য করবে; ফেরাউন বললো, আমি (এ ব্যাপারে) 
তোমাদের সে রায়ই দেবো, যেটা আমি (ঠিক) 
দেখবো, আমি তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই 
দেখাবো না। 


পা 


রা EO ITA 


৩০. (যে ব্যক্তি গোপনে) ঈমান এনেছিলো সে 
বললো, হে আমার জাতি, আমি তোমাদের জন্যে 


বত সস মতোই (আযাবের) দিনের রি ১ 9 রি A রি 


৩১. যেমনটি (হয়েছিলো) নূহের জাতি, আশ্দ, £” * দুর 

সামুদ ও তাদের পরে যারা এসেছিলো (তোদের 55৮85312905 [5 NES 
সবার); আল্লাহ তায়ালা তীর বান্দাদের ওপর যুলুম S473 sg os i 
করতে চান না। 


৩২. হে আমার জাতি, আমি তোমাদের জন্যে » 
প্রচন্ড হাক ডাকের (কেয়ামত) দিবসের (আযাবের) 
আশংকা করি, 


৩৩. সেদিন তোমরা পেছন ফিরে পালাবে, (সেদিন) ৫ নয নব জানাতে 
আল্লাহ তায়ালার (পাকড়াও) থেকে তোমাদের রক্ষা 9 এ 1 con yds ug sls 


করার কেউ থাকবে না, আল্লাহ তায়ালা যাকে ১0৫ A ost রি ইরানি” 
পথভ্রষ্ট করেন তার জন্যে কোনো পথ প্রদর্শনকারীই li ial Js ৮9 তি 


থাকে না। 


৩৪. এর আগে তোমাদের কাছে (নবী) ইউসুফ সুস্পষ্ট 

কিছু নিদর্শন নিয়ে এসেছিলো, কিন্তু সে যে বিধান ক 
নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে (শুধু) ET rE 
সন্দেহই পোষণ করেছো; এমনকি যখন সে মরে * ০৯2 ৮৪ re 
গেলো তখন তোমরা এও বলতে শুরু করলে যে, 5 S০১ [চি 


পারা ২৪ ফামান আযলামু ৫৫০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


আল্লাহ তায়ালা তারপর আর কখনো কোনো রসূল 51] শি 
পাঠাবেন না; (মূলত) আল্লাহ তায়ালা এভাবেই নোনা 295 2০১12০241৬০ 
255 চি 6° ০0১০ Sy 9১ ore 4০1০5 


17 ১২০৩ ASTA Dh পা পাতি AS 


৩৫. যারা তাদের নিজেদের কাছে আসা দলীল প্রমাণ 
না থাকা সত্ত্বেও আল্লাহ তায়ালার আয়াতসমূহ নিয়ে eA 
বিতন্ভায় লিপ্ত হয়; তাদের এ আচরণ আল্লাহ তায়ালা 95524 Ge CE 22 af hl 
ও ঈমানদারদের কাছে খুবই অসন্তোষজনক; আল্লাহ ৬:৮1 ০ রী 

তায়ালা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী 5৫ ০। ৮৭ WS. Sf on 
ব্যক্তির হৃদয়ের ওপর মোহর মেরে দেন। অ ০৮৮৪ 


১৭640 এ 0915 ০৪9] 


৪১৮5 7১৫৪০ 
৩৬. ফেরাউন (একদিন তার উযীর হামানকে) বললো, 1 ** - 
হে হামান, আমার জন্যে তুমি একটি সুউচ্চ প্রাসাদ Lye dont oles ০১০১১ 55 
নির্মাণ করো, যাতে করে আমি (আকাশে চড়ার) কিছু ০০৯ ৮১ ভ RY 
একটা অবলম্বন পেতে পারি, গু ৮ ঠশা i 


পা পাঠ পা 


৩৭. আকাশে চড়ার অবলম্বন (এমন হবে) যেন আমি , '+০ 11 1 2161 ০ 
মুসার মাবুদকে দেখে আসতে পারি, অবশ্য আমি তো ৮৮ gr 141681 ৪1 ০, | 


তাকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফেরাউনের * 149 ১0221 LEY “i 
কাছে তার এ নিকৃষ্ট কাজকে শোভনীয় বানিয়ে দেয়া ৩৪ ৮ 


পাপা 4875 পাঠ পা 


হা 
হলো; (মূলত) ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর দির রাত জা SEE 
কিছু নয়। 6 2408315৬৫০9 


পণ র্পা 


৮. যে ব্যক্তিটি ঈমান এনেছিলো সে বললো, হে টে 
আমীর জাতি, তোমরা আমার কথা শোনো, আমি ৩9৮৮) [982 ০21৮31105 
তোমাদের সঠিক পথের সন্ধান দিচ্ছি, 6451 Gs চং te 


Ed 


৩৯. হে আমার জাতি, অবশ্যই তোমাদের এ জীবন TG GTR EE 
মাত্র কয়েকদিনের উপভোগের বস্তু মাত্র । নিসন্দেহে : 2৮০ USO ES se ST 5s 


আখেরাত হচ্ছে (মোমেনদের) স্থায়ী নিবাস! SAE 2 Yl 919 


৪০. যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সে 1712 তল 
কাজের পরিমাণের চাইতে বেশী প্রতিফল দেয়া হবে 75281০১৯389 052০০ 
না, পুরুষ হোক কিংবা নারী, যে কেউই নেক কাজ ডি 2; Rie 
করবে সে-ই মোমেন (হিসেবে গণ্য হবে, হী), এরাই 31 es 
হচ্ছে সে (সৌভাগ্যবান মানুষ) যারা স্বাচ্ছন্দে জান্নাতে 02310220550 7৮. £ 

প্রবেশ করবে, সেখানে তাদের অপরিমিত রেযেক 5228 ও রিনি 


৪১. হে আমার জাতি, এ কি আশ্চর্য, আমি তোমাদের 
(জাহান্নাম থেকে) মুক্তির দিকে ডাকছি, আর তোমরা iL COR 


আমাকে ডাকছো জাহান্নামের দিকে! $)০| dt ES 


৪২. তোমরা আমাকে ডাকছো যেন আমি আল্লাহ তায়ালাকে ইত 
অস্বীকার করি এবং তীর (সাথে) অন্য কাউকে শরীক করি, 452 )১194 al 2৯ ৬৪০৩৪ 


পারা ২৪ ফামান আযলামু ৫৫১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


যার (সমর্থনে) আমার কাছে কোনো জ্ঞান নেই, (পক্ষা 
স্তরে) আমি তোমাদের ডাকছি আল্লাহ তায়ালার দিকে, 
যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল । 


৪৩. যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছো, * “ “4 টির 
নও তার দিকে ডাকা (কোনো মানুষের জন্যেই) 41০ ad 10৯33 wl 9 


য় নয়, পরকালে তো (মোটেই) নয়, অবশ্যই ঁ লু 
পাতি ফিরে যাবার শেষ জায়গা আল্লাহ ৩9855814205 চা 
তায়ালার কাছেই, (সত্য কথা হচ্ছ যা সমান 44 043M 32101035: 
করে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী । 


ew =| 


88. (আজ) আমি তোমাদের যা কিছু বলছি, অচিরেই 2 এপ * 2712 ৮৯2৮৩ 
তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার ১৪9 টা 
কাজকর্ম- (বিষয় আসয় সব) আল্লাহ তায়ালার 

কাছেই সোপর্দ করছি, নিসন্দেহে আল্লাহ তায়ালা তার ৪ Lal snes 2 91.41 dl ul 
বান্দাদের সবকিছু পর্যবেক্ষণ করেন। 


Woh Bloc 


8৫. অতপর ওরা (তার বিরুদ্ধে) যতো ষঢ়যন্্র করলো (012 ত 
আল্লাহ তায়ালা তাকে তা থেকে রক্ষা করলেন, J 23 91945 bt নিত 


(অপর দিকে একটা) কঠিন শাস্তি (এসে) ফেরাউন © ৪ ৮1621 রি 052১ 


সম্প্রদায়কে গ্রাস করে নিলো, 


৪৬. (জাহান্নামের) আগুন, যার সামনে তাদের সকাল _ 15, -জ ০217৯4৯৩০৯৬ 
সন্ধ্যায় হাযির করা হবে, আর যেদিন কেয়ামত ০৯229 364 le O44 50 


ঘটবে (সেদিন ফেরেশতাদের বলা হবে), ফেরাউনের ০৫015112665 
দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো । এ 197 ন 92 [959 


প্রা পা চিতা &ি 


৪ ৮1৩৯ ৩৪০৯১ 


৪৭. যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর 4* 3-৫ 
বিতর্কে লিপ্ত হবে, অতপর (যারা) দুর্বল (ছিলো) তারা 15855301০১৯ 315 


Koen A 


এমন সব লোকদের বলবে- যারা ছিলো অহংকারী- [9219 (S | 
আমর তো (দু য়ায়) তে মাদের অনু রী ছিলাম, ZA LR 
(এখন জাহান্নামের) আগুনের কিছু অংশ কি তোমরা (১৯০ ০১০৮২: ০৪১ bs 
আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? টা 

৪041 ৩০ 


৪৮. অহংকারীরা বলবে (কিভাবে তা সম্ভব), আমরা ভাবা 
সবাই তো নিশ্চিতভাবে তার ভেতরেই পড়ে আছি, ১1225 ৫৫1 byl nl Ju 


অবশ্যই আল্লাহ তায়ালা তার বান্দাদের মাঝে (চূড়ান্ত) © Ll 052 ৩ 
ফয়সালা করে দিয়েছেন। রি ভে li 


৪৯. (তারপর) যারা জাহান্নামে (পড়ে) থাকবে তারা 7522 35740 001 ( 03002 
(এখানকার) প্রহরীদের বলবে, তোমরা (আমাদের ৮ | ০৯০ ০09 


জন্যে) তোমাদের মালিকের কাছে দোয়া করো, 7 * (৮7 (92৮8? 29712 
তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব কম 2 Lys Le diss Ss) tel 


বা © ৮১162] 


পারা ২৪ ফামান আযলামু ৫৫২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমের 


EE মিলের চি ESE [TE 


এসেছিলো, তারা বলবে হ্যা (এসেছিলো, a MN , ৰ 
আমরা তাদের কথা শুনিনি), তারা বলবে, তাহলে ea dy 2212 ০0 
(তোমাদের) দোয়া তোমরা নিজেরাই করো, (আর ১ 

সত্য কথা হচ্ছে), কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া 

আর কিছুই নয়! 


৫১. নিশ্চয়ই আমি আমার নবীদের ও (তাদের ওপর) ৯০৩1 cA 
যারা ঈমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় 191০919543৮ 


(রবে ৬ 9099 tl 


একে একে) সাক্ষীরা দাড়িয়ে যাবে, 


৫২. সেদিন যালেমদের ওযর আপত্তি তাদের কোনোই ৫ ৭ ০ 3 পনি ৪৭০ 
উপকারে আসবে না, তাদের জন্যে (শুধু থাকবে) A ADS Canis 


অভিশাপ, তাদের জন্যে আরো থাকবে নিকৃষ্টতম ERs 
না ” 9 31911 ৮9” aol) LD 


৫৩. আমি মুসাকে অবশ্যই হেদায়াত দান করেছিলাম 14741 - মি তের 
এবং বনী ইসরাঈলদের (আমার) কিতাবের 58295৩৩৯০০৪, = ১৯ 


উত্তরাধিকারী বানিয়েছিলাম, 6 এ] Bish ৮৪ 


Ah Is) E808 


৫৫. অতপর তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তায়ালার *. 4 12 
প্রতিশ্রুতি অবশ্যই সত্য, তুমি (বরং) তোমার 2- 4১5 এ ৩০3 ৩1১০ 
গুনাহখাতার জন্যে (আল্লাহ তায়ালার কাছে) ক্ষমা (2210 05) ১০০ 3 1506] 
রা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের ৮” 6৮5 


প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। 9৫231 


৫৬. নিজেদের কাছে কোনো দলীল প্রমাণ না ঞ। 117371৮০৮৮৯ হও 
আসা সত্তেও যারা আল্লাহ তায়ালার নাযিল করা £ 441 al & 91518 ৬৪৩১০! 
আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে * 175 «৪ 
কেবল অহংকারই (ছেয়ে) থাকে, তারা কখনো সে ৯১০৩৮ & 1, | ৪০১০৪ 
(সাফল্যের) জায়গায় পৌছবার (যোগ্য) নয়, অতএব , ডগ 

(হে নবী), তুমি (এদের অনিষ্ট থেকে) আল্লাহ aly ১০০০8 ০28 
নিন Malt © 4211 25 


৫৭. নিসন্দেহে আসমান ও যমীন নারে B 
কিন্তু অধিকাংশ মানুষই জানে না। Jn sls wt gi 


শা ABA 


৪ ০9০ 


৫৮. অন্ধ ও চক্ষুম্মান ব্যক্তি (কখনো) সমান হয় না, রে ৮2 
(ঠিক তেমনি) যারা ঈমান আনে ও নেক আমল করে, ০5 2৩৮415-555 


তারা এবং দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি (কখনো) সমান নয়; i 91411959194 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


(আসলে) তোমাদের কমসংখ্যক লোকই (আমার ASD ৫৮৮ DB GAS 
হেদায়াত থেকে) উপদেশ গ্রহণ করে। 903958625০4 


৫৯. অবশ্যই কেয়ামত আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ 514.140, ৮ দপিউ হব পুত ও ৪ 
র্‌ 5 LV 2০11 এ 
নেই, কিন্তু অধিকাংশ লোকই (এ অমোঘ সত্যে) ৬19 ০5480 sl | ৩ 


বিশ্বাস করে না। 5৫১০ Rf 


৬০. তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, ॥ +4 * 
আমি তোমাদের ডাকে সাড়া দেবো; নিসন্দেহে যারা rs = ০৮০০ ০2 


Az cAP BoA পাঠিত 


অহংকারের কারণে আমার এবাদাত থেকে না-ফরমানী * 53250 


1 ccc পা ৯১০০9 Ar 


জাহান্নামে প্রবেশ করবে। জিরার 


৬১. আল্লাহ তায়ালা- যিনি তোমাদের জন্যে রাত ॥॥2 ৯৫1 পি 224 474 1 টা 
বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো Bent) Gd G35 Gif 


AzcA Bich 


এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন; 

নিশ্চয়ই আল্লাহ তায়ালা মানুষের প্রতি সবিশেষ '% JIT Wot 15-91-1955 
অনুগহশীল, কিনতু অধিকাংশ মানুষই (এ জন্যে তার) Y ১০11 5841৮৪49০০1 
কৃতজ্ঞতা আদায় করে না। 


৬২. এই হচ্ছেন আল্লাহ তায়ালা, তোমাদের রব, 
প্রত্যেকটি জিনিসের (একক) সৃষ্টা । তিনি ব্যতীত অন্য ১ 
কোনো মাবুদ নেই, অতপর তোমাদের (কোথায়) 
কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? 


৬৩. (বিভিন্ন যুগে) যারা আল্লাহ তায়ালার আয়াত ! নে Of 4581 SU 
অস্বীকার করেছে তাদেরও এভাবে (দ্বারে দ্বারে) “ 4৯৭ 2 ad FE 


৬৪. আল্লাহ তায়ালা তোমাদের জন্যে ভূমিকে (+4 4,"{' ০৫৫ 
বাদোপযোগী বানিয়ে দিয়েছেন; আসমানকে 1015 ০১১1৮০12521 
বানিয়েছেন ছাদ, তিনি তোমাদের আকৃতি গঠন *£+৮ ৮৮* ৪৪৩ পাক তাজ 

করেছেন, তোমাদের আকৃতিকে তিনি সুন্দর করে গঠন ৮6১9৮ ০৮৯ ১০০৪ sla 2০419 
করেছেন এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের 4 22 | এ ৯০০ পুত 
রেষেক দান করেছেন; এই হচ্ছেন আল্লাহ তায়ালা, 201 3 ‘sl ৩০৮৪১ 


Ed রিও A DBL 


তিনি তোমাদের র তো বিশ্ব পানি [১] 
তান তে র রব, কতো মহান বিশ্ব জাহানের © ns |, DTI 50 


প্রতিপালক আল্লাহ তায়ালা! 


৬৫. তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ -* |++৮*2১4-23121 3 «212 
নেই, অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তীর ৬ টি ডা 13 212 


এবাদাত করো; সব তারীফ সৃষ্টিকুলের রব আল্লাহ ৮% (11 টি cA 
তায়ালার জন্যে! Li SUE Sf nl 


PAs A 


৬৬. (হে নবী,) তুমি বলো, আমাকে নিষেধ 2201০৮80314 
করা হয়েছে যেন আমি তাদের এবাদাত না করি, নন্দ টু 


যাদের তোমরা আল্লাহ তায়ালার বদলে ডাকো, 441 093 ০৮5 992০9 08871 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সূরা আল মোমেন 
(বিশেষ করে) যখন আমার কাছে আমার মালিকের + ৯ 77. এ ৪ টি 

কাছ থেকে সুস্পষ্ট নিদর্শনসমূহ এসে গেছে, আমাকে ০০919 (১০০০4৪01025 
আদেশ দেয়া হয়েছে আমি যেন সুষ্টিকুলের মালিক পে ৮1৮77 
(আল্লাহ তায়ালা)-এর অনুগত বান্দা হয়ে যাই। ও mt 5১9] পপ of 


৬৭. তিনিই (আল্লাহ তায়ালা), যিনি তোমাদের মাটি * পল ৮৬ ৪ Doze A 

থেকে পয়দা করেছেন, অতপর শুক্রবিন্দু থেকে, চিন 5195 ৬৮০৮৪ 11 2 
তারপর জমাট রক্ত থেকে (বানিয়ে) তোমাদের শিশু ৭১) Ao Noggin 2.৫ 
হিসেবে বের করে আনেন, তারপর তোমরা যৌবনপ্রাপ্ত ১৮৮০৯৯৮2805 & we Hs 


হও, (এক সময়) তোমরা উপনীত হও বার্ধক্যে, ASAD ঢে ৮9 ০০০ 7০৯৮, ছ 

তোমাদের কাউকে আবার আগেই মৃত্যু দেয়া হয়, els ok [50 ASH 19271 
(এসব প্রক্রিয়া এ জন্যেই রাখা হয়েছে) যেন তোমরা AoA zc DAS A bod ADU ADA ৩ 
(সবাই তোমাদের জন্যে নির্দিষ্ট করে রাখা) নির্দিষ্ট [sd ০ ৬৮০ হা এর? 


সময়ে পৌছুতে পারো এবং আশা করা যায়, তোমরা ৯৯৫ * টব হত এ+ 
বুঝতে পারবে । ৪ ০99৯6৮449০১ 


৬৮. তিনিই আল্লাহ তায়ালা, যিনি তোমাদের জীবন 7% 1212. ০” ৮ দু। ০ 
দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান, তিনি যখন এট 190০ ০০2 এসএ ৩1 
কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এটুকুই ০৯ উঠ পা 452 তত 

বলেন ‘হও’,অতপর তা ‘হয়ে যায়’ । © 095 STIR Gf 


৬৯. (হে নবী,) তুমি কি ওদের (অবস্থার) দিকে by | AL পাটি পানি পাপা & প্রা 
তাকিয়ে দেখোনি, যারা আল্লাহ তায়ালার (নাষিল এল $ 3575 ১০৯৭ ০৪০1 ৫1০5 
করা) আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে; Ec ৮৯৩৮০ 
বলতে পারো- ওদের (আসলে) কোন দিকে ধাবিত ০82 
করা হচ্ছে? 


> ADDL cA 


৭০. (ওরা হচ্ছে সেসব লোক) যারা (এ) কিতাব ।77+*1 
অস্বীকার করে, (অস্বীকার করে) সেসব কিতাবও, LL 33 AL 19365 ০8911 


যা আমি (ইতিপূর্বে) নবীদের কাছে পাঠিয়েছিলাম ৷ LABIA পা Aas তি পার্ট 
হি তারা (নিজেদের পরিণাম) জানতে ও ০৪৮০ ১9 Llyn 


ও দন র গলদেশে (আযাবের) বেড়ি টকা 
রে বান (দি তা টা হে ০০411359155 ESL St 


(জাহান্নামের দিকে) নিয়ে যাওয়া হবে, ee 


৭২. ফুটন্ত পানিতে (তাদের নিক্ষেপ করা হবে), ৮৯৩৯ 
অতপর তাদের আগুনে দগ্ধীভূত করা হবে, ও ES ESTEE 3০531 & 


৭৩. অতপর তাদের বলা হবে, কোথায় (আজ) তারা- পা ০9059 2 -9/১9 7 পাউির্ন ADs ৮৯, DD 
যাদের তোমরা (আল্লাহ তায়ালার সাথে) শরীক করতে? ৈ OFS AS Le ০৭ ৪ ০১) 


৭৪. আল্লাহ তায়ালার বদলে (যাদের তোমরা ডাকতে * দু ১.৪... 
তারা আজ কোথায়?) তারা বলবে, তারা তো BCE LS AG df 833০৪ 
(আজ সবাই) আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, Az তি টি A ADAD A ৮2 
(আসলে) আমরা তো আগে (কখনো) এমন কিছুকে ৩৫০০৪ ৫8 ৩1৪৩১ ০০ 
ডাকিনি; আল্লাহ তায়ালা এভাবেই কাফেরদের বিভ্রান্ত 05. ০৫, 
করেন। ও Ad da 


৭৫. (আজ) এ কারণেই তোমাদের (এ পরিণাম) হয়েছে, প ৯৮০৫ ING SL NG! 
তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে GE NEO TE ALIAS 


পারা ২৪ ফামান আযলামু % ৫৫৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪০ সুরা আল মোমেন 


Cc ALA A DPAD ss 


এবং তোমরা (অযথা) অহংকার করতে, €9 ০০৭৯১০০৮৮০৪ চা 


৭৬. সুতরাং (এখন) তোমরা জাহান্নামের দরজাসমূহে AE 
(ভেতরে) প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল css OLS TE ott st 


0’ | LA Wecph পাটি পাটি পু 
থাকবে, কতো নিকৃষ্ট অহংকারীদের এ আবাসস্থল! ©) 2 | টি 8 


৪ ০. পাটি সে 


৭৭. (হে নবী,) তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহু 5:11 
তায়ালার ওয়াদা অবশ্যই সত্য, আমি ওদের কাছে 4 রে ৩০5 ৩৮৮৫ 
যে (শাস্তির) ওয়াদা করেছি (তার) কিছু অংশ যদি 2 LSE 

তোমাকে দেখিয়ে দেই অথবা (তার আগেই) যদি ৯ FH ৮৪০৫ GN ০০০৫ 


আমি তোমাকে মুত্যু দেই (তাতেও অবস্থার কোনো Ue EG 


পরিবর্তন হবে না), তাদের তো অতপর আমার কাছে 
ফিরে আসতেই হবে। 


৭৮. (হে মোহাম্মদ,) আমি তোমার আগে (অনেক) AD চা নু Az Aw Zp AAAs Noss 
রসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা ৩** are SEEN OO 
আমি তোমাকে শুনিয়েছি, (আবার এমনও আছে যে,) A 2A ডর ০62 2117 ভি তু 
তাদের কথা তোমার কাছে আমি (আদৌ) বর্ণনা ioe tH 

করিনি; (আসলে) আল্লাহ তায়ালার অনুমতি ছাড়া 2১০27 cfc. dt 
কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসূলের কাজ *. কি 

নয়, আর যখন আল্লাহ তায়ালার ফয়সালা এসে যাবে CSB 5 951955415 93581 
তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে, টিকার চটি 

আর (তখন) একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। 6 02৮৮ SUES 7529 920 র 


৭৯. আল্লাহ তায়ালাই সেই (মহান) সত্তা যিনি ০০2/440 এ 24 পরত « ৭ 
তোমাদের জন্যে চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন 19৯১ (21221 455 ৬০140 
তোমরা তার (কতেক জন্তুর) ওপর আরোহণ করো, ১ ৮৮215 165 

আর তার (মধ্যে কতেক জন্তুর) তোমরা গোশত 950 195919 
খাও, 


৮০. তোমাদের জন্যে তাতে (আরো) বহুবিধ কল্যাণ 

রয়েছে, তোমরা তার ওপর আরোহণ করো, তোমাদের 

নিজেদের (মনের ইচ্ছা ও) প্রয়োজনের স্থানে (তাদের 5 5011 [OE PO চর চা 
নিয়ে) উপনীত হতে পারো, (তোমরা) তার ওপর 1৬5 3230 3% 
(যেমনি আরোহণ করো, তেমনি) নৌকার ওপরও 

তোমাদের আরোহণ করানো হয়; 


৮১. আল্লাহ তায়ালা তোমাদেরকে (কুদরতের আরো) 2,2 ৬ 
নিদর্শন দেখাচ্ছেন, তুমি আল্লাহ তায়ালার কোন্‌ কোন্‌ @ ৩9454 4/1 ৪ 
নিদর্শন অস্বীকার করবে! 


৮২. এরা কি যমীনে চলাফেরা করেনি, (করলে) 5G 107803 ৬৭ £ 

অতপর তারা দেখতে পেতো তাদের পূর্ববর্তী লোকদের ০ - রি 

পরিণাম কি হয়েছিলো; তারা সংখ্যায় এদের চাইতে 14312,“ ৩158 এ ৭31 Eo 
ছিলো অনেক বেশী, শক্তি ক্ষমতা এবং যমীনে রেখে + ৬৩৪ ৬ 
যাওয়া কীর্তিতেও তারা (ছিলো) অনেক প্রবল, কিন্তু St | ধাঁ? ? 8০212 2 
তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই ৮ রঃ রি 2৬৪ রর 
SHALL SOF EL SE এ 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সুরা হা-মীম আস সাজদা 


two /৯:-০০-০-০ ADA TST Bc 


৮৩. যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট ।*-৮ + 
প্রমাণপত্র নিয়ে হাযির হলো, তখন তাদের কাছে 52 ৮৪০9 ৮৪৪৯3 


জ্ঞানের যা কিছু ছিলো তা নিয়ে তারা গর্ব করলো (% * 155 ০11] রর ৩51০ 
এবং (দেখতে দেখতে) সে আযাব তাদের এসে ঘিরে টি ও 2 ৰ LEE 
ফেললো, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রপ করতো । ০9৮3৮ 4 45 197 


৮৪. অতপর তারা যখন (সত্যি সত্যিই) আমার * টিলার 
আযাবকে আসতে দেখলো তখন বলে উঠলো, হা, ৮০৯24 dl | 116 Wb hil 
আমরা এক আল্লাহ তায়ালার ওপর ঈমান আনলাম, এ" 
যাদের আমরা (আল্লাহ তায়ালার সাথে) শরীক © © ০৮৪১8541215 3559 
করতাম তাদের আমরা অস্বীকার করলাম । 


৮৫. কিন্তু তারা যখন আমার আযাব দেখলো, তখন (১0151221651 "+22£5 0 "1$ 
তাদের ঈমান তাদের কোনো উপকারেই এলো না; 1919 ৮৯ সি a 


Aad Az A ESA 


আল্লাহ তায়ালার এ নীতি (সবসময়ই) তার বান্দাদের ০৯158 (|| এ এ LLL 
মাঝে (কার্যকর) হয়ে আসছে, আর এখানে কাফেররাই EAE 


চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সত্য 


২. রহমান রহীম আল্লাহ তায়ালার কাছ থেকে (এ 
কিতাব-এর) অবতরণ । 


৩. (এটি এমন এক) কিতাব, যার আয়াতসমূহ খুলে -*৭ 15 পপ ১52 ৩? 
খুলে বৰ্ণনা করা হয়েছে, (এ) কোরআন আরবী ভাষায় [582১০51841০ ০৯ 
এমন এক সম্প্রদায়ের জন্যে (নাযিল করা হয়েছে) y ৮ পাদ 
যারা (এর ভাষা) জানে, © ০৪০৯৭ 


৪. (এ কিতাব হচ্ছে জান্নাতের) সুসং ADL ৮ ০-০পাটিন তা মারার 
আর জোহলামের ভীতি কী, মনুষদের dof Bc et 

ধকাংশই (এ থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে এবং NGL RD SE 
তারা (এ কিতাবের কথা) শোনে না। Eas tite 


৫. তারা বলে, যে বিষয়ের দিকে তুমি আমাদের 

ডাকছো তার জন্যে আমাদের অন্তরসমূহ আবরণে ৮ 

আচ্ছাদিত হয়ে আছে, আমাদের কানেও রয়েছে - Acc পা Ac fA DSA RS 
বধিরতা এবং (এই কারণে) আমাদের ও তোমার Et ৩9১59105013 $9 
মধ্যে একটি দেয়াল (দাড়িয়ে) আছে, তুমি তোমার 1 ০ 

কাজ করো আর আমরা আমাদের কাজ করি। © ashe Bt deel ols 


৬. (হে নবী,) মি বলো, আমি তো তোমাদেরই ভ- TAD ADLAWS LLL oS 

মতো একজন মানব, কিন্তু আমার ওপর (এ মর্মে) ul 1 71 wt ৩৫ 
ওহী নাযিল হয় যে, তোমাদের মাবুদ হচ্ছেন একমাত্র 

মাবুদ, অতএব (হে মানুষ), তোমরা তার এবাদাতে - 

অবিচল থাকো এবং তীর কাছে ক্ষমা প্রার্থনা করো; 

আর (যাবতীয়) দুর্ভোগ তো মোশরেকদের জন্যেই, 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মীম আস সাজদা 


ADL cA 


৭. (দুর্ভোগ তাদের জন্যে) যারা যাকাত দেয় না এবং ৯০০৫ Lu ক 
যারা পরকালের ওপর বিশ্বাস করে না। টি 75০৮2385451 0988 দে 


পা ০91 AD 


ও UI 


৮. যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে এবং 11৬ ? 440024] ৫5 দম 
নেক কাজ করে, তাদের জন্যে নিরবচ্ছিন্ন পুরস্কারের w=Ll tes tt adh ot 


ব্যবস্থা রয়েছে। 


/১-০/১৮ DAz BANDS 


6 ৮১৮ ১৯ 


৯. (হে নবী,) তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার +৯০৫) পা * 25 
করতে চাও যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং ও GLE ০75 09841 Af ৩ 
তোমরা তার সমকক্ষ দীড় করাতে চাও? (অথচ) এই রা [না 59 NE {SE G3 
হচ্ছেন সৃষ্টিকুলের (আসল) রব, রি 

© ust ©) Us 43139 


পাপা পা পা Az A ৮০: ০ 


১০. তিনি এর ওপরিভাগ থেকে এর ভেতরে পাহাড়সমূহ পি 
গেড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে 209৭3 বি ০৮০ (519) oss ০৯৯9 


দিয়েছেন এবং তাতে (তোদের) আহারের পরিমাণ (1515: রঃ 

নির্ধারণ করেছেন, (এসব তিনি সম্পন্ন করেছেন) চার 422) গু 59159 235 ঃ 
3 ৫9 cr J; 

(সৃষ্টির সময়ের পরিমাণ) সমান সমান (হয়ে গেলো) SAL 


Ed MEd 


১১. অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ ৪1 - ত 0 ব। 72558 
করলেন, যা (তখন) ছিলো ধুমুকুঞ্জ বিশেষ, এরপর ০/৮৯১ (5৯9৪৮৮৮1101 ত gS 


A 


তিনি তাকে ও যমীনকে আদেশ করলেন, তোমরা ্ 212 1: ধা 182 
উভয়েই এগিয়ে এসো- ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়; * ৮2 মগ ৩০১১3০৮০ 
তারা উভয়েই বললো, আমরা অনুগত হয়েই এসেছি 


১২. (এই একই সময়ে) তিনি দুদিনের ভেতর এ | পানি পা A, পাপা পানি ০24 
(ধূমবকুঞ্জ)-কে সাত আসমানে পরিণত করলেন এবং I 5715৮ ৯ 0১৯ 


Aad 


প্রতিটি আকাশে তার (উপযোগী) আদেশনামা পাঠালেন; (235919 ' 

পরিশেষে আমি নিব 88 তারকারাজি 53 rl HE 3s 
দ্বারা সাজিয়ে দিলাম এবং (তাকে শয়তান থেকে) ETT SEE CT 
সংরক্ষিত করে দিলাম, এটি অবশ্যই পরাক্রমশালী ও ” é She BA RS 
সর্বজ্ঞ আল্লাহ তায়ালার সুবিন্যস্ত পরিকল্পনা । SL 1 yl 5108 


DA Shs ০০০ 


১৩. (এর পরও) যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে LAW Zs 1 = 
তুমি বলো, আমি তো তোমাদের এক ভয়াবহ আযাব $2০-০৫১৩8০86158৮৬ 


থেকে সতর্ক করলাম মাত্র, ঠিক যেরূপ ভয়াবহ আযাব 
এসেছিলো আদ ও সামুদের ওপর! 


১৪. যখন তাদের কাছে ও তাদের আগের লোকদের 


তোমরা জলাহ তায়ালা ছাড়া অন্য কারো এবাদাত fa এ £ 
করো না; তারা বলেছিলো, আমাদের রব যদি চাইতেন Lon HT: 
তাহলে তিনি ফেরেশতাদেরই (নবী করে) পাঠাতেন, ৮৮৪0 2১531 


(অবশ্য) তোমাদের যা কিছু দিয়েই পাঠানো হোক না হাতি 
কেন, আমরা তাকে অস্বীকার করি। ও 995 4০-৮৭-০)1 


পারা ২৪ ফামান আযলামু ৫৫৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মীম আস সাজদ 


১৫. অতপর আ"দ (জাতির ঘটনা ছিলো), তারা “EMG LG 
(আল্লাহ তায়ালার) যমীনে অন্যায়ভাবে দন্তভরে ঘুরে ১? 29৩১) & 13) i 

বেড়াতো এবং বলতো, আমাদের চাইতে শক্তিশালী “ঠা, OES PE [59541 
আর কে আছে? ওরা কি চিন্তা করে দেখেনি যে, আল্লাহ দান রি তে 
তায়ালা যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি শক্তির দিক হি: Gl 2 ০ 1955 
থেকে তাদের চাইতে অনেক বেশী প্রবল; (আসলে) 2019 নিতে পু: A DA 
ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করতো। ও ৩9১ 219369895৮৮ 


১৬. অতপর আমি কতিপয় অশুভ দিনে তাদের ওপর 1৮ 5 বম, ।পত ৪ হোয়ে হারে, 
প্রচন্ড তুফান প্রেরণ করলাম, যেন আমি তাদের ha [Olde 3) as lll 


দুনিয়ার জীবনেই লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ উপভোগ 
করিয়ে দিতে পারি, আর আখেরাতের আযাব তো iol ipl 3 G5 SE aha 


আরো বেশী অপমানকর; (সেদিন) তাদের কোনো ৮১০৯০ ২ টি 
রায়ান ও ৬১১০৭ 322 525581০1643 


১৭. আর সামুদ (জাতির অবস্থা ছিলো), আমি পা DIA পাতা ০৪০০০ তেরা 
তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা ৮158০6০৮85৮ 


ASD ৮98 পু পা নু 


হেদায়াতের ওপর অন্ধত্বকেই বেশী পছন্দ করলো, 16211 88৯০ ট$20 ual 
অতপর তাদের (অন্যায়) কাজকর্মের জন্যে আমি এ EE ৰি রী এ ্ 


তাদের ওপর অপমানজনক শাস্তির কষাঘাত হানলাম, ৪ ০9০৪ 19452 5511 


১৮. (এ প্রলয়ংকরী) শাস্তির (কষাঘাত) থেকে আমি টাউভারা্যা রাডার 

শুধু তাদেরই উদ্ধার করলাম, যারা ঈমান এনেছে এবং 5 © ০98 199 191 ond 12:92 
(অপরাধ থেকে) বেঁচে থেকেছে । 

১৯. যে দিন আল্লাহ তায়ালার দুশমনদের জাহান্নামের * ৮? 11511 
দিকে (নিয়ে যাওয়ার জন্যে) জড়ো করা হবে, ১ 22701 


০ জিব DL AD ahs 


| 441 21321782109 


(সেদিন) তারা বিভিন্ন দলে (উপদলে) বিন্যস্ত হবে। © ০৪০০ 


২০. যেতে যেতে তারা যখন তার (বিচারের পাল্লার) ॥ ৮৮৮ * না + 
কাছে পৌছবে, তখন তাদের কান, দরের পারার) ০০ ১8512 0451695512 01282 


দের (যা তীয় টাজের ওপর সাক্ষ্য দেবে যা ৮৯-০১-০৮৮০ Nor 
রর তারা কহিল ও কিছ 9 012315005৮259534)55 


২১. (তখন) তারা তাদের চামড়াগুলোকে বলবে, 1717৮ 

তোমরা (আজ) আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? le deh ns 15152 
(উত্তরে) তারা বলবে, আল্লাহ তায়ালা- যিনি সব দির 
কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি (আজ) 8১6 RGR ০৩ 88501 1১16 
আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন, তিনিই _ ,*. 2 JEAN Ia 0 
তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তার কাছেই © ৬9%) allo ye Jol LASS 9১9 
তোমাদের ফিরে যেতে হবে। 


২২. (আল্লাহ তায়ালা বলবেন,) তোমরা (দুনিয়াতে) * £*1 4৯5 {4104070 202 2 
কোনো কিছুই (তো এদের কাছ থেকে) গোপন (করার ৮৯1০ ১৪৭ ala এ ১9 


কি ADA 


চেষ্টা) করতে না, (এটা ভাবতেও পারোনি) তোমাদের ” 23515 খু ৮5১0৬ ECE 
কান, টি মিলেনি গভির 45) ৫ a 


তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বরং তোমরা তো | ১+ Y wf sf ih ৩৪9 


মনে করতে, তোমরা যা কিছু করছিলে তার অনেক ০০০৯৫ ডঃ 
কিছু (স্বয়ং) আল্লাহ তায়ালাও (বুঝি) জানেন না। ও ০৭:৮৮) (৮ 
২৩. তোমাদের ধারণা- যা তোমরা তোমাদের * চিত ॥ ০১৫2 ৭ দু) ০282521141২ 


পোষণ করতে, পু তত ৩৫ 


পারা ২৪ ফামান আযলামু ক www.alquranacademylondon.org 


৫খ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সুরা হা-মীম আস সাজদা 


(মূলত) তাই তোমাদের (আজ) ভরাডুবি ঘটিয়েছে, লি, 84৬85 এ 
ফলে তোমরা (মারাত্মক) ক্ষতিগ্রস্ত হয়ে গেছো । ও en yt ৬০৮০৯৮০১৮৪৯) 


২৪. (আজ) যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও (কোনো পা CALF AD পা 
উপকার হবে না) জাহান্নামই হবে তাদের ঠিকানা, (আল্লাহ ০৮9 BE NES) 9১৮০ ০০ 
তায়ালার কাছে) অনুগ্রহ চাইলেও (কোনো লাভ হবে না, পাটি পাটি পি ৯৩ বু 88০ তপন 
আজ) তারা কোনো অবস্থায়ই অনুগ্বহপ্াপ্ত হবে না ead ০০৪১ 5 19০৭ 


২৫. আমি (দুনিয়ার জীবনে) তাদের ওপর এমন দিত টি NEN 
ংগী (সাথী) বসিয়ে দিয়েছিলাম, i EL was ০০119 9১ 5095৮ 059 


ও পেছনের কাজগুলোকে (তাদের সামনে) শোভনীয় +4*%1।- দাঁত তত ৯৭ 
(এবং লোভনীয়) করে রেখেছিলো, পরিশেষে জিন CRs ৩৯2০৮০০৪০৯৬ 
ও মানুষদের সে দলের সাথে- তাদের ব্যাপারেও «_1 7৮” Acc AZ পরী 
(আল্লাহ তায়ালার) সিদ্ধান্ত সত্যে পরিণত হলো, যারা যারা ও ৩৪1 ৬ ws ০১ ৪ 


তাদের আগে অতিবাহিত হয়ে গেছে, লিসন্দেহে এরা 
ছিলো নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত 6 ays Ele ০০319 


২৬. যারা কুফরী করেছে তারা (একজন আরেকজনকে) Asch 
বলে, তোমরা কখনো এ কোরআন শুনবে না, del m3 Y 4S dl IE 


(কোরআন ও) তার (চর্চার) মাঝে শোরগোল করো, _ 4084 2471 131 
হয় তো (এ কৌশল দ্বারা) তোমরা জয়ী হতে পারবে। © এ ০9৮1৯0-৮- এ 5198119 1১51 


২৭. আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ = 14০৫ ৩৯ দে ৪৫ গা 
আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তাদের সে 16398 GIGS a ০৪১ 


প্রা & প্রা A DUE Ax. 


কাজের প্রতিফল দেবো, যে আচরণ তারা (আমার _ "411৫ i 
কিতাবের সাথে) করে এসেছে। ও ০9০ 19৫৬0] {ul ea 5 


২৮. এ (জাহান্নাম)-ই হচ্ছে আল্লাহ তায়ালার শত্রুদের 2/4, ০4 এ 

) Ee Sa চিরস্থায়ী 013 Las OLIN sO 75 ১ 
(আযাবের) ঘর থাকবে; তারা যে আমার আয়াতসমূহ 2121 পাতি 
অস্বীকার করতো, এটা হচ্ছে তারই প্রতিফল । 9 093০2801506 গ১ ১31 


২৯. কাফেররা (সেদিন) বলবে, হে আমাদের রব, যার কেরাত 
যেসব জিবন ও মানুষ (দুনিয়ায়) আমাদের গোমরাহ ৬৫] 0)11-4) 12) idl 0189 
করেছিলো, আজ তুমি তাদের (এক নযর) আমাদের কারিগর প% 

দেখিয়ে দাও, আমরা তাদের (উভয়কে) আমাদের ০০৮৭3০35518 


৩ . (অপরদিকে) যারা বলে, আল্লাহ তায়ালাই হচ্ছেন AD পানি | 0০০৫) AL AGS 

আমাদের রব, অতপর (ঈমানের ওপর) তারা অবিচল ভিলা 198 ot 01 
থাকে, (মৃত্যুর সময় যখন) তাদের কাছে ফেরেশতারা রে ৮ শা ছেদ 
নাধিল হবে এবং তাদের বলবে, তোমরা ভয় পেয়ো 2 ০০ 

না, চিন্তিত হয়ো না; (উপরভু) তোমাদের কাছে যে * 2: « 4528 

জান্নাতের ওয়াদা করা হয়েছিলো, (আজ) তোমরা ls 3 137% lS 1) দু 
তারই সুসংবাদ গ্রহণ করো। © ৬9১০০ 


চর ADET Az DA 


৩১. আমরা (ফেরেশতারা) দুনিয়ার জীবনেও , [3 
তোমাদের বন্ধু (ছিলাম), আর আখেরাতেও (আমরা $ 2% Ci 2h Sid গাঁ ০৯ 


~~ 


তোমাদের বন্ধু), সেখানে তোমাদের মন যা *2+424{ * 74541" f 
কিছুই চাইবে তাই তোমাদের জন্যে মজুদ থাকবে ৪০৯৪০ ns ৪551 


পারা ২৪ ফামান আযলামু ৫৬০ www.alquranacademylondon.org 


11512 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মীম আস সাজদা 


এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা রা 2 তে Apne 
তোমাদের সামনে থাকবে; © ০৭১০) (9১০৮9 


৩২. পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তায়ালার পক্ষ NB হেরি ভর 
থেকে (এ হচ্ছে তোমাদের সেদিনের) মেহমানদারী! ৪ ৪৮) 3985 ০ ১৯১ 


৩৩. তার চেয়ে উত্তম কথা আর কোন্‌ ব্যক্তির হতে পু শার্শা £ 0৬ ZA Doh Acs 
পারে যে মানুষদের আল্লাহ তায়ালার দিকে ডাকে BBA CY FOAMS 
এবং সে (নিজেও) নেক কাজ করে এবং বলে, আমি ৮৯1৯০ 

১:7১ © ill 0221 65০5 


৩৪. (হে নবী,) ভালো আর মন্দ কখনোই সমান ॥4* 4০ ৪৩৩ 

হতে পারে না; তুমি ভালো (কাজ) দ্বারা মন্দ (কাজ) ৫১১1" 2] উঠিল] ০৪5৯০ 49 
প্রতিহত করো, তাহলেই (তুমি দেখতে পাবে) তোমার ,217 

এবং যার সাথে তোমার শত্রুতা ছিলো, তার মাঝে কউ gl 136 ৬ টি ই 


এমন (অবস্থা সৃষ্টি) হয়ে যাবে, যেন সে (তোমার) নিত টি 
অন্তরংগ বন্ধু। ৪ 9 891৩০ 4479 


৩৫. আর এটি শুধু তাদের (ভাগ্যেই) জোটে- যারা 1৮৫ 1৯৮৮ ৮৭ ৭ ড।12 57177 
ধৈর্য ধারণ করে এবং এ (সকল) লোক শুধু তারাই 59519১৮৩৭০৭ 10469 


হয় যারা সৌভাগ্যের অধিকারী। © Ab ELV 


৩৬. যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে £ প* A SAS EEL টা 
প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহ তায়ালার কাছে ০৯ Morel bt 19 


BLA AN 


আশ্রয় চাও; অবশ্যই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ © all El 2 201,489 


৩৭. আল্লাহ তায়ালার নিদর্শনসমূহের মধ্যে রাত লিজা 
দিন, সূর্য ও চন্দ্র (কয়েকটি মাত্র); অতএব তোমরা ০০৮৪1199019 ওলা sal ০১ 


সূর্যকে সাজদা করো না- চাদকেও নয়, বরং তোমরা 19৮৯1112৯58 ‘ys 
সাজদা করো আল্লাহ তায়ালাকে, যিনি এর সব ॥ ১০০০ ৮ son cg 

কয়টি সৃষ্টি করেছেন, যদি তোমরা একান্তভাবে 01 ৩2 CH 41965519১81 
তারই এবাদীত করতে চাও (তাহলে তোমরা তাকেই cA DIAS DD ADAMS 
সাজদা করো) । © ১১৯১ lf 


Ww ১ -ঠিপাঠ 


৩৮. অতপর (হে নবী), এরা যদি অহংকার করে 4 +৯০৯ রি RN 
(তাহলে তুমি ভেবো না), যারা তোমার মালিকের ০ ERA AL AL 


সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তারই পবিত্রতা রি 
ও মহিমা ঘোষণা করে, তারা (বিন্দুমাত্রও এতে) ক্লান্ত "৪ ০০৭০১936019 TA 


হয়না। 


৩৯. তার (কুদরতের) আরেকটি নিদর্শন হচ্ছে, তুমি কু 

যমীনকে দেখতে পাচ্ছো- (তা) শুষ্ক অনুর্বর হয়ে পড়ে 1 ০০১1 G১ Lf 451 us? 
আছে, অতপর তার ওপর আমি যখন পানি বর্ষণ করি 7 * 5517" MESES SAE 
তখন সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে, 5০০১০ ৪] Sf 
অবশ্যই যে আল্লাহ তায়ালা এ (মৃত যমীন)-কে জীবন ০৯০৪০৬৪1০1০ 
দান করেন তিনি মৃত (মানুষ)-কেও জীবিত করবেন; টিনা চা, 

নিসন্দেহে তিনি সর্ববিষয়ের ওপর একক ক্ষমতাবান । © 468 ৪৫৪৪ 4৫৫8 21. 90 


৪০. যারা আমার আয়াতসমূহ বি ত করে তারা ৮৮ ৮৪৫৮৮ 
কিন্তু কেউই আমার দৃষ্টির) অগোচরে নয়; le 054 £ 805852291৩1 


পারা ২৪ ফামান আযলামু % ৫৬১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা রানি আস সাজদা 


টি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে 

চা (আমার সামনে) হাযির হবে- সে ভালো? ‘টু 825 Dah oo 

(এরপরও তোমাদের চৈতন্যোদয় না হলে) তোমরা যা i Bis ll [53 ] 

ইচ্ছা তাই করো, (তবে মনে রেখো,) তোমরা যাই করো sh Longo 
5 5 © ৯০5 0) ছি 

আল্লাহ তায়ালা তা অবলোকন করছেন। © ১৯৫ ৫ পু 


ABs পাঠ 


38915 19১ ea ul 


৪১. অবশ্যই যারা (কোরআনের মতো) স্মরণিকা ₹ Ac ৰ 
(গ্রন্থটি) তাদের কাছে আসার পর তা অস্বীকার 
করে (তারা অচিরেই এর পরিণাম টের পাবে), 


মূলত সেটি হচ্ছে এক সম্মানিত গ্রন্থ, 


sl 


৪২. এতে বাতিল কিছু অনুপ্রবেশ করে না- তার A ৯৮1৪ 

সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও YS. Bd ০৪ ৪০৮ 3৮51 একট ও 
নয়; এটা বিজ্ঞ, কুশলী, প্রশংসিত সত্তার কাছ থেকে 

নাযিল করা হয়েছে। 


৪৩. (হে নবী,) তোমার 
কিছু বলা হচ্ছে যা তে 
ব্যাপারেও বলা হয়েছিলো; নিসন্দেহে তোমার রব “2 ১৮২৯৮ শর্ট £154 2 
(যেমনি) পরম ক্ষমাশীল, (তেমনি) তিনি কঠোর চট এ+) ০1,118 ০ 

888 ৪ ১০৪ 


8৪. আমি যদি এ কোরআন (আরবী ভাষার বদলে ৮৮৭,৯৪2 BB LAs প্র? 8০০1 2৮৩ Ass 
অনারব) আজমী (ভাষায়) বানাতাম, তাহলে এরা Ys নি 2 
বলতো, কেন এর আয়াতগুলো (আমাদের ভাষায়) পাপা পা পির Azwos 
পরিকর ক বা কা হলা লা. (তারা বলতো) 4: ০2529 ৯5ি whos 
এটা কি আজমী (ভাষায়) ( করা হয়েছে)? ,* মে 

অথচ (এর বাহক) আরবী (হে রসূল) ভুমি বল, “৫29 ০০3 yl SD 5 
যা এন দন ও SSM OH Tio; 
আনে না তাদের কানে (বধিরতার) ছিপি আঁটা আছে, *_ 09903 এত, জা শি 
(তাই) কোরআন তাদের ওপর (যেন) একটি অন্ধকার oz 02° Sf ৩০৪০৪ 
(পর্দা); তাদের (যেন) অনেক দূর থেকে ডাকা হচ্ছে 

(তাই কিছুই ওরা বুঝতে পাচ্ছে না)। 


৪৫. (হে নবী, তোমার আগে) আমি মুসাকেও কিতাব ELIA পা ৪ | & পলা 
দান করেছিলাম, অতপর তাতে (বহু) মতবিরোধ * ০১ ০4৫ | ৮৮ Lat 9219 
ঘটানো হয়েছিলো; তোমার মালিকের পক্ষ থেকে , *৮৫* 4 এরা হা ১৯ রণ গণ? 2 
(কেয়ামত সংক্রান্ত) ঘোষণা যদি না থাকতো, তাহলে "৭ কল (5587 500 ৬৫ ৬৮ LY 919 
কবেই (আযাব এসে) এদের মাঝে (চূড়ান্ত একটা) HET BOVE EY 
ফয়সালা করে দেয়া হতো, এরা এ সম্পর্কে এক 6 X65 cho 
বিভ্রান্তিকর সন্দেহে (নিমজ্জিত) । 


৪৬. যে কোনো ব্যক্তিই কোনো নেক কাজ করবে_ তালা "তত 171" 

(মুলত) সে তো) করবে (একান্ত) তার নিজের shal ০9 2১5১০৪৮০০৪৬ 
(কল্যাণের) জন্যে, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ * পিএ লন, 2161৩ 

করবে (তার অশুভ ফল একান্ত) তার ওপরই গিয়ে 

পড়বে; তোমার রব তার বান্দাদের ব্যাপারে কখনো 

যালেম নন। 

পারা ২৪ ফামান আযলামু ক ৫৬২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪১ সূরা হা-মী-ম আস সাজদা 
৪৭. কেয়ামত (সংক্রান্ত) জ্ঞান (ও তথ্য) একমাত্র A Boo As 
তালা নিই দার ০০৫১৯ 29522111155 5 at 
ফলও নিজের খোসা ছেড়ে বাইরে বেরোয় না, কোনো , ++ - he টপ 
একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না- lus dst bts oy 
না সে সন্তান প্রসব করে, যার পূর্ণ জ্ঞান আল্লাহ 4{* * 17774" 

তায়ালার কাছে (মজুদ) থাকে না; যেদিন তিনি ওদের ৩1৮8258 51522318582 
ডেকে বলবেন, কোথায় (আজ) আমার অংশীদাররা, হ ৯ * 15 নিট 

তারা বলবে (হে রব), আমরা তোমার কাছে নিবেদন © ১৯৪ ৩০০৩০ SBSH IG গর 
করছি, (আজ) আমাদের মাঝে সাক্ষ্য দেয়ার জন্যে 

তে ই মজুদ নেই, 


৪৮. এরা আগে যাদের ডাকতো তারা (আজ) হারিয়ে 1? * 44244 22 
যাবে, এরা বুঝতে পারবে, তাদের উদ্ধারের কোনো নিন EUS) 


জায়গাই অবশিষ্ট নেই । ০০০১০101955 


৪৯. মানুষ কখনো (কোনো বৈষয়িক) কল্যাণ লাভের 2). ; 
জন্যে দোয়া (করা) থেকে ক্লান্তি বোধ করে না, অবশ্য ০19 রি LES “এ 


যখন কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করে তখন সে পা চি 
সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। ৪৮25 ৮2 yA এ 


৫০. যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে 2১৮ পত্রে AAA এ ZA SATA তত 

অনুগ্রহ (-এর স্বাদ) আস্বাদন করাই, তখন আবার ৮৪১5১০০০০০১ SS 
সে বলে, এ তো আমারই (প্রাপ্য), আমি এটাও মনে ৫ 727 1 ০-৫%-০৮০ 
করি না, (সত্যি সত্যিই) কেয়ামত অনুষ্ঠিত হবে, ৫৪ SEL 6159, ৫16১ LCR 


(আর) চি নি আমার মালিকের EE 1৮5 ৮৯১০৪ 


তীর কাছে শুধু কল্যাণই থাকবে । আমি (সেদিন) নিপু তত ০৪205 ৯ 
কাফেরদের অবশ্যই বলে দেবো, (দুনিয়ার জীবনে) 2 8 ag 

তারা কি করতো, অতপর (সে অনুযায়ী) আমি তাদের 9 8 বা 
কঠোর আযাব আস্বাদন করাবো। © Blt plus oe rea glee 


৫১. আমি যখন মানুষের ওপর কোনো অনুগ্রহ করি | ০৯ 
তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিকে ফিরে (95০5৭ UY GE Cf 15 


যায়, আবার যখন তাকে কোনো অনিষ্ট এসে স্পর্শ £1255$934 |2..21917 ০4৮ 
করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে (আমার সামনে) = ই রি 


হাযির হয়। ৪ Uy 


৫২. (হে নবী,) তুমি বলো, তোমরা কখনো (একথা) ও 2 4 A A ৮1? ৯1 % ৩৯ 52 
ভেবে দেখেছো কি, যদি এ কোরআন (সত্যিই) ০৮:24 ১2০৫০ lanl 
আল্লাহ তায়ালার কাছ থেকে এসে থাকে অতপর পচ দি এ ৯ 2৯25 
তোমরা একে প্রত্যাখ্যান করো, তাহলে তার চাইতে ? 185 & 5৯ ০০০ ০ re BSE 
বেশী গোমরাহ আর কে হবে- যে ব্যক্তি (এর) 

মারাত্মক বিরুদ্ধাচরণে লিপ্ত আছে। 


৫৩. অচিরেই আমি দিগন্ত বলয়ে আমার ₹,- sal ২ পা TULA A শিপ 
(কুদরতের) নিদর্শনসমূহ প্রদর্শন করবো এবং টি 
তাদের নিজেদের মধ্যেও (তো আমি দেখিয়ে ৪. চিলি Br DAS 
দেবো), যতোক্ষণ পর্যন্ত তাদের ওপর এটা পরিষ্কার * 541 23 0) ন if 
হয়ে যায় যে, এ (কোরআনই মূলত) সত্য; 

পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


(হে নবী, তোমার জন্যে) একথা কি যথেষ্ট নয়, 
তোমার রব (তোমার) সবকিছু সম্পর্কে অবহিত। 


Az WD Loris তা Ac Ad 


8b SET EH 


৫৪. জেনে রেখো, এরা অবশ্যই এদের মালিকের + 
সাথে সাক্ষাৎকারের ব্যাপারে সন্দিহান; আরো জেনে 
রেখো, (এদের) সবকিছুই আল্লাহ তায়ালা পরিঝেষ্টন 


32 


২. আঈন-সী-ন-কা-ফ। 


৩. (হে নবী,) এভাবেই (কিছু বর্ণমালা দিয়ে) আল্লাহ তায়ালা 
তোমার ওপর (এ সুরাগুলো) নাযিল করছেন, তোমার 
পূর্ববর্তী (নবী)-দের কাছেও (তিনি তা এভাবেই নাযিল 
করেছেন), আল্লাহ তায়ালা পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷ 


A NEALE KA AD 1s 
5. 5, 
39৭1 05 এও] ০১১: UGE 
A LAA DA AN ০৮৮ পা 


5532105024৩ 


৪. আসমানসমূহে যা কিছু আছে- যা কিছু আছে ? 
যমীনে, সবকিছুই তার জন্যে নিবেদিত; তিনি সমুন্নত, 
(তিনি) মহান। 


পা তাপ 


99, ৩৯১%। ৪০৮১1 ৪০এ্র 


92582 গে 


৫. (আল্লাহ তায়ালার ভয়ে) আসমানসমূহ তাদের 
উপরিভাগ থেকে (কিছু অংশ) ফেটে পড়ার উপক্রম 
হয়েছিলো, (এ সময়) ফেরেশতারা তাদের মহান * 
মালিকের পবিত্রতা ঘোষণা করতে শুরু করে, তারা 
দুনিয়াবাসীদের জন্যেও (আল্লাহ তায়ালার কাছে) ক্ষমা 
প্রার্থনা করে; জেনে রেখো, আল্লাহ তায়ালা হচ্ছেন 
ক্ষমাশীল, পরম দয়ালু। 


555555653১০: 


টা TA 


29 ০০3০ 42-০1৮119 


৩1 ৩৯) ৬০০1 OTT 


DB ০ ১-০৮০১ পাশ পা 


৬. (হে নবী,) যারা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে 
অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, তিনি তাদের 
ওপর সদা নযর রাখছেন, তুমি তো এদের ওপর 
তত্ত্বাবধায়ক নও ৷ 


© a2 JI 32 


2 1219 4595৩5 ০961 ০4509 


A Aad পা ভি A টিপা GBA 


৪4৮546০৮028 


৭. এভাবেই (হে নবী, এ) আরবী কোরআন আমি 
তোমার ওপর নাযিল করেছি, যাতে করে তুমি (এর 
দ্বারা) মক্কা ও তার আশেপাশে যারা বসবাস করে 
তাদের (জাহান্নামের আযাব সম্পর্কে) সতর্ক করে দিতে 
পারো, তাদের তুমি (কেয়ামতের) মহাসমাবেশের 
দিন সম্পর্কেও হুশিয়ার করতে পারো; যে দিনের 
(ব্যাপারে) কোনো রকম সন্দেহ নেই, আর (সেদিনের 
বিচারে) একদল লোক জান্নাতে আরেক দল লোক 
জাহান্নামে (প্রবেশ করবে)। 


(৭552 (91১ ০] 11122 -5 41989 
35851519522 MG 


DUG 325. HY ৮০1 


BA পাপা 


Oy & 389 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু * ৫৬৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সুরা আশ শৃরা 


৮. আল্লাহ তায়ালা চাইলে তাদের সমগ্র মানবজাতিকে * ৫1 2৫. | দু9? * তাত ত 44) তু দত 
একটি (অখন্ড) জাতিতে পরিণত করতে পারতেন, 1980219 Ll ০৮19 ঠা 
(কিন্তু) তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে 7+18117, রি রঃ 

প্রবেশ করান: আর যারা যালেম তাদের কোথাও ০১০ E ১১৬ ০2৫১৯ 


কোনো অভিভাবক থাকবে না, থাকবে না কোনো 0) 99 টা 
সাহায্যকারীও ৷ 2 ষ্ঠ 


৯. এরা কি তাকে বাদ দিয়ে (অন্যদের) অভিভাবক <2 ০% 7 

বানিয়ে নিয়েছে, (অথচ) অভিভাবক কেবল আল্লাহ্‌ 2৯403 15০219৫০901 
তায়ালাই, তিনি মৃতকে জীবিত করেন, তিনি 92 

সর্ববিষয়ের ওপর শক্তিমান । 


১০. (হে মানুষ,) তোমরা যে বিষয়ে মতবিরোধ 
করো, তার ফয়সালা তো আল্লাহ তায়ালারই হাতে; 

(বলো হে নবী,) এই হচ্ছেন আল্লাহ তায়ালা, তিনিই $ MBAS MEER Yan, HB . 
আমার রব, আমি তীর ওপরই নির্ভর করি এবং আমি Ls CLAY 4/ 
ভার দিকেই ফিরে যাবো । 


তিনি আসমানসমূহ যমীনের সৃষ্টিকর্তা; তিনি AWAD পা 
ভার নিজেদের a থেকে তোমাদের জন্যে Al Us ০১120 
যুগল সৃষ্টি করেছেন, (তিনি) পশুদের মাঝেও (তাদের) 11231 পক 22৫ 
জোড়া সৃষ্টি করেছেন, (এভাবেই) তিনি সেখানে 1519)105381 555 19) ন্‌ 
তোমাদের বংশ বিস্তার করেন; (সৃষ্টিলোকের) কোনো [596 XLT ৮5 
কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বাশ্রোভা, (তিনি) 2” ৬2 LZ ol 4১58 


8 ৪2০2 gs 


১২. আসমানসমূহ ও যমীনের সব চাবি (-কাঠি) তার +++ টন 
হাতে, তিনি যার জন্যে ইচ্ছা করেন রেষেক বাড়িয়ে buat Hh op GED 
দেন, আবার (যার জন্যে চান) সংকুচিত করেন; K শি 

অবশ্যই তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্যক অবগত ৩৫০০ 3৩885 3 2G 
রয়েছেন। 


১৩. (হে মানুষ,) আল্লাহ ত তায়ালা তোমাদের জন্যে LUND পালা পা 
সে বিধানই নির্ধারিত করেছেন, বার আদেশ ভিনি LTE TSS 
দিয়েছিলেন এবং যা আমি তোমার কাছে _॥ 1৯, 
ওহী করে , (উপরন্তু) যার আদেশ আমি nyt 0d দি) 
ইববরাহীম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম (এদের রি 
সবাইকে আমি বলেছিলাম), তোমরা (এ) বিধানকে 49583] 5:50 TOME TEEN 
প্রতিষ্ঠিত করো এবং ES অনৈক্য স্ব ADAD As a 24] পপ পাঠিত A (2 
করো না; অবশ্য) তুমি যে (দ্বীনের) দিকে আহ্বান sl &ে ১৫৮4৪ 
করছো, এটা মোশরেকদের কাছে একান্ত দুর্বিষহ সি ১2 সা ঠা 
(মূলত) আল্লাহ তায়ালা যাকেই চান তাকে বাছাই 125 ০ we 44 1 ৯৭ whe al 
করে তার নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি ভি J | t 
তার অভিমুখী হয় তিনি তাকে (হেদায়াতের পথে) টি মিটি নি 
ত করেন। 075 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৪. (হে নবী, ওদের কাছে সঠিক) জ্ঞান আসার 
পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের 
কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ করে; যদি এদের 
একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত (অবকাশ দিয়ে রাখার) 
তোমার মালিকের ঘোষণা না থাকতো, তাহলে কবেই 
(আযাবের মাধ্যমে) ওদের মধ্যে একটা ফয়সালা 


হয়ে যেতো; অবশ্যই যাদের আগের লোকদের পরে * 


কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে, তারা (এ 
ব্যাপারে) এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে 
আছে। 


৪২ সূরা আশ শূরা 
৮1222259৮85 
ue A aad ও 55. A 20158? 


ABN পা 


১৮৫ চে ৩৮০ dL 
১৩৬ ০০০৪০1158১9 add 99 


A PALAU Wr 


9 ০১4০ ৬৫ ০ 


১৫. অতএব (হে নবী), তুমি (মানুষদের) এ (দ্বীনের) 
দিকে ডাকতে থাকো, তোমাকে যেভাবে আদেশ দেয়া 
হয়েছে সেভাবেই তুমি (এর ওপর) দৃঢ় প্রতিষ্ঠিত 
থেকো, তুমি ওদের খেয়াল খুশীর অনুসরণ করো না, 
তুমি বলে দাও, আল্লাহ তায়ালা কিতাবের যা কিছুই 
১৪৬ করেন না কেন, আমি তার ওপরই ঈমান আনি, 
আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদের 
মধ্যে ন্যায়বিচার করি; আল্লাহ তায়ালা আমাদের রব 
এবং তোমাদেরও রব; আমাদের কাজ আমাদের জন্যে 
এবং তোমাদের কাজ তোমাদের জন্যে, আমাদের ও 
তোমাদের মাঝে কোনো বিতর্ক নেই; আল্লাহ তায়ালা 
আমাদের সকলকে (এক জায়গায়) জড়ো করবেন, আর 
(সবাইকে) তার দিকেই ফিরে যেতে হবে; 


(০০0594560৬৫ 


IME LH HAT Es 


০৫০০ 0৩০% ৩০৮9 ৮০৪ 
ব্রার লো বরা টিতে জি 
৮৫9 0-0০177৮৮88990944 
obs ABN পাপা টিপা sz LADD ANS 


nn OE CUES KEINE POTS [iE 


Ac AeA টিপা As 


6 Teall 19০5 তে 


১৬. যারা আল্লাহ তায়ালা সম্পর্কে বিতর্ক করে, 
(বিশেষত আল্লাহ তায়ালার পক্ষ থেকে) তা মেনে 
নেয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের 
সম্পূর্ণ অসার, তাদের ওপর রয়েছে (তার) গযব, 
তাদের জন্যে আরো রয়েছে (তীর) কঠিন শাস্তি । 


Coe SEO ES 08919 


এ 
৪ ০২4৪ ০১122194৮58 ৫5159 


cAI ors cA 


০৩০০০1১০৮৪৯ এশা 


গা 


১৭. তিনিই আল্লাহ তায়ালা, যিনি সত্য (দ্বীন)-সহ 
কিতাব ও (ইনসাফের) মানদন্ড নাযিল করেছেন; (হে 
নবী,) তুমি কি জানো, সম্ভবত কেয়ামত একান্ত কাছে 
(এসে গেছে)! 


390982০2085 


৪ ৮০8822০0104 Ay LS 


১৮. যারা সে (কেয়ামতের) বিষয়টিকে বিশ্বাস 
করে না, তারা কামনা করে তা তরান্বিত হোক, 
(অপরদিকে) যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় 
করে, (কেননা) তারা জানে সে (দিন)-টি একান্ত 
সত্য; জেনে রেখো, অবশ্যই যারা কেয়ামত সম্পর্কে 
বাকবিতন্ডা করে তারা মারাত্মক গোমরাহীতে লিপ্ত 
রয়েছে। 


3 07H Y ads ds 


পা ABDishNar A ADL AL ভিটা] cA ডর 


goles 0 te gol cn O19 
80905205911 01 ১412 
৪১৮০০৪০০। 


১৯. আল্লাহ তায়ালা তার বান্দাদের সুক্ম্মাতিসূক্ষ্ম বিষয় 
সম্পর্কেও অবহিত আছেন, তিনি যাকে চান রেষেক 
দেন, তিনি প্রবল পরাক্রমশালী ৷ 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু 


৫৬৬ 


De টিতে Am DLA শা fBA ০০) 


959 5৪088. ৩০ BIE ১১025 ০০০ auf 
82060 র 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সুরা আশ শুরা 


২০. যে ব্যক্তি পরকালের (কল্যাণের) ফসল কামনা টি 

করে আমি ভার জন্যে তা বাড়িয়ে দেহ, ডর যেব্যকি ত 7 ০৫) ৫৮৩ 
(শুধু) দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি চু ৯৫ ০ ৪ ০1৮০৭ 
এ শা দুনিয়ায়) তার কিছু অংশ দন করি, 43863011০১৯ ০৪১ 0৫৮9০37 


কিন্তু পরকালে তার জন্যে (সে ফসলের) কোনো অংশ © ৮০০) ue AVI IC 


পা টি পা BDA ৩টি পার্ট টিপা 
+ 


থাকেনা। 


২১. এদের কি এমন কোনো শরীক আছে, যারা এদের * 41 এ” {1424771202 "পচা 
জন্যে এমন জীবনবিধান প্রণয়ন করে নিয়েছে, যার ৪" | Oe al E38 B58 "2 


অনুমতি আল্লাহ তায়ালা কখনো দান করেননি; যদি ০০121689541 gest dC 
(তাদের ওপর আযাবের) সিদ্ধান্ত নেয়া হতো তাহলে * 


£৯ টিপ ch ৯ শঠি পা ঠি পা পা 


কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেতো; Lloro ০581 
অবশ্যই যালেমদের জন্যে কঠিন শাস্তি রয়েছে। 
Sal SIG: 


সনদে! ৰাত জেজ ওত আত EDP LE tl 458 
তালের তলর কেই আরাহ অল SLL El Ag Les 
জাভেদ মোন উদ্যানসমূহ থাকে, তার যাক SE EL th) 
EEN RG 
তায়ালার) মহা অনুগ্রহ । 

দে রক CAEL ES CHEE: 
ইত 1172 
ভোদা জ a Gr CDE RUG NRE 
যা BULLE DSL ও) 


কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই; ০৯24 ০৯৫৫ 
অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল, গুণগ্ৰাহী । .১%৪-)৪৯১ 


২৪. (হে নবী,) তারা কি বলে এ ব্যক্তি আল্লাহ * Gls চলতে 
তায়ালার ওপর মিথ্যা আরোপ করেছে, (অথচ) আল্লাহ ০০ লিউ yell ff 


তায়ালা চাইলে তোমার দিলের ওপর মোহর মেরে দিতে 4 ২০৪ 2 44 Li 
পারতেন; আল্লাহ তায়ালা বাতিলকে (এমনিই) মিটিয়ে এত ও | 

দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য বলে প্রমাণ করে এল 4১1৮ 4উ2 G59 del 
দেখিয়ে দেন; অবশ্যই (মানুষের) অন্তরে যা কিছু আছে 

সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন। OSE 51৫১ 


Ed Az ar Lois A Ed Ld 


২৫. তিনিই আল্লাহ্‌ তায়ালা- যিনি তার বান্দাদের 1*?*” 

তাওবা কবুল করেন এবং তাদের গুনাহ খাতা তিনি [9398 ১১৮০ ৩৯ 29] 08 Gull 9 
রে তোমরা যা বি র ম্পর্কে ক Iu 

না দেন, তোমরা যা কিছু করো সে সম্পকেঁও রে 12 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সুরা আশ শৃরা 


২৬. তিনি তাদের ডাকে সাড়া দেন যারা (তার ৪22৩ রর 
ওপর) ঈমান আনে এবং নেক আমল করে, তিনি 155০9 lag 3 
তাদের নিজ অনুগ্রহে তাদের (পাওনার চাইতে) বেশী টির 09455 কার টা ৰ 
দি ৮০ ৮১৯০৭ = 


করে তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে। 964১৪ lie 


২৭. যদি আল্লাহ তায়ালা তার (সব) বান্দাদের ০) 7 ৮৩৯ 
রেষেকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিসন্দেহে যমীনে 3197 ssa 19911 wh bus 19 


বিপর্যয় সৃষ্টি করতো, তিনি বরং পরিমাণমতো যাকে পচ, 22 uw , 
ত তার জন্যে ততোটুকু (রেযেকই) EF “১08 Jy ৬49 ৩৯1 
নাযিল করেন; অবশ্য তিনি নিজের বান্দাদের হিটার 
(প্রয়োজন) সম্পর্কে পূর্ণাংগ ওয়াকেফহাল রয়েছেন, © ye? Tr 
তিনি (তাদের প্রয়োজনের দিকেও) নযর রাখেন ৷ 

Act A পে DUD A 


২৮. তিনিই আল্লাহ তায়ালা- তারা যখন (বৃষ্টির ॥* [+5 1" 
ব্যাপারে) নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন IEC os Sd Ss (০15 


এবং (এভাবেই) যমীনে তিনি তার রহমত ছড়িয়ে দেন; চিত 
(মূলত) তিনিই অভিভাবক, (তিনিই) প্রশংসিত । © Snel ৫51 পিটিসি 


২৯. তীর (কুদরতের) নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও এ 
যমীনের সৃষ্টি, এ দুয়ের মাঝখানে যতো প্রাণী আছে 25১১815১৮৮1 915 teal ০০5 
তা তিনিই ছড়িয়ে রেখেছেন; তিনি যখন চাইবেন 191৮8 & 525,391 ০০০৪ ০ 
তখন (আবার) এদের সবাইকে জমা করতেও সক্ষম Sen Lo 
হবেন। ১89 sli 


৩০. (হে মানুষ,) যে বিপদ আপদই তোমাদের ওপর »* --,- PEE PE SDE 
আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের EIU Loman ore GUL 


অর্জন, (অবশ্য) আল্লাহ তায়ালা তোমাদের অনেক Az 8০০৩৩ ADA As 
(অপরাধ এমনিই) ক্ষমা করে দেন। 7৫ ০০1১৭2-কিওনা 


৩১. তোমরা যমীনে কখনো তাকে ব্যর্থ করে দিতে 
পারবে না। আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের কোনো 


অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও ৷ ৪7৮20 5055541453১ 


৩২. তার (কুদরতের) নিদর্শনসমূহের মধ্যে সমুদ্রে ॥ রর 
বাতাসের বেগে বয়ে চলা পাহাড়সম জাহাজগুলো 803০৫ = 83191 ০৪1 ০০ 
অন্যতম; 


৩৩. তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পপ 0044-48 125 
কলে লা লে 0500৩ 271 ৮:০ রঃ 


হয়ে পড়ে থাকবে; নিশ্চয়ই এর (প্রক্রিয়ার) মাঝে চা সরি 
ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্যে প্রচুর নিদর্শন রয়েছে, ? চি 


৩৪. অথবা তিনি চাইলে (বাতাস তীব্র করে) তাদের * ₹:৮% ৯1৮৮217৯2৮৯ 
কৃতকর্মের কারণে (তাদের) ধ্বংস করে দিতে পারেন, ০৮ টস চি বা 
(অবশ্য) অনেক কিছু তিনি তো (আবার) ক্ষমাও করে 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৬৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সূরা আশ শুরা 
৩৫. যারা আমার (কুদরতের) নিদর্শনসমূহের ব্যাপারে (7 Gf | গং ৮*4 হা ভূ 
(খামাখা) বিতর্ক করে (তারা যেন জেনে রাখে.) ০৮০ 1৩ alls 


তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই । SD Aw A oz 
@ U5 ৩ 


৩৬. তোমাদের যা কিছুই (এখানে) দেয়া হয়েছে 1৮9) 21৩58 7 AUNAIDA AS iz 
তা দুনিয়ার কতিপয় (অস্থায়ী) ভোগের সামগ্রী মাত্র, bE] co (a ৬০91 Ls 
কিন্তু (পুরস্কার হিসেবে) যা আল্লাহ তায়ালার কাছে অ 

আছে তাই হচ্ছে উত্তম ও স্থায়ী, আর তা হচ্ছে সেসব ০৪/9৮22] 6২505529901 
লোকের জন্যে যারা তার ওপর ঈমান আনে এবং পি ৪ এত তি ০1 ৩৮ 
সৰ্বাবস্থায়ই তারা তাদের মালিকের ওপর নির্ভর করে, 0954৮9১8915 cn SU 


৩৭. (এরা হচ্ছে সেসব মানুষ) যারা বড়ো বড়ো গুনাহ ৮৮৮৩ cA পক ভুত 
ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, (বিশেষ ০৪158097117 05568 ৩১1 
করে) যখন রাগাবিত হয় তখন তারা (অন্যদের টা 

ভুলক্রটি) ক্ষমা করে দেয়, © ০9১৯৫ A net LB 


৩৮. যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামায কোপ * 
প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো (সম্পাদনের সময়) 191559৮8250 1921 or 29115 


তাদের পারস্পরিক পরামর্শই হয় তাদের (কর্ম-) পন্থা, গা 1 
আমি তাদের যে রেযেক দান করেছি তা থেকে তারা ০9৪২৯ ভিডি 89] 


(আমারই পথে) খরচ করে, 8058 yy 


৩৯. যারা (এমন ধরনের মানুষ যে,) যখন তাদের LAD ৮1৩৮০০৪৮০০০ পর > 
ওপর বাড়াবাড়ি করা হয় (একমাত্র) তখনই তারা © ৬9১০০ পিট 
প্রতিশোধ গ্রহণ করে । 


৪০, মন্দের প্রতিফল অনুরূপ মন্দই (হবে), কিন্তু যে -4*74 14 "পশু 1/8 ইত বত 17 
(ব্যক্তি মন্দ না করে) ক্ষমা করে দেয় এবং আপস করে 0০ 19৬০ ০০১০4৩ 2৭ এ দত 19১৯9 
চলে, আল্লাহ তায়ালার কাছে অবশ্যই তার (জন্যে) TN 
যথাযথ পুরস্কার রয়েছে; নিশ্চয়ই তিনি যালেমদের © tits 21,410 
পছন্দ করেন না। 


৪১. কোনো ব্যক্তি যদি তার সাথে যুলুম (সংঘটিত) 
হওয়ার পর (যালেমের কাছ থেকে সমপরিমাণ) 
প্রতিশোধ গ্রহণ করে, তাতে তাদের ওপর কোনো বির 


অভিযোগ নেই; ৪) ০৮৮৮ ০০৫ 


4 LA 


৪২. অভিযোগ তো হচ্ছে তাদের ওপর, যারা মানুষদের (17187! 
ওপর অত্যাচার করে এবং যমীনের বুকে অন্যায়ভাবে ৮ | ০৪৬৭ Ad ০০110 


বিদ্রোহের আচরণ করে বেড়ায়; এমন লোকদের চা ARBRE 
জন্যেই রয়েছে কঠোর আযাব । of. G21 PE SNE 09859 


Eid MDs 


Sf ole ol 


৪৩. যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং (মানুষদের) ক্ষমা টি 
করে দেয় (সে যেন জেনে রাখে), অবশ্যই এটা হচ্ছে [৮2০51 EO MUTE 


সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম । $ 8১51 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু * ৫৬৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪২ সূরা আশ শুরা 
বল দিন ওর জন্য ভিনি ছড়া আন জেলে 19 bs TTB YL 3 
অ সহা) আৰ্থ পৰ হৰ তন SEB CI Cit 585 
বলবে হে নাজ এখান থেকে) ফিরেযাওয়ার 6 2 3X LB OH; 


৪৫. তুমি তাদের দেখতে পাবে (যখন) তাদের ” ভা ' পুল 
জাহা্লামের কাছে এনে হাযির করা হবে, তখন ৩৩০১৪ ORT? 


৮ /১-০০০/৮ WY 


তারা অপমানে অবনত (হয়ে যাবে), ভয়ে তারা 11155 
অর্ধ নির্মীলিত চোখে তাকিয়ে থাকবে; (এ অবস্থা J রে ৯০5 ৩299 নল 
দেখে) যারা ঈমান এনেছিলো তারা বলবে, সত্যিকার ০৪1 ০৪১ wf 011 af cad 
ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা (আজ) কেয়ামতের A ২.5 ৭ NE ন্ট, 
দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের পাত gates ro 3754 
(এভাবেই) ক্ষতি সাধন করেছে; (হে নবী,) জেনে A b 

রেখো, নিসন্দেহে যালেমরা স্থায়ী আযাবে থাকবে। © ite 5162 CE tit ot Vf 


৪৬. (আযাব এসে গেলে) আল্লাহ তায়ালা ছাড়া ১৬ Ao ADA পলির AW ৯০ ৫ 
তাদের এমন কোনো অভিভাবক থাকবে না, যারা 2 sll wre rl 1 LS 
(তখন) তাদের কোনো রকম সাহায্য করতে পারবে; EES তু হেত 

(সত্যি কথা হচ্ছে,) আল্লাহ তায়ালা যাকে গোমরাহ ৬৮০ ৬০4 US wf SEE ০:52 ০, 
করেন তার জন্যে (বাচার) কোনোই উপায় নেই; 


৪৭. (হে মানুষ,) সে দিনটি আসার আগেই তোমরা + ধাঁ 7172 +এ Aur NA LA 
তোমাদের মালিকের ডাকে সাড়া দাও, (মনে রেখো) 0555 01 9১ ere ASH pst 
আল্লাহ তায়ালার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী হী + পর্ণ উড 2৩ 
কেউই থাকবে না; সেদিন তোমাদের জন্যে কোনো ০৯ SL ce AC Ce IXY Ey 


আশ্রয়স্থলও থাকবে না, আর না তোমাদের পক্ষে Cts slr apd 
সেদিন (অপরাধ) অস্বীকার করা (সম্ভব) হবে! ৪৮ erly ১529 


৪৮. অতপর যদি এরা (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে ZA LA Azz clAoAz 2৮ ADAG As 
নেয় তাহলে (তুমি জেনে রেখো), আমি তোমাকে ৮০৪৯-০৪৯৩ sill 8 
তাদের ওপর দারোগা করে পাঠাইনি; তোমার ,-১-2% E 

দায়িত্ব হচ্ছে (তাদের কাছে আল্লাহ তায়ালার বাণী) 08511511019 , 60181 at 
শুধু পৌছে দেয়া; যখন আমি মানুষদের আমার Zz k 
রহমত (-এর স্বাদ) আস্বাদন করাই তখন সে তাতে ub tL LOUSY 
(ভীষণ) উল্লসিত হয়, আবার যদি তাদেরই (কোনো) 3 A A 54 * ০০ Sw AoA 
কর্মকান্ডের কারণে তাদের ওপর কোনো দুঃখ কষ্ট এ 33 5 (০ on ere 
আসে, তখন (মনে হবে) মানুষ অবশ্যই বড়োই EADS BR 
অকৃতজ্ঞ । © OUSY | 


৪৯. আকাশমন্ডলী ও যমীনের (সমুদয়) সার্বভৌমত্ব ০ /১৮ ALA 2As Yb 
(একমাত্র) আল্লাহ তায়ালার জন্যে; তিনি যা ইচ্ছা ০১1৪ ১৪১২1 ৬১৪৮০| ৫124 


তাই সৃষ্টি করেন; যাকে চান তাকে কন্যা সন্তান দান AEE শি hey এ পাশা ছি 
করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান ud fs ৩ ০৯৪৪ 


ADB ০৮755 


৪১০11 sls 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *%৫৭০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরুফ 
৫০. যাকে চান তাকে পুত্র কন্যা (উভয়ই) দান ৯৮ ভিত % পারত /৬:০-০ ০৮-০৪ প 
করেন, (আবার) যাকে চান তাকে তিনি বন্ধ্যা করে ৬৮” SETHE C1585 e359 


দেন; নিসন্দেহে তিনি জানেন, ক্ষমতাও তিনি বেশী sA LSA 2A, ০৯2 
রাখেন। © 5808৮212201 nie sly 


৫১. (আসলে) কোনো মানুষের জন্যেই এটা সম্ভব ০৫) ০৮৪১ 

নয় যে, আল্লাহ তায়ালা (সরাসরি) তার সাথে কথা as a Ll of A ECS 
বলবেন, অবশ্য ওহী (দ্বারা) অথবা পর্দার অন্তরাল ₹*৮-7 ***1 A 
থেকে কিংবা তিনি কোনো দূত (তার কাছে) পাঠাবেন ১৪৮০ Jnl ৯০৬ ভা ৬০9 
এবং সে (দূত) তারই অনুমতিক্ৰমে তিনি (যখন) পাতা 2 ADS 
যেভাবে চাইবেন (বান্দার কাছে) ওহী পৌছে দেবে; ৬4 4 852 L 23319 ৮9৯ 


নিশ্চয়ই তিনি উচ্চ মর্ধাদাশীল, প্রজ্ঞাময় কুশলী । ৪23 


৫২. (হে নবী,) এমনিভাবেই আমি আমার আদেশে 74 *7 ৯৬ Fp 
(দ্বীনের এ) রূহ’ তোমার কাছে ওহী করে পাঠিয়েছি; ১6১০2 C33 EEL UGS 


(নতুবা) তুমি তো (আদৌ) জানতেই না (আল্লাহ । ০ 
তায়ালার) কিতাব কি, না (তুমি জানতে) ঈমান 0০881 AIL 4১০৪ ০০৫০ 


কি, কিন্তু আমি এ (রূহ)-কে একটি ‘নুরে’ পরিণত 21272 YE PETES ৩৫ 


করে দিয়েছি, যা দ্বারা আমি আমার বান্দাদের যাকে 
চাই তাকে (দ্বীনের) পথ দেখাই। অবশ্যই (আমার 
আদেশক্রমে) তুমি (মানুষদের) সঠিক পথ দেখিয়ে 
যাচ্ছো, 


৫৩. (সে পথ) আল্লাহ তায়ালারই পথ, যার জন্যে 
আসমানসমূহে ও যমীনে যা কিছু আছে সব কিছু; শুনে 
রেখো, একদিন সব কিছু আল্লাহ তায়ালার দিকেই 
09৯8 


১. হা-মী-ম, 


২. সুস্পষ্ট কিতাবের শপথ, 


৩. আমি একে আরবী (ভাষার) কোরআন বানিয়েছি, হ +৭444 254 8-০ 412০১০০ 
আশা করা যায় তোমরা (এটা) অনুধাবন করতে পারবে, © ৮০ দু যে ules Gt 


৪. অবশ্যই এ (মহা) গ্রন্থ (কোরআন) আমার কাছে - ॥ ড় 
(লওহে মাহফুযে) সমুন্নত ও অটল রয়েছে। ৬৮৫00 ৮4] 2 


শট ৮0৮ Dp Acad 


৫. (হে নবী তুমি বলো,) আমি কি (সংশোধনের * ১2 "11347৫৭ 
কর্মসূচী থেকে) সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ ৮০৬ এ 1৯০ JS Se ০০১০ 


দেয়ার কাজ (শুধু এ কারণেই) ছেড়ে দেবো যে, ৮৭3 ০৪ ns 
তোমরা একটি সীমালংঘনকারী সম্প্রদায়! 0৮ bg 


৬. টানার মানে বহর নিয়াজ ods tls 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৭১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরুফ 


৭. (তাদের অবস্থা ছিলো,) যে নবীই তাদের কাছে , ) 
আসতো ওরা তার সাথেই ঠাট্টা-বিদ্রপ করতো । 


৮. তাদের মধ্যে যারা শক্তি সামর্থে প্রবল ছিলো ০2 পাপা 1 ৮ 1৫1১7 ADA আপা Zn 
আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি, (এদের) ০ (52০9 024৮০৮০০104 

ববর্তী লোকদের উদাহরণ তো আগেই অতিবাহিত LA, DSA 
ইনি © ৮৯9১ 


৯. তুমি যদি ওদের জিজ্ঞেস করো, আসমানসমূহ ,?১+$। টি 
ও যার কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে NBs GE ad ৩9 


যে, এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ সত্তা ৫121 295 দি চা 


(আল্লাহ তায়ালা)-ই পয়দা করেছেন। 


১০. যিনি তোমাদের জন্যে পৃথিবীকে বিছানা (সদৃশ) 177% 
করেছেন, তাতে পথঘাট বানিয়েছেন আশা করা যায় ০৯91১ ০১০৭1 ০৫02 ৩] 


তোমরা এতে করে (গন্তব্যস্থলে) পৌছুতে পারবে, 80962 রখ lend 


১১. তিনি আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ 1777. 43 CA 
করেছেন এবং (তা দিয়ে) মৃত ভূখন্ডকে তিনি জীবন CAT LCN eS Gg 
দান 8 রি এভাবেই) তোমরা (একদিন) 90585 18৫76580159 


১২. তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা "21174701712 512 
করেছেন, তিনি তোমাদের জন্যে নৌকা ও চতুষ্পদ AIG CE ENN GE Gu 


জন্তু বানিয়েছেন, যার ওপর তোমরা আরোহণ করো, © 05:8552[519ও 510? 17 


১৩. যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে * ৮ 248, ০24292 ০? [৮৫/০ 
পারো, তার ওপর সুস্থির হয়ে বসার পর তোমরা 9১2৮3১১3১১৬ ৬1558 
তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং AAS ০০:82 
বলো, পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের জন্যে (০11 ০৯০০1958 9 ale al 
একে বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা তো LA, Kez Ug নিত 
তা বশীভূত করার কাজে সামর্থবান ছিলাম না- & 23১4180216০ ৯ 


১৪. এবং নিসন্দেহে আমরা আমাদের মালিকের 5252 
দিকেই ফিরে যাবো। 5০516০95109 


১৫. এরা আল্লাহ তায়ালার বান্দাদের মধ্য থেকে 7172 রস Ie মামির 
কারো কারো জন্যে (তার সার্বভৌমত্বের) কিছু অংশ রি 101, |? ১৯৮৩ দি 15৮5 


নিদৃষ্ট করে, অবশ্যই মানুষ স্পষ্টত বড়ো অকৃতজ্ঞ; © ep 9% 


১৬. আল্লাহ্‌ তায়ালা কি তীর নিজস্ব সৃষ্টি থেকে *£ IAD 
(নিজের জন্যে) কন্যা সন্তানই বাছাই করেছেন, আর -” hs Gis Sf 


তোমাদের জন্যে মনোনীত করেছেন পুত্র সন্তানদের! ও ০৯৮০ 


১৭. (অথচ) যখন এদের কাউকে (কন্যা সন্তান 1 ৯5 রে বি তত pa 1 

জন্মের) সে সুসংবাদ দেয়া হয়, যার বর্ণনা ওরা ৬৯১1] 7০ 5 
দয়াময় আল্লাহ তায়ালার জন্যে দিয়ে রেখেছে- তখন SA 2 A950 BAAS AAA Bz Gar 
তার (নিজের) চেহারাই কালো হয়ে যায় এবং সে ৪৮৪55 9৯9 1১ 4029 ০ ১০ 
মনস্তাপক্রিষ্ট হয়ে পড়ে । 

পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *%৫৭২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরুফ 
১৮. একি (সে কন্যা সন্তান)! যারা (সাজ) অলংকারে ৮৯ DAB ৯৮৮৭ 
লালিত পালিত হয়, যারা (নিজেদের সমর্থনে) যুক্তি [12৯1 82592151158 ০ 


তর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না- A 2 ৯ 
®ঠ এলিট? ১৪ 


১৯. শুধু তাই নয়,) এরা ফেরেশতাদেরও- যারা 21 ৯৬৮৪ তা 
দয়াময় আল্লাহ তায়ালার বান্দা মাত্র, নারী (বলে) ০০-*৯ 0০ 22151 191৯9 
স্থির করে; ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি ৮:£৮- * 4 ৰ 

সেখানে মজুদ ছিলো (যে, তারা জানে- এরা নর ০০০০ ০৪81519৩5৪1 1901 ৬০১১ 
না নারী), তাদের এ দাবীগুলো লিখে রাখা হবে 15 
এবং (অচিরেই) তাদের (এ ব্যাপারে) জিজ্ঞেস করা ও ০)9159-৮১092 
হবে। 


২০. এরা (আরো) বলে, দয়াময় আল্লাহ তায়ালা * ০4 ৭০1৭০০০০ ৭৪ -৮2%7 
ইচ্ছা না করলে আমরা কখনো এ (ফেরেশতা)-দের lid Loe ঠা 1906 


এবাদাত করতাম না; এদের কাছে (আসলে) এ OUTS YA fs he 51 


ব্যাপারে কোনো জ্ঞানই নেই, এরা শুধু অনুমানের 
ওপরই (ভর করে) চলে; 


২১. অথবা আমি কি এর আগে তাদের (অন্য) 
কোনো কিতাব দিয়েছিলাম যাকে ওরা (এখনো) 
আঁকড়ে ধরে আছে! 


২২. তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের 
এ মতাদর্শের অনুসারী (হিসেবে) পেয়েছি এবং আমরা 
তাদের পথেই পরিচালিত হচ্ছি। 


২৩. (হে নবী,) আমি তোমার আগে যখনি 
কোনো জনপদে এভাবে সতর্ককারী (নবী) পাঠিয়েছি, 
তখনি তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের 
বাপ-দাদাদের এ মতাদর্শের অনুসারী (হিসেবে) 
পেয়েছি এবং আমরা তাদেরই পদাংক অনুসারী ৷ 


২৪. (হে নবী,) তুমি বলো, যদি আমি তার চাইতে 
উৎকৃষ্ট কোনো পথনির্দেশ তোমাদের কাছে নিয়ে 
আসি, যার ওপর তোমরা তোমাদের বাপ-দাদাদের 
পেয়েছো- (তারপরও তোমরা তাদের অনুসরণ 
করবে?) তারা বললো, যে (দ্বীন) দিয়ে তোমাকে 
পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করছি। 


২৫. অতপর আমি তাদের কাছ থেকে (বিদ্রোহের) 851 
প্রতিশোধ নিয়েছি, তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি 
(ভয়াবহ) পরিণাম হয়েছিলো! 


২৬. যখন ইবরাহীম তার পিতা ও তার জাতিকে টি Agr ৯ ড+* HTS 
বললো, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত 51959 2834 লস ০2২2 


cA DHA Ww 25৯5 পাশা 
যাদের তোমরা পূজা করো, © 99৮01 952 
পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৭৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৭. এ টি এবাদাত শুধু তারই করি) যিনি 
নান ই টি তিনি আমাকে 


নি 


Acc TU A card A 


54 131 


২৮. সে এ কথা তার তার পরব বংশধরদের কাছে 
(তাওহীদের) একটি স্থায়ী ঘোষণা (হিসেবে) রেখে 
গেলো, আশা করা গিয়েছিলো, তারা (এদিকে) 
প্রত্যাবর্তন করবে । 


২৯. এ সত্তেও আমি তাদের ও তাদের বাপ-দাদাদের 
(পার্থিব) সম্পদ দান (করা) অব্যাহত রেখেছি, 
যতোক্ষণ না তাদের কাছে সত্য (দ্বীন) ও পরিষ্কার 
ঘোষণা নিয়ে (আরেকজন) নবী এসে হাযির হয়েছে। 


oor FIT DAB Ac 


LAGE LAI VF Ce 


AD'S 


SAD SAD BAA 


ও শল ০939 0 


৩০. কিন্তু যখন তাদের কাছে সত্য (দ্বীন) এসে গেলো 
তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে যাদু, আমরা 
অবশ্যই তা অস্বীকার করি 


৩১. তারা (এও) বললো, এ কোরআন (এই) দুটো 
জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির ওপর নাযিল 
হলো না কেনঃ 


9594918116১ 05 21289 


© 2৭55 wa ৩ 


৩২. (হে নবী,) তারা কি (নিজেরাই) তোমার 
মালিকের রহমত বন্টন করছে, (অথচ) আমিই 
দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন 
করেছি, আমি তাদের একজনের ওপর আরেক-জনের 
(বৈষয়িক) মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা 
একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে 
পারে; কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, 
তারা যেসব সম্পদ জমা করে তা তার চেয়ে বড়ো । 


LAr We তা পা ঠিপা পা AD Ac NN Da 
EEC ৬০০) Ug 
“A [ry MAGE ঢু দি ভি 


Ac পরি পু লিং টি পট ছিল 2 
১)9 


AD গর টিপা ALLAN প্র ০৮ 


22057852054 


রা 


রা 


ALA 0 SGSAL Ws 


ও ০১৪৯০ bs ১৯৯ 50) 


৩৩. যদি (এ 
(দুনিয়ার) সব মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, 
তাহলে দয়াময় আল্লাহ তায়ালাকে যারা যা 
করছে তাদের ঘরের জন্যে আমি রৌপ্য নির্মিত ছাদ 
ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার ওপর দিয়ে তারা উঠতো 
(নামতো), 


কথার) আশংকা না থাকতো যে, £ 


ENGST 


A ADD IAD -০-০0 Az ও পাটিশা পা ছে 
oY 


টি ৯৮ ৬০৯)10৭ ১৯৪ Cred 4৯ 
পা পার উল টি রাজা 
AABN chs AW p20 


& 09598515515 63559 283 ০০ CE 


৩৪. তাদের ঘরের জন্যে (সাজিয়ে দিতাম) রৌপ্য » 
নির্মিত দরজা ও পালংক, যার ওপর তারা হেলান 
দিয়ে বসতো, 


6 05454210915 ৮0912 


৩৫. (কিংবা, তা হতো) স্বর্ণ নির্মিত, (আসলে) এর 
সব কয়টি জিনিসই হচ্ছে পার্থিব জীবনের ধন-সম্পদ; 
আর (হে নবী,) আখেরাত (ও তার আসল সম্পদ) 
তোমার মালিকের কাছে রয়েছে, তো একান্তভাবে 
তাদের জন্যে) যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে। 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু 


৫৭৪ 


il 2551 এ DSBs 


LA UPA Ws cA 


6 নে) 42) Ge BY Co 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরস্ফ 
৩৬. যে ব্যক্তি দয়াময় আল্লাহ তায়ালার স্মরণ থেকে সি | Ac DAD Acc 
মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে একটি শয়তান ০৬০৪ ৬০১১) 385 ০০ ০ ০০9 
নিয়োজিত করে দেই, অতপর সে-ই (সর্বক্ষণ) তার *৭ 27201 
সাথী হয়ে থাকে। ও ৩৭১৯ 41995 hss 


৩৭. অবশ্যই এরা তাদেরকে (আল্লাহ তায়ালার) পথ ৪০০৩৯ 0০ তাত ৯ এত, 
থেকে দূরে সরিয়ে রাখে, (যদিও) তারা নিজেরা মনে ০৮৮৮11৬2৮6০ 


করে তারা বুঝি সঠিক পথের ওপরই রয়েছে। ৪০১৩৮৮৮০৯০৭? 


৩৮. (এ) ব্যক্তি যখন (কেয়ামতের দিন) আমার 4১৮৮ A ৪৮ 

সামনে হাযির হবে, তখন সে তোর শয়তান সাথীকে 59 চে ওপর Jt GE 1 fo 
দেখে) বলবে, হায় (কতো ভালো হতো) যদি 2, ০ লাক 
(আজ) আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের © ০৪381 ০০৪৪ ন্ট ৩৪ 
ব্যবধান থাকতো, কতো নিকৃষ্ট সাথী (ছিলে তুমি 

আমার)! 


৩৯. (বলা হবে,) তোমরা যেহেতু (শয়তানকে A BDZ ADAZD A SAS ৪ পার্জ রত 
সাথীরূপে গ্রহণ করে নিজেদের ওপর) যুলুম করেছো, $l লি 31095119৬19 
তাই তোমরা (এই) আযাবেও একজন আরেকজনের ৮৯৮০০ 

অংশীদার হয়ে থাকো । আজ এগুলো তোমাদের ৪ 09258 ৮1641 
কোনো রকম উপকারই দেবে না। 


৪০. (হে নবী), তুমি কি বধিরকে (কিছু) শোনাতে - বা 
পারবে, অথবা পারবে কি অন্ধকে পথ দেখাতে- যে ৮০] ০৬৪ ml td 30 


সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত (তাকেই কি সঠিক রো 
পথে আনতে পারবে) © wr Jb BG ৬9 


৪১. অতপর আমি তোমাকে (দুনিয়া থেকে) উঠিয়ে LAD পাঠ ADA Ds WLLL DB 
নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই © © ০০০৪০০০৪০00 ০৮০৩ Ll 


(বিদ্রোহের) প্রতিশোধ নেবো, 

৪২. অথবা তোমার (জীবদ্দশায়) তোমাকে সে * পৃ (31১177 রা 
(শাস্তির) বিষয় দেখিয়ে দেয়ার ওয়াদা আমি -৪৮ ০ ৮6922 GS 4991 
তাদের দিয়েছি (তাকে কেউ ঠেকাতে পারবে না), ড় লি 
আমি অবশ্যই তাদের ওপর ক্ষমতাবান । 19) 


৪৩. অতএব এ গ্রন্থ, যা তোমার ওপর ওহী করে এট el bs সা 
পাঠানো হয়েছে- তাকে শক্তভাবে আঁকড়ে ধরো, তুমি Le ] 1০ Cl Sli 


অবশ্যই সঠিক পথের ওপর রয়েছো। © ni ৮০৫ 


88. নিসন্দেহে এ (কোরআন) হচ্ছে তোমার ও _ +41%2 
তোমার জাতির ৯ তোমাদের 9 056-$-59-9555561907851915 
(এ সম্পর্কে) জিজ্ঞাসাবাদ করা হবে। 


৪৫. নবী,) তোমার আগে আমি যেস DBA ০115৫51৮7৮৮ Nz Kon 
(হে নবী,) তে MLE দি 


, তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি ০৮9 
কি (কখনো ত তাদের জন্যে) দয়াময় আল্লাহ তায়ালা 2 4” 4/8 দুদ 11221 
ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম- SOU 
যাদের (আসলেই) কোনো এবাদাত করা যেতো! 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৮৫৭৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সুরা আয যোখরুফ 


৪৬. আমি মুসাকে আমার নিদর্শনসমূহ দিয়ে ফেরাউন রাবার 
LE OL অতপর সে 0 EE EC 0 এ? 
তাদের) বললো, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের _ ”* ৃঁ 

১৬ 9 ll 5১040529106 5১53 


৪৭. যখন সে আমার নিদর্শনসমূহ নিয়ে তাদের কাছে 
এলো, তখন সাথে সাথে তারা সেসব নিয়ে হাসি-ঠাট্টা (০৮০৪ |911,515৮721215 


করতে লাগলো । 


৪৮. আমি তাদের যে নিদর্শনই দেখাতাম তা হতো ১1৮1” ৮ -১৩111%5* ১412 
আগেরটার চাইতে বড়ো, (পরিশেষে) আমি তাদের les Yl Rly ls 
আযাব দিয়ে পাকড়াও করলাম, আশা ছিলো তারা ড় 

(আমার দিকে) ফিরে আসে । 


৪৯. (আযাব দেখলেই তারা মুসাকে বলতো,) হে টম রা নী RG ae 
যাদুকর, তোমার রব তোমার সাথে যে ওয়াদা iS sd Sle 
করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্যে -* Finn (te 2) 

দোয়া করো, (এবার নিষ্কৃতি পেলে) আমরা অবশ্যই © ০9৩৪৮ Uf 055 ০৫ 


সঠিক পথে চলবো । 
শটে টি / পা AANA 5০৩ 


৫০. অতপর আমি যখন তাদের ওপর থেকে আযাব * ৪ ॥৫ ১2 
সরিয়ে নিলাম, তখনই তারা (মুসাকে দেয়া) অংশীকার -**1১ LLG BELLS 


ভঙ্গ করে বসলো । 


৫১. (একদিন) ফেরাউন তার জাতিকে ডাকলো 
এবং বললো, হে আমার জাতি (তোমরা কি বলো), 
মিসরের রাজত্ব কি আমার নয়? এ নদীগুলো কি এ 
আমার অধীন নয়? তোমরা কি (কিছুই) দেখতে 
পাচ্ছো না? 


৫২. আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে (খুব) »৪* “৬ * ED 
নীচু (জাতের) এবং সে থেকে দই যে খৰ) ১৩০০ 55 531116৯০৩১৮ (1 


PA DDL পারছে 


করে বলতে পারে না। ৪ ৫2521 YS 


৫৩. (তাছাড়া নবী হলে) তাকে সোনার কংকণ 
পরানো হলো না কেন, কিংবা তার সাথে দল বেঁধে 


(আসমানের) ফেরেশতারাই বা কেন এলো না? © CSE 27 LEE 


০5৯১ ০৮ 


৫৪. (এসব বলে) সে তার জাতিকে বেকুব বানিয়ে (31৫ ০152 ESN 
দিলো, (এক পর্যায়ে) তারা তার কথা মেনেও নিলো; ' 9!" 89 চি 
নিসন্দেহে ওরা ছিলো এক নাফরমান সম্প্রদায়ের 

লোক! 


ক্রোধাৱিত করলো তখন আমিও তাদের কাছ থেকে 
প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে আমি 
(পানিতে) ডুবিয়ে দিলাম | 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু + ৫৭৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫৬. আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদেরকে 
ইতিহাসের (উল্লেখযোগ্য) ঘটনা ও (শিক্ষণীয়) একটা 
দৃষ্টান্ত করে রাখলাম । 


৪৩ সুরা আয যোখরুফ 


IAW Goro Sac ADIN পা পা 


6 ০4১23435907 ০৪ 


৫৭. (হে নবী, তাদের কাছে) যখনই মারইয়াম 
পুত্রের উদাহরণ পেশ করা হয়, তখন তোমার 
সম্প্রদায়ের লোকেরা সে কারণে (খুশীতে) চীৎকার 
করে উঠে। 


০১1913278৮৫ ৩ ০০3 ld 


62282 


৫৮. তারা বললো, আমাদের মাবৃদরা ভালো না- সে 
(মারইয়াম পুত্র ঈসা ভালো, আসলে); এরা কেবল 
বিতর্কের উদ্দেশেই এসব কথা উপস্থাপন করে; বরং 
এরা হচ্ছে ভীষণ কলহপরায়ণ জাতি । 


৮০৯ ০টি পার পা পা Az BAS 


592521৮5515 Es 50 
৪9০১5515৮05,6581 এ 


৫৯. (মূলত) সে (ঈসা) ছিলো আমারই একজন 
বান্দা, যার ওপর আমি অনুগ্রহ করেছিলাম, তাকে বনী 
ইসরাঈলদের জন্যে আমি (আমার কুদরতের) একটা 
আদর্শ বানিয়েছিলাম; 


প্রতাপ piss শশা AAAS BAS 


IE LESS ale Cf 92৯1 Po 
el 


ফেরেশতাদের বানিয়ে দিতাম, (সে অবস্থায়) তারাই 
(দুনিয়ায়) প্রতিনিধিত্ব করতো! 


৬১. সে (মারইয়াম পুত্র ঈসা) হবে (মূলত) কেয়ামতের 
একটি নিদর্শন (হে নবী, তুমি বলো), তোমরা সে 
(কেয়ামতের) ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো 
না, তোমরা আমার আনুগত্য করো; (কেননা) এটাই 
(তোমাদের জন্যে) সহজ সরল পথ । 


9০০৩ রা 


৬২. শয়তান যেন কোনো অবস্থায়ই তোমাদের (এ 
পথ থেকে) বিচ্যুত করতে না পারে, নিসন্দেহে সে 
তোমাদের প্রকাশ্য দুশমন! 


Bo, ADs ৮০০০০ oc 


9০-৮৫-4315 ০৮584125422 NE 


৬৩. ঈসা যখন স্পষ্ট দলীল প্রমাণ নিয়ে এলো 
তখন সে (তার লোকদের) বললো, আমি তোমাদের 
কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা (আমাকে 
নিয়ে আজ) নানা মতবিরোধ করছো (একদিন) আমি 
তোমাদের স্পষ্ট করে বলে দেবো, অতএব তোমরা 
আল্লাহ তায়ালাকে ভয় করো এবং আমার আনুগত্য 
করো। 


A CLT oo 


ADA ar 


৪ ৪৯৮9 


৬৪. অবশ্যই আল্লাহ তায়ালা হচ্ছেন আমার রব, 
তোমাদেরও রব, অতএব তোমরা তারই এবাদাত 
করো; এটাই হচ্ছে সরল পথ৷ 


1 DA DHA cc ABB AW তা০9 পা 


1০ ,৪9১+০৩ AD 529) 9 2৩1 


৬৫. (এ সত্তেও) তাদের বিভিন্ন দল (তাকে নিয়ে) 
নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করলো, অতপর দুর্ভোগ 
ও কঠিন দিনের আযাব তাদের জন্যেই (নির্ধারিত 
থাকলো) যারা (অযথা) বাড়াবাড়ি করলো । 


02265০8৮৮০ AY | BEAL 


ADar পা /৯ ভূ এ 


৪56 5162 ০5156 GL 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৭৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরস্ফ 


৬৬. 7751 কেয়ামতের * ৮414 ৮1 %015 
অপেক্ষা করছে, তা (কিন্তু একদিন) আকম্মিকভাবেই সাল ul 


i LABIAL NT ৯ Zh 
bl ওপর এসে পড়বে এবং তারা টেরও পাবে 9 09528 5 HE 


৬৭. সেদিন (দুনিয়ার) বন্ধুরা সবাই একে অপরের ৬ 
দুশমন হয়ে যাবে, অবশ্য যারা (আল্লাহ তায়ালাকে) 
ভয় করেছে তাদের কথা আলাদা । 


PIA হি 


৬৮. (সেদিন আল্লাহ তায়ালা এদের বলবেন, হে "81271 রি 
আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, না ০৮০919২৯11৮ ০558১ ১ 


তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে, 


৬৯. (এরা হচ্ছে সেসব লোক,) যারা (দুনিয়াতে) £ LA AD AD পিতা পা 2০০ ৮৮5 
আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছে, এবং যারা © ০০-19062105801551 58 
ছিলো (আমার) অনুগত বান্দা ৷ 


. (তাদের বলা তোমরা এবং তোমাদের ০৮০৮৯59৮8৭৮ ৯১৮ SDA 
সংগী সংগিনীরা জরে প্রবেশ করো, সেখানে © 27322 Rf 


তোমাদের (সম্মানজনক) মেহমানদারী করা হবে! 

৭১. সেখানে তাদের ওপর সোনার থালা ও পানপাত্রের , 74 ” 4 হাতি 
€ ১০১১ Sa 

প্রচুর আনাগোনা চলবে, যা কিছুই (তাদের) মন > AEE cl 


চাইবে এবং যা কিছুই তাদের (দৃষ্টিতে) ভালো লাগবে be IN 
তা সবই (সেখানে মজুদ) থাকবে (উপরন্তু তাদের 


cr AAD LA ADAsr DHA A ocr 


বলা হবে), তোমরা এখানে চিরদিন থাকবে, $ 0901০1৬3০৪০ ৬৪০ 9139 


৭২. আর এটা হচ্ছে সেই (চিরস্থায়ী) জান্নাত, ৯০০৭? 
যার (আজ) তোমরা উত্তরাধিকারী হলে, এটা হচ্ছে BE ie b go el হা 102 
তোমাদের সে (নেক) আমলের বিনিময় যা তোমরা রে 


(দুনিয়ার জীবনে) করে এসেছো । ৪ ০) 


রা AA ADs 


৭৩. (এখানে) তোমাদের জন্যে প্রচুর পরিমাণ ফল-মূল রিমা সের 
(মজুদ) থাকবে, যা থেকে তোমরা (প্রাণভরে) খেতে ও) ISU 19-5 8১৯৪৫ is 13০০৫ 


পারবে, 


৭8. (অপরদিকে) অপরাধীরা নিসন্দেহে থাকবে & ৮৯৩ লগ চিলি C/A, LA ABN 
জাহান্নামে, সেখানে তারা থাকবে চিরদিন, © ০৬০০৬৯ ৮০16০ & ৩৮১৯৯ 1 


৭৫. (মুহূর্তের জন্যেও) তাদের থেকে (শাস্তি) লঘু তে ৮ /-০১/-০ রি ৯০৮ A DAS এত ২৫ 
জনা নল এত ভাপ না ভিডি 


সেখানে পড়ে থাকবে, 


৭৬. (আযাব দিয়ে) আমি তাদের ওপর মোটেই যুলুম ০০০৯ ০১ ৯51৮ ৯2154 ০৮ 
করিনি, বরং (বিদ্রোহ করে) তারা নিজেরাই নিজেদের ও © 801 25190৫০409৮ Ly 


ওপর যুলুম করেছে। 


৭৭. ওরা (জাহান্নামের প্রহরীকে) ডেকে বলবে, ওহে ০৩০1৮ ০ 
প্রহরী, (আজ) তোমার রব (যদি মৃত্যুর মাধ্যমে) ৭6 ৮৭১ 0০1০ ০১৪০] 19505 


আমাদের শেষ করে দিতেন (তাহলেই ভালো হতো); রর ৭2 এ ADU 
সে (প্রহরী) বলবে, (না,) তোমরা (এখানে) চিরকাল ০০৮০ 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৭৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৩ সূরা আয যোখরচ্ফ 


৭৮. (নবীরা বলবে,) আমরা অবশ্যই তোমাদের *+71*2 চিক 1 ১21৮ এ 
কাছে সত্য (দ্বীন) নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের GL ১৩9 9৬০৪৩ 


অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করেছে। ups 


৭৯. তারা কি (নবীকে কষ্ট দেয়ার) পরিকল্পনা ৮৯০০ 22 ZAZ RDA Az 
করেই ফেলেছে? (তাহলে তারা শুনে রাখুক), আমিও ৬ ০১০১৭ 5০ 1১০ 19১11 
(নবীকে কষ্ট থেকে বাচানোর) আমার পরিকল্পনা 

চূড়ান্ত করে রেখেছি, 
৮০. তারা কি ধরে নিয়েছে যে, আমি তাদের গোপন ৯ 1 *পুপ ৯০ হা 
কথা ও রা শুনতে পাই না, অবশ্যই LISI EY 1০০৪1 
(আমি তা শুনতে পাই, তাছাড়া) আমার পাঠানো ৮৪৪2৮ A ৯ পর্ব 17০ 
(ফেরেশতা)- যারা তাদের (ঘাড়ের) পাশে আছে, 5 05588010709 3 
তারাও সব লিখে রাখছে। 

৮১. (হে নবী,) তুমি বলো, যদি দয়াময় আল্লাহ 75017038212 "2০117127115 
তায়ালার কোনো সন্তান থাকতো, তাহলে আমিই তার us ul ৬৯১1] এ uf JS 
প্রথম এবাদাত করতাম! 


৮২. তিনি অনেক পবিত্র, তিনি আসমানসমূহ ও ALA SB 
যমীনের রব, মহান আরশের তিনি অধিপতি, এরা যা DIN yt 40 ০৯৪০ 


পা 8১০০ পা বেত 


কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র । © Ua LE Fl 


৮৩. অতএব (হে নবী), তুমি এদের (সেদিন পৰ্যন্ত) A212 WL AphAos ADA ৩৯০৯ পতি 


অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় (মত্ত) থাকতে দাও, 19817 ০০৯ 19৮1291959৯৮-৮১১৩১ 
(এমনি করে) দেখতে দেখতে তারা সে দিনটির AA পানি A eet 


সন্মুখীন হবে, যার ওয়াদা তাদের কাছে করা হয়েছে। © ৬9১০৭ ৪৪7 ০৪৪০ 97 


৮৪. তিনিই হচ্ছেন (আল্লাহ তায়ালা) যিনি আসমানে 
মাবুদ, যমীনেও মাবুদ; তিনি বিজ্ঞ, কুশলী, সর্বজ্ঞ ৷ 


BNI Sth & ০ 225 


LA ch BRN AB 


৪ all ক রি 


৮৫. (প্রভূত) বরকতময় তিনি, যার জন্যে শনির ত 
আসমানসমূহ, যমীন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে ১১, = ৪11 7 
যা কিছু আছে, তার একক সার্বভৌমত্‌ নিবেদিত, a! esc? [92991 
কেয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে, পরিশেষে AR BARS 

তোমাদের সবাইকে তীর কাছেই ফিরে যেতে হবে। টি 21 


৮৬. তাকে বাদ দিয়ে এরা অন্য যাদের ডাকে, তারা 28 A244 
তো আল্লাহ তায়ালার কাছে) সুপারিশের (কোনো) 42:3১ ভি Sod এ ug ৫9 


ক্ষমতাই রাখে না, তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য 82405 ৩০৫ a 22520 
দেবে এবং (সত্য) জানবে (তাদের কথা আলাদা)। ৮ ৯০4৮ 


@ ০৭০1 
৮৭. (হে নবী, তুমি) যদি তাদের জিজ্ঞেস করো, কে ০৫), ০9-০৮-০০০৯ পর্ন AD চাদনে 
তাদের সৃষ্টি করেছেন, তারা বলবে, অবশ্যই আল্লাহ 401 cd 98৮1৮9815০০ ৪৪ ৬22 
তায়ালা, (তাহলে বলো) তারপরও তাদের কোথায় কা 
ঠোকর খাওয়ানো হচ্ছে? 9550 
পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৭৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 88 সূরা আদ দোখান 
৮৮. (আল্লাহ তায়ালা) তার (রসূলের) এ বক্তব্য ১০৯2 ১০ ৪%৫ ভা $ 
(সম্পর্কেও জানেন), হে আমার রব, এরা হচ্ছে এমন ০১৪:) (5558 2 রর 
এক সম্প্রদায় যারা ঈমান আনবে না। 

৭ 


Eb Ap ADA Ash 
7 


৮৯. (হে রসূল,) অতপর তুমি এদের থেকে বিমুখ & (পু 705,010 30 ১ 
থাকো, (এদের) ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো এবং ৩ 99 ৮ 032০৯ Ce 


(তাদের উদ্দেশে) সালাম বলো; অচিরেই ওরা (সত্য 


৩. আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাযিল করেছি, 1 ৪21 ছু LTO 
অবশ্যই আমি (জাহান্নাম থেকে) সতর্ককারী! টি এ রিক্ত, 


৪. তার (নাযিলের রাতের) মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ 
কাজের ফয়সালা হয়- 

৫. (তা স্থিরীকৃত হয়) আমারই আদেশক্রমে, অবশ্যই 
আমি (আমার) দূত পাঠাই, 


৬. (দূত পাঠানো হয়) তোমার মালিকের একান্ত y DAA ০০ ও) ৪ গন) পাত AW GLAS 
অনুগ্রহে; অবশ্যই তিনি (সবকিছু) শোনেন, (সবকিছু) © ald ely 43155) ৩০ 4০৯১ 
জানেন। 

৭. তিনি আসমানসমূহ, যমীন এবং এদের উভয়ের SLL 0 ০০৯] 
মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর রব । যদি ০:4০ ০১০০১ 9 ৪০ =) 
তোমরা ঈমানদার হও (তাহলে তার এ সত্য থেকে 

তোমরা মুখ ফিরিয়ে নিয়ো না)। 


পা্টিপাতিপা পাপা AMA 


[ST ৩২১২১11২১৩১ 


৮. তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই, তিনি জীবন * 2- 
দান করেন, তিনিই মৃত্যু ঘটান; তিনি তোমাদের রব +" 
এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও রব । 


৯. (এ সত্তেও) তারা সন্দেহের বশবর্তী হয়ে (এর 
সাথে) খেল তামাশা করে চলেছে। 


১০. অতএব (হে নবী), তুমি সেদিনের অপেক্ষা করো 144 +! GAT Na 
যেদিন আকাশ স্পষ্ট ধোয়া ছেড়ে দেবে, OER 
y AW 


১১. তা মানুষদের দ্রুত গ্রাস করে ফেলবে; এটা হবে If LGR Ge Lh AS 
ly ? dt ৪1০০1০০৮০৭০] ০ 
এক কঠিন শাস্তি। পল 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৪ সুরা আদ দোখান 


পিন নাও, ৬1 © Ut BL IGA 02102) 
ঈমানদার | 


১৩. (কিন্তু এখন) আর তাদের উপদেশ গ্রহণ করার *-” টানা 
সুযোগ কোথায়, তাদের কাছে সুস্পষ্ট রসূল তো Ug As 0% G3 ০ uf 


আগেই এসে গেছে, Ge 


SAB 


11২)11০ Jz) AD 


0২21৩ 2b 


১৪. (তা সত্বেও) তারা তার থেকে মুখ ফিরিয়ে ১ 5 ঢ 875 বি 
নিয়েছে, তারা বলেছে, (এগুলো হচ্ছে) পাগল ব্যক্তির ও) ডে 


শেখানো কতিপয় বুলি মাত্র! 


১৫. আমি (যদি) কিছু সময়ের জন্যে আযাব সরিয়েও * £ Ne 15 
দেই (তাতে কি লাভ?) তোমরা তো নিসন্দেহে ঠৰ) ER 


৮ 
রা 


আবারও তাই করবে। 99695 


Az পাঠ পা 


১৬. একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করবো 11০ টক 
(দামি ররর পারবো Ge ay EN ০2৬০0 


Ed Hida ge 


ও ০)০৯-০০ 


১৭. এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা * পপ প ৯৮৯১৪ ৯ পানু 6৫ 4৫1 
(৯ 
করেছি, তাদের কাছে আমার একজন সম্মানিত রসূল + * 9 ০১9০১$ [9১-৮৪1+5০৩ 5 0509 


(মূসা) এসেছিলো, Sad 982) 


১৮. ( ফেরাউনকে বললো,) আল্লাহ তায়ালার 5০2-24 
(এই) মন তোমরা আমার কাছে দিয়ে দাও; Ug Gilat 905 dl 53 uf 
অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত 


2 


© ef 


১৯. তোমরা আল্লাহ তায়ালার সাথে বিদ্রোহ করো * 2 * নন 
না, অবশ্যই আমি (নবুওতের) সুস্পষ্ট প্রমাণ নিয়ে চর 401 IY 09 


তোমাদের কাছে এসেছি; 


২০. তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে ৯17” 2 চপ ১ এ - 
না পারো, সে জন্যে আমি আমার মালিক ও তোমাদের ০৫3953৮8৯০3 


মালিকের কাছে (আগেই) পানাহ চেয়ে নিয়েছি, ঢি © ০৯১৪ 


২১. যদি তোমরা আমার ওপর ঈমান না আনো 2২15115524৭ 
তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো । ও usb dt ul 


২২. অতপর সে তার মালিকের কাছে দোয়া করলো » “AD ৯2৮2 ZIT ওল 2147 
(হে আমার রব), এরা হচ্ছে একটি না-ফরমান জাতি © ১9০) [95 5 9৮ ulayl 
(তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও) । 


২৩. (আমি বললাম,) তুমি আমার বান্দাদের সাথে y Ao ABD ZAG * Css 512 
করে রাতে রাতেই (এ জনপদ থেকে) বেরিয়ে পড়ো, © ০৯০৮ ১১৭০১ 


(সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু) 
তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে, 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 88 সূরা আদ দৌখান 


২৪. সমুদ্রকে শান্ত রেখে তুমি (পার হয়ে) যেও; ০০৮০ ENE 2, RG 3 
টা হলে দে নিমাত টা মে ৬৯০৮11১০১০0 59 


Ed ApS 


05১৯" 


২৫. (যাবার সময়) ওরা নিজেদের পেছনে কতো LL nA Mao 
উদ্যান, কতো ঝর্ণা ফেলে গেছে, : 


২৬. (ফেলে গেছে) কতো ক্ষেতের ফসল, কতো পে ৯০ 
সি | ও) এব axe E252 


TW সামগ্ৰী, যাতে ওরা (সব সময়) © ০5৬3155190৫ 2০59 


টি a নি জাতিকে এসব কিছুর রি © 02521 Cy ক ৫ 


২৯. (এ ঘটনায়) ওদের ওপর না আসমান কোনো 1৮ ৯ এল 18 দাত» ঠা 
রকম কান্নাকাটি করলো- না যমীন (কীদলো, আযাব ৮9-5)3119 sll one wa los 
আসার পর) তাদের তো কোনো অবকাশই দেয়া LA CAD AD 
হলো না। © tye 194 ব 


Arad 


পি মি ই শল পক 9 cI 5; 


৩১. (উদ্ধার করেছি) ফেরাউন (ও তার গোলামীর 


শৃংখল) থেকে, অবশ্যই সে ছিলো সীমালংঘনকারীদের * 
মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি । 


৩২. অবশ্যই আমি জ্ঞানের ওপর তাদের (জাতি বনী চাল 
ইসরাঈলদের) দুনিয়ার ওপর শ্রেষ্ঠত্‌ দান করেছি, 6 lll Ede 4৮521 0 


৩৩. আমি তাদের (এমন কতিপয়) নিদর্শন দিয়েছি, AS Lu ASAI 
যাতে (তাদের জন্যে) সুস্পষ্ট পরীক্ষা (নিহিত) Sc Bal ells atl 


৩৪. অবশ্যই এ (মূর্খ) লোকেরা বলতো- বিনে Pot 


৩৫. এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা (আর) * 50% 23 
পি ৬৮১ 9451 Vel 


AA Ap 


৩৬. (তারা আরো বলতো) তোমরা যদি (পুনরুত্থান 
সম্পর্কে) সত্যবাদী হও তাহলে আমাদের বাপ-দাদাদের 
(কবর থেকে উঠিয়ে) নিয়ে এসো! 


৩৭. (শক্তি সামর্থের দিক থেকে) কি তারা বড়ো, ০.০ -০/১৮৮ /১৮2/১৮ AD 
না তুব্বা’ জাতি ও তাদের আগে যারা ছিলো তারা ৮98০5591512 
(বড়ো), আমি তাদের (মতো শক্তিশালীদের ও) ধ্বংস cA AD AD ASD ADINSNG 
করে দিয়েছি, (কেননা) তারা ছিলো না-ফরমান ও ০০১৯৮ 154৬-৯1-৮৩ 


জাতি। 
পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু *%৫৮২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 8৪ সূরা আদ দোখান 


৩৮. আমি আসমানসমূহ, যমীন এবং এদের উভয়ের 1৯ 4৮,৭; চারার 
মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল ৮০০5৯১15৬০৭ 
তামাশাচ্ছলে পয়দা করিনি । র a 


৩৯. এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি ৬ * +2422 5017 নান - 
করিনি, এ ৪৯৪ 42588558481 রি 
না। পা ADA 


Su 


EET গল SAE 


রি এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে ১৬০ 1৫*4 4 ৭১ পণ একর 
আসবে না, না তাদের (সেদিন কোনো রকম) সাহায্য হি 


করা ! LAPLAND AD 
০ © ০9১০৪ ০০০ 


৪২. অবশ্য যার ওপর আল্লাহ তায়ালা দয়া ₹ 2* | ০৮7০ ডু 
করবেন (তার কথা আলাদা); নিসন্দেহে তিনি ৪৮১ 12901721212) 
মহাপরাক্রমশালী, দয়ালু। 


৪৩. নিসন্দেহে (জাহান্নামে) যাক্ধুম (নামের একটি) 
গাছ থাকবে, 


88. (তা হবে) পাপীদের (জন্যে সেখানকার) খাদ্য, 


৪৫. গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে 
থাকবে, 


৪৬. (তা হবে) ফুটন্ত গরম পানির মতো! 


৪৭. (ফেরেশতাদের প্রতি আদেশ হবে,) ধরো একে- DAD Az BA 
অতপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে 62 3 1 টা ৮9৫ 
যাও, 


৪৮. তারপর তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব ৯৫৯০ 
ঢেলে দাও; 6 পা 516254০13 Spl 


৪৯. (তাকে বলা হবে, আযাবের) স্বাদ আস্বাদন করো, ০৭, 25) ১ 27 
তুমি অবশ্যই ছিলে শক্তিশালী একজন অভিজাত SAI Sy ০০1২9 


মানুষ! 


পার্টস 


লই ছিল বেশী দহা জসদাত 9০৯৯ AL 


৫১. (অপরদিকে) আল্লাহভীরু লোকেরা নিরাপদ 
(অনাবিল) শান্তির জায়গায় থাকবে, 


৫২. (থাকবে মনোরম) উদ্যানে ও (অমিয়) 
বর্ণাধারায়, 


৫৩. মিহি ও পুরু রেশমী বস্তু পরিধান করে এরা £ 
(একে অপরের) সামনাসামনি হয়ে বসবে, 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সূরা আল জাছিয়া 


৫৪. এমনই হবে (তাদের পুরস্কার, উপরন্তু) তাদের ৮ A AD ৪৪ পুশ s EN 
আমি দেবো আয়তলোচনা (পরমা সুন্দরী) হুর; © ৯5১9 -৯4939 = SU SS 


৫৫. তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল yA HE Coad LA LALA 
ফলারির অর্ডার দিতে থাকবে, © waist 250 ০59 ৬১ ১9০০৭ 


৫৬. প্রথম মৃত্যু ছাড়া (যা দুনিয়াতেই এসে গেছে), Fd ড) ৮ Ach LAL LALA LNT 
সেখানে (তাদের আর) মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে 49৮] Yt st ৮৮১ 99০৭ Y 


না, (তাদের রব) তাদের জাহান্নামের আযাব থেকে 2 2017110৩806 
বাঁচিয়ে দেবেন, S531 ০/1০০-৮৪৪995০5981 


৫৭. (হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি) তোমার SACHETS Eft EE ROHN 
মালিকের দয়া অনুগ্বহ; এটাই হচ্ছে (সেদিনের) ৪৮৮ Dh 9৮ 1১৮3) ৬০১৪ 


মহাসাফল্য। 
পা শঠা চি তেশা পা পা 


৫৮. (হে নবী), আমি এ (কোরআন)-কে তোমার 7 BLL Li 5 
(মাতৃ)-ভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা ৩3১০৯৯৯১৮৭১ ৮৭. 
(এর থেকে) উপদেশ গ্রহণ করতে পারে। 


৫৯. সুতরাং তুমি (এদের পরিণাম দেখার জন্যে) বান ভাতা মিড 
অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই ০২১১০-৪১| ৪) 


২. পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তায়ালার কাছ পা... 
থেকেই (এ) কিতাবের অবতরণ । © bl ৩৫ ডর | ০২১৭ 


৩. নিসন্দেহে আকাশমালা ও যমীনে ঈমানদারদের ১১; ১৬2... 21» ও 
জন্যে (আল্লাহ তায়ালাকে জানার অগণিত) নিদর্শন 4৭ ১: ৪১১19০১৮711 


cA 7১-9/১4 
£ 


b 
© ৬৮৮০ 
পপ 


রা 


2 
Wo পাপা AD AM Nr 
৬ 


৪. নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং = 11 ++ র 
যমীনে বিচরণশীল জীবজস্তুর মাঝেও, যাদের তিনি ৮ 2০1১ ৩৩ ০৭ od LSU) 


AD AB 


00 নিদর্শন রয়েছে বিশ্বাসী ৫:95591[%] 


৫. (নিদর্শন রয়েছে) রাত দিনের পরিবর্তনের মাঝে, 2৬, 4:81 1816 4,1" 
যে রেষেক আল্লাহ তায়ালা আসমান থেকে পাঠান, যা 481 ৮93419০1০১১ 
দিয়ে তিনি যমীনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত ৮.১ 171 525 ৪. তম ০ 
14185758657 ০5331 as ৮৯ ০০ ০০ sl ০৫ 


(তার কুদরতের) নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের না টা 1৬ এ উল 
জন্যে, যারা চিন্তা (গবেষণা) করে। [al হে) ০০১০০১৩5৭০৯ 


APL AD 
++ 


৩৬১৯ 


টা PO APA Y 
(q 


৬. এ হচ্ছে আল্লাহ তায়ালার আয়াতসমূহ, যা ৬) রশ পা ০11 রশ A 
আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি, হ 84044৮40১97 aft Sls 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু % ৫৮৪ www.alquranacademylondon.org 


৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ এ 
অতপর (তুমি কি বলতে পারো) আল্লাহ তায়ালা ও 

তার এ নিদর্শনের পর আর কোন্‌ কথার ওপর তারা 

ঈমান আনবে? 


৭. দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে, 


৮. আল্লাহ তায়ালার আয়াত যখন তার ওপর ৪ 
তেলাওয়াত করা হয় তখন সে (তা) শোনে, 
(কিন্তু) একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে 
জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি, সুতরাং তুমি 
তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও! 


৯. যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় 1৮০1 28 LZ LN LL 
সম্পর্কে জানতে পারে, তখন সে একে পরিহাসের ৮195৬০০৬০11 cre fo 
বিষয় হিসেবে গ্রহণ করে; এমন ধরনের লোকদের SAS Ss Lah 

জন্যে অপমানজনক আযাব রয়েছে; 6 ৩৯৪০ ০1০-৪৯] এগ 


১০. তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেসব 5 * ০৯৮ * 2৮ ৩৮ 

বিচার নব রদ 

তা তাদের কোনো কাজেই এলো না, না সেসব (মাবুদ & পভ AL ৯০৮০১ 

তাদের কোনো কাজে এলো)- যাদের তারা আল্লাহ 41535519391 04918551523 

তায়ালাকে বাদ দিয়ে (নিজেদের) অভিভাবক বানিয়ে sA Ls যা কা 

লা মার জল অয জহি © ake ৮১1৫6০৪19০9 
র শাস্তি; 


১১. এ (কোরআন) হচ্ছে (সম্পূর্ণত) হেদায়াত, EELS হি 
(ভা সত্তেও) যারা তাদের মালিকের আয়াতসমূহকে ls BE dll oe 
অর আনব অহ 6 ll ry os Sela) 


১২. আল্লাহ তায়ালাই সেই মহান সত্তা, যিনি সমুদ্রকে 7. 21741721750 LL 
তোমাদের অধীন করে রেখেছেন, যাতে করে তোমরা ৮৯৮১ রা 4 ১12 


তারই আদেশক্রমে নৌযানসমূহে (আরোহণ করে) 419 ৫ 1555519% 55425911211 
তাতে চলতে পারো, এবং এর দ্বারা তোমরা তার টি নি a তি A BE 


অনুগ্রহ সন্ধান করতে পারো, আশা করা যায় তোমরা © UIST Allo 
(এজন্যে) তার শোকর আদায় করবে, 


১৩. (একইভাবে) তার (অনুগ্রহ) থেকে তিনি $1 ভৰ 
ren EC EE 


করে দিয়েছেন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের ৪! 50১ é&ে ule ০৯ uN 
জন্যে (অনেক) নিদর্শন রয়েছে। টি 


© 99১84 [9] 


১৪. (হে নবী,) ঈমানদারদের তুমি বলো, যারা ০০1৮৮ BY Ao 
আল্লাহ তায়ালার (অমোঘ বিচারের) দিনগুলো থেকে dD bys load 3 


9৫ cADNs 


কিছুই আশা করে না, তারা যেন তাদের ক্ষমা 1০125 i Gy afl রা] 
করে দেয়, যাতে করে আল্লাহ তায়ালা এ (বিশেষ) 5 ট্রি ডে 
দলকে তাদের কৃতকর্মের জন্যে (পরকালে) পুরোপুরি ৪ ০০৯০৪ 19১ 
বিনিময় দিতে পারেন। 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সুরা আল জাছিয়া 


১৫. (তোমাদের মাঝে) কেউ যদি কোনো নেক “ক ৮৮ চরের 
কাজ করে, তা সে করে তার নিজের ভালোর ৪০ gis LJ Loe or 


Ed) Cd 


জন্যেই, (আবার) কেউ যদি কোনো মন্দ কাজ করে, LABLADA 8৬০ 
তার (প্রতিফল কিন্তু) তার ওপরই (পড়বে) অতপর ৪ ৬9৯৯১3) ৫1০১ ১০25 


তোমাদের সবাইকে তোমাদের মালিকের কাছেই 
ফিরে যেতে হবে । 


১৬. আমি বনী ইসরাঈলদের কিতাব, রাস্ত্রক্ষমতা ও পা পাটি পা Asst 
নবুওত দান করেছিলাম, আমি তাদের উৎকৃষ্ট রেষেক IB এ OE 
দিয়েছিলাম, (এসব কিছুর মাধ্যমে) আমি তাদের ,. || ০১ AEFI 1 2 
সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, - বি SA 


পাঠ বাটি EE SE 


১৭. দ্বীন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের বিশদভাবে /*2- সরলার 
দান করেছি, অতপর যে মতবিরোধ তারা নিজেদের 19০1 EC ৬2 ০০৪০5 


মধ্যে সৃষ্টি করেছে (তা তারা করেছে) তাদের ক ৮১৮০7 ৭ 
সঠিক জ্ঞান আসার পর, (করেছে) তাদের পারস্পরিক ৯ ১০151222215900া 
জেদের কারণে; (হে নবী,) কেয়ামতের দিন অবশ্যই 64 * ৮:74 ১ 81 ত ৩৫৭2 
তোমার মালিক তাদের মধ্যে সেসব (বিষয়ের) oem is এ S15) ৮8 


AD পার্ট AA রা 


ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা (দুনিয়ায়) © 09123451906 Ces কঃ 


মতবিরোধ করেছে। 
LW পানি পা [লা পাতা টিপা Dp 


১৮. অতপর (হে নবী,) আমি তোমাকে দ্বীনের এক 17 ছা? *€ 
(বিশেষ) পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি, অতএব D0 AY os Ba bE ৬4৫ 


তুমি শুধু তারই অনুসরণ করো, (শরীয়তের ব্যাপারে) f ্ 
সেসব লোকদের ইচ্ছা আকাংখার অনুসরণ করো না ০১০০1 পচে ৮১9 


যারা (আখেরাত সম্পর্কে) কিছুই জানে না। 


১৯. আল্লাহ তায়ালার মোকাবেলায় এরা তোমার ও LAS AIAG 54৯০ 
কোনোই কাজে আসবে না; যালেমরা অবশ্যই 5851 22912 শপ] 


রি 52219৮55250 f 


cA ৪০৮ [দানে 


একজন আরেকজনের বন্ধু, আর পরহেযগার লোকদের 212০৩ 
(আসল) বন্ধু হচ্ছেন আল্লাহ তায়ালা (স্বয়ং) ৷ 


© ৬৯৪৮] do 
২০. এ (কোরআন) হচ্ছে মানুষের জন্যে সুস্পষ্ট -*%4 54-4 ৮০ 
দলীল, (সর্বোপরি) বিশ্বাসীদের জন্যে তা হচ্ছে জ্ঞানের [9 a9 033 CL sla Ge 
কথা, পথনির্দেশ ও অনুগ্রহ । AAD AS 


093% 
২১. যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে, ভালে 
আমি কি তাদের (পরিণতি) সে লোকদের মতো করে wil 19১৭৯ cd ০০ < 


পাপা ১ চিপ cA AD AD AS 


দেবো যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, 9 co 1421 টো uf 
তাদের জীবন ও তাদের মরণও কি একই ধরণের ৬ ভু 


হবে? কতো নিম্নমানের ধারণা পোষণ করছে এরা LAID ALS HP ০৯4০ 
(আল্লাহ ত সম্পর্কে)! রে 


© ০৭৮৫৪ 51 | 


তার দত i EEE উঠ] 9 ৪৮৮] 2 3059 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সূরা আল জাছিয়া 
যাতে করে (এ দু'য়ের মাঝে বসবাসরত) প্রতিটি ১ 0৩ Accs Az Bo IAD ০ 
বাসিন্দার কাজ কর্মের ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে =* ৮০9০০ ৮ ৮০ 
পারে, (কেয়ামতের দিন) তাদের কারো প্রতি যুলুম + শা ও 
করা হবে না। ও ০০০14 Y 


২৩. (হে নবী,) তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য 2777 2.17 ৫4! AES 
করেছো- যে নিজের খেয়াল খুশীকে নিজের মাবুদ LD i SS a5 
বানিয়ে নিয়েছে এবং (পর্যাপ্ত পরিমাণ) জ্ঞান থাকা 1577 ৪09 [9 
সত্বেও আল্লাহ তায়ালা তাকে গোমরাহ করে দিয়েছেন, 6৯ St BAe ত 
তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, ০২ A 4308 EI পারা পা 
তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন; এমন ব্যক্তিকে ৮ * ০৮ ভি এ 
আল্লাহ তায়ালার পর কে পথনির্দেশ দেবে? তারপরও © 99১59১$4 
কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? 


২৪. এ মূর্খ) লোকেরা এও বলে, এ দুনিয়া = ৯৮1 

ছাড়া আর কোনো জীবনই নেই, আমরা 1 
(এখানেই) মরি বাচি, কালের আবর্তন ছাড়া অন্য কিছু * ৮1৮ -_৮৯ 7221৮21৮৮1৮ ৯ পপ 
আমাদের ধ্বংসও করেনা । (মূলত) এদের এ ব্যাপারে LA CePA CLL C9 USS 
কোনোই জ্ঞান নেই, এরা শুধু আন্দায অনুমানের ৮ ৯০৮ ২ 

ভিত্তিতেই কথা বলে। a © UF VAs 55 US; 


২৫. যখন এদের কাছে আমার (কিতাবের) সুস্পষ্ট - 
আয়াতগুলো পড়া হয়- তখন এদের কাছে এ ছাড়া এ) 

আর কোনো যুক্তিই থাকে না যে, তারা বলে, তোমরা * 
যদি [মৃত্যুপরবর্তী জীবনের দাবীতে) সত্যবাদী হও এ 


তাহলে আমাদের বাপ-দাদাদের (কবর থেকে) নিয়ে 
এসো । 


২৬. (হে নবী,) তুমি (এদের) বলো, আল্লাহ তায়ালাই অ £* £০* ০22" ভি 
তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু ৮ পিপিপি এপ 


দেন, তিনিই (আবার) কেয়ামতের দিন তোমাদের 4০১ ০০৪ NE I Rl টা 
পুনরায় একত্রিত করবেন, এ ব্যাপারে কোনোই সন্দেহ ” 5 Mo [% J রে 


নেই, কিন্তু অধিকাংশ মানুষই (এটা) জানে না। নর রো 


২৭. আকাশমন্ডলী ও যমীনের যাবতীয় সার্বভৌমত্ব £*2%6৫৫ নিন 
আল্লাহ তায়ালার জন্যেই, যেদিন কেয়ামত সংঘটিত এ (9859255৯049 ৬০৪৮1 1549 


পাপা ০০৩ 5 


হবে সেদিন এ বাতিলপন্থীরা ভীষণভাবে ও 909৮] ১:৯৭ 02 cL 
হবে। টি 


২৮. (হে নবী, সেদিন) তুমি প্রত্যেক সম্প্রদায়কে * 

দেখবে (মহাবিচারকের সামনে) তারা ভয়ে আতংকে 

নতজানু হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই * 2% EEE 

তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে; (তাদের ৮ 55997 কটন, ্ঃ ৫ 
বলা হবে, দুনিয়ায়) তোমরা যা কিছু করতে আজ 

তোমাদের তার (যথাযথ) প্রতিফল দেয়া হবে । 


২৯. (বলা হবে) এ হচ্ছে আমার (কাছে সংরক্ষিত 01, তোর 
তোমাদের) নথিপত্র, যা তোমাদের (কর্মকান্ডের) 1৮১4 ১৮৫০ 95 041৩১ 


ওপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে; তোমরা যখন যা 1০3 ES 
করতে আমি তা লিখে রাখছিলাম। হিট এ 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৫ সুরা আল জাছিয়া 
৩০. যারা ঈমান এনেছে এবং (সে অনুযায়ী) নেক 7৮৮৯৮] ৮৯ is 
কাজ করেছে, (আজ) তাদের রব তাদের তার SELL SAN 


অনুগ্রহে (জান্নাতে) দাখিল করাবেন; আর এটাই হবে ” 500: “he Ay ADB ৯০০ AD 
(সেদিনের) সুস্পষ্ট সাফল্য । টি 1১০০ ৩৯৯ পি 5৩৯ 


© mt 5951 


৩১. অপরদিকে যারা কুফরী অবলম্বন করেছে (আমি * 224 
তাদের বলবো), তোমাদের সামনে কখনো কি আমার ০৪1০ 2 


আয়াতসমূহ পড়ে শোনানো হতো না? অতপর তোমরা 13 
উদ্ধত্য প্রকাশ করেছিলে, (মূলত) তোমরা ছিলে 95৮৪9৮০১৯৪০ A) DE 
নাফরমান জাতি! ও 052১৯ 


৩২. যখন (তোমাদের) বলা হতো, আল্লাহ তায়ালার ১ 2₹ 
ওয়াদা সত্য এবং কেয়ামত (সংঘটিত হবে) এর মধ্যে ১25 iL C &ঠ“ 2 ৬০০ এ 0০ 1315 


Ar 


কোনো রকম সন্দেহ নেই, তখন তোমরা (অহংকার *।, টি বিয়া ভারি 
করে) বলতে, আমরা জানি না কেয়ামত (আবার) কি, ৬ ০ ৫ 1০530০83০০৪) 


আমরা (এ ব্যাপারে) আন্দায অনুমান ছাড়া আর কিছুই LA ASA AG oe [85 
করতে পারি না, আমরা (তাতে) বিশ্বাসীও নই! © ০৯৪৮০০ US 9 41০8) 


৩৩. (সেদিন) তাদের মন্দ কাজগুলো তাদের কাছে * Re 2 হি 
স্পষ্ট হয়ে পড়বে এবং সে বিষয়টিই তাদের পরিবেটন ৮225 919977-50 ls 


করে নেবে- যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে ৮০ ০০৮1০ EE 
বেড়াতো । ও) UIs ym 42 19 


৩৪. বলা হবে, আজ আমি তোমাদের (সেভাবে) নি RGR es নিরব 
ভুলে যাবো, যেভাবে তোমরা (দুনিয়ায় থাকতে) এ ৫8০১ 6511 0০59 


দিনের সাক্ষাত ভুলে গিয়েছিলে, (আজ) তোমাদের ** * £1 2) - 
ঠিকানা হবে জাহান্নামের) আগুন, (এখানে) তোমরা ৬৮” ডি 1৮৫95 1৩০০৮ 
কোনোই সাহায্যকারী পাবে না। 


০০১ 


৩৫. এটা এ কারণে, তোমরা আল্লাহ তায়ালার 1০ &। 112475275 58 
আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং 21 ০০১১৯০০৪০৫১ 


পা প্ুঠি পানি 1৮টি, ০29৯৩ ৪ 


পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে 
খেলে Oe) জার জার AE 8155 12১64185521 228559 


বের করা হবে না- না (আল্লাহ তায়ালার দরবারে) 7 পাপা পি পা ১০০৩ Ao 
© W grim ৪৯ YS le এ 9৯ ১৯ 
তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ © U gr rt 49 FH UIT IS 


দেয়া হবে। 


৩৬. সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে, যিনি পপ এ ৮ oA 
আসমানসমূহের রব, তিনি যমীনের রব, তিনি রব ০০%| 5৮9,511 590 352141$ 


8 ৪ ml 5 


৩৭. আকাশমন্ডলী এবং যমীনের সব গৌরব মাহাত্ম্য _ টু ৯৫1 এপ 
তার জন্যেই (নিবেদিত), তিনি মহাপরাক্রমশালী, ৬৯১9 ১৪০41 ‘৭ iy 9 


প্রজ্ঞাময় । 6dr Si 25 [ 


পারা ২৫ ইলাইহি ইউরাদ্দু ৫৮৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সুরা আল আহকাফ 


২. আল্লাহ তায়ালার কাছ থেকেই (এ) কিতাবের DA Ac 
অবতরণ, (তিনি) মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় । ol nyt 21৩ wu zl ০4১ 


৩. আকাশমন্ডলী, যমীন ও তাদের উভয়ের মাঝে 2০-৯৮,৮৮ = নি 
যা কিছু রয়েছে এগুলো আমি যথাযথ (লক্ষ্য) (৮৪ 2955৬12০9৮1 LEC 
ছাড়া সৃষ্টি করিনি এবং (আমি এগুলোকে) এক _ উর 

সুনির্দিষ্ট সময়ের জন্যে (পয়দা করেছি), (কিন্তু) ০০713, তপতি ৬21 
যারা অস্বীকার করে- তারা যে যে জিনিস দিয়ে সিটি রাত 
তাদের সতর্ক করা হয়েছিলো তার থেকেই মুখ (©) 09১১, 199১1৮5195৫ 


ফিরিয়ে নেয়। 
ADL A AADNA 5০০১ পাশা প্রা 


৪. (হে নবী,) তুমি (তাদের) বলো, তোমরা কি এ 
কখনো (ভেবে) দেখেছো, যাদের তোমরা আল্লাহর £1 ১১০০০১১৪৭৯০ ০৪ 


স্টপ AN 


পরিবর্তে ডাকছো- আমাকে একটু দেখাও তো, তারা 11 ute 19812 1512 9) 
এ যমীনের কোনো অংশও কি বানিয়েছে, অথবা এ পপ এ 2 


সকাম বানের কাদে দি লো ০8031 2 4 52 
অহ £ এর র ।কতাবপত্র কিংবা সে সূত্র ১০ 5 পাননি Az AW 
ধরে চলে আসা জ্ঞানের (অন্য) কোনো অবশিষ্ট প্রমাণ 51৩০5 ০ 
(যদি তোমাদের হাতে মজুদ থাকে,) তাহলে তাও রন 

এনে আমাকে দাও- যদি তোমরা সত্যবাদী হও! © nie 


৫. তার চাইতে বেশী বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে, il NAA লা জারির তা সে? 
09° ৩০1 9০৭ | 

যে আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে, ৬৮০ 99" ৬5 5 5 টড 

যে কেয়ামত পর্যন্ত (ডাকলেও) তার ডাকে সাড়া দেবে ৮ টি Zoi [53 dt al একী 

না, তারা তো তাদের (ভক্তদের) ডাক থেকে সম্পূর্ণ চা TIDAL 


বেখবর । 5০99১৮৪91০১ ৬০ 


৬. যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে, তখন শত ৰব 
এরা তাদের দুশমনে পরিণত হয়ে যাবে এবং এরা 9০০৮] PEE ০০০৫০ BE 


AD ৮5 


তাদের এবাদাতকেও সম্পূর্ণ অস্বীকার করবে। [তো ০৪98 ssl 19১9 


৭. যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে টিনার 
শোনানো হয়- (তখন) কাফেররা সে সত্য সম্পর্কে ০:০1 IG nips Calg SI 
বলে, যা (ইতিমধ্যেই) তাদের সামনে এসে গেছে- (6) ভি 8 5: SE (১৫ 
এটা হচ্ছে সুস্পষ্ট যাদু! en ১৯ Bd 3৭ 9) 


৮. তারা কি একথা বলে যে, সে (রসূল) নিজেই পপ . নক 
তা বানিয়ে নিয়েছে; তুমি তাদের বলো সত্যিই 25852)1 ot J FOES TELS] 


“AD 


যদি এমন কিছু আমি (আল্লাহর নামে) বানিয়ে পেশ , ৫” 4 
করি, তাহলে আল্লাহ (-র ক্রোধ) থেকে আমার [৪501 ০5৫%0521-53 


(বাচানোর) জন্যে তোমরা তো কোনো ক্ষমতাই ৮৯:০৯ - 2 LE rte 
রাখো না; তিনি ভালো করেই জানেন তোমরা তার "+3 0 3 ba 
মধ্যে কি কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছো 


পারা ২৬ হা-মী-ম %৫৮৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সুরা আল আহকাফ 


এবং তোমাদের ও আমার মাঝে (কে কথা বানাচ্ছে; ABE ৯০৯ ৯ ৯৮০৯০ 
এ কথার) সাক্ষ্য দেয়ার জন্যে তিনিই যথেষ্ট; আর -১%9 পার $2 


তিনি একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷ 


৯. তুমি বলো, রসূলদের মাঝে আমি তো নতুন 
নই, আমি এও জানি না, আমার সাথে কি (ধরনের 
আচরণ) করা হবে এবং তোমাদের সাথেই বা কী 
(ব্যবহার করা) হবে; আমি শুধু সেটুকুরই অনুসরণ 
করি যেটুকু আমার কাছে ওহী করে পাঠানো হয়, 
আর আমি তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী বৈ 
কিছুই নই। 


১০. তুমি (আরো) বলো, তোমরা কি কখনো এ কথা 4 হায়াত 
ভেবে দেখেছো যে, এ (মহাগ্রন্থ)-টা যদি আল্লাহর 41 ১5৬০ SEE 
কাছ থেকে (নাযিল) হয়ে থাকে এবং তোমরা যদি ম ৮1৯ 5 2075" 
তা অস্বীকার ME এর পরিণাম কি ত ডের ভিত ৩১৪ ০৪9 TE 
এবং এর ওপর ইসরাঈলের একজন ৯ ০৯৮০০৯৮৮৮1০ 

যেখানে সাক্ষ্য প্রদান করে তার ওপর ঈমানও এনেছে, ১৮825517020 4854 02921 
(তারপরও) তোমরা অহংকার করলে, (জেনে রেখো) 

আল্লাহ তায়ালা কখনো সীমালংঘনকারীদের সঠিক 6 ০৮5] টি ১৮৫৭ ৭101 
পথে পরিচালিত করেন না। রর ্ 


শো 0৫515418301956৩801 469 


কল্যাণ থাকতো তাহলে (সমাজের সাধারণ মানুষরা) র্‌ ALLS 0৪ 

আমাদের আগে তার দিকে এগিয়ে যেতো না, যেহেতু 42 soe 3 319 ail 05750 fe 
এরা নিজেরা কখনো পথের কোনো দিশা পায়নি, তাই 1 ০ 4"2""ব 
অচিরেই তারা বলতে শুরু করবে, এ তো হচ্ছে একটি © 08 ৬011০ 91985 


পুরনো (ও মিথ্যা) অপবাদ! 


১২. এর আগে (মানুষদের) পথপ্রদর্শক ও (আল্লাহর) ৫ **5 বির 
রহমত হিসেবে মুসার কিতাব (তাদের কাছে মজুদ) Eo) রগ 15 + ৬০9 
ছিলো; আর এ কিতাব তো (পূর্ববর্তী কিতাবের) - 
সত্যতা স্বীকার করে, (এটা এসেছে) আরবী ভাষায়, ১ 


যেন তা সীমালত্ঘনকারীদের সাবধান করা এবং রি A oh ৪5০৮4 
ন্যায়বানদের জন্যে সুসংবাদ হতে পারে । 6 scl 05384555156 ০০] 


১৩. অবশ্যই যারা বলে, আল্লাহ তায়ালাই হচ্ছেন ৯.৫ | 
আমাদের রব, অতপর তারা (এর ওপর) অবিচল হয়ে IPE AMES HE ago 


দাড়িয়ে থাকে, তাদের জন্যে কোনো ভয় শংকা নেই হ ৮৭৯ ৯০৩৫ on a 
এবং তাদের (কখনো) উদ্বিগনুও হতে হবে না, ও) ০১৪১১ ১১ ০59১৫ 


১৪. তারাই হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা _1+* রি 
চিরদিন থাকবে, এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার 1225 05915 জা ০১০ Af 


পা পাপা 


যা তারা (দুনিয়ায়) করে এসেছে। 90252150622 


১৫. আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন 
নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে; 


(কেননা) তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে AGIA LA Fr de 
ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে ys 2) ৮১১ চে 


পারা ২৬ হা-মী-ম ৮৫৯০ www.alquranacademylondon.org 


00৮০1 2055 ও 02১31 Ee 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সুরা আল আহকাফ 
রো 25303050523 
০৮ বছর বা oe 87 ০৮53 ERs রে Eo 131 
দি ক 2250) 55 
কহে আসরে রজব 05609 9 A | 
জাল কাজ বে পারি যার ফলে ভুমি আসা! 58 LE i I I 
ওপর সন্তুষ্ট হবে, আমার স্তানসম্ভতিদের মাঝেও 

তুমি সংশোধন এনে দাও; অবশ্যই আমি তোমার ০৫015 Alo St ন 
lea জি অবশ্যই আমি তোমার অনুগত ০ 


১৬. মুলত) এরাই হচ্ছে সেসব মানুষ, যারা (দুনিয়ায়) + - *{ * ৮৯৫ তত নি 
যেসব ভালো কাজ করে তাদের কাছ থেকে তা ০০০1০502629 Sif 
আমি (যথাযথভাবে) গ্রহণ করি, আর তাদের মন্দ চলল নি তরি 
কাজগুলো আমি উপেক্ষা করি, (এরা জান্নাতবাসীদের 2 Eile FESS 9 
অন্তর্ভুক্ত) এদের কাছে প্রদত্ত (আল্লাহর) ওয়াদা, যা গে ১০০] 059,222 ef 
সত্য প্রমাণিত হবে। & i চিতা AL 5 
ও ৬9০9৪ tpt 


১৭. (তবে সে ব্যক্তির কথা আলাদা,) যে ব্যক্তি 

(নিজ) পিতা মাতাকে বলে, ধিক তোমাদের প্রতি, (727১1537121 JE 
তোমরা কি আমাকে (এই বলে) প্রতিশ্রুতি দিচ্ছো যে, - . 

আমাকে (কবর থেকে) বের করে আনা হবে, অথচ 5 ৩৪9 El fst 
আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে, (যাদের 1৯,-৯ (৮০ AZ A ono2 
একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি, ৬৯ Loge Gi 7 
এ কথা শুনে) পিতা মাতা উভয়েই আল্লাহর 8 - ৮০৯৮০ 
সাহায্য প্রার্থনা করে এবং (সন্তানকে) বলে, ওহে, 45 954 ৩০ lic ৩০149 44 
তোমার দুর্ভোগ হোক! (তুমি আল্লাহ তায়ালার {1 বত 
ওপর) ঈমান আনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য © os elf y 1১০ 39853 
(তারপরও) সে হতভাগা বলে, (হা, তোমাদের) এসব 

কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর 

কিছুই নয়! 


১৮. এরাই হচ্ছে সেসব লোক যাদের ওপর মানুষ *; 07611 4৮12 21? 
ও জ্নদের পূর্ববর্তী দলের মতো (আল্লাহর) শাস্তির 2 8 2 ০৪8০ is 


বিধান অবধারিত হয়ে গেছে, এরা তাদের দলে শামিল f os রি ETE SEE Sf 
হয়ে যাবে, আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত । Ee ০০ ৰ 


© ০৯১০০ 16 Loh oY 


১৯. (এদের) প্রত্যেকের জন্যেই তাদের নিজ * ৮”ঠ- |: LTA Te 
LEE রি এভাবেই eri ee ০ ৯93 909 
আল্লাহ তায়ালা তাদের কাজের যথার্থ বিনিময় ₹ ৯৮১০ ৩৯০ ৯৮1%৫ 
দেবেন, আর তাদের ওপর (সেদিন কোনো) ® ০১95৭ Y 29 lt 
অবিচার করা হবে না। 


পারা ২৬ হা-মী-ম ৫৯১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সূরা আল আহকাফ 
যেদিন কাফেরদের (জাহান্নামের) আগুনের ৯০০ পচ পাশা 

ধা এনে দীড় করানো হবে তেখন তাদের বলা NG 574 dd ০০১৯৪ Ed 

হবে); তোমরা তো তোমাদের (ভাগের) যাবতীয় 

নেয়ামত (দুনিয়াতেই) বিনষ্ট করে এসেছো এবং 


তোমাদের পাৰ্থিব জীবনে তা দিয়ে (নানা) ফায়দাও EL পা্িপা 299 1 ৯১০০৯০৪১০৪৩ 
তোমরা হাসিল করে নিয়েছো, আজ তোমাদের এক ELS Es cles EIEN 


AD টিপা ডি পা A DAD wr 


চরম অপমানকর আযাব দেয়া হবে, আর তা হচ্ছে KT ০ ১১০০ 54 (০৪ 
(আল্লাহর) যমীনে অন্যায়ভাবে ওদ্ধত্য প্রকাশ এবং Le os ১১ PSAP ose 


(আল্লাহর সাথে) তোমাদের বিদ্রোহমূলক কাজের 
শান্তি । © Usd os হাতি 


5s নবী, এদের) তুমি আ’দ (সম্প্রদায়)-এর EC RAE HEN শপ ঠি শে 
ভই a নবী) বানী শোনাও; টা রর ১১৪৯১ 4৪৪১০১১1১১০ ৬১9 
উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদের (আল্লাহর Ac Accs ActA 22% বত Azz 
আযাবের) ভয় দেখিয়েছিলো, তার আগে পরে আরো চর usd ০০০ 959 
বহু সতর্ককারী (নবী) এসেছিলো, (তাদের মতো) ৮১12 ১০ 212 
সেও বলেছিলো (হে মানুষ), তোমরা এক আল্লাহ FE) il YG 
তায়ালা ছাড়া আর কারো বন্দেগী করো না; আমি 

অবশ্যই তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আযাবের 

আশংকা করছি । 


২২. তারা বললো, আমাদের মাবুদদের বন্দেগী থেকে 

আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যেই কি তুমি * 

আমাদের কাছে এসেছো? যাও, যদি তুমি সত্যবাদী AD A 2, 2 
হয়ে থাকো তাহলে সেই আযাব নিয়ে এসো যার 923১০128016 
প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছো। 


২৩. সে বললো, সব জ্ঞান তো একান্তভাবে আল্লাহ্‌ * 22৮৮ 

তায়ালার কাছেই, আমি তো শুধু সে কথাট্ুকুই পিক = al EEE LE HY 
তোমাদের কাছে পৌছে দিতে চাই- (ঠিক) যেটুকু (4১3 {,'1 টি 
দিয়ে আমাকে পাঠানো হয়েছে, কিন্তু আমি তোমাদের ESE 
দেখতে পাচ্ছি, তোমরা হচ্ছো এক নির্বোধ জাতি । © wu hes 


২৪. অতপর যখন তারা দেখতে পেলো, (বড়ো) টক রর 
একটি মেঘখন্ড তাদের জনপদের দিকে এগিয়ে 333 kn SES Ll 


আসছে, তখন তারা (সমস্বরে) বলে ওঠলো, এ বং ££ J 
এক খন্ড মেঘ মাত্র! (সম্ভবত) আমাদের ওপর ভাগ ৩০০৮৯ উঠ Ge 1912 


বৃষ্টি বর্ষণ করবে; (হুদ বললো, না,) এ হচ্ছে সে ৯217” ৪ 
(আযাব), যা তোমরা তরান্বিত করতে চেয়েছিলে, lie bs শ3 as ALC 
(মূলত) এ হচ্ছে এক (প্রলয়ংকরী) ঝড়, যার মাঝে & Bos 

রয়েছে ভয়াবহ আযাব । af 


২৫. এ (ঝড়) তার মালিকের নির্দেশে সব কিছুই ধ্বংস (১১ £7 bE rE 


6৪ = 
করে দেবে, তারপর তাদের অবস্থা (সত্যিই) এমন Gun rl 1০ ০১2৩7 


হলো যে, তাদের বসতবাড়ী (ও তার ধ্বংসলীলা) ; 4 ৩ 5:৫০ 
ছাড়া আর কিছুই দেখা গেলো না; আমি এভাবেই শী 1১৫, 81০৮ 


অপরাধী জাতিসমূহকে (তাদের কৃতকর্মের) প্রতিফল 
তিন © mys [9511 


পারা ২৬ হা-মী-ম % ৫৯২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৬ সূরা আল আহকাফ 


২৬. (এ যমীনে প্রতিষ্ঠা লাভের জন্যে) তাদের যা A A DUDDA TA ADU Acs 
যা আমি দিয়েছিলাম তা (অনেক কিছুই) তোমাদের রন ০1/৮৯৪৮৯৫০ 919 
দেইনি; (শোনার জন্যে) আমি তাদের কান, (দেখার & পানু HAS Ee NE 
জন্যে) চোখ ও (অনুধাবনের জন্য) হৃদয় দিয়ে ৮০০০৯] 2 
রেখেছিলাম, কিন্তু তাদের সে কান, চোখ ও খা জি 
হৃদয় তাদের কোনোই কাজে আসেনি, কারণ তারা “_ 52:০2 ৩০০ 
আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতেই থাকলো, 1912 3 ৪৪ ০2৮১৩৩ 
যে আযাবের) বিষয় নিয়ে তারা হাসি তামাশা এ 85542 
করতো, একদিন সত্যি সত্যিই তা তাদের ওপর এসে (০303401০৪০১ 0১৫--3 
পড়লো। AAD NaN AD পা 

© ০১9৮০৯০০842 19)0 


ADDL পা ভি সপ £৯ 9৮০2৯ পা ইবি 12472 


২৭. তোমাদের চারপাশের অনেকগুলো জনপদকে (5'£1| ০৮ "21210128151 ১472 
আমি (এ কারণে) ধ্বংস করে দিয়েছি, আমি (ওদের (59511 ৬2৮2 টা 1১9 
কাছে) আমার নিদর্শনসমূহ বর্ণনা করেছি, আশা করা ৪০ নবীন শে ছি 11 
যায় তারা (আমার দিকে) ফিরে আসবে । 285 রর i 


তারা সেদিন তাদের সাহায্য A কক 
পারলো না, ডের রাতকে নে us BISA ATS 3 
হাসিলের জন্যে “মাবুদ' বানিয়ে নিয়েছিলো; রর: 0৮ Ac ৪৮ টিক 
(আযাব দেখে) তারাও তাদের ছেড়ে উধাও হয়ে 2০৪২5 1955 025 22011055541 ১, 
গেলো, (মূলত) এ হচ্ছে তাদের (আল্লাহ তায়ালা 28121 
সম্পর্কে) তাদের মিথ্যা ও যাবতীয় অলীক ধারণা, যা ও ০9১৯ 19, EE) 1১9 
তারা পোষণ করতো! 


২৯. যখন একদল জ্বিনকে আমি তোমার কাছে * 
পাঠিয়েছিলাম, তারা (তোমার) কোরআন (পাঠ) ভা 158 ৩০1৮১৮০) 


শুনছিলো, যখন তারা সে স্থানে উপনীত হলো, তখন দাত IC EE ARNE 
তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যাও, অতপর La গা slo 

যখন (কোরআন পাঠের) কাজ শেষ হয়ে গেলো dt LTR 
তখন তারা নিজের সম্প্রদায়ের কাছে (আল্লাহর আযাব LA NS 
থেকে) সতর্ককারী হিসেবেই ফিরে গেলো । © ৬৭১১২ 


৩০. তারা বললো, হে আমাদের জাতি, আজ '॥ + 

আমরা এমন এক গ্রন্থ (ও তার তেলাওয়াত) শুনে dy CL BE 191 
এসেছি, যা মুসার পরে নাযিল করা হয়েছে, (এ ++ ৮৯1৭1257518 (৯ 
গ্রন্থ) আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার 48০৭ ৩৯০ Le Be GT 
করে, এ গ্রন্থ)-টি (সবাইকে) সত্য অবিচল ও 

৮ © 4৯: 38১64152141 ৬৩৪ 


৩১. হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর Rp রি ক fe রি [দিলা 
পথে আহবানকারীর ডাকে সাড়া দাও এবং তার ওপর 45 94 ৮5 ১ গল 984 
ঈমান আনো, (তাহলে) তিনি তোমাদের গুনাহ খাতা +* “27272462৬28 
ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আযাব ATE AST AT 


থেকে মুক্তি দেবেন। ও এ] ০16০ 


৩২. আর যদি কেউ আল্লাহর পথের এ আহ্বানকারীর ০৭ তত 
ডাকে সাড়া না দেয় (তবে তার জানা উচিত), - 4110০ 513০ N 5 


পারা ২৬ হা-মী-ম +৫৯৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সুরা মোহাম্মদ 


এ যমীনে (আল্লাহকে) ব্যর্থ করে দেয়ার কোনো রকম * প্র * শা + পা 
ক্ষমতাই সে রাখে না, (বরং) এ আচরণের জন্যে সে ০ ৩০৫ Yd ys ol 
(আল্লাহর কাছে) তার কোনোই সাহায্যকারী পাবে Ks 

না; এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গোমরাহীতে 9 i J & এএঠা, 59; 
নিমজ্জিত | 


৩৩. এরা কি এটা বুঝতে পারে না যে, যে মহান 
আল্লাহ তায়ালা আসমানসমূহ ও যমীন বানিয়েছেন 375৬7 এ এ 1374 


এবং এ সব কিছুর সৃষ্টি যাকে সামান্যতম ক্লান্তও oils NY 50 f 
করতে পারেনি, তিনি কি মৃতকে পুনরায় জীবন দান 39০১) ্ ০) 
করতে সক্ষম নন? হা, অবশ্যই তিনি সব কিছুর ওপর ie isis Uf Eo 
ক্ষমতাবান! - Wo ৭০ 

৪ 3:98 ₹55 08441 


৩৪. সেসব কাফেরদের যখন (জ্বলন্ত) আগুনের , 5 রি RE 
সামনে দাড় করানো হবে (তখন তাদের বলা হবে; IG 358 ০291 ০৯০৯২ (55 


আযাবের) এ (প্রতিশ্রুতি) কি সত্য (ছিলো?) তারা ৮? G. 320 

5 3 1৩১০ 
সত্য); আল্লাহ তায়ালা বলবেন, এবার (তোমরা) 4 23 SION 563 408 
শাস্তি উপভোগ করো, (এ হচ্ছে সে আযাব) যাকে দিদি টিক? 
তোমরা অস্বীকার করতে! ৪ ০)9১৯ 


ETE ERE TEEPE 
পিই ফলে ন হো লই তর লাই আবাৰ ৩228 (সি ৩৯০ 
(৩০4০0 
ডি is ote RT 
77575 ছাড়া আর © u | | 


১. যারা (আল্লাহ তায়ালাকে) তল 4 "EO 
(অন্য মানুষদের) আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে wl 0০০ we 905 ডে 
দিয়েছে, আল্লাহ তায়ালা তাদের (সব) কর্মই বিনষ্ট 

করে দেবেন। 


২. (অপরদিকে) যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে রিকভার 
এবং ভালো কাজ করেছে, মোহাম্মদ-এর ওপর যা ৬০ 1959 তে 


কিছু নাযিল করা হয়েছে তার ওপরও ঈমান এনেছে f ০৮05 | | 
যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা 34155 1৬০ নু A 


সত্য, আল্লাহ তায়ালা তাদের সব গুনাহ খাতা মাফ ০9 লি S১8 3) ৩৮০ 
করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। 


পারা ২৬ হা-মী-ম % ৫৯৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সূরা মোহাম্মদ 
৩. (এগুলো) এ জন্যে যে, যারা (আল্লাহকে) অস্বীকার ॥ 2-52৫ * ৭ ৭7,211 
করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে, (অপর 15৮1126৩791 02455 
দিকে) যারা ঈমান আনে তারা তাদের মালিকের কাছ 1201155158911০0-৮০] 
থেকে পাওয়া সত্যের অনুসরণ করে; আর এভাবেই ৫ b 

আল্লাহ তায়ালা মানুষদের জন্যে তাদের দৃষ্টান্ত স্থাপন 401 ০ 7৯3 113৫ 83 02 GH 
করেন। 


8. (যুদ্ধের ময়দানে) তোমরা যখন কাফেরদের - A পুকু টিভির প ৯ ০:০৪ রদ কুল 
সম্মুখীন হবে, তখন তোমরা তাদের গর্দানে আঘাত ০০১৯৪ 19১৯: ৩২৩ ৪] 1১৮ 
করো, অতপর (এভাবে) তাদের যখন তোমরা হত্যা Bo, ১০ /১-০-০৮১ তা A 2 
করবে তখন (বন্দীদের) তোমরা শক্ত করে বেঁধে '2 19 রা 5 8 
রাখো, এরপর বন্দীদের মুক্ত করবে- না তাদের * গগনে 
কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে (এটা ০৮ Gs Ls ১৯ Ll 5591 


একান্তই তোমাদের ব্যাপার), তবে যতোক্ষণ যুদ্ধ 412 SU; ৪1451 
তার (অস্ত্রে) বোঝা ফেলে না দেবে (ততোক্ষণ ঠা ও 21 টা ‘eu 


পর্যন্ত তোমরাও অন্ত্র সংবরণ করো না), অথচ আল্লাহ | 9 নি 
তায়ালা এটা চাইলে (যুদ্ধ ছাড়াই) তাদের পরাজয়ের 1577০5792১8 | 


রত 


£৯ ৮ পা ভি পা 


শাস্তি দিতে পারতেন, তিনি একদলকে দিয়ে আরেক গাঁও রর 5৯7 2 Es 
দলের পরীক্ষা নিতে চাইলেন; যারা আল্লাহর পথে | ০৪১79. 


Di As SB Ac রী 


জীবন দিয়েছে তিনি তাদের কর্ম কখনো বিনষ্ট ০৮০1০ 024 ০3 401 0০০ 
করবেন না। 


৫. তিনি তাদের সঠিক পথে পরিচালিত করবেন এবং বু AAS 
তাদের (সার্বিক) অবস্থাও তিনি শুধরে দেবেন, ৪7৮৪1 0৫১০49৮৪49৯ 


৬. তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, ADE পাপা চিতা পরিপাটি AD 
যার পরিচয় তিনি তাদের কাছে (আগেই) করিয়ে © el liye Ll ls 023 


রেখেছেন। 


৭. ওহে (মানুষ), যারা (আল্লাহর ওপর) ঈমান পা ০৯৫৯ নি] cA LB LBL 
এনেছো, তোমরা যদি (দ্বীন প্রতিষ্ঠায়) আল্লাহকে 4/119১--- 119০1 2 Lal 
সাহায্য করো, তাহলে তিনিও (দুনিয়া আখেরাতে) Dr AWD ADA DAS 
তোমাদের সাহায্য করবেন এবং মিথ্যার Ol ost ad ys 
মোকাবেলায়) তিনি তোমাদের পা-সমূহকে মযবুত 

রাখবেন । 


৮. যারা (আল্লাহকে) অস্বীকার করেছে, তাদের জন্যে EEE ৯০৫০৯ 
(রয়েছে) নিশ্চিত ধ্বংস, তিনি তাদের যাবতীয় কর্ম ০১19৯ -$19১8৫ টে 


বিনষ্ট করে দেবেন। © ile 


৯. এটা (এ জন্যে যে,)- আল্লাহ তায়ালা (তাদের -..*.+. « AB a Ab 

জন্যে) যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে, 62262 0532192১৫26 WS 
ফলে তিনিও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে ADs a 
দিয়েছেন। Ole 


১০. এ লোকগুলো কি (আল্লাহর) যমীনে পরিভ্রমণ »,*,৯-2৯4 ADA ৮ ৯ শি 
করে দেখতে পারে না ঘে, (বিদ্রোহের পরিণামে) 012585৩11১9 
তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিলো; 24, অ * 

আল্লাহ তায়ালা তাদের ওপর ধ্বংস (-কর আযাব) 01 55০1 ও ৬০ ০89] ist uk 


পাঠিয়েছেন, যারা (আল্লাহকে) অস্বীকার করেছে SDAA Leh RE RS 
তাদের জন্যেও সেই একই ধরনের (আযাব) রয়েছে। owl SUS: BENE 


পারা ২৬ হা-মী-ম %৫৯৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সুরা মোহাম্মদ 
১১. এটা (এ জন্যে)_ যারা (আল্লাহতে) বিশ্বাস করে- + )৯০] ৮৪ 

আল্লাহই হন তাদের (একমাত্র) রক্ষক, (প্রকারান্তরে) 19191 ০৭ 0 ৫9 21 ul Us 
যারা তাকে অবিশ্বাস করে তাদের (কোথাও) কোনো ৯০৭ LAST ৩৯ 5 
সাহায্যকারী থাকে না 8 ৪ 49০১ ০83৫1 র 


১২. যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং ভালো ০৮৮০০] ০৯ 
কাজ করেছে, আল্লাহর তায়ালা অবশ্যই সেসব লোকদের lls 19571৩97105 64 ac 


এমন এক (সুরম্য) জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ ॥ ১119, ্ এ | 
দিয়ে বর্ণাধারা প্রবাহিত হে থাকবে; অপরদিকে যারা টে ইভ Acs ৮০৯০৩ 2০০০ তি 


কুফরী করেছে তারা জীবনের ভোগবিলাসে মত্ত থাকে, 1৮৫ ০৭14 ০9 ০৭৯১৮: | রর রা 
জন্তু জানোয়ারদের মতে তারা নিজেদের উদর পূর্তি করে, 5 9 JT 9 
(পরিশেষে) জাহান্নামই হবে তাদের (চূড়ান্ত) নিবাস! ৪ 55919 FEN 08 


১৩. (হে নবী,) তোমার (এই) জনপদ- যারা (এক ** পুত এ+ 258 + ৬ * শা 
সময়) তোমাকে বের করে দিয়েছিলো, তার চাইতে ৪2615 
অনেক শক্তিশালী বহু জনপদ ছিলো, সেগুলোকেও ১$ 42:15 45221090145 

আমি ধ্বংস করে দিয়েছি, (সেদিন) তাদের কোনো > EY 


সাহায্যকারীই ছিলো না। © el ৮০০ 


১৪. যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট ৬০০ Aca WUD AW পলা ber ia hoes 
সমুজ্জ্বল নিদর্শনের ওপর রয়েছে, তার সাথে এমন ০৪১ ভর 423 rs Lg? ০৬ os 
ব্যক্তির তুলনা কি ভাবে হবে যার (চোখে তার) মন্দ Do TAS co BRAD ৮ 
কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা ৪2128542222 
নিজেদের খেয়াল খুশীর অনুসরণ করে । 


১৫. যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে তাদের তা ADDI A Ee 
যে জান্নাতের ওয়াদা প্রদান করা হয়েছে; সেখানে (54038 659 চা এ TE 
নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন পদ "৪1 ME Awe 
কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, ৬৯ ৩৫ ১৪9 wrt yk ৪০ ০০১০ 


ভু Az AW SINS ০০ তে চি ডেপাশার্প AD 


পানকারীদের জন্যে রয়েছে সুধার (সুপেয়) নহরসমূহ, রি 
রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, (আরো) রয়েছে সব ৪৩ 3৯ ৬৫১৬9 4৮৮০ Said লা 


ধরনের ফলমূল (দিয়ে সাজানো সুরম্য বাগিচা, 

সর্বোপরি), সেখানে টাও মালিকের কাছ AW হিপ পাপা 1 শি 102 রি ৯8৮ 
থেকে (পাওয়া) ক্ষমা; এ ব্যক্তি কি তার মতো- যে 8 ১৪৯০9 ew (৮৪ 
ব্যক্তি অনন্তকাল ধরে জলন্ত আগুনে পুড়তে থাকবে পিলার টু aR পে 
এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান 158-5)041 ৬ ০2১ ০০৫ ০82) 
করানো হবে, যা তাদের পেটের নাড়িভুড়ি কেটে (ছিন্ন AD ৮৯57 পাতি SA কটা 
বিচ্ছিন্ন করে) দেবে। ডি sel শেন লস le 


১৬. তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা 4 চাক LAD AW ADA 

তোমার দিকে কান পাতে, কিন্তু যখন তারা তোমার |; 3102৭ এপ! wre) 

কাছ থেকে বাইরে যায় তখন যাদের (আল্লাহর পক্ষ I ৪০০ 

থেকে) জ্ঞান দান করা হয়েছে তারা এমন সব লোকদের 1909০2১1115 Jus lf 
এসে বলে- ‘এ মাত্র বি বললো লোকটি?’ 

(মত) এরাই হচ্ছে ৮ আল্লাহ তায়ালা cig ifs ৮8910810551 

যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং (এ কারণেই) ০178৮ rd, “"f 


এরা নিজেদের খেয়াল খুশীর অনুসরণ করে চলে। © HP 250 441 ৮6 


১৭. যারা সৎপথে চলবে, আল্লাহ তায়ালা তাদের 1 
(এই) সৎপথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের ০৪019 G62 235 9G ad 


(অন্তরে) তিনি তার ভয় দান করেন। ® xe 9% 


পারা ২৬ হা-মী-ম % ৫৯৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৭ সূরা মোহাম্মদ 


পা ডি পি 29 ভি 


১৮. হঠাৎ করে কেয়ামতের ক্ষণ তাদের ওপর এসে »* ৮৮ 259 ০ 
ail [০] ১১ 
পড়ুক তারা কি সে অপেক্ষায় দিন গুনছে? অথচ প্‌ uf ie 13105 ০৪ 


কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে, আর টি EEE 
একবার যখন কেয়ামত এসে পড়বে তখন তারা 
কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে! 


১৯. অতপর তুমি জেনে রেখো, আল্লাহ তায়ালা * , 2 ₹ ৯) ৮:88: 
ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তার কাছেই তুমি ১5220152081 12113 41৮7-71 
নিজের ভুলক্রটির জন্যে ক্ষমা প্রার্থনা করো, (ক্ষমা 2 1. 27০7) ৮৯ Ahir rth 
প্রার্থনা করো তোমার সাথী) মোমেন পুরুষ ও মোমেন 4৮19৮০০৪৮19 sb SY 
নারীদের জন্যে; আল্লাহ তায়ালা (যেমন) তোমাদের টিনা জা লি 
গতিবিধির খবর রাখেন, (তেমনি তিনি) তোমাদের ৪৮৫১9০9৮৫18 las 
নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন! 


২০. যারা ঈমান এনেছে তারা (অত্যন্ত উৎসাহের * 752 ৮ *7)+2716 
সাথেই) বলে, কতো ভালো হতো যদি (আমাদের TY ঠা15- ০১১ ০2852 


প্রতি জেহাদের আদেশ সম্বলিত) কোনো সুরা নাযিল LU ৮2 ABSELAD A ERE 
করা হতো, অতপর (সত্যি সত্যিই) যখন সেই (যু 35 2৮০৯8)০ ০০10 8১৭০ 
দ্ধর আদেশ সম্বলিত সুরাটি নাযিল করা হলো, তখন 1 JIE ss 
যাদের অন্তরে (মোনাফেকীর) ব্যাধি রয়েছে (তারা Bd ny ES ১ টি 


এটা শুনে) তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্তস্ত দৃষ্টিতে (4৯ ১ এ ৩9১৮7 ০১১৭ 


তাকাতে থাকলো; তাদের জন্যেই রয়েছে শোচনীয় hg fA শা 


পরিণাম, $-+1৭১০-৬০০া or sks 


২১. (অথচ প্রদত্ত) আদেশের আনুগত্য করা এবং সুন্দর ..৮৯) ৪৫ AD ALD SB ৭ 
কথা বলাই (ছিলো তাদের কর্তব্য ।) যখন (জেহাদের) ০১ 130 ০3১ Jb 
সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্যে আল্লাহর সাথে A এ Ake “(1% ১:০০, Nae 
সম্পাদিত অংগীকার পূরণ করাই ছিলো উত্তম, 0 1১৮ ০৭401195০95 


২২. তোমাদের কাছ থেকে এর চাইতে বেশী কি AD AD ৫ /১-9/0৮ ০2 -9৮ পাতা টিপা 
প্রত্যাশা করা যাবে যে, তোমরা (একবার) যদি 19১) Of 95 Of ০ 
(এখানে) শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে ৯2৮1৯ Rowse 

(আল্লাহর) যমীনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় ৪-৮৮০৯)! 19৪59 NE 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। 


২৩. এরাই হচ্ছে সে সব মানুষ, যাদের ওপর আল্লাহ _ * ০ ০৫ ০ ০৮ ০ 

তায়ালা অভিসম্পাত করেন, তিনি তাদের বোবা করে 9৮৮০1 21222052901 এগ 
দিয়েছেন (তাই তারা সত্য কথা বলতে পারে না) হিরা 

এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন (তাই তারা © tll cr 


সত্য কি তা দেখতেও পায় না)। 

২৪. তবে কি এরা কোরআন সম্পর্কে (কোনোরকম 13% 01 710311 045৭57 
চিন্তা) গবেষণা করে না! না কি এদের অন্তরসমূহের ৯11০1 
ওপর তালা (ঝুলে) আছে। 


২৫. যাদের কাছে হেদায়াতের পথ পরিষ্কার হয়ে '* এ * জাপানি টিতে ₹% দম 
যাওয়ার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, টি 77 
শয়তান এদের (মন্দ কাজগুলো) শোভ ভনীয় করে দেয় ৬০৯০1, (5০৪1 ori le ০০ 
এবং তাদের নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে । 


৪ «ঠা ৮15৮৮ 05০ 


পারা ২৬ হা-মী-ম % ৫৯৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 8৭ সূরা মোহাম্মদ 


২৬. এটা এ জন্যে যে, আল্লাহ তায়ালা যা কিছু 1712 27 041357, 511: 
নাযিল করেছেন তা যারা পছন্দ করে না- 22 
তাদের বলে, আমরা (ঈমানদারদের দলে থাকলে ও) ৫ এপ 501 শা 
কিছু কিছু ব্যাপারে তোমাদের কথামতোই চলবো, 381 ০৯১ EC ০57 


আল্লাহ তায়ালা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর শর NP TEE ৪৮ 
রাখেন। © lyf a 489 


২৭. কেমন হবে (সেদিনটি)- যেদিন (আল্লাহর) ৯০ পপ 22 ৯০৪৯০ AS a Niger 
ফেরেশতারা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে আঘাত ৩9৯১৭ SEL es 5 Bf ০৯ 
হানতে হানতে তাদের মৃত্যু ঘটাবে । LL 


২৮. এটা এ জন্যে যে, তারা এমন সব পথের অনুসরণ ৬০৮7 71> 

করেছে যা আল্লাহ তায়ালাকে অসন্তুষ্ট করেছে, তার 441 ০-৯-1০ Sl SU} 
সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি, এ কারণেই তিনি 2 ৮০০৯ TES ৪৮2. 

তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। ৮০ 43195) 155৫5 


২৯. যেসব মানুষের মনে (মোনাফেকীর) ব্যাধি রয়েছে *7 5 A, ৮৪ 
তারা কি এ কথা বুঝে নিয়েছে যে, আল্লাহ তায়ালা df yt dad ff 


তাদের এ বিদ্বেষজনিত আচরণ (অন্যদের সামনে) MOEN 
বের করে দেবেন না! ৪-৮৪১৬১০4/| 6৯৪ or 


৩০. আমি তো ইচ্ছা করলেই তোমাকে তাদের ॥» ০1৯ ৯ ০প৪৩৫ ADA ০ 4 «শত 
দেখিয়ে দিতে পারি, অতপর তাদের চেহারা দেখেই পা ১০৯১ sli 919 
তুমি তাদের চিনে নিতে পারবে, তুমি তাদের ০ ৪৮৩ ৮৫) GA, NID পাশা 
কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে A led FO =I ০০৯)? 


নিতে পারবে; নিসন্দেহে আল্লাহ তায়ালা তোমাদের ADs ধা 


যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে সম্যক ওয়াকেফহাল © Ale 
রয়েছেন। 


Ri A পণ 


৩১. আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করে যাবো- 1 ১০] পৰত 
যতোক্ষণ না আমি একথা জেনে নেবো যে, কে ৩৪৩ | (১2২ be 


তোমাদের মাঝে (সত্যিকারভাবে আল্লাহর পথের) SIE নে 195 
মোজাহেদ- আর কে (জেহাদের ময়দানে) ধৈর্য 

ধারণকারী এবং যতোক্ষণ পর্যন্ত আমি তোমাদের 

খোজ খবর যাচাই বাছাই করে না নেবো। 


৩২. যারা (নিজেরা) কুফরী করে এবং (অন্য টু BITRE 
মানুষদের) আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং des of 05 134 cago 


তাদের কাছে হেদায়াতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার ৯7৫12 1224 
পরও যারা (আল্লাহর) রসূলের বিরোধিতা করে, তারা চল :955205451156541 
কখনো আল্লাহ তায়ালার ক্ষতি সাধন করতে সক্ষম ৮04০ 4/119 ১০৭ ০ dh 
হবে না; আল্লাহ তায়ালা অচিরেই তাদের যাবতীয় ADs CATE ADs 
কর্ম নিষ্ফল করে দেবেন। Sl ৮০1 ৮১৯৮৪ 


৩৩. হে (মানুষ), যারা ঈমান এনেছো, তোমরা । 2৯,44৬ মিলত] ৮৯ বর 
(সর্বাবস্থায়) আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো 19519 44 191 BANE et 


নি কখনো তোমরা নিজেদের কাজকর্ম ৪ 2170 AZ রি রি 


৪. যারা (আল্লাহ তায়ালা স্বীকার করে এবং & : ১ 
ALE ভিন dl Jase oF 13053 95% 2৫০11 


পারা ২৬ হা-মী-ম ৫৯৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সুরা আল ফাতাহ 


অতপর এ কাফের অবস্থায়ই তারা মৃত্যুমুখে পতিত 41 -১25 +৭1%5192* 17 52 
হয়, আল্লাহ তায়ালা এসব লোকদের কখনো ক্ষমা 441 ১৯৯০ ০১১৩০৯৪1800 


ADs 


করবেন না। © el 


৩৫. অতএব তোমরা কখনো হতোদ্যম হয়ো না ৮214 {5111112104717 রর 
এবং (গায়ে পড়ে কাফেরদের) সন্ধির দিকে ডেকো -” 9 2 tt ৩, 15 রি 
UG ASS 8 26 পাপা ১৪ পা ৪ পাটি বাসিতর্টি 


না, (কেননা) বিজয়ী তো তোমরাই, আল্লাহ তায়ালা “৮৫৯8 ৫1272222012 051০1 
তোমাদের সাথেই রয়েছেন, তিনি কখনো তোমাদের EP ৬9 ্ OY 
কর্মফল বিনষ্ট করবেন না। © Alt 


৩৬. অবশ্যই এ দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি & > ৭4 = 71729112510 175 
তামাশামাত্র, (এতে মত্ত না হয়ে) তোমরা যদি (আল্লাহর ০19৮ 9919 2 2 89৯51 ৮1 


ওপর) ঈমান আনো এবং (সর্বাবস্থায়ই আল্লাহকে) ভয় ৬ 240470 2.572954 82 42 
করো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এ কাজের Ys gs 258 ts 9199 


৯০9০৫ পাটি পা ৯ ০0 & পা 


(যথার্থ) বিনিময় প্রদান করবেন, (এর বদলে) তিনি 
তোমাদের কাছ থেকে (কোনো) ধন সম্পদ চাইবেন না। ৪৮1971৮4454 


৩৭. যদি (কখনো) তিনি (তোমাদেরই কল্যাণের ।+17:*%% 25৯০1০21255 « 
জন্যে) তোমাদের ধন-সম্পদ (-এর কিছু অংশ) দাবী [HS iss (১৮1 তা) 
করেন এবং এর জন্যে তিনি যদি তোমাদের ওপর ETERS TIE 
প্রবল চাপও প্রদান করেন, তাহলেও তোমরা তা দিতে ৮১ {C= 9 
গিয়ে কার্পণ্য করবে, (এক সময়) তোমাদের বিদ্বেষ 


(জনিত আচরণ)-গুলো তিনি বের করে দেবেন। 


ই KE: Re RDAD ৮৯৮০০ EDT APA 
ওহ পয অনয বর তোমাদেরই তাক হচ্ছে ০8158210545 ৮26 
পথে) দে না আলে, তাহলে নি তোমাদের 9:4 19138 0152 LS 
অতপর রা (কখনো) তোমাদের মতে হবে লা; 6A RY ELEC 


॥ ৩৫ 


১) ১১০5) 4205 


বনি (৫5 ৩0০০৪৪। 


২. যাতে করে (এর দ্বারা) আল্লাহ তায়ালা তোমার 17 51116” 16211 51105201 
আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে চা ৮ 
পারেন, তোমার ওপর তার (যাবতীয়) অনুদানও তিনি 15 0-87.9 Se 4০৮৯১৮৮২9১৯ 
পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সরল অবিচল y AALLAB 2 

পথে পরিচালিত করতে পারেন, ০1৮8০ 061১5 


৩. আর (এ ঘটনার মধ্য দিয়ে) আল্লাহ তায়ালা TEE 
তোমাকে বড়ো রকমের একটা সাহায্যও করবেন। উ 1১৯৮১4৮৮১৭৪ 


পারা ২৬ হা-মী-ম * ৫৯৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সুরা আল ফাতাহ 

৪. তিনিই সেই মহান সত্তা, যিনি ঈমানদারদের মনে x 

গভীর প্রশান্তি দান করেছেন, যাতে করে তাদের '=' 

(বাইরের) ঈমান তাদের (ভেতরের) ঈমানের সাথে ol 
b 


১41 IS CN 9: 


“A AD cA A AD 


2৮৫ 
Ie BCBS Cet 
০ 


মিলে তা আরও বৃদ্ধি পায়; (আসলে) আসমান 7”, ০ ETS BRD Ee 
যমীনের সমুদয় সৈন্য সামন্ত তো একান্তভাবে আল্লাহ 2) 19 jf 3 49 
তায়ালার জন্যেই; আর আল্লাহ তায়ালাই হচ্ছেন এরম গাগা 
সর্বজ্ঞ, সর্ববিষয়ে প্রজ্ঞাময় ৪১৫৯ ০৮০4০ 


পা পানি ADN প A DY 


৫. (এর মাধ্যমে) তিনি মোমেন পুরুষ ও মোমেন 1 ADA 
নারীদের এমন এক (স্থায়ী) জান্নাতে প্রবেশ করাবেন, ২৯৯৯9০৯৫5৩৭ 


1 ০180 


যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, সেখানে [ 2১০ Wf es (৪১৯৪ 
তারা হবে চিরস্থায়ী, তিনি তাদের গুনাহসমূহ মাফ করে রি টি 1৬১০ পুন 123 
দেবেন; আর আল্লাহ তায়ালার কাছে (মোমেনদের) এ, ০৫১০0০৯58০9 জি 


এটা হচ্ছে মহাসাফল্য, eA ew হা 
8৫821052135 


পা Wy 


৬. (এর দ্বারা) তিনি মোনাফেক পুরুষ ও মোনাফেক ০11 ৮৯ £ 
নারী, (আল্লাহর সাথে) যারা শেরেক করে এমন ৬৪৪৮] HEE EEG Tg FT 


পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ তায়ালা “এচি +-৮7।+ cA AA 
সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে- তাদের এ 409 ৬৮] 1৪2৯9 ৩১119 


সবাইকে শাস্তি প্রদান করবেন; (আসলে) খারাপ 

পরিণাম তো ওদের চারদিক থেকে ঘিরেই আছে, es pH ee ১৪811 ০৪ 
আল্লাহ তায়ালা তাদের ওপর গযব পাঠিয়েছেন, * 4 হতাপ “তৰ ত ৭ দাত 2% 

তাদের তিনি অভিশাপ দিয়েছেন, অতপর তাদের প৩1০০19-৮৪-9-৮৪৯ 481 ০559 
জন্যে তিনি জাহান্নাম তৈরী করে রেখেছেন; আর টি পানে 
জাহান্নাম (হচ্ছে একটি) নিকৃষ্ট ঠিকানা! 1১০০ ems) AT 


৭. আসমানসমূহ ও যমীনের সমুদয় বাহিনী আল্লাহ |) ০০০১-০০-০৮ 
তায়ালার জন্যেই এবং আল্লাহ তায়ালাই হচ্ছেন ০129 ৩১৬1 orl 


পরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় ৷ ০1৫ 52 15358 2 


৮. (হে নবী,) অবশ্যই আমি তোমাকে (মানুষের কাছে) চা লংকা AE 
সত্যের সাক্ষী এবং (জান্নাতের) সুসংবাদ বহনকারী ও ০৮৮5 
(জাহান্নামের) সতর্ককারীরূপে পাঠিয়েছি, 

৯. যাতে করে তোমরা আল্লাহর ওপর এবং তার নবীর ০০৬ ₹ 2- রি BL Es AB 
ওপর ঈমান আনো, (দ্বীন প্রতিষ্ঠার কাজে) তাকে 9১১৯9479৮59 48 3 5} 
সাহায্য করো, (আল্লাহর নবী হিসেবে) তাকে সন্মান NWS B00 PD ০ BA DU Br 
করো; (সর্বোপরি) সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্য ১১০19 8১৭ ৮৪৯৮9 5899599 
ঘোষণা করো। 

১০. নিসন্দেহে যারা (আজ) তোমার কাছে বায়াত 421421 414 82:42 পদ টম 
করছে তারা তোপ্রকারান্তরে আল্লাহর কাছেই বায়াত SS Lo 
করলো; (কেননা) আল্লাহর হাত ছিলো তাদের হাতের * ছু 84 8 4b 27 1% 
ওপর, তাদের কেউ যদি এ বায়াত ভংগ করে তাহলে ৩৫০০8০৮5202 9554 3294 
এর (ভয়াবহ) পরিণাম তার নিজের ওপরই এসে বর 
পড়বে, আর আল্লাহ তায়ালা তার ওপর যে দায়িত্ব [23089 Iii 4 ০৫ ৃ 
দরের যেনাভি ভাগ করে, তিনি অচিরেই তাকে 81৫ 382151478 সী বারি রঃ 
মহাপুরক্কার দান করবেন। I 


পারা ২৬ হা-মী-ম +৬০০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সুরা আল ফাতাহ 


১১. বেদুঈনদের যেসব লোক (তোমার সাথে যোগ না. 1৮51 ৮.৮ *2দ 2211 21 jE 
দিয়ে) পেছনে পড়ে থেকেছে, তারা অচিরেই তোমার 571১০31 oe oy = ৪ ০৯৮৮ 


কাছে এসে বলবে (হে নবী), আমাদের মাল সম্পদ 171": 
ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিলো, রা nM less 


অতএব তুমি আমাদের জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা L ? 

প্রার্থনা করো, (হে নবী, তুমি এদের কথায় প্রতারিত 5১৬০২ ০০ 3৩5৯ 
হয়ো না), এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই 411? ১ 4৪ জিও রি ৭515 
তাদের অন্তরে নেই; বরং তুমি (এদের) বলে দাও, এ] A Mz ME ৩৯০5 
আল্লাহ তায়ালা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা (7,1227 sf ff ৮৫550 
কোনো উপকার করতে চান, তাহলে কে তোমাদের টি দানের 2 
ব্যাপারে তাকে তার ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে 91552 05260528০0৫ 
পারবে; বরং তোমরা যা যা করছো আল্লাহ তায়ালা 

কিন্তু সে সম্পর্কে সম্যক ওয়াকেফহাল রয়েছেন । 


১২. তোমরা মনে করেছিলে, রসূল ও (তার সাথী) BADD LAD AD AZADA 
মোমেনরা কোনো দিনই (এ অভিযান থেকে) নিজেদের 57 a ol of Eb ৩ 


পরিবার পরিজনের কাছে (জীবিত) ফিরে আসতে 57০৪৮151416 
পারবে না, আর এ ধারণা তোমাদের কাছে খুবই 3G লে ১৯০১ 


সুখকর লেগেছিলো এবং তোমরা (তাদের সম্পর্কে) ৬০ 941 ৬৪-৮০-69৮৫ 95 8 SUS 
খুব খারাপ ধারণা করে রেখেছিলে, (আসলে) তোমরা CAEN 
হচ্ছো একটি নিশ্চিত ধ্বংসোন্মুখ জাতি! Shs 9 Sy 


১৩. যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর কখনো [টু রা A-- 
বিশ্বাস করেনি, আমি অবশ্যই (সে) অবিশ্বাসীদের 90415423 40 2} ০ ০০3 


< Ach 


জন্যে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি । © 15258844010 


১৪. আকাশমন্ডলী ও পৃথিবীর (যাবতীয়) সার্বভৌমত্ব « As b- 
(এককভাবে) আল্লাহর জন্যে (নির্দিষ্ট, অতএব); তিনি ১৯৯৪, Nb ১৮] 17 ~ 


EAA el) Az BP ৬৪ পাটির টি = Ac 


যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা 712 125 Ff Li 
তি bg ১৯৭ £ 
তাকে শাস্তি প্রদান করেন; আল্লাহ তায়ালা (মানুষদের ud nl i a ডি 


প্রতি) একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷ ৪1০৯৯১19958 4 


পা ALT রি DAN DADs 


১৫. (অতপর) যখন তোমরা যুদ্ধালঞ্ধ সম্পদ হাসিল এ ih > 5) Bt রর 21 Jf Us 


করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এ লোকগুলো 

(তোমাকে) বলবে, আমাদেরও তোমাদের সাথে যেতে ₹ ” {১ 4 1৮4 1558515৮818. 
দাও, (এভাবে) তারা আল্লাহর ফরমানই বদলে দিতে রা এ 
চায়; তুমি বলে দাও, তোমরা কিছুতেই (এখন) 21142 
আমাদের সাথে চলতে পারবে না, আল্লাহ তায়ালা Dc A ০৫ ০ ০০৯-০ BL AD 
তো আগেই তোমাদের ব্যাপারে অনুরূপ ঘোষণা ০০ ৬ | 006414109৭৮ 
দিয়ে রেখেছেন, (একথা শুনে) তারা বলবে, তোমরা 5 2 এ + 42-- 
আসলে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো, কিন্তু এ 18 E055 05921985 


লোকগুলো বুঝে নিতান্ত কম। 94563109258 


১৬. পেছনে পড়ে থাকা (আরব) বেদুঈনদের + *প ৯৩৫ রত 

টা (আরো) বলো, অচিরেই তোমাদের একটি IFS Ys lS 
জাতির সাথে যুদ্ধ করার জন্যে ডাক * 414.42 

দেয়া হবে, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে -” 699 8০৪ 6৫০5 

পারা ২৬ হা-শী-ম ৬০১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সুরা আল ফাতাহ 


টি) /৯ ৮9/ bo LAD ADNAN 


অথবা তারা আত্মসমর্পণ করবে, (তোমরা যদি) এ 2% EE ~ L 
নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তায়ালা তোমাদের “l 53 2 এ 


উত্তম পুরস্কার দান করবেন, আর তোমরা যদি তখনও * 2৮29 71521 7৮5৮1, af 
আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো, set 5 
তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন। ৪ ৮] GG Ad 0% 


১৭. (তবে) অন্ধ লোকের ওপর কোনো গুনাহ নেই- 82 
না আছে কোনো গুনাহ পংগু কিংবা রুগ্ন ব্যক্তির (৮1৫ 35652 og ০ 


“এড, 


ওপর, (জেহাদের ময়দানে না এলে) এদের কোনো Be 
গুনাহ নেই । যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তীর ৬৭9, EE Fl LAE 


রসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন এক 
জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা 
প্রবাহমান থাকবে, আর যে ব্যক্তি (আল্লাহর আনুগত্য রা | ০০ er (5১ 


থকে) মুখ ফিরিয়ে তিনি র্ নু ০৯ 2৮ 
he রয়ে নেবে তিনি তাকে মর্ম্তুদ শাস্তি 6 COG DIS | 


১৮. ঈমানদার ব্যক্তিরা যখন গাছের নীচে বসে তোমার £ ০:০৬ ৮ সুধু 
তায়ালা (তাদের ওপর) সন্তুষ্ট হয়েছেন, তিনি তাদের 1৫ রর 5] সানির 
মনের (উদ্বেগজনিত) অবস্থার কথা ভালো করেই 12 টাক 

জানতেন, তাই তিনি (তা দূর করার জন্যে) তদের Lo HE SS aos 
ওপর সিল প্রশান্তি নাধিল করলেন এবং আসন্ন Gg SAS ADS sir 
বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন, & 083 = lf 


১৯. (তাদের জন্যে আরো রয়েছে) বিপুল পরিমাণ * ০৮2 ০ঠত ZA Zo 
যুদ্ধলব্ধ সম্পদ, যা তারা লাভ করবে; আল্লাহ তায়ালা 281 01495599482 lic 
অনেক শক্তিশালী , প্রজ্ঞাময় | 


EA ZA তা 


sss 1 ye 


২০. আল্লাহ তায়ালা তোমাদের (আরো) প্রতিশ্রুতি ।-4* নিযে 7-222 --- 
দিয়েছেন, (আগামীতেও) তোমরা বিপুল পরিমাণ 2050 ভিত ০9 


যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে; এরপর তিনি এ Wt ০৭1 95১০ ০৯৯ 
(বিজয়)-কে তোমাদের জন্যে ত্বরান্বিত করেছেন এবং > 2. 


মানুষদের হাতকে তোমাদের থেকে নিবৃত করেছেন ৬ 888৮, 


Az Bor TADS শত 0 পারা 


1:77 পাঠ টিপা 


Ed 


যাতে করে এটা মোমেনদের জন্যে (আল্লাহ তায়ালার) 
একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি 81০2615০৮29 
তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন, 


২১. এছাড়াও অনেক (সম্পদ) রয়েছে, যার ওপর ০111৮117৮16 ৮১০ 5504. 17 
এখনও তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি; wf bl 5 ৪৮০19)৩%৮ ১৯9 


(আসমান যমীনের সমুদয় সম্পদ,) তা তো আল্লাহ GE ws কি 0 
তায়ালা নিজেই পরিবেষ্টন করে আছেন: আর আমা © 355° K Ful 4৫9 
তায়ালা সব কিছুর ওপর একক ক্ষমতাবান । 


DLL! Ai 


২২. (সেদিন) যদি কাফেররা তোমাদের সাথে [চাদ > 
সম্মুখসমরে এগিয়ে আসতো, তাহলে তারা a 352811:5126১৭-055 


প্রদর্শন করে পালিয়ে যেতো, অতপর তারা কোনো ৪15১০ ১১৬ 0 3৯৪১০ 
সাহায্যকারী ও বন্ধু পেতো না। হি 


পারা ২৬ হা-মী-ম *%৬০২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৮ সূরা আল ফাতাহ 


২৩. (এ হচ্ছে) আল্লাহ তায়ালার নিয়ম, যা আগে, {5 * শত 15 * এ) 2৩ 
থেকে (একই ধারায়) চলে আসছে, তুমি কখনো ০৭7৪০০০০০৩৪ ৩2711 £5 


নানি নিয়মের কোনো রদবদল (দেখতে) ও রঃ ৩% lf Dl ৩৯ us 


যিনি গরীর ABD Acd A BA 
১5 ওরা শা নিত জানের ০০৪২ ৬২9০৫০০৩৫৬৩ 52 


পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের ADs Ns 522 Az ADA 
হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন; আর তোমরা 5৫559191০০৮ gh rs 


যা ডি আল্লাহ তায়ালা তার সব কিছুই 91205500524 0৫5, 


২৫. তারা হচ্ছে সেসব (অপরাধী) মানুষ, যারা ₹* 2৭ ৮৮1৯০ এ 
(আল্লাহ তায়ালা ও তার রসূলকে) অস্বীকার করেছে ৬০-৮%9১-০৪ |9১ ০৪912 


এবং (আল্লাহর ঘর) মাসজিদে হারাম (-এর তাওয়াফ *11৫*2*৮ 4৭41 
করা) থেকে তোমাদের বাধা দিয়েছে এবং কোরবানীর ১) ut ক Gul [121 ও us| 


পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌছতে বাধা Ex d= ঠা 
দিয়েছে; যদি (সেদিন মক্কা নগরীতে) এমন সব মোমেন ৩৮০৮ A 5 KEE 7 


পুরুষ ও নারী অবস্থান না করতো- যাদের অনেককেই ০) 9৮1৮0 sd wie ie sl 

তোমরা জানতে না, (তে ঁ by যদি এ আশংকাও না i A ১, Doh দু এ 
থাকতো, একান্ত অজান্তে) তোমরা তাদের পদদলিত ১০৯ ৰ tig রী ৩৯9৮ 
করে দেবে এবং এ জন্যে তোমরা (পরে হয়তো) * ৮” 


Stu Ac LAS A, BY 


অনুতপ্তও হবে (তাহলে এ যুদ্ধ বন্ধ করা হতো না- যুদ্ধ € £125 ৩24০5 Bul 050০] 5৫15 
তোএ কারণেই বন্ধ করা হয়েছিলো), এর দ্বারা আল্লাহ্‌ * FE EEE ৪ ৮৮১ Dos ADU mm Ns 
তায়ালা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় চা 1979) 


নিয়ে আসেন, যদি (সেদিন) তারা (কাফেরদের থেকে) 
পৃথক হয়ে যেতো তাহলে (মক্কায় অবশিষ্ট) যারা কাফের ও Lf Gls 
ছিলো তাদের আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি দিতাম । 


২৬. যখন এ কাফেররা নিজেদের মনে জাহেলিয়াতের ৫ ৭৮১) এ ৫৪ ৮2 
উদ্ধত জমিয়ে নিয়েছিলো, তখন তোদের মোকাবেলায়) ৪ dl 99531258৩91 091 
আল্লাহ তায়ালা তার রসূলের ওপর ও (তার সাথী) 242 পারি? 2০125 < 
মোমেনদের ওপর এক নারি প্রশান্তি নাযিল করে $+ EA রা sa |এ se 
দিলেন এবং (এ অবস্থায়ও) তিনি (আল্লাহকে) ভয় ৫০52 লে 458১ 
করে চলার (নীতির) ওপর তাদের কায়েম রাখলেন, 

(মূলত) তারাই ছিলো (আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি OE. LL Gs 55119062598) 
পাওয়ার) অধিকতর যোগ্য ও হকদার ব্যক্তি; আল্লাহ চি লিন 
তায়ালা সব কিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন। ও (০৪1০৯ Ca ০4 ul 


২৭. অবশ্যই আল্লাহ তায়ালা তার রসূলের স্বপ্ন সত্যে 

পরিণত করে দেখিয়েছেন, (রসূল স্বপ্নে দেখেছিলো, 

8 on de ES 2178 01192 58:01 51232 
কেউ (তখন) থাকবে মাথা মুগ্ন করা অবস্থায় আবার , “+ ৬৫৮ ৯০৮০৮ ০৭42, ৮৪ 
কেউ থাকবে মাথার চুল কাটা অবস্থায়, তোমরা ৬৭ 28০9-৮৯595) ৩৪৯ ০০ 
(তখন) আর কাউকে ভয় করবে না, (স্বপ্নের) এ কথা 11259127155 21010712550 ১158৬ 
তিনি ভালো করেই জানতেন, যার কিছুই তোমাদের OS joa sa ১ 
জানা ছিলো না, অতপর এ (বড়ো বিজয়) টা আসার ৰ 91৫2৫ ! sj ES Eo ৰব 
আগেই তিনি তোমাদের আশু বিজয় দান করেছেন। 


পারা ২৬ হা-মী-ম % ৬০৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ টনা আল হুজুরাত 


Se Rg CS D5 CS 5: 


রা ৪ (EAM ৪১০] 
বিধানের ওপর একে বিজয়ী করে দিতে পারেন, 13 54971 &$। 31 529 
(সত্যের পক্ষে) সাক্ষ্য দেয়ার জন্যে ছি তায়ালাই 

যথেষ্ট ৷ 


২৯. মোহাম্মদ আল্লাহ তায়ালার রসূল; অন্য যেস দে লি ৮৬ -০/-০ SUD. 
লোক তার সাথে আছে তারা (নীতির পরে) 21৩51 552059115,41 0529 ৩০৫ 
কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, (আবার তারা) 522 1৫৮ ০৮৯৮ Ls ডু? 
নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল, তুমি (যখনই) 1৮১০৪১১৪০৪৭ si 
তাদের দেখবে, (দেখবে) তারা রক ও সাজদাবনত 1 cA তা Yb পা GAS তা ADAAD কি 
অবস্থায় রয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ ও তীর ঃ 12১948123৯5 Oka = 
সন্তুষ্টি কামনা করছে, তাদের (বাহ্যিক) চেহারায়ও ৭০৪ এর “এ As AD SA 
(এ আনুগত্যের) সাজদার চিহ্ন রয়েছে; তাদের এ ৮১ 335 ১ ৩৩-০৪৯৪৯9 ০০৮ 


উদাহরণ যেমন (বর্ণিত রয়েছে) তাওরাতে, (তেমনি) ABP ০ ABDpoz 
তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও, (আর তা হচ্ছে) ০৪৮৪9 be 2১901 সপ SS 


যেমন একটি বীজ- যা থেকে বেরিয়ে আসে একটি ০”+%1 পু 

(ছোট্ট) কিশলয়, অতপর তা শক্ত ও মোটা তাজা 25618 "০০৯১২ 
হয় এবং (পরে) স্বীয় কান্ডের ওপর তা দৃঢ়ভাবে AD 1৮8১৩ EE তা 
ND EE ০০৯০ 4995 ৫ ৪৪5৩ €135৭$ 
মনকে খুশীতে উৎফুন্র করে তোলে, (এভাবে একটি 2৬ 722571521 ০৮০1 আজ 
মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা) আল্লাহ 48 ০০৪ IES ভ 8১১ 


তায়ালা কাফেরদের মনে (হিংসা ও) জ্বালা সৃষ্টি A DA ce উপ cA 
করেন; (আবার) এদের মাঝে যারা ঈমান আনে এবং -”৮2 ৬৯) 19529 191 ০৪০1 


নেক আমল করে, আল্লাহ তায়ালা তাদের জন্যে তার 81552155985 | 


>. হে (মানুষ), তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ LAr APDUWsL ০০৩1 cA 


তায়ালা ও তীর রসূলের সামনে (কখনো) অগ্রণী হতে ৩1১381৯0189 লে 


৮৫, 
যেয়ো না এবং আল্লাহকে ভয় করো; অবশ্যই আল্লাহ 21 91,001 81215 23241 056 
তায়ালা (সব কিছু) শোনেন এবং দেখেন। চি রর EEE NE 


aR SL 
২. হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের ॥22,-*4 
আওয়াযকে নবীর আওযাযের পর উচু করো লা এবং 3135 1 a gl 


নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়ায গণ ।১*7 ১ ৪ 
ব্যবহার করো- নবীর সামনে কখনো সে ধরনের উঁচু 2585541৮১০৩ 


আওয়াযে কথা বলো না, এমন যেন কখনো না হয় ০০৬০ Bs ৫5 ১৯৫] 9810 


যে, তোমাদের সব কাজকর্ম (এ কারণেই) বরবাদ চাচি রা তিনি A BLD পাঠ প্রা dar Nr 
হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবেনা। © ৬9১৯১ Slo AL ৮৯৭ 


ঠ টিপা cA AD Br 


আন দি 245555890০9 


পারা ২৬ হা-মী-ম +% ৬০৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৯ সূরা আল ছুজুরাত 
তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন (মগয)-কে * 2৯728) 4 + ৫৭ 
আল্লাহ তায়ালা তাকওয়ার জন্যে যাচাই বাছাই করে চা 


নিয়েছেন; এমন ধরনের লোকদের জন্যেই রয়েছে SA SALADS. এত AD 
(আল্লাহর) ক্ষমা ও অসীম পুরস্কার ৷ © abe 9৯19 8১৯৯০ rel (981) 


৪. (হে নবী,) যারা (সময় অসময়) তোমাকে তোমার ০15 "_ 5 
কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই hse রে ১০৯1৩ 


কোনো জ্ঞান রাখে না। 9998 ০৯ ৮৮ 


৫. যতোক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, * *4। ₹০+ ৯০০৩ ৮ জ্ছ দি 
ততোক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করতো, *£* 10035 ্ 19৮০ re 199 


তাহলে এটা তাদের জন্যে হতো খুবই উত্তম; আল্লাহ ক 2777515-% 
তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। © 53134 lr 1১৯ এ 


৬. হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট (প্রকৃতির) 5. 1৫ * দল 

লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে lsh ut 15100 Tie 
তোমরা (তার সত্যতা) পরখ করে দেখবে, (কখনো 414 পাপ ৭20০৯ Az Koz এপি 
যেন আবার এমন না হয়), না জেনে তোমরা কোনো 5 216৯ 9 15৮ ol [pas ৮৮০ 
একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে, অতপর নিজেদের 

কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতত্ত হতে হলো! 


৭. তোমরা জেনে রাখো, (সিদ্ধান্ত দেয়ার জন্যে) ৭৮ ০৮৯2৭ Kosh 
sl টি রা? আল্লাহর রসূল মজুদ Ty fy 
রয়েছে; (আর) সে যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের * 5 Mea SN EF 
মতেরই অনুসরণ করে চলে, তাহলে তোমরা সংকটে A PY ০০3৫ ES sf 
পড়ে যাবে; কিন্তু আল্লাহ তায়ালা (তা চাননি বলেই) TEL 01231 ০৫5 | রি 241 5413 
9 0 পর শাহীন 9 
তোমাদের কাছে ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন, ্ নিজ 
তোমাদের অন্তরে সে ঈমানকে (আকর্ষণীয় ও) 7৯৫11 পরও 3 &ে 
শোভনীয় বিষয় করে দিয়েছেন, আবার তোমাদের 2 এ _ EE 
কাছে কুফরী, সত্যবিমুখতা ও গুনাহের কাজকে ১4 Sf Leal G54 
অপ্রিয় বিষয় করে দিয়েছেন; এ লোকগুলোই সঠিক NS 
পথের অনুসারী, 6 0১65১] 


৮. (আসলে এ হচ্ছে) আল্লাহ তায়ালার এক মহা অনুগ্রহ SA SALI co ZA cw GAS 
ও নেয়ামত, আল্লাহ তায়ালা সর্বজ্ঞ, প্রবল প্রজ্ঞাময় । © as ale al 9+ 5555401০4১0 


৯. মোমেনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ ॥*777% 
বাধিয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে 9 EL on ols 
দেবে, অতপর তাদের এক দল যদি আরেক দলের ওপর Leda এ ul eC 195515$ 
যুলুম করে, ত হলে যে দলটি যুলুম করছে তার বিরুদ্ধেই ১০ AAG A চু 7০124 15৩8. টি 
তোমরা লড়াই করো- যতোক্ষণ পর্যন্ত সে দলটি আল্লাহর এ ০৮55 11935152581 
হুকুমের দিকে ফিরে না আসে, (হী,) যদি সে দলটি * ছাদ 

(আল্লাহর হুকুমের দিকে) ফিরে আসে তখন তোমরা ৮:০০ 51১ ই 


ALA AD Ar 


দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে + By C31 ও 
দেবে এবং তোমরা ন্যায়বিচার করবে; অবশ্যই আল্লাহ টি পু 
তায়ালা ন্যায়বিচারকদের ভালোবাসেন। গু ০৪৮০০ =? wl ut 


১০. মোমেনরা (একে অপরের) ভাই, অতএব (বিরোধ -॥- আক 

দেখা দিলে) তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে ৬৯ ০৮151458221 0558৮111581 
দাও, আল্লাহ তায়ালাকে ভয় করো, আশা করা যায় ্ Asa রতি A GBs oh 2D ৯58৯ পাপা 
তোমাদের ওপর দয়া করা হবে। ৩ ০১০৮০ uf 19891944221 
পারা ২৬ হা-মী-ম ৬০৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৪৯ সূর জি 


১১. হে মানুষ! তোমরা যারা ঈমান এনেছো, "76৭5" 
তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে ০০9১ 15 ০১9] 


(নিয়ে) কোনো উপহাস না করে, (কেননা) এমনও ৩ 24 48 404 A 
তো হতে পারে, (যাদের আজ উপহাস করা ১১-' রাহ ৬৬ 25 


সপ উি ৩০৪০ As ৮22 


হচ্ছে) তারা উপহাসকারীদের চাইতে উত্তম, আবার ০৪০ পু 
নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, চি ধারে uz 
কারণ, যাদের উপহাস করা হয়, হতে পারে তারা 1):1559+2220119: 5০৩2: 
উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো, একজন 20532 EA 55 IE 
আরেকজনকে (অযথা) দোষারোপ করবে না, আবার SEEDY 
একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে 


পা ADS AD Acs 


না, (কারণ) ঈমান আনার পর কাউকে খারাপ নামে 7 রি ০2591 
ডাকা একটা বড়ো ধরনের অপরাধ, যারা এ আচরণ টক 
থেকে ফিরে না আসবে তারা যালেম। ভিউ 


১২. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশী বেশী 

অনুমান করা থেকে বেঁচে থাকো, কিছু কিছু অনুমান [ye ysl 15: Ag 6 
(আসলেই) অপরাধ এবং একে অপরের (দোষ 5০০1 ০৯]। ০০১০1) orf ০5 
খোজার জন্যে তার) পেছনে গোয়েন্দাগিরি করো না, ,**০ 5০৪ Acne Aol 
একজন আরেকজনের গীবত করো না; তোমাদের ৮৮৯০৮৪০৫৯৮8 ১০ পিক 
কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ 744 30 AN 2- 

করবে- (অবশ্যই) তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা - এ BL ASST nal 


করো; আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই আল্লাহ তায়ালা 211,281 5 ০ i 
তাওবা কবুল করেন তিনি একান্ত দয়ালু । 


ও হট মি হট ফলা তন অ ৮০৩ রি ৫:12 ডি 
রে Af নিন 1525 
০ Ss nk lol 


১৪. (আরব) বেদুঈনরা বলে, আমরা ঈমান এনেছি; | 
তুমি বলো, না, তোমরা (সঠিক অর্থে এখনও) ঈমান 194 89108, 0215১1541৬6 


পাঠ পর্ণ ভি পা AKADAD A তা 


আনোনি, তোমরা (বরং) বলো, আমরা (তোমাদের তৰ 
রাজনৈতিক) বশ্যতা স্বীকার করেছি মাত্র, (কারণ > 4১৪ ০2528 


যথার্থ) ঈমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই গা 15৮ 19 ০৮915 &ে 90231 
করেনি; যদি তোমরা সত্যিই আল্লাহ তায়ালা ও তার ৮৪১৩9 রি AW ADA ঢিট 
রসুলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের ৮০০ J ৬৮ 432 
কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না; আল্লাহ SA আহি 28 

তায়ালা নিসন্দেহে পরম ক্ষমাশীল, একান্ত দয়ালু। © 223% 1৩] 


১৫. সত্যিকার ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা, মিরার - ডঃ 

যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর EAR EES es seed 
ঈমান আনে, অতপর (আল্লাহ তায়ালার বিধানে) Bz 
সামান্যতম সন্দেহও তারা পোষণ করে না SLT 3 


পারা ২৬ হা-মী-ম * ৬০৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সুরা ব্বাফ 


AD! 


এবং তারা তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে (02 8 39 5117 
জেহাদ করে; (মূলত) এরাই হচ্ছে সত্যনিষ্ঠ । রি Ly 2 Hota 
© gy 2 SR a 


১৬. (হে নবী,) তুমি বলো, তোমরা কি তোমাদের +7244 82,0 ৬ ০০০87 12 
টা 448 4481 ce 
দ্বীন’ সম্পর্কে আল্লাহ তায়ালাকে অবহিত করতে চাও; পর ts ১ 55 | ০৪০০ ০১ 


অথচ এই আকাশমন্ডলী এবং এ যমীনে যা কিছু 212১১৬18159 লে 
আছে তার সব কিছুই আল্লাহ তায়ালা জানেন; আল্লাহ রম EEE রি 
তায়ালা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। ৪০৮৮০052942 


১৭. এরা তোমার কাছে প্রতিদান চায় এ জন্যে, তারা ।*৪০৫ 2 ৭2407 75৮৮ ০ প্র 
(তোমার) বশ্যতা স্বীকার করেছে; তুমি (তাদের) 197) 4১৮19৮০৮101 কও © pio 
বলো, তোমর তোমাদের এ বশ্যতা স্বীকার করার *7 27” এ ০০ ৪ 2 OG HER ie 
প্রতিদান আমার কাছে চেয়ো না, বরং যদি তোমরা ০০৫৮5 ৬৯ 41 Jr Sal (h 
যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে রেখো), পদ ADAG A oR Ree A Br Ts 
SU ATT EARS ও ৬৪০০ A af ০৮৭১০-৮৫০ 
(করে তোমাদের ধন্য) করেছেন । 


১৮. নিশ্চয়ই আল্লাহ তায়ালা এ আকাশমন্ডলী ও 17 1151 7 ৭৫ ০1৭৫ প%। আ 
পৃথিবীর যাবতীয় ‘গায়ব’ সম্পর্কে অবগত আছেন, (এ us 3 ৯১০৮৭ Af wf 


যমীনে) তোমরা যা করো তার সব কিছুই আল্লাহ ০9০9 2১১০ 22 


১. কফ, সর্ধাদাস্পন্ন কোরআনের শপথ (অবশ্যই ম A 2 SR EES 
তুমি আল্লাহর রসূল), 9 dash ll 5 5 


1 APN 


২. (এ কথা অনুধাবন না করে) বরং তারা বিস্ময়বোধ * 2৯৬০ A * ডি 
করে যে, তাদের নিজেদের মাঝ থেকে (কি করে) =) + + এ [53 5 
একজন সতর্ককারী (নবী) তাদের কাছে এলো, হ ৪%*_₹ ৯417257474৫ 
কাফেররা বলে, এ তো (আসলেই) একটা আশ্চর্যজনক © ০৯০ ৬ ৪ 1০৯ ০9১1 ০0১ 
ব্যাপার, 


৩. আমরা যখন মরে যাবো এবং আমরা যখন মাটি _ €* 27722 
SVE ৫91২ [১৫০ (৩.০ 
হয়ে যাবো (তখন আমাদের জীবন দেয়া), এ তো © ৮৯ ৫৯১ পারাটা aE es 


সত্যিই এক সুদূরপরাহত ব্যাপার! 


৪. আমি জানি, (মৃত্যুর পর) তাদের (দেহ) থেকে "21 2H LEU LN 
কতোটুকু অংশ যমীন বিনষ্ট করে, আমার কাছে * 2০৯1০ ০ 
8 সংরক্ষিত ০8০৪০ ২ be) 


৫. উপরন্তু এদের কাছে যখনি সত্য এসে হাযির 
হয়েছে, তখনি তারা তা প্রত্যাখ্যান করেছে, অতপর 
তারা সংশয়ে দোদুল্যামান (থাকে)। 


কে 
As 
৩ 


৬. এ লোকগুলো কি কখনো তাদের ওপরে ,7*? * ৫4 সয় 410 1852৮4 * 
(ভাসমান) আকাশের দিকে তাকিয়ে দেখেনি, কিভাবে ১৯৪০৪ 9 sf এ 19১:-7-৮151 


পারা ২৬ হা-মী-ম *% ৬০৭ www.alquranacademylondon.org 


৮খ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সূরা ক্বাফ 
তা আমি বানিয়ে রেখেছি এবং কিভাবে আমি তাকে ৪ 


পার পাপা পাতে পা পা] চিপ 


সাজিয়ে রেখেছি, কই, এর কোথাও তো কোনো 90958 ৩৫ (91059 0922.59 lei 
ফাটল নেই! 


৭. আমি যমীনকে বিছিয়ে দিয়েছি, নড়াচড়া থেকে - 11-৯1-৮৫17: ০.0 

রক্ষা করার জন্যে) আমি তার মধ্যে মহরত জেনড়) ls) ss LAs e536 GN 
পাহাড়সমূহ স্থাপন করেছি, আবার এ যমীনে আমি ws 
88175157581 ৫ ভি, 0 5৫ ০৫13 ০9 


পাপা 0 ১ পাশা 


৮. প্রতিটি মানুষ- যে আনুগত্যের দিকে ফিরে আসতে AB ৮৩ 1/ 5 
চায়, (এগুলো) তার চোখ খুলে দেবে এবং তাকে EL 
(আল্লাহর কথা) মনে করিয়ে দেবে। 


কপ 
হু 
& 


৯. আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ 17472712715 পান 
করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি 
পয়দা করেছি, যা (কেটে কেটে) আহরণ করা হয়; 


১০. (আরো পয়দা করেছি) উঁচু উঁচু খেজুর বৃক্ষ, যার 
গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর (সাজানো) রয়েছে, 


১৯, (এগুলো আমি) বান্দাদের জীবিকা (হিসেবে) (৫5741 - AW SAW 
La. এবং আমি তা দিয়ে মৃত ভূমিকে জীবন * কোর 0১) 
দান কার; এমান করেই (মৃত মানুষদের কবর থেকে) 

বেরিয়ে আসার ঘটনাও পিট) 9 89541 US 


১২. এর আগেও নুহের জাতি, রাস্-এর অধিবাসী ও ০ ! * মেত 22০7" * দত 
সামুদ জাতির লোকেরা (তাদের নবীদের) অস্বীকার ৮৯০19 059 19১০৮৯1৯০৯০ 


কি $ 785০1 


. (অস্বীকার করেছে আপদ, ফেরাউন র ABB LAN 2 BAZAN DE, mx 
এ | বি ৪ ৮9 19৯19 ১০১৪9 ১০9 


১৪. বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরাও - ছু 82 522 7 হু 
(তাই করেছে); এরা সবাই (আল্লাহর) রসূলদের ০১5 ৮6 

মিথ্যাবাদী বলেছে, অতপর তাদের ওপর (আমার) 

প্রতিশ্রুত আযাব আপতিত হয়েছে । 


১৫. আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে « স্পা 
(এতোই) ক্লান্ত হয়ে পড়েছি, এরা Ela নতুন সৃষ্ট Ee 02, সা cL ESE 


করার কাজে সন্দেহ পোষণ করছে! 6 102 GL or 


১৬. নিসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি, তার EE চরকে 
মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও i SUSY AE 985 


আমি জ্ঞাত আছি, (কারণ) আমি তার ঘাড়ের রগ oli ০০০4 ০৮৪ 
থেকেও তার অনেক কাছে। 
© 8391 15 ০০ 4 


১৭. (আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও) সেখানে -- ০8৫) EP 

আরো দু'জন (ফেরেশতা)- একজন তার ডানে ৬9 ঢা 2 এটার | (০47431 

আরেকজন তার বামে বসে (তার প্রতিটি তৎপরতা ৬ 
রক্ষণ করার কাজে নিয়োজিত) আছে। EH 


১৮. ক্ষেদ্র) একটি শব্দও সে উচ্চারণ করে না, যা s/s পরশ) 2" 
সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার © ৩০ ০৪৪) 4107 11 55 ৬০ 6৮৪০ 
পাশে নিয়োজিত থাকে না! 

পারা ২৬ হা-মী-ম % ৬০৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সূরা কফ 


১৯. মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি (যখন) এসে হাযির হবে , *পী। 2৮৯ পলিশ 
(তখন তাকে বলা হবে,) এ হচ্ছে সে (মুহূর্ত)-টা, যা 70১ ১০৬৯১৪৮০০০০ 


থেকে তুমি পালিয়ে বেড়াতে! চা 


২০. অতপর (সবাইকে একত্রিত করার জন্যে) হেরা ২ ৫২৭ 
শিঙ্গায় ফু দেয়া হবে (তখন বলা হবে), এ হচ্ছে ও ০৮591 [9 1১,১১০ & 2৫5 
সেই (প্রতিশ্রুত) শাস্তির দিন! 


২১. (সেদিন) প্রতিটি মানুষ (আল্লাহর আদালতে _ 5* পু 5 ০ 82 A 
এমনভাবে) হাযির হবে, তাকে হাঁকিয়ে নিয়ে যাবার ও) ০৯৪৪9 90 cx ০০১ ০০০৯9 
জন্যে সাথে একজন (ফেরেশতা) থাকবে, অপরজন 

হবে (তার যাবতীয় কর্মকান্ডের প্রত্যক্ষ) সাক্ষী ৷ 


২২. (একজন বলবে, এ হচ্ছে সেদিন,) যে (দিন) (118511, “ 42122875241 
সম্পর্কে তুমি উদাসীন ছিলে, এখন আমরা তোমার দি 
(চোখের সামনে) থেকে তোমার সে পর্দা সরিয়ে ৪ 5১:1৮] 5454 TA 
দিয়েছি, অতএব, (আজ) তোমার দৃষ্টিশক্তি হবে প্রখর ও ১:০+ (৯ ৩০০৮ এপ 
(সবকিছুই তুমি দেখতে পাবে)। 


২৩. তার (অপর) সাথী (ফেরেশতা) বলবে (হে 
মালিক), এ হচ্ছে আসামী, আর এ হচ্ছে) আমার 
কাছে রক্ষিত তোর জীবনের) নথিপত্র 


২৪. অতপর উভয় ফেরেশতাকে বলা হবে,) তোমরা 
দু'জন মিলে (একে এবং এর সাথে) প্রতিটি ওদ্ধত্য 
প্রদর্শনকারী কাফেরদের জাহান্নামে নিক্ষেপ করো, 


২৫. এরা ভালো কাজে বাধা দিতো, সীমালংঘনকারী 
(স্বয়ং আল্লাহর ব্যাপারেও) এরা সন্দেহ পোষণকারী, 
সবাইকে জাহান্নামে নিক্ষেপ করো, 


২৬. যে ব্যক্তি আল্লাহ তায়ালার সাথে অন্য কিছুকে ,১ ৮5 52 ০) ৮৮47০ ৮ 
মাবুদ বানিয়ে নিতো, তাকেও (আজ) জাহান্নামের 148 (4 SENN 
কঠিন আযাবে নিক্ষেপ করো । 


২৭. (এ সময়) তার সহচর (শয়তান) বলে উঠবে, লা [2125 ও 
হে আমাদের রব, আমি (কিন্তু) এ ব্যক্তিটিকে UL 5419 48৮ OCT 
(তোমার) বিদ্রোহী বানাইনি, (বস্তুত) সে নিজেই 

(ঘোর) বিভ্রান্তিতে নিমজ্জিত ছিলো। 


২৮. আল্লাহ তায়ালা বলবেন, এখন তোমরা আমার 
সামনে বাকবিতন্ডা করো না, আমি তো আগেই তোমাদের 
(এ দিনের আযাব সম্পর্কে) সতর্ক করে দিয়েছিলাম ৷ 


২৯. আমার এখানে কোনো কথারই রদবদল হয় না, 
আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই (যে, সতর্ক না 
করেই তাদের আযাব দেবো)! 


৩০. সেদিন আমি জাহান্নামকে (লক্ষ্য করে বলবো, তুমি ;. £ 124 £5 
কি সত্যি সত্যই পূরণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, (হে ৩ ৯1০১৯৯০০৪৯১ 


রব, এখানে আসার মতো) আরো কেউ আছে কি? ও © da ye re ০)৯ ০9859 


৩১. (অপরদিকে) জান্নাতকে মোত্তাকীদের কাছে নিয়ে আসা MAAN ESO 412 
হবে, (সেদিন তাদের জন্যে তা) মোটেই দূরে থাকবেনা। © ০৯৯৭ ১০ ০৯৪০৮ 231 ৯০০9 


পারা ২৬ হা-মী-ম %৬০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫০ সূরা ক্বাফ 
৩২. বেলা হবে,) এ হচ্ছে সে জায়গা, যার প্রতিশ্রাতি হ 55527 
alle (এটি) এমন প্রতিটি $ ৮০০ 15081 ০১৩০১ ০1৩, 
মানুষের জন্যে, যে (আল্লাহর পথে) ফিরে আসে এবং 

(তা) হেফাযত করে । 

৩৩. (এবং তার জন্যেও) যে গায়ব' থেকে পরম -[7 সপ 

দয়ালু (আল্লাহ)-কে ভয় করেছে এবং বিনয় চিত্তে ৮ 

(আল্লাহ তায়ালার কাছে) হাযির হয়েছে, 


৩৪. (সেদিন তাদের বলা হবে, হা, আজ) তোমরা *611 22111, 1৮17%172৭ 
প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও; এ হচ্ছে © ১৪০৯119429১, ৬৪59 


(তোমাদের) অনন্ত যাত্রার দিন। 

৩৫. সেখানে তারা যা যা পেতে চাইবে তার সবই - পর 1০৯০ অ 
থাকবে, আমার কাছে তাদের জন্যে আরো থাকবে © ০৪020930594 ! (০৮৪ 
(অপ্রত্যাশিত পুরস্কার) ৷ 

৩৬. আমি তাদের আগেও অনেক মানবগোষ্ঠীকে A DA 22 Az 8 রনি পি ঠা Nar 
ধ্বংস করে দিয়েছি, যারা ছিলো শক্তি সামর্ধে এদের ০৯ ৬ গা 


চাইতে অনেক বড়ো, (দুনিয়ার) শহর বন্দরগুলো . Asa he 
তারা চষে বেড়িয়েছে; কিন্তু আল্লাহর আযাব থেকে © ৩০৬ ৩ SG 1925 1055 


তাদের) পলায়নের কোনো জায়গা কি ছিলো? 

nee ae Re CETL IG DG 
HA রর ছি একাগ্রচিত্তে (সে শিক্ষণীয় বিষয়সমূহ) ৪ রি 7 = 
সৃষ্টি প্রক্রিয়ায়) কোনো ক্লান্তিই আমাকে স্পর্শ করেনি । টিসি od 


ADs 


৩৯. অতএব (হে নবী,) এরা যা বলে তাতে তুমি ধৈর্য ০০৮৮৯4৮2৮17 51 
ধারণ করো, তুমি প্রশংসার সাথে তোমার মালিকের ১০295 2806 520 


পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করো_ সূর্য উদয়ের আগে Nos, 4৫ age 44 
এবং সূর্য অস্ত যাবার আগে, 6 ৮১5 0 ৮৮1 896৩8 


৪০. রাতের একাংশেও তার পবিত্রতা (ও মহিমা) ০1০৮ ৩৯ 5০৫ 
ঘোষণা করো এবং সাজদা আদায় করে (পুনরায়) © ৪১১৯৮419095 2৯55$ গুলী ০5 


তার তাসবীহ পাঠ করো । 
৪১. কান পেতে শোনো, যেদিন একজন আহবানকারী » ডে 


একান্ত কাছে থেকে (সবাইকে) ডাকতে থাকবে, গু ৭১ এ i le us lls sla [% es 


৪২. সেদিন তারা কেয়ামতের মহাগর্জন ঠিকমতোই Ea EECA 
ই দিল তারা কিসের হান িকমতোই S13, 5 Lae 
হবার দিন। 032 % 
৪৩. আমিই (সবার) জীবন দান করি, আমিই মৃত্যু & 11241102047 ৩ ০1৭ 

ঘটাই এবং আমার কাছেই (সবার) প্ত্যাবর্তনস্থল। গু yt ৮119 ao) (FF 2 01 
৪৪. সেদিন তাদের ওপর থেকে (কবরের) মাটি ফেটে এ] ১ 2 2522৪8%০ 

যাবে, মানুষরা (দ্রুত হাশরের মাঠের দিকে) দৌড়াতে ১ ০৮৮৪০ ০৯১১ GEST 97 
পারা ২৬ হা-মী-ম ৬১০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


থাকবে; বেলা হবে,) এ হচ্ছে হাশরের দিন, (মূলত) 
আমার জন্যে এটি (ঘটানো) একটি সহজ কাজ। 


৫১ সুরা আয যারিয়াত 


GA পা Aid BAS 
৮ 


রত 


৪৫. (হে নবী,) এরা যা কথাবার্তা বলে তার সব 
কিছুই আমি জানি, (আসলে) তুমি তো তাদের 


ওপর জোর জবরদস্তি করার কেউ নও । অতপর এ * 


কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে সদুপদেশ দাও, যে 
(আমার) শাস্তিকে ভয় করে। 


সপ 


শা পর টি পাটির 2D A 


[159951982 [০০ ০ 
15095050527 
Ac 2D পাছে 


১. (ঝঞ্রাবিক্ষু) বাতাসের শপথ, যা 
উড়িয়ে নিয়ে যায়, 


২. (মেঘমালার) শপথ যা পানির বোঝা বয়ে চলে, 


৩. (জলযানসমূহের) শপথ যা ধীরে ধীরে এগিয়ে 


5 


৪. ফেরেশতাদের শপথ, যারা (আল্লাহর) আদেশ 
মোতাবেক প্রত্যেক বস্তু বন্টন করে, 


৫. (কেয়ামতের) যে দিনের ওয়াদা তোমাদের সাথে 
করা হচ্ছে তা (অবশ্যম্ভাবী) সত্য, 


y পাপ পাঠ টিপা ৯০০ পাছে 


৩ ৩১০০] ESTEE A 


৬. অবশ্যই বিচারের দিনটি সংঘটিত হবে; 


6 ৮5195421919 


৭. বহু কক্ষ বিশিষ্ট আকাশের শপথ, 


3 Doh 7 ত 
০5৮1 1১519 


৮. অবশ্যই তোমরা (এ দিনটির ব্যাপারে) নানা রকম 
কথাবার্তার মধ্যে নিমজ্জিত) রয়েছো; 


পর 
পা A ABE 
++ 


6 IES JF TLL 


+ 
= 


৯. (মূলত) যে ব্যক্তিকে সত্যত্রষ্ট করা হয়েছে তাকে 
যাবতীয় (কল্যাণ) থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে; 


Az DAz DAB 


১০. ধ্বংস হোক, যারা শুধু অনুমানের ওপর ভিত্তি 
করে (কথা বলে), 


AD LAA 


& ০5০১৪ ৫১ 


১১. যারা জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে (সত্য থেকে) 


পাঠা পাটি A, AD cA LB 


© ১ ৪১০১ ৬০০ ০৪০] 


১২. এরা (হাসি তামাশীর ছলে) জিজ্ঞেস করে, 
বিচারের দিনটি কবে আসবে? 


২০৯৩ পা Bz APN 


ও aH bl oes 


১৩. (তুমি বলো,) যেদিন তাদের আগুনে দগ্ধ করা 
হবে (সেদিন কেয়ামত হবে)। 


পা AND ahs 


© UPL GE ols 


১৪. (সেদিন বলা হবে,) তোমরা তোমাদের শাস্তি 
ভোগ করতে থাকো; এই হচ্ছে (সেদিন) যার জন্যে 
তোমরা তাড়াহুড়ো করছিলে! 


£৯ ৮0 পাপা £ BPA 


© পর GOH Ger 19893 


AL Ach 
+ 


© US 


১৫. যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে, তারা 
জান্নাতে ও ঝর্ণাধারায় (চির শান্তিতে) থাকবে, 


পারা ২৬ হা-মী-ম ৬১১ 


/-০-০ 0 শা, ও 
+ 


চা এ ৯২ 
€ 9৮০9 ৬৯ ৯ six wf 


++ 
ad 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫১ সূরা আয যারিয়াত 


১৬. সেদিন তাদের রব তাদের যা (যা পুরস্কার) (+12 "দু 
দেবেন, তা সবই তারা (সানন্দ চিত্তে) গ্রহণ করতে 19, ৪৯০1 ১১241 1202951 


থাকবে; নিসন্দেহে এরা আগে সতকর্মশীল ছিলো; 


১৭. তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাতো। 


১৮. রাতের শেষ প্রহরে তারা (আল্লাহর কাছে ক্ষমা) LAD ASA AD 
প্রার্থনা করতো । ০০৪৯৯০৯৯309 


১৯. (এরা বিশ্বাস করতো,) তাদের ধন সম্পদে প্রার্থী ALR, - 
ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। ae 001 ERS 


২০. যারা নিশ্চিতভাবে বিশ্বাস করতো, তাদের জন্যে 
পৃথিবীর মাঝে (আল্লাহকে চেনা জানার) অসংখ্য 
নিদর্শন (ছড়িয়ে) রয়েছে। 


২১. তোমাদের নিজেদের (দেহের) মধ্যেও তো 
(আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন) রয়েছে; তোমরা 
কি দেখতে পাও না? 


২২. আকাশের মাঝে রয়েছে তোমাদের রেযেক এবং LALA 2 পাপা 25222 
তোমাদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি । ও ৬9৬০9০৮9৮59) গত] &5 


২৩. অতএব আসমান যমীনের মালিকের শপথ, এ 08৮5515 wos 
(গ্রন্থ)-টা নির্ভুল, ঠিক যেমনি তোমরা (এখন) একে TE GS BLN sl 42 


অপরের সাথে কথাবার্তা বলছো । Su ib: ও 


২৪. (হে নবী,) তোমার কাছে ও (সেই) _ ০* ০১০০৪ 18 


সম্মানিত মেহমানদের কাহিনী পৌছেছে কি উ ০৮১০ snl ০৮৪ ০৪০০ BS 


২৫. যখন (ফেরেশতাদের বেশে) তারা তার ঘরে 51৮ শি 82৫. ৯:82 8 
প্রবেশ করলো, তখন তারা (তাকে) ‘সালাম’ পেশ = ০0৮ cl tS ante fle St 
করলো; সেও (উত্তরে) বললো সালাম, (কিন্তু তার LAD BAS 
কাছে এদের একটি) অপরিচিত দল বলে মনে হলো, ও) ৩/9১৫-০ [9 


২৬. এরপর (চুপে চুপে) সে নিজ ঘরের লোকদের » * ৮ ০A তত A 
কাছে চলে গেলো, কিছুক্ষণ পর সে একটি (ভুনা করা) ও ৬ = +=S 2121 df Ely 
মোটা তাজা বাছুরসহ (তাদের কাছে ফিরে) এলো, 


~ 
PANES 
2 


২৭. অতপর সে তা তাদের সামনে পেশ করলো এবং 3 মন 
বললো, কি ব্যাপার, তোমরা খাচ্ছো না যে! : well 42১৯ 


২৮. (তাদের খেতে না দেখে) সে মনে মনে তাদের 
ব্যাপারে ভয় পেলো, তারা বললো, তুমি ভয় করো 


না; (ইতিমধ্যেই) তারা তাকে জ্ঞানবান একটি পুত্র 12. ৮১০৩ 
সন্তানের সুসংবাদ দিলো । ৪2121612527 


২৯. (এটা শুনে) তার ত্র চীৎকার করতে করতে পপি পা টি ভাতার As TLZ পানি TA 
সামনে এলো এবং (খুশীতে) নিজের মাথায় হাত G23 SIE EB চি ০06 
মারতে মারতে বললো (কি ভাবে তা সম্ভব), আমি ভু ৪৮৯ ০৮ fa 
তো বৃদ্ধা এবং বন্ধ্যা । © -৮৪৪০)9৯ ০৮209 


৩০. (তারা বললো,) হা এভাবেই হবে, তোমার রব - পু 
বলেছেন। অবশ্যই তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সব 9৮ 41 ১2) JU, SUSI 


কিছু জানেন। Selle 2 


পারা ২৬ হা-মী-ম চে ৬১২ www.alquranacademylondon.org 


ঞওয়াকফে লাযেম রত 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫১ সূরা আয যারিয়াত 


1? 
শা উপর AMA প0িশটি ডি পা পাশা পা পর 


৩১. সে বললো, হে প্রেরিত (মেহমান)-রা, বলো, ০ ৯০ ৯৪৪ - 
তোমাদের (এখানে আসার) ব্যাপারটা কিঃ ৪ ০9৮১০| (৪41৮৫৮৮০1০১ Jb 


৩২. তারা বললো, আমাদের একটি অপরাধী Th ASB 94712 
জাতির কাছে (তাদের শায়েস্তা করার জন্যে) পাঠানো 6 লিপ of 5 এ ডি ঠা 
হয়েছে, 


৩৩. (বলা হয়েছে,) আমরা যেন মাটির (শক্ত) পাথর he NUS % চা 
তাদের ওপর বর্ষণ করি, © ৬০৮ re DSS ০৪০ 4০১2 


৩৪. (সেখানে তাদের নামধাম) তোমার মালিকের রিবা fet 
কাছ থেকে চিহ্নিত করে দেয়া হয়েছে, (এটা হচ্ছে) © 2১১০০ এ 3) ১৪ 2০9০০ 
সীমালংঘনকারী যালেমদের শাস্তি । 


৩৫. অতপর আমি সেই (জনপদ) থেকে এমন প্রতিটি হ ”*, £স্ণী। " 5 ৮০1৮৯ 
মানুষকে বের করে এনেছি, যারা ঈমানদার ছিলো, © ০০০টা| ০212 0৫০৮০ (৯১০০ 


৩৬. (আসলে) সেখানে মুসলমানদের একটি বসতি হ তি 2 
| (উদ্ধার করার মতো) কোনো ঘরই আমি 6 mill ০2 এক Tk Gs BOSC 


2 


৩৭. (অতপর) আমি এমন সব (পরবর্তী) মানুষের 7৯21 ৮₹ ৮* হণ ভুত] 24,75" 
জন্যে একটি নিদর্শন সেখানে রেখে এসেছি, যারা SHS APD Ll 2 


আমার কঠিন আযাবকে ভয় করে; উ খ। 162] 


৩৮. নিদর্শন রেখেছি) মুসার (কাহিনীর) মাঝেও, ৮৯৪ ২0121 0৮৮28 গিনি এ ৯ 
যখন আমি তাকে সুষ্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে ০৪০১ 444৮221০৮89 
পাঠিয়েছিলাম। টি hls 


৩৯. সে তার দলবলসহ (হেদায়াত থেকে) মুখ SADA CA চট টি 
ফিরিয়ে নিলো এবং সে বললো, (এ তো হচ্ছে) ডি 
যাদুকর কিংবা পাগল। 


৪০. অতপর আমি তাকে এবং তার লয় লশকরদের ৮৫ এপ, ১2 47772242, 1:7 
(এ বিদ্রোহের জন্যে) চরমভাবে পাকড়াও করলাম 39 Bo br 13729204 


এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম, AD 
(আসলেই) সে ছিলো এক ভয়ংকর অপরাধী ব্যক্তি, 


৪১. আদ জাতির (ঘটনার) মাঝেও (শিক্ষণীয়) cA LAW ৩ Nar Lf 
উপদেশ রয়েছে, যখন আমি তাদের ওপর এক উ 81 31241501095 


সর্ববিধ্বংসী (ঝড়) বাতাস পাঠিয়েছিলাম, 


৪২. এ (বিধ্বংসী) বাতাস যা কিছুর ওপর দিয়ে & " 511৮ ৬” * বাঁ 
(ধেয়ে) এসেছে, তাকেই পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ © 21৫ ৫8) a? ELSE 
করে দিয়ে গেছে; 


৪৩. (নিদর্শন রয়েছে) সামুদ জাতির (কাহিনীর) মাঝেও, ০ 1৯৪৮৫ ৪০৫ 452) SADE RS 
যখন তাদের বলা হয়েছিলো, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত © ৬৯ (০০1১০০6০০05 9155 &9 
তোমরা (আমার নেয়ামত) ভোগ করতে থাকো । 


88. (কিন্তু) তারা তাদের মালিকের কথার নাফরমানী দু? 4] ঢাল তে ভি ee: 
করলো, অতপর এক প্রচন্ড বজ্রাঘাত তাদের ওপর এসে Balam Dy ৬০ বি, 


ALADDIN AND 


পড়লো এবং তারা (অসহায়ের মতো) চেয়েই থাকলো । © 9১৮:4 ৮৮9 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬১৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫১ সুরা আয যারিয়াত 


৪৫. (আযাবের সামনে) তারা (একটুখানি) দীড়াবার 
শক্তিও পেলো না- না এ আযাব থেকে তারা নিজেদের 6 ny < 1930 5900৩ 19-15-4115 


বাচাতেও পারলো, 


পপ ৯৫772 5 ABE 


জাতি; নিসন্দেহে তারাও ছিলো একটি পাপী 
সম্প্রদায়। 


৪৭. আমি (আমার) হাত দিয়েই আসমান বানিয়েছি, টাল 
নিসন্দেহে আমি মহাক্ষমতাশালী। ©0330 0 CS 


৪৮. আমি এ যমীনকে বিছিয়ে দিয়েছি, (তোমাদের ERD AR, BRE ALA AE ERA 
সুবিধার জন্যে) আমি একে কতো সুন্দর করেই না © 990৪০ 2০5 5 ০০১5 


(সমতল) করে রেখেছি! 
ক পাসিপু পারত Az ৯৮ 


৪৯. (সৃষ্টি জগতের) প্রত্যেকটি ট বস্তুকে আমি জোড়ায় * ০ 
জোড়ায় পয়দা করেছি, যাতে করে (এ নিয়ে) তোমরা এল GRAFTS ৫2 দি 


চিন্তা গবেষণা করতে পারো । 97 


৫০. অতএব তোমরা (এ সবের আসল অষ্টা) আল্লাহ = ,4-৮৯৬ * 2 

তায়ালার দিকেই ধাবিত হও; আমি তো তীর পক্ষ ১৭০ Ed Dy 
থেকে (আগত) তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী শি 
(রসূল) মাত্র, © ৩৪৮০ 


ABP ডি পা 


৫১. তোমরা আল্লাহ তায়ালার সাথে অন্য কাউকে * £1 "51৫1 রা 
44 
মাবুদ বানিয়ে নিয়ো না; আমি উভাগাদের উনার elle 


(পক্ষ) থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী (নবী) মাত্র, © © ৩৮ ১89 ০১4 


৫২. (রসূলদের ব্যাপার) এমনই (হয়ে এসেছে), এর *** 1*4 * 
আগের মানুষদের কাছে এমন কোনো রসূল আসেনি, ১০ ৩০০০ iL SG 


যাদের তারা যাদুকর কিংবা পাগল বলেনি, 8 ০১:9০ ঠা 81০5১ 


৫৩. (একি ব্যাপার!) এরা কি একে অপরকে এই একই বরা যি 
পরামর্শ দিয়ে এসেছে (যে, বংশানুক্রমে সবাই একই ৪ ০) [5৮205519598 
কথা বলছে), না, আসলে এরা ছিলো সীমালংঘনকারী 


৩ 


5 


৫৪. অতএব (হে নবী), তুমি এদের উপেক্ষা করো, 
(এ জন্যে) তুমি (কোনোক্রমেই) অভিযুক্ত হবে না, 


৫৫. তুমি (মানুষদের আল্লাহ তায়ালার পথে চলার) ভি ভাত 
উপদেশ দিতে থাকো, অবশ্যই উপদেশ ঈমানদারদের © Gehl 62 ১১] ৩ 5 
উপকারে আসে । 


৫৬. আমি মানুষ এবং জ্বিন জাতিকে আমার এবাদাত 26) 
করা ছাড়া অন্য কোনো উদ্দেশে সৃষ্টি করিনি। 9৬১৬০ 31485 ও ০8563 


৫৭. আমি তাদের কাছ থেকে কোনো রকম জীবিকা 
দাবী করি না, তাদের কাছ থেকে আমি এও চাই না, 
তারা আমাকে খাবার যোগাবে । 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম +% ৬১৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫২ সূরা আত্‌ তুর 


০:০2 ০ ,, ৮০০ পঞ্চ 


৫৮. নিসন্দেহে আল্লাহ তায়ালাই জীবিকা -০৮ পা 
সরবরাহকারী, তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার © cel B93 9121 ol 


অধিকারী । 


৫৯. অতএব যারা সীমালংঘনকারী যালেম তাদের 27 Au ৮৯৫ ৮০ ০ 

জন্যে প্রাপ্য আযাবের অংশ ততোটুকুই নির্দিষ্ট ১505 025055156 SU ob 
থাকবে- যতোট্ুকু তাদের পূর্ববর্তী লোকেরা ভোগ রবি ক 
করেছে, অতপর (আযাবের ব্যাপারে) তারা যেন ous ১৪৬০ 
তাড়াহুড়ো না করে। 


৬০. দুর্ভোগ তো তাদের জন্যে যারা শেষ বিচারের AU A ADs 7A BW SGA পাপা 
দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের (বার (০৭1 ০৪০9 rs bE ASD Os 3 


পাঠ টিপা hAp 


© 9০০৭৭ 


১. শপথ তুর (পাহাড়)-এর, 


২. শপথ (সে উপত্যকায় অবতীর্ণ) লিখিত গ্রন্থের, 


৩. (যো রক্ষিত আছে) উন্ুক্ত পত্রে । 


ASN 5 


58555 ©) চন ০৬৯19 


. শপথ সমুন্নত ছাদ (আকাশ)-এর, ঠি 2k 


. (আরো) শপথ উদ্বেলিত সমুদ্রের, ৫১১। ১115 


. তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে, & 6919 9 তি ol 


HCL 


. তাকে প্রতিরোধ করার কেউই থাকবে না, 


© & 212৬৮ t 


৯. যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হবে, ৫05: দিনটি রে 


১০. পাহাড়সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে; 81৮2 ছারা ১৪ 


১১. সেদিন ভাগ হবে একে মিথ্যা cA WPA ৮৮০ 2৮১ পাশ 
1 LE মি © ৬৭০৫৮ ১০98 ০8 


১২. যারা (দুনিয়ায়) তামাসাচ্ছলে নানা চকে ডিন 
দি শির © uy ১92 Bt ০8০ 


১৩. যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামের LAB Ls Ac 
আগুনের দিকে নিয়ে যাওয়া হবে; 6 ES AA যা ৬9০০৪ [92 


১৪. (তাদের বলা হবে,) এ হচ্ছে সেই (ভয়াবহ) আগুন, পা ৮9 ৪০০9 পা A DAD 
(দুনিয়ার জীবনে) যাকে তোমরা অস্বীকার করতে! © ১০০ es A ABs ৮১০ 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬১৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫২ সুরা আত্‌ তুর 


১৫. এটাকে কি (তোমাদের কাছে আজ) যাদু (মনে রা 
হয়)? না তোমরা দেখতেই পাচ্ছো না? $০৯১০২--)(1৩৯স্০ 


১৬. (আজ) তোমরা এতেই জ্বলতে থাকো, (এখানে) * £৮16 গাল 
তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো, (কার্যত) ০৫৮5919৭955 byl শি 
তা তোমাদের জন্যে সমান; তোমাদের ( ) সে রর IRC 2 MERE EE 
(ধরনের) বিনিময়ই (আজ) প্রদান করা হবে, যে © ug ASL 9555 St 
(ধরনের) কাজ তোমরা করতে ৷ 


১৭. (অপরদিকে) যারা আল্লাহকে ভয় করেছে, তারা ALU ০৯. ০৯, ও 
জান্নাতের (সুরম্য) উদ্যানে ও (অফুরন্ত) নেয়ামতে 26955 & চস 1 
অবস্থান করবে, 


১৮. তাদের রব তাদের যা দেবেন তাতেই তারা সন্তুষ্ট * 44 ০ ৫৫ প্র ৪8012) ৮ ৫ 
হবে, তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে ৪৯৮৪ 990 02) se ৮০৪ ৩৫৪১ 


বাচিয়ে দেবেন। ও কা LIE 


১৯. (তাদের বলা হবে, দুনিয়ায়) তোমরা নাব্য যা্দা 
আমল করতে তার বিনিময়ে (পরতৃততির সাথে আজ) & ০916৮০40০81855155819198 
পানাহার করতে থাকো, 


২০. তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেয়া চি EE 
অবস্থায় সমাসীন হবে, আর আমি সুন্দর চক্ষুবিশিষ্ট 32)98 5-০০) ১ 
হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেবো । ও ০৪১১০ 2 


২১. যারা (আল্লাহর ওপর) ঈমান এনেছে এবং * বড রি দে রা ৪ 

তাদের সম্তানরাও এ ঈমানের ব্যাপারে তাদের ১১3 1) ০৪9 5 
অনুবর্তন করেছে, আমি (জান্নাতে) তাদের সন্তান * 5: 12 টানি 1821 wl 
সন্ততিদের তাদের (নিজ নিজ পিতা মাতার) সাথে 3) a . টি ৫ 
মিলিয়ে দেবো, আর এ জন্যে আমি তাদের (পিতা Ls ৪১৭ 0৫585 ০১০৪৫০০৩2 
মাতার) পাওনার কিছুই ত্রাস করবো না, (বস্তুত) নাগর? 
প্রত্যেক ব্যক্তিই (দুনিয়ায়) যা অর্জন করেছে তার ও ৬৯৯) 


হাতে বন্দী। 


২২. (সেখানে) আমি তাদের এমন (সব) ফলমূল ও ৯০০৫৭ এ হান 
গোশত পরিবেশন করবো যা তারা পেতে চাইবে । ও 099831৮ A HSE asl 


২৩. সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা Yo ৯১৪ iy 112 
ভরে ভরে পানীয় নিতে থাকবে, সেখানে কোনো নিল? 5° 
অর্থহীন কিছু থাকবে না এবং থাকবে না কোনো রকম 

গুনাহর বিষয়ও ৷ 


২৪. তাদের চারপাশে তাদের (সেবার) জন্যে 2-2/১-০ /১ ০০০৮, A SB LAA A Azz BD ৯ ১০পাশা 
নিয়োজিত EE এক 251০৮১৫০০1০ 5 29 
একটি লুকিয়ে রাখা মুক্তা । ৪09৫ 


২৫. তারা একজন আরেকজনের দিকে চেয়ে টা TD Az [০০০ ৯৩ পাবা 
(দুনিয়ার জীবনের নানা) কথাবার্তা জিজ্ঞেস করতে ও ও 915 ১ rod il 
থাকবে । 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম +% ৬১৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫২ সূরা আত তুর 
২৬. তারা বলবে হো), আমরা তো আগে আমাদের চিন্তে 

পরিবারের মাঝে (সব সময় জাহান্নামের) ভয়ে জীবন © ০৪৪৪০ LL 5104 
কাটাতাম ৷ 


২৭. (এ কারণেই আজ) আল্লাহ তায়ালা আমাদের রন 
ওপর অনুগ্রহ করেছেন, (সর্বোপরি) তিনি আমাদের ও) © gl IG E339 Cle df os 
(জাহান্নামের) গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা 

করেছেন। 


২৮. oR তাকেই ডাকতাম, তিনি 52017 BL 03 Ld cs SO 
6 


২৯. অতএব (হে নবী, মানুষদের) তুমি (এ দিনের ০4712৬ ৰব 
কথা) স্মরণ করাও, তোমার মানের অনুগ্রহে তুমি ys ৩০৫ 5) ০৯৪ ০105 ১$০১ 
কোনো গণক নও, তুমি কোনো পাগলও নও; 


নি 4758555051521 
এবং সে কোনো দৈব দুর্ঘটনায় পতিত হোক আমরা ৮৭১42 ৮৯১১ 4 ০9972 


তো সে অপেক্ষায়ই আছি। 


৩১. তুমি (তাদের) বলো, হা, তোমরাও অপেক্ষা করো,  & ৪ অপপ্া। ০৬ ৮ ৮৮৮ ৮৫2০ ASU 
আমিও তোমাদের সাথে (সেদিনের) অপেক্ষা করবো; 9৬52 ue lly: 


৩২. ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের এসব কথাই বলে, না ৪*%*- 21 
(আসলে) ওরা (একটি) সীমালংঘনকারী সম্প্রদায়! (93০ Gael 


৩৩. অথবা এরা কি বলতে চায় যে, সে (রসূল) ৮৯০০ DB AL পল ৮ ৯৭৯৮৮ A 
নিজেই (কোরআনের) কথাগুলো রচনা করে নিয়েছে, © $Y bed Sus ft 
কিন্তু (সত্য কথা হচ্ছে) এরা তো ঈমানই আনে না, 


৩৪. তারা যদি (নিজেদের কথায়) সত্যবাদী হয় তবে ।* 21? বিহিত 
তারাও এ (কোরআনে)-র মতো কিছু একটা (রচনা 1 ul 4183 ৪০৯ 19/৮ 


করে) নিয়ে আসুক না! 


৩৫. তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনিই সৃষ্টি টিয়ার রাতের 
হয়ে গেছে, না তারা নিজেরাই (নিজেদের) সৃষ্টা; 8991৯412195 ১8 cll ff 


৩৬. না কি তারা নিজেরা এ আকাশমন্ডল ও ভূমন্ডল $ LAS AS 
সৃষ্টি করেছে? (আসল কথা হচ্ছে) এরা (আল্লাহ © 0559) ০:81 1451 
তায়ালাকে) বিশ্বাসই করে না; 


৩৭. তাদের কাছে কি তোমার মালিকের (সম্পদের) « 222 
ভান্ডার পড়ে আছে, না তারা নিজেরাই (সে সম্পদের) ০৮ ft 79) ৮2৮৮৬ ff 


পা ৯০০০৯ পা ০9টি 


168 ০: 


৩৮. অথবা তাদের কহে কিতা ডর, ভগ Dons 


তারা (সেখানকার) কথা, অন্তে, পয 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬১৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫২ সূরা আত্‌ তুর 


তাহলে তারা (সেসব) শোনা বিষয়ের সুস্পষ্ট কোনো 
প্রমাণ এনে হাযির করুক; 


৩৯. অথবা (তোমরা কি আসলেই মনে করো,) 
সব কন্যা সন্তানগুলো আল্লাহ তায়ালার জন্যে, আর 
তোমাদের ভাগে থাকবে শুধুই ছেলেগুলো! 


৪০. কিংবা তুমি কি (আল্লাহর বিধানসমূহ পৌছানোর ৮ ALZNG LAD AW ADs &১ ৯০৮০০ Nc 
বিনিময়ে) তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবী © 4952০ [১৮ ৩০০০ ১৯1৮৮ [1 


করছো, যা তাদের কাছে (দুর্বিষহ) জরিমানা বলে 
মনে হচ্ছে; 


৪১. অথবা তাদের কাছে রয়েছে গায়ব সংক্রান্ত & 7৯৮2৭ ০৭০৮4 চা 
(এমন) কিছু- যা তারা লিখে রাখছে; ও ১৪৯৭৮৪৪০১৯1 ৮১০- [1 


৪২. এরা কি তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার ৮1৫2 ৮ রি 
222 St asda ff 


করে তারাই (পরিণামে) ষড়যন্ত্রের শিকারে পরিণত টি ০190৯ £ Jf 


য়, 
] ৫,০৯৩ 


৪৩. আল্লাহ তায়ালার বদলে এদের কি অন্য কোনো 1৫ &। ৮ * Nos 
মাবুদ আছে? আল্লাহ তায়ালা এদের শেরেকী কর্মকান্ড (৮541 smd yr ff 
থেকে পবিভ্র। 21 


৩৪১৯ 


৯ পাতে A 


88. এরা যদি (কখনো) দেখতে পায়, আসমান zn 
থেকে (মেঘের) একটি টুকরো ভেংগে পড়ছে, তাহলে ঠা 1630 ssh 15 


(তাকে আল্লাহর কোনো নিদর্শন মনে না করে) এরা ৪ [5৫১ ০১0০ 
বলবে যে, এ তো হচ্ছে পুঞ্জীভূত এক খন্ড মেঘমাত্র! 


৪৫. (হে নবী,) তুমি এদের ছেড়ে দাও এমন সময় =» দু) ৮৮০৫৪৭2152৫ AINE 
পর্যন্ত- যখন তারা সে দিনটির সাক্ষাত পাবে- যেদিন তা ee 1957 ৯-৮৯১০১ 


তাদের বেহুশ করে দেয়া হবে ৮ AZAD 
? @ ০৭৯৪ 


৪৬. সেই (সর্বনাশা) দিনে তাদের কোনো বড়ই *2 এ £0520 ৯22৬3 
কাজে লাগবে না, না সেদিন তাদের কোনো রকম এ 39 লন 2 


সাহায্য করা হবে। ® 29 2 


৪৭. যারা যুলুম করেছে অবশ্যই তাদের জন্যে এ ৮0৯০1 
ছাড়া আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে 11১ 595121$5 19৮16 ০৪ a0 ০1 


না। LABIA OL ৯০ পা্শটিন্ন ও 


© ০৭০1৫ (০2254 


৪৮. (হে নবী,) তুমি তোমার মালিকের সিদ্ধান্তের ৮” (১ ঢু 21১ 
জন্যে ধৈর্য ধারণ করো, তুমি (অবশ্যই) আমার EEG, ১৮ 
চোখের সামনে আছো, তুমি যখন (শয্যা ত্যাগ করে) 

উঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের 

মাহাত্ম্য ঘোষণা করো, 


রি দি ৬8৭৫ AD EAE 


৪৯. রাতের একাংশেও তুমি তার তাসবীহ পাঠ করো, 
(রাতের শেষে) তুমি তারাগুলো অন্তমিত হবার পরও © EOS 4০০৪ 0৯1 ৩9 


(তার মাহাত্ম্য ঘোষণা করো)। 
পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬১৮ www.alquranacademylondon.org 


১. নক্ষত্রের শপথ যখন তা ডুবে যায়, 


৫055181৮৯09 


২. তোমাদের সাথী পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্টও 
হয়নি, 


পা পাশা A 


ও ৬9809 ৮৫০ ০510 


৩. না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে, 


পপ পা 


উ ১ ৮৩৮০১ 


৪. বরং (সে যা বলে) তা হচ্ছে ‘ওহী’, যা (তার 
কাছে) পাঠানো হয়, 


৫. একজন তাকে এটা শিখিয়ে দিয়েছে, সে প্রবল 
শক্তির অধিকারী (ফেরেশতা), 


৬. (সে) সহজাত বুদ্ধিমত্তার অধিকারী; অতপর সে 


৭. সে উর্ধ্বাকাশের উপরিভাগে (অধিষ্ঠিত); 


৮. তারপর সে কাছে এলো, অতপর সে আরো কাছে 
এলো, 


৯. (এ সময়) তাদের (উভয়ের) মাঝে ব্যবধান থাকলো 
(মাত্র) দুই ধনুকের (সমান), কিংবা তার চাইতেও কম! 


1 চিপ উপ চিপ টিপা পা 
৮ 


9১19 "9° oly 


১০. অতপর সে (আল্লাহর) বান্দার কাছে ওহী পৌছে 
দিলো, যা তার পৌছানোর (কথা) ছিলো; 


১১. (বাইরের চোখ দিয়ে) সে যা কিছু দেখেছে (তার 
ভেতরের) অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি । 


99105218811 4১4৫0 


১২. তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছো 
যা সে নিজের চোখে দেখেছে! 


পা তা তাপ /৯ ৮91 Drs 


90০৫8 9০ 


১৩. সে (কিন্তু) তাকে আরেকবারও দেখেছিলো, 


1 ৯০9 পতি পা Dlr Nass 


৫ Gry sh 


১৪. (সে তাকে দেখেছিলো) “সেদরাতুল মোস্তাহা*র 
কাছে, 


ses, 


১৫. যার কাছে রয়েছে (মোমেনদের) ঠিকানা 
জামাত; 


LIL পারা 


59৮11 Ls bss 


১৬. সে ‘সেদরাটি’ (তখন) এমন কিছু (জ্যোতি) 
দিয়ে আচ্ছন্ন ছিলো, যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া 
(শোভনীয়) ছিলো, 


পা পাট পাপা 


© i LD ৪৯৪১1 


১৭. (এখানে তার) কোনোরকম দৃষ্টি বিভ্রম হয়নি 
এবং তার দৃষ্টিও সীমালংঘন করেনি । 


১৮. অবশ্যই সে তার মালিকের বড়ো বড়ো 


নিদর্শনসমূহ দেখেছে। 


পারা ২৭ কালা ফামা খাতবুকুম ৬১৯ 


[তা Acs 


© ya al Sh 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৩ সুরা আন নাজম 
১৯. তোমর কি লাত’ ও “ওযযা" সম্পর্কে ভেবে চা 
দেখেছো? © Gl ০-01-০4০১ 


২০. তৃতীয় আরেকটি (দেবী) “মানাত © ৪১৯২1 20811 8959 


২১. (তোমরা কি মনে করে নিয়েছো,) পুত্র সন্তান ALN ০4৮ ০5 ছু ৫ 
সব তোমাদের জন্যে, আর কন্যা সন্তান সব আল্লাহর © (৪1 45341 -৫ 
জন্যে? 


২২. (তা হলে তে) এ (বন্টন) হবে নিতান্তই একটা 


হল TATE 
অসত sus os als 


২৩. টি AoA Fete ৮০৯ 

আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং | ৪ ৮৮৮ গা 

তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছো, আল্লাহ্‌ « তাহার টিটি AS 
তায়ালা এ (নামে)-র সমর্থনে কোনো রকম দলীল ule ৬৮০০০ 457০ 

প্রমাণ নাযিল করেননি; এরা (নিজেদের) আন্দায এ AA ২. ভন টি 
অনুমানেরই অনুসরণ করে এবং এরা নিজেদের cA) | 55505280131 09225 
প্রবৃত্তির ইচ্ছা আকাংখার ওপর চলে, অথচ তাদের EC ER OR 

কাছে (ইতিমধ্যেই) তাদের মালিকের পক্ষ থেকে ও dd ৮৪১) ০০০৪০ Se 9815 
হেদায়াত এসে গেছে। 2 


২৪. (এদের কাছ থেকে) মানুষ যা পেতে চায় তাকি 
সে কখনো পাবে 


২৫. দুনিয়া ও আখেরাত তো আল্লাহ তায়ালার 
জন্যেই। 


২৬. কতো ফেরেশতাই তো রয়েছে আসমানে, LU ৯০০ /১ ০৩ 
(কিন্তু) তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না- £ 2 ১৮১1৩৬৫০০০৪ 


যতোক্ষণ না আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা এবং 21 ০30 Uf ox er Y | Reh ec lS 
যাকে ভালোবাসেন তাকে তার জন্যে অনুমতি না OE 
দেন। 2৮০০ 


২৭. যারা পরকালের ওপর বিশ্বাস স্থাপন করে না, 4 ৪-০4১” 
তারাই ফ্েরশতাদে টি ০১০০৪১59০৯2 Y ado 
অভিহিত করে। ও ANIEASEL 


পা ৮০ 9০ Lai পাপা 


২৮. (অথচ) এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই * 
নেই; তারা তো কেবল আন্দায অনুমানেরই অনুসরণ YO ule ৫15০5 একনি? 


করে, আর সত্যের মোকাবেলায় (আন্দা) অনুমান 
তো কোনো কাজেই আসে না, Gls GE Y wll ০19, ul 


২৯. অতএব (হে নবী), যে ব্যক্তি আমার স্মরণ থেকে E AD ৯৩ OA A 
সরে গেছে, তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো 5 03 ue 8 din tony 
না, (কারণ) সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই Cyt 
কামনা করে না; © Jt 89521311 2 


পা WA DDL a Ma 


৩০. তাদের জ্ঞানের দৌড় তো ওটুকুই; TPE EE OEY OEE EE 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম *% ৬২০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
(এ কথা) একমাত্র তোমার মালিকই ভালো জানেন 


৫৩ সূরা আন নাজম 


Ac Az Uc Az ৮9 শিরা পাশ তা 


কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তিনিই £ 415৭ ০20৩ ০ ০9৯) ul 


ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান 
পেয়েছে। 


A শটি প্রানি পূণ পাশিটি পা 


গু 6 ৪০০০ ৬০ ০০9১9 


৩১. আসমানসমূহ ও যমীনের সব কিছুই আল্লাহ , ১৭1 $ | fl 
তায়ালার জন্যে, এতে করে যারা খারাপ কাজ করে Ns 
বেড়ায় তিনি তাদের (খারাপ) প্রতিফল দান করবেন 19 21221977108] G: রে 
এবং যারা ভালো কাজ করে তাদের তিনি (এ জন্যে) তি ! y=) 


মহাপুরস্কার প্রদান করবেন; ET 


৩২. (এই পুরস্কার তাদের জন্যে) যারা বড়ো বড়ো TA -- A 
গুনাহ ও অশ্মীলতা থেকে বেঁচে থাকে, ছোটোখাটো 2d Oy ০৪০ 
গুনাহর কথা আলাদা, অবশ্যই তোমার ম'লিকের ক্ষমা এচ 

(-র পরিধি) অনেক বিস্তৃত; তিনি তোমাদের তখন 59 . 2১০10114259 
থেকেই ভালো করে জানেন, যখন তিনি তোমাদের Cf 3 1০12 LICE 
(এ) যমীন থেকে পয়দা করেছেন, (তিনি তোমাদের ৯ র্ ৮25 3° 

জানতেন) যখন তোমরা ছিলে তোমাদের মায়ের us SLs LAM SN ০৪ 


পেটে (ক্ষুদ্র একটি) ভ্রণের আকারে, অতএব কখনো ০7775 2-284 5-2 


নিজেদের পবিত্রতা যাহির করো না; আল্লাহ তায়ালাই 
ভালো জানেন কে (তাকে) বেশী ভয় করে। 


2৯, ie lel 


$ ০০৬৮ 


৩৩. (হে নবী,) তুমি কি সে ব্যক্তিকে দেখোনি, যে 
(আল্লাহ তায়ালার পথ থেকে) মুখ ফিরিয়ে নিলো, 


৩৪. যে ব্যক্তি সামান্য কিছুই দান করলো, অতপর 
(নিজের) হাত গুটিয়ে নিলো । 


৩৫. তার কাছে কি গায়বের কোনো জ্ঞান ছিলো (যে, 
তা দিয়ে) সে দেখতে পাচ্ছিলো! 


ASN DA ঠাপা পা 


৩৬. তাকে কি (একথা) জানানো হয়নি যে, মূসার 
(কাছে পাঠানো) সহীফাসমূহে কি (কথা) আছে, 


৩৭. (তাকে কি) ইবরাহীমের কথা জানানো হয়নি- 
যে আল্লাহর) বিধান পুরোপুরিই পালন করেছে, 


LA TIA x 


গু 89 Golly 


৩৮. (তাকে কি বলা হয়নি যে,) কোনো মানুষই 
অন্যের (পাপের) বোঝা উঠাবে না, 


1 /৯ ০9 পাঠ ৬৪ 2৩ 


৪ ৮০১৯9 BV 


৩৯. মানুষ ততেটুকুই পাবে যতেটুকু সে চেষ্টা 
করেছে, 


AA পা AU Ac 


6 ALY ul ld fs 


৪০. অবশ্যই তার কাজকর্ম অবশ্যই (পরীক্ষা-নিরীক্ষা 
করে) দেখা হবে, 


172 পা Az TiN তে শা 


© Gy ১৭৮ 4৯৮৮ uly 


৪১. অতপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া 
হবে, 


y ASD LTA ০1৯০2 
€) 8911 shh 4১৯০০ 


৪২. পরিশেষে (সবাইকে একদিন) তোমার মালিকের 
কাছেই পৌছতে হবে, 


পারা ২৭ ক'লা ফামা খাতবুকুম ৬২১ 


y ICANN Ws 1 ডন 
© ll SY dl ols 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪৩. তিনিই (সবাইকে) হাসান, তিনিই (সবাইকে) 
কীদান 


88. তিনিই (মানুষকে) মারেন, তিনিই (তাদের) 
বাচান 


রি 


৪৫. তিনিই নর নারীর যুগল পয়দা করেছেন, 


শার্শা তাত 


@ Nb dl 55552া1 9549 


৪৬. (পয়দা করেছেন তাদের) এক বিন্দু (স্বলিত) 
শুক্র থেকে, 


চিন A 


৪191 285১ ৩০ 


৪৭. পুনরায় এদের জীবন দান করার দায়িত্বও 
(কিন্তু) তার, 


LA পরত ০ Azd Bar 


© ৪১১৬ EI ale fo 


৪৮. তিনিই (তাকে) ধনশালী করেন এবং তিনিই 
(তার পুঁজি) স্থায়ী রাখেন, 


IAz পাশটি TUS 


6h Aly 


৪৯. তিনি “শেরা” (নামক) নক্ষত্রেরও রব, 


[ny পা পাশটি TU 


& yt ৪১9 ৯29 


৫০. তিনিই প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে 


প্র 


91 192৫2 


৫১. (ধ্বংস করেছেন) সামুদ জাতিকে (এমনভাবে) 
যে, তাদের একজনকেও তিনি অবশিষ্ট রাখেননি, 


Aa তি OAD 


© Ef Li 059 


৫২. এর আগে (তিনি ধ্বংস করেছেন) নূহের 
জাতিকে- কেননা তারা ছিলো ভীষণ যালেম ও চরম 
বিদ্রোহী; 


ADL AD ALD 


AE hd oe TCH 


AW AD তো / পাপা 


টি পা প্র ডি পর 


© ৮9৮৮ 


৫৩. তিনি একটি জনপদকে ওপরে উঠিয়ে উল্টো 
করে ফেলে দিয়েছেন । 


IAz 254 ABN পা 


© ৪9৮2878০119 


৫৪. অতপর সে জনপদের ওপর তিনি ছেয়ে 
দিলেন এমন এক ভিন আযাব, যা (তাকে 
পুরোপুরিভাবে) ছেয়ে দিলো 


শপ এপ 


& AL 


৫৫. তারপরও হে দার মানুষ,) তুমি তোমার 
মালিকের কোন্‌ কোন্‌ নিদর্শনে সন্দেহ প্রকাশ করো! 


Wer 


cls 


5১০53423581 


৫৬. (আযাবের) সতর্ককারী (এ নবী তো) আগের 
সতর্ককারীদেরই (মতোই) একজন! 


IIASA 96), ৮9০ SGA ১৫) 
€ ০911)৩-4| ০০ ১০1০০ 


৫৭. (ত্রিত আগমনকারী কেয়ামতের) ক্ষণটি 
(আসলেই) আসন্ন হয়ে গেছে, 


৪৫:01 খা 
€ BNE es 


৫৮. আল্লাহ তায়ালা ছাড়া কেউই সে ক্ষণটির (তথ্য) 
উদঘাটন করতে পারবে না; 


পন পা ভিপি 


O20 af ৬5:০০ 


৫৯. এগুলোই কি সেসব বিষয়- যার ব্যাপারে তোমরা 
(রীতিমতো) বিস্ময়বোধ করছো, 


পর /৯ টি পা ঠা 


& 096৬855116০ wi 


৬০. (এসব বিষয় নিয়ে) তোমরা হাসাহাসি করছো, 
অথচ (পরিণামের কথা ভেবে) তোমরা মোটেই 
কাদছো না, 


পা ABDAz পাশা পা 8০ পা Nar 


© ০9৫ ১9 uw Hi) 


৬১. (মনে হচ্ছে) তোমরা সবাই উদাসীন হয়ে 
রয়েছে । 


পারা ২৭ ক্বালা ফামা খাতবুকুম 


৬২২ 


LAD 1 ADNar 


© 3 Sl 


www.alquranacademylondon.org 


ই 145114 3] ও 


lelz) lls ৩২০১11২৪১৩১ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৪ সূরা আল ব্বামার 


৬২. অতপর তোমরা আল্লাহ তায়ালার সামনে ব্রার Yb ASIA s 
সাজদাবনত হও এবং তারই এবাদাত করো । Std PEE 


১. বুজে 
হয়ে গেছে! 


২. (কাফেরদের অবস্থা হচ্ছে) তারা যদি কোনো 5 4244 42 8 2/1 8-০ 

নিদর্শন দেখে তাহলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় ১- 1919559 19১৭ al 195 ৩19 
এবং বলে, এটা হচ্ছে এক চিরাচরিত র 

(ব্যাপার)। 


৩. তারা (সত্যকে) অস্বীকার করে এবং নিজেদের A 

খেয়াল খুশীর অনুসরণ করে, (আসলে) প্রত্যেকটি rid 1522 17:32 
(কাজেরই) একটি চূড়ান্ত নিষ্পত্তি (-র সময়) 8 nd 
রয়েছে। নি 


৪. অবশ্যই এ লোকদের কাছে (অতীত জাতিসমূহের ৮৮৮৪ ৯১ ।৩ THAD এ ADAT এর 
আযাবের) সংবাদ এসেছে, (এমন সংবাদ) যাতে ৫১৯১১০4০০১1 ০০৯৩ 
(শাস্তির) হুশিয়ারী রয়েছে, 


৫. এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞানসমৃদ্ধ ঘটনা, যদিও ০ ৪,৮1৮ 
এসব সতর্কবাণী তাদের কোনোই উপকারে আসে ৫9821258102 
না, 


৬. (হে নবী,) তুমি এদের থেকে মুখ ফিরিয়ে 
নাও। (যেদিন কেয়ামত হবে) সেদিন একজন 
আহবানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে 
আহ্বান করবে 


৭. (সেদিন) তারা অবনত দৃষ্টি নিয়ে (একে একে) 25284 2 
কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে, যেন বিক্ষিপ্ত ০97১-৯২-৮১ ্ 


858 8১৯21526৬1৯ 


পর সবাই তই) আৰ Sd gl এ orate 


করেছিলো, তারা বলবে, এ তো (আসলেই) একটি Go 
ভয়াবহ দিন! ৪১১০ ys 


৯. এদের আগে নৃহের জাতিও (এসব কথা) 177৮5 ছু? 
অস্বীকার করেছিলো, তারা আমার বান্দা (বুহ)-কে ১৩% 19205 09" ডিক ০০৫৫ 


মিথ্যা সাব্যস্ত করেছে, তারা তাকে পাগল বলে 0) 3319 0 $= 19165 
আখ্যায়িত করেছে, তাকে (নানাভাবে) ধমকও দেয়া রিনি 3° 
হয়েছিলো । 


১০. অতপর সে তার মালিককে ডাকলো (এবং AL লি 
বললো) আমি একান্ত অসহায়, অতএব তুমি (এদের গু ১ ৮০051 459 2০১ 
কাছ থেকে) প্রতিশোধ নাও । 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬২৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৪ সূরা আল কুমার 


১১. এরপর আমি (তার ডাকে সাড়া দিলাম এবং) &) - ৫ 
প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্যে আসমানের ছ্বারসমূহ © as দা গে] 120 


পাটি প্রা নি 


খুলে দিলাম, 

১২. ভূমির স্তর (বিদীর্ণ করে তাকে পানির) প্রচন্ড ৮7; 408842 AMIE 
প্রসুববণে পরিণত করলাম, অতপর (আসমান ও পা 10 5৮০০৯১১153২ 
যমীনের) পানি এক জায়গায় মিলিত হলো এমন 

একটি কাজের জন্যে, যা আগে থেকেই ঠিক করে 

রাখা হয়েছিলো, 


১৩. তখন আমি তাকে কাঠ ও পেরেক (নির্মিত 
একটি) যানে উঠিয়ে নিলাম, 


১৪. যা আমার (প্রত্যক্ষ) দৃষ্টির সামনে (দিয়ে) _ ৮ 

বয়ে চললো, এটি ছিলো সে ব্যক্তির জন্যে একটি ৪ 58৫0৫ ০০৩, 
(বড়ো ধরনের) পুরস্কার, যাকে অস্বীকার করা 

হয়েছিলো । 


১৫. আমি (জলযানসদৃশ) সে জিনিসটিকে (পরবর্তী 
মানুষদের জন্যে) একটি নিদর্শন হিসেবে রেখে 
দিয়েছি, কে আছে (এর থেকে) শিক্ষা গ্রহণ 


করার? 
22- A Ss Azz 


১৬. (দেখে নাও,) কেমন (কঠোর) ছিলো {£৫ 
আমার আযাব এবং (কতো সত্য ছিলো) আমার ১৩9 ০915৩ ১৯৩ 


৫ 
সতর্কবাণী! 
পা 18597) পাঠ তে তা Az 


১৭, আমি তে ই? ৩০০55 SIU SDs ১৪9 


থেকে) শিক্ষা গ্রহণ করার? © ১৩ 


১৮. আ’দ জাতির লোকেরাও (নবীকে) মিথ্যা প্রতিপন্ন তর 
করেছে, (দেখে নাও তাদের জন্যে) আমার আযাব $36550516০ DEALS TE 


কেমন (কঠোর) ছিলো এবং (কতো সত্য ছিলো) 


আমার সতর্কবাণী! 


১৯. এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের ওপর EE PE ene CL টু 
ঝঞ্চী বিক্ষুব্ধ বায়ু প্রেরণ করেছিলাম, [51৮০ ্ এ 


২০. যা মানুষদের এমনভাবে ছুঁড়ে মারছিলো, যেন তা Acp তা চিন & চি ভা 
খেজুর গাছের এক একটি উৎপাটিত কান্ড! ৬৯১ 1-০1৮৯১৮৮০ Lo 


২১. (দেখে নাও) কেমন ছিলো আমার আযাব আর 
(কতো সত্য ছিলো) আমার সতর্কবাণী! ১৬১ (915 UL Bal 


“Aes 


২২. অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্যে *  *44 রি 
কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে (তা ws US FSU 018 6০০৪ এ 


থেকে) শিক্ষা গ্রহণ করার? 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম চি ৬২৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৪ সূরা আল কামার 
২৩. সামুদ সম্প্রদায়ও (আযাবের) সতর্ককারী (নবী ও DAZ Acs 
রসূল)-দের মিথ্যা প্রতিপন্ন করেছিলো । SEIU 373 S38 
২৪. তারা বলেছিলো, আমরা কি আমাদের মধ্যকার পপ টিবি 
একজন লোকের কথা মেনে চলবো? তার আনুগত্য শি ১1৩-1905 band 19145 
শিয়া ভিত হি ৪ 3d 
২৫. আমাদের মাঝে সে-ই কি একমাত্র ব্যক্তি ছিলো- -2 ৮1৫. নান উরি ০৯ ৪ 

যার ওপর (আল্লাহর) ওহী নাযিল করা হয়েছে, 5৯০১ bss ere se SS Gs 
তি নিন, ও ১৪182 
২৬. আগামীকাল (মহাবিচারের দিন) তারা জানতে ত) পর ৮ ৪পকতত 
পারবে, তাদের মধ্যে কে ছিলো মিথ্যাবাদী ও ও 5541 29৫11 ৬০1৩2 05৯5 
অহংকারী! 

২৭. অবশ্যই আমি তাদের পরীক্ষার জন্যে একটি উদ্থী * +", LG 225 4315) 8 
পাঠাবো, তুমি একান্ত কাছে থেকে তাদের দিকে লক্ষ্য “> Al 252 2 


করো এবং ধৈর্য ধরো, জী 19 


২৮. তাদের জানিয়ে দাও, (কুয়া) পানি অবশ্যই দঃ দি দি 
তাদের (ও উন্ত্রীর) মধ্যে ভাগ করে দেয়া হয়েছে He 550 ule ১2 


এবং তাদের সবাই (পালাক্রমে) কুয়ার পাশে হাযির 

হবে। 

২৯. অতপর তারা (বিদ্রোহের জন্যে) তাদের বন্ধুকে oa EE তাত 
ডাকলো, সে (উ্থ্রীকে ছুরি দিয়ে) আক্রমণ করলো ১৯৯৪ ct তি 193 
এবং (তার পায়ের) নলি কেটে ফেললো । 

৩০. (পরিণামে তোমরা দেখেছো) কেমন ছিলো আমার মা 
আযাব, (কতো সত্য ছিলো) আমার সতর্কবাণী! 9999 051৬০ ul Ss 


৩১. আমি তাদের ওপর প্রেরণ করলাম মাত্র ।"4175 AAT 
k রে ate GL LU 
একটি গর্জন, এতেই তারা শুষ্ক শাখাপল্পব নির্মিত lated 555% 3101 


নিন দলিত খোয়াড়ের মতো হয়ে ও ১৮৭০] ৮৮৫৪৫ 
|| পর্ণো পার রা রা 


৩২. বোঝার জন্যে আমি কোরআনকে সহজ করে * 14425117172? টির 
নাযিল করেছি, কে আছে (তা থেকে) উপদেশ গ্রহণ ৬ ০৩১ ১940 01১51103১৮8 9 


করার? ও 7৬ 


নু তর জাতির লো রাও সতর্ককারী (নবী)-দের DAS ৯ ৮ 
বিরান 9 ৪১৫12৮51096 ০5৫৫ 


৩৪. অবশ্যই আমি তাদের ওপর পাথর (নিক্ষেপকারী) iN 
887 লুতের পরিবার পরিজন ও তার = - 
র বাদে; রাতের শেষ প্রহরেই আমি 


তাদের উদ্ধার করে নিয়েছিলাম, 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬২৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৩৫. এটা ছিলো আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ; 
যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই 


পুরস্কৃত করি। 


৩৬. লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের ভয় 
দেখিয়েছিলো; কিন্তু এ সতকীকিরণে তারা বাকবিতন্ডা 
শুরু করে দিলো । 


Ac পাপা পাপা পা &ি পাঠ শটিপা ihe Nos 


SSL CE 02০১-৮৯)০১1 do 


৩৭. (একপর্যায়ে) তারা তার কাছে এসে (কুমতলবের 
জন্যে) তার মেহমানদের (নিয়ে যাবার) দাবী করলো, 
আমি (তখন) তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম, 
(আমি তাদের বললাম), এবার তোমরা আমার আযাব 
উপভোগ করো এবং সতর্ককারী (নবীদের অবজ্ঞা 
করার পরিণামটা)-ও ভোগ করো! 


A Dobie টিটি Az Az BAND পারা Naas 
ata 0০০০১ 4৪৯০ ৩০ 59591) ৪19 
পা পা ADA Dor 


3859 (%16519%98 


৩৮. প্রত্যুষেই তাদের ওপর আমার অমোঘ আযাব 
প্রচন্ড আঘাত হানলো, 


প্রা ক্রপা/-০ AD পা তেতো ৯ পাপা 


১১৪০০ NGL SSS U5 


৩৯. (আমি বললাম,) অতপর তোমরা আমার 
এ আযাব আস্বাদন করতে থাকো এবং (আমার) 
সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও ভোগ 
করো। 


S85 lie 1590 


৪০. আমি এ কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্যে 
সহজ (করে নাযিল) করেছি, কিন্তু কেউ আছে কি (এ 
থেকে) শিক্ষা গ্রহণ করার? 


৪১. ফেরাউনের জাতির লোকদের কাছেও আমার 
পক্ষ থেকে সতর্ককারী এসেছিলো, 


০০59 Ach El পাপ 


৪১৬41 ০০১১ ds ৪৯ ০89 


৪২. (কিন্তু) তারা আমার আয়াতসমূহকে অস্বীকার .*. 


করেছে, (পরিণামে) আমিও তাদের পাকড়াও করলাম- 
ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্তা (বিদ্রোহীদের) 
পাকড়াও করে থাকেন। 


৪৩. তোমাদের (সমাজের) এ কাফেররা তোমাদের = 
পূর্ববর্তী কাফেরদের চাইতে কি (শক্তি ও ক্ষমতার 
দিক থেকে) উৎকৃষ্ট? অথবা (আমার) কিতাবের 
কোথাও কি তোমাদের জন্যে অব্যাহতি (-মূলক কিছু) 
রয়েছে? 


Bi Ai AD লা ৬৪ 25/৯৩/১79০ Bos 


AEE 1249 oz rf A 
৪5৮ ও 


88. তারা কি বলছে যে, আমরা হচ্ছি একটি 
অপরাজেয় দল! 


GA Az পা ভিপি ডি স্ঠিপা Na 


৩০৪৮৮৮০০৩০2] 


৪৫. অচিরেই (তুমি দেখবে) এ (অপরাজেয়) দলটিই 
শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং (সম্মুখসমরে) 
তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে । 


ABD DAA হি 


95201109125 ee 


৪৬. তাছাড়া তাদের (শাস্তিদানের) নির্ধারিত ক্ষণ 
কেয়ামত তো রয়েছেই, আর কেয়ামত হবে বড়োই 
কঠিন ও বড়োই তিক্ত। 


EL ss 22041 J 


৩.৫ 


€9১০19 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম চি ৬২৬ www.alquranacademylondon.org 


২211৩ এ২০১11২৪১৩ 


3] ও 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৫ সূরা আর রাহমান 


৪৭. অবশ্যই এসব অপরাধীরা (নিদারুণ) বিভ্রান্তি ও ১০ 22 A, ৮৮ ASNT 
বিকারথ্স্ততার মাঝে পড়ে আছে। ১৯৮9 215 & ৩১৯ of 


৪৮. যেদিন তাদের উপুড় করে (জাহান্নামের) আগুনের ,* ১৯৫ (181, ১ ০০ 
দিকে ঠেলে নেয়া হবে (তখন তাদের বলা হবে); ৮৪৯৯9 3041 ৩ ০০৮৯৮ 99 


পা 


এবার তোমরা জাহান্নামের (আযাবের) স্বাদ উপভোগ প্লে আত ৯8৯2 
করো, 


৪৯. অবশ্যই আমি সব কয়টি জিনিসকে একটি 
সুনির্দিষ্ট পরিমাণমতো সৃষ্টি করেছি। 


৫০. (আর) আমার হুকুম! সে তো এক নিমেষে 
চোখের পলকের মতোই (কার্যকর হয়) । 


৫১. তোমাদের বহু (বিদ্রোহী) জাতিকে আমি বিনাশ 
করে দিয়েছি, অতএব আছে কি (তা থেকে) শিক্ষা 
গ্রহণ করার মতো কেউ? 


৫২. তারা যা কিছু করছে (তার) সবটুকুই (তাদের প|। ১০৪52 রহ 
আমলনামায়) সংরক্ষিত আছে। 32911 $ 59 ৬৪99 


৫৩. (সেখানে রয়েছে) প্রতিটি ক্ষুদ্র বিষয়, লিপিবদ্ধ জুরি NSD Ke Bi 
আছে প্রতিটি বড়ো বিষয়ও । ১০০০০ 2৯69 ১৯০ 059 


৫৪. (অপরদিকে) যারা (আল্লাহকে) ভয় করেছে, পুত চপ As HADI 
তারা অনাদিকাল (সুরম্য) জান্নাতে ও (প্রবাহমান) ৪১৯১ 3 er sl of 


ঝর্ণাধারায় থাকবে 


৫৫. (তারা অবস্থান করবে) সন্মানজনক জায়গায়, হ 588 51716 বত ৭ 
বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম সভা আল্লাহ 20% SL ০ 5০১০ ০০৩ 


As 
++ As 


তায়ালার সান্নিধ্যে । 


1 5 


৩৮১1 4 223 
৮১) 


১. পরম করুণাময় (আল্লাহ তায়ালা), 


২. তিনি (তোমাদের) কোরআন শিক্ষা দিয়েছেন; 


৩. তিনি মানুষ বানিয়েছেন, 


৪. তিনি তাকে (কথা) বলা শিখিয়েছেন। পাপন পপ 
রি রি 900] 2 


৫. সূর্য ও চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাব মোতাবেক ০:1৯ ৩ শর্ত ০৪1 
(তাদের কক্ষপথে) চলছে, ৬৮০০৩ ১০৪19 ০০৮] 


৬. (যমীনে উৎপাদিত যাবতীয়) লতাপাতা ও । ০৯০০০ ০ ০ ৪15 
গাছগাছড়া তারই সামনে সাজদাবনত হয়, ০৬০৯৭ yl = 


৭. আসমান- তাকে তিনি সমুন্নত করে রেখেছেন রিয়া STIS TS টি 
এবং (ভারসাম্যের জন্যে) তিনি একটি মানদন্ড স্থাপন Owls ৮599 les) ৮৮19 
করেছেন, 

পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬২৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৮. (এর উদ্দেশ্য হচ্ছে,) যেন তোমরা কখনো মানদন্ডে 
সীমা অতিক্রম না করো। 


৫৫ সূরা আর রাহমান 


৮1৮ 


৯. ইনসাফ মোতাবেক তোমরা ওযন প্রতিষ্ঠা করো 
এবং (ওযনে কম দিয়ে) তোমরা (এই) মানদন্ডের 
ক্ষতি করো না। 


19১৯ MELE OP oo 


পা পাটি A 


9০1১০] 


১০. আল্লাহ তায়ালা (ভূমন্ডলকে) সৃষ্টিরাজির জন্যে 
(বিছিয়ে) রেখেছেন, 


[১059 2 


১১. তাতে রয়েছে (অসংখ্য) ফলমূল, (রয়েছে) 
খেজুর, যা খোসার আবরণে (ঢাকা), 


2 সি ANDO ১৮ 


1৮১1 ls ০৯৭19 - 


১২. (রয়েছে) ভূষিযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত 
(ফল), 


১৩. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


১৪. তিনি মানুষকে বানিয়েছেন পোড়ামতো শুকনো 
ঠনঠনে এক টুকরো মাটি থেকে- 


১৫. এবং জ্রিনদের বানিয়েছেন আগুন থেকে, 


১৬. অতপর (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে! 


১৭. (তিনি দুই মওসুমের) দুই উদয়াচলের রব এবং 
রব দুই অস্তাচলেরও | 


Az AAA Boo Az AN 


8 95201 ৮05883221০০ 


১৮. অতপর (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


1 ৬৪ ০৮-০ cus Wes 


© ৪5445) NCL 


১৯. তিনি দুটি সমুদ্রকে (বয়ে চলার জন্যে) ছেড়ে 
দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে 
যেতে পারে, 


1A Az টি পাটি রত 


© ৬৯৭ a y= ৫ 9০ 


২০. (তারপরও) তাদের উভয়ের মাঝে একটি 
অন্তরাল (থেকে যায়) যার সীমা তারা অতিক্রম করে 
না, 


1 /১৮ 0 ৯৩ পাপা 


ও ৬8 O° 


২১. অতপর (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


২২. উভয় (সমুদ্র) থেকেই তিনি প্রবাল ও মুক্তা বের 
করে আনেন, 


২৩. অতপর (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


২৪. সমুদ্রে বিচরণশীল পাহাড়সম জাহাজসমূহ তো 
তারই (ক্ষমতার প্রমাণ), 


পারা ২৭ ক্বালা ফামা খাতবুকুম 


নত 


৬২৮ 


পার্টি পিপি 


[30৫50 8৫২) )221 2 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৫. অতপর (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


২৬. (যমীন ও) তার ওপর যা কিছু আছে তা সবই 
(একদিন) বিলীন হয়ে যাবে, 


২৭. বাকী থাকবে শুধু তোমার মালিকের সত্তা- যিনি 
পরাক্রমশালী ও মহানুভব, 


পাটি, Dp Ws ০৯ পা পা 


91811151245) 49555 


২৮. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


লগ 
It Wess cpus Wes 


৪53৫3042351 ৬ 


Ed 


২৯. এই আকাশমন্ডলী ও ভূমন্ডলে যতো কিছু আছে 
সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়; (আর) 
প্রতিদিন (প্রতি ক্ষণ) কোনো না কোনো কাজে তিনি 
তৎপর রয়েছেন, 


ATPL 


3৫,৪০9 ০৮ & ০2855 
ub Eps 


৩০. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


tw? cus Wes 


© ৬৯৫02 Nl ৪6? 


৩১. (এই তৎপরতার মাঝেও কিন্তু) আমি তোমাদের 
(হিসাবের) জন্যে সময় বের করে নেবো, 


পারি প্র A Bai PLAS 


নি 


৩২. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


1:৬৯ ৮-9 HU 


৪৬১৫ 


৩৩. হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমন্ডল ও 
ভূমন্ডলের সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য 
থাকে তাহলে (যাও!) তা অতিক্রম করেই দেখো; 
(কিন্তু আমার দেয়া) ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই 
(এ সীমা) অতিক্রম করতে পারবে না, 


053৫০1০0955 


115 PLLA 


৩৯১9 Ef os I 
6 AN 55855585 


৩৪. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


twp cpus Wes 


৪ ৬৯৫0 Nl ৪6? 


৩৫. (কেয়ামতের দিন) তোমাদের উভয় সম্প্রদায়ের 
ওপর আগুনের স্ফুলিংগ ও ধোয়ার কুন্ডলী পাঠানো 
হবে, তোমরা (তা) প্রতিরোধ করতে পারবে না, 


AWS cD cHAsd এটি পা ০১৩ 


ore 6190 0৮৮19 04১8 
৫ 


৩৬. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


twee cpus Ww 


oe Nyt 


pM 


৩৭. যখন আসমান ফেটে যাবে তখন তা (লাল) 
চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে, 


কপাট পা Ac শর্ট পা টি ৮2 তে 


৪১)9 ০১14৪ st AES 


৩৮. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


রা হবে না, 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬২৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪০. অতপর (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


৫৫ সুরা আর রাহমান 


1১৮০০ cw নে wos 


© HS 5) ৪ 65 


৪১. অপরাধীরা তাদের চেহারা দিয়ে (সেদিন এমনিই) 
চিহ্নিত হয়ে যাবে, (অপরাধের নথি অনুযায়ী) তাদের 
কপালের চুল ও পা ধরে ধরে (হেচড়ে) নেয়া হবে, 


৮9 পা ডি টিপা ৯ ০912৯ “AD ৮9 পা ডি শটি 


HE omg OF ০১৮ 


LALA পা A 


OSHS tL 


৪২. অতপর (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


1:৬৯ ০৮-০ cus Ww 


he 


৪৩. (সেদিন বলা হবে,) এ হচ্ছে সেই জাহান্নাম, 
যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো, 


Luss A 


৪02১3 


88. (সেদিন) তারা তার ফুটন্ত পানি ও জাহান্নামের 
মাঝে ঘুরতে থাকবে, 


1. / তা chor টি পা ABAD 
৪ এ 


তে পা 


৪৫. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নিদর্শন অস্বীকার করবে! 


৪৬. যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দীড়াবার 
(সময়কে) ভয় করবে, তার জন্যে থাকবে দুটো 
(সুরম্য) বাগিচা, 


৪৭. অতপর (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৪৮. সে (বাগিচা) দুটো হবে ঘন শাখা প্রশাখা 
বিশিষ্ট 


2 


৪৯. অতপর (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


৫০. সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, 


৫১. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


৫২. সেখানে প্রতিটি ফল থাকবে দু" দু'প্রকারের, 


৫৩. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


৫৪. জোন্নাতীরা সেখানে) রেশমের আস্তর দিয়ে 


মোড়ানো পুরু ফরাশের ওপর হেলান দিয়ে বসবে, ৮৯১৯ 


(এ সময়) উভয় উদ্যান (ফলসহ তাদের সামনে) 
ঝুলন্ত অবস্থায় থাকবে, 


৫৫. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 


৪ ৬০৫৪ 2 


৫৬. সেখানে (আরো) থাকবে আয়তনয়না হুর, যাদের 
এদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ 
পর্যন্ত করেনি, 


৩৪২০ 211, lyst ug 


Lz ABDihs রঃ 9 


896 Yo als ০০১ 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম *% ৬৩০ বেদনাকে 


1শ1২911০ এ২০১।)২৪২৩ 


3 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৫ সুরা আর রাহমান 


৫৭. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৫৮. এরা যেন এক একটি প্রবাল ও পদ্মরাগ, রঃ 2১21 8] কি 


৫৯. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে? 

৬০. উত্তম (আনুগত্য)-এর বিনিময় উত্তম (পুরস্কার) 
ছাড়া আর কি হতে পারে (বলো)! 

৬১. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে! 

৬২. এ দু'টো ছাড়াও (সেখানে) দুটো (ভিন্ন ধরনের) 
৬৩. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 

৬৪. সে (উদ্যান) দুটো হবে সবুজ ও ঘন, 


৬৫. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৬৬. সেখানে থাকবে দুটো ঝর্ণাধারা, ফোয়ারার মতো 
উচ্ছল গতিতে তা অবিরাম বইতে থাকবে, 

৬৭. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 

৬৮. সেখানে থাকবে (রং বেরংয়ের) ফল পাকড়া_ 
খেজুর ও আনার, 

৬৯. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৭০. সেখানে থাকবে সৎ স্বভাবের সুন্দরী রমণীরা, 


৭১. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 

৭২. হুররা তাবুতে (তোমাদের জন্যে) সংরক্ষিত 
(রয়েছে), 

৭৩. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 

৭৪. এদের আগে অন্য কোনো মানুষ কিংবা জ্বিন 
কখনো এদের স্পর্শ করেনি, 


৭৫. অতএব (হে মানুষ ও জিন), তোমরা তোমাদের ত1955 1৮8৮ ইলা 
মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে, ৪ 1৮5) ৪ম 


PA 


৭৬. এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ & এ. কত 
চাদরের ওপর হেলান দিয়ে বসবে, 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম +৬৩১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭৭. অতএব (হে মানুষ ও জ্বিন), তোমরা তোমাদের 
মালিকের কোন্‌ নেয়ামত অস্বীকার করবে, 


৫৬ সুরা আল ওয়াক়্াহ 


দা 
1 ১৮-৪ “Luss পা এল 


ও ৬০৭ ৮581 ৬১ 


৭৮. কতো মহান তোমার মালিকের নাম, তিনি 
মহাপ্রতাপশালী ও পরম অনুগহশীল। 


পাটি টিপা 1. পাপা BDA পাপা পা 
STYLE এ১ ৩৪০ এ% 


A 


১. যখন (কেয়ামতের অবশ্যম্ভাবী) ঘটনাটি সংঘটিত 
হবে, 


২. (তখন) কেউই তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী 
থাকবে না। 


৩. এ (ঘটনা)-টি হবে (কারো মর্যাদা) ভূলুষ্ঠিতকারী, 
আর (কারো মর্যাদা) সমুন্নতকারী, 


৪. পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, 


y BL oD ALA রা] 


$1৯)০১১%। ৬৯310 


Ed 


৫. পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ করে দেয়া হবে, 


SL -9,৮ ৯ 


৫৮০0031৬০৪9 


৬. অতপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে 
যাবে, 


= fo 
We (7১৬4 Foc Maas 
+ 


1825 255 4945 


৭. আর তোমরা (মানুষরা তখন) তিন ভাগ হয়ে 
যাবে; 


2 পানি A PADD 


ও %4191৯19)৮449 


৮. (প্রথমত হবে) ডান দিকের দল, (তোমরা কি 
জানো এ) ডান দিকের লোক কারা? 


৮ াপাটিপাটি। 1 ঈি্ রর LAAN DOU Ar 
পা পা ৰব 
০৩ Loa =| Lois ৮৯০০৪ 


রা পা 


৯. (দ্বিতীয়ত হবে) বাম দিকের দল, কারা এ বাম 
দিকের লোক (তা কি তোমরা জানো)? 


৮ “he -০ LAS “he ০91 ৯ পর্ণ 
© Whit আসত Leith ৮৯০9 


রা পা 


১০. (তৃতীয়ত হবে) অগ্রবর্তী (ঈমান আনয়নকারী) 
দল, এরা (হবে) অগ্রগামী দল, 


w w 
5৫৮৯5 পান 


উ ০9৮৭] 0 


১১. এরা হচ্ছে (আল্লাহ তায়ালার) একান্ত ঘনিষ্ঠ 
বান্দা, 


পা ৯০০ 0৩০৮ 


$ 0৯১৪৮ 9 


১২. (এরা) নেয়ামতে পরিপূর্ণ জান্নাতসমূহে (অবস্থান 
করবে)। 


AD Lo an, 
Sal ৮ ৩৪ 
ডি... তর 


১৩. (এদের) বড়ো অংশটি (হবে) আগের লোকদের 
মধ্য থেকে, 


পাটি ডে পাটি পা 555 
+e 


১৪. আর সামান্য (একটি অংশই) থাকবে পরবর্তী 
লোকদের মাঝ থেকে; 


IA পা SBA cr 
2 


© ca yY | ০ Un 


Ed 


১৫. (তারা) স্বর্ণখচিত আসনের ওপর (উপবিষ্ট 
থাকবে), 


১৬. তার ওপর তারা (একে অপরের) মুখোমুখি 
(আসনে) হেলান দিয়ে (বসবে) । 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম + ৬৩২ www.alquranacademylondon.org 


1৩1২211০ Jbl 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৭. তাদের চারপাশে (তাদের সেবার জন্যে) চির 
কিশোরদের একটি দল ঘুরতে থাকবে, 


৫৬ সূরা আল ওয়াকে়্োহ 


LN OA ঈি্া্পা DBD AD 


& 090০ ০1619৫5০396 


১৮. পানপাত্র ও প্রবাহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে 
(এরা প্রস্তুত থাকবে), 


ঠ এ, er ৫98 $369 5196 


১৯. সেই (সুরা পান করার) কারণে তাদের 
কোনো শিরপীড়া হবে না, না তারা (কোনো রকম) 
নেশাগ্রস্ত হবে, 


তা ১০ APD Lz পিতা তা ০৮০ SD 


© ০5 Yo es ০9০০০ Y 


২০. (সেখানে থাকবে) তাদের নিজ নিজ পছন্দমতো 
ফলমূল, 


শা ALE পু পাশা ৬ 


শু 019 ১৯৯৯০৪ Le EIS 


২১. (থাকবে) তাদের মনের চাহিদা মোতাবেক 
(রকমারি) পাখীর গোশত; 


Ed জিলা ao Aw Aa 


ও ৪৯০২ loo jab ৫৯৭5 


২২. (তাদের জন্যে মজুদ থাকবে) সুন্দরী সুনয়না 
সাথীরা, 


GA GAD 


© 5199 


২৩. তারা যেন (সযত্নে) ঢেকে রাখা এক একটি 
মুক্তা, 


$ 50 50০৫৫ 


২৪. (এগুলো হচ্ছে তাদের) সে (কাজের) পুরস্কার যা 
তারা (দুনিয়ায়) করে এসেছে। 


পা শিশির AD পার্ট চি [fd ৮7৩ 


ও ০৮১19 ৮91১৯ 


২৫. সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে 
পাবে না, না শুনতে পাবে কোনো পাপের কথা! 


FAs cA ADNAN 


[54 less ০৯৮৪! 


২৬. বরং বলা হবে শুধু) শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি! 


Zl ic GA 


91120524581 


২৭. (এরপর থাকবে) ডান পাশের লোক, আর কারা 
(এ) ডান পাশের লোক; (তা কি তুমি জানো?) 


Aad 


lee filo eal 


২৮. (তারা অবস্থান করবে এমন এক উদ্যানে,) 
যেখানে থাকবে কীটাবিহীন বরই গাছ, 


৯72 ৮৯ 5 


৪ ১১2৯4 ১০ & 


২৯. থোকবে) কীদি কীদি কলা, 


A DAD 2৮5 


৩০. ছায়া দূর-দূরাস্ত পর্যন্ত সম্প্রসারিত থাকবে, 


৩১. আরও থাকবে প্রবাহমান (ঝর্ণাধারার) পানি, 


৩২. পর্যাপ্ত (পরিমাণ) ফলমূল, 


৩৩. যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার 
ব্যবহার কখনো) নিষিদ্ধ করা হবে না, 


৩৪. থাকবে উঁচু উঁচু বিছানা; 


৩৫. আমি তাদের (সাথী হুরদের) বানিয়েছি (-ঠিক) 
বানানোর মতো (করেই), 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম 


৬৩৩ 


DoIASAL 


CFE FE fk 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩৬. (তাদের একটি বড়ো বৈশিষ্ট্য) আমি তাদের চির 


কুমারী করে রেখেছি, 


৫৬ সুরা আল ওয়াকেয়োহ 


If রা তা পাপ 


৩৭. তারা (হবে) সমবয়েসী প্রেম সোহাগিনী, 


ঙ্ শাহি £22 


৩৮. (এসব হচ্ছে প্রথম দলের) ডান পাশের লোকদের 
জন্যে; 


৩৯. (এ ডান পাশের লোকদের) এক বিরাট অংশই 
হবে কেন্তু) আগের লোকদের মাঝ থেকে, 


৪০. (আবার) অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ 
থেকেও; 


৪১. (অতপর থাকবে) বাম পাশের লোক, (তুমি কি 
জানো) এ বাম পাশের লোক কারা; 


৪২. (তাদের অবস্থান হবে জাহান্নামের) উত্তপ্ত বাতাস 


ও ফুটন্ত পানিতে 


৪৩. এবং (ঘন) কালো রঙের ধোয়ার ছায়ায়, 


88. (সে ছায়া যেমন) শীতল নয়, (তেমনি তা 
কোনো রকম) আরামদায়কও নয় । 


৪৫. নিসন্দেহে এরা (সেসব লোক যারা) এর আগে 
(দুনিয়ায়) অত্যন্ত সুখ সম্পদে কাটাতো, 


eT AA AP পনি AD পাচ /৯ 900 


© ০০95০ EUS 0551906০231 


৪৬. এরা বার বার বড়ো বড়ো পাপ কাজে লিপ্ত হয়ে 
পড়তো, 


৮৯৪৪ LOAD পা 


$ 59821 ৬-৫| & ০১১০ 19)59 


৪৭. এরা বলতো, আমরা যখন মরে যাবো আমরা 
যখন মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবো- তখনও কি 
আমাদের পুনরায় জীবিত করা হবে? 


015$158955165509158515069 


পা ১০০ ১-/পাশি Dc ল্প 


6 0585201201659 


৪৮. আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষদেরও কি 
(জীবিত করা হবে)? 


৮ পন 


©) © 0291 (55191 


৪৯. (হে নবী,) তুমি বলো, অবশ্যই আগে পরের সব 
লোককেই- 


০১5২1952901 ol 


৫০. একটি নির্দিষ্ট দিনে (একটা নির্দিষ্ট সময়ে) জড়ো 
করা হবে! 


রা APAD NA পাপা 


91905 ote UO Il 


৫১. অতপর (কাফেরদের বলা হবে,) ওহে পথভ্রষ্ট 
ও (এ দিনের আগমনকে) মিথ্যা প্রতিপন্নকারী © 
ব্যক্তিরা, 


পা ঠিশটি এ 


০05৫1 05120 GLE 


৫২. (আজ) তোমরা অবশ্যই ভক্ষণ করবে “যাক্কুম' 
(নামক একটি) গাছের অংশ 


১0 Aw রা “ALI 


8950 ০০ ৯6 ৩2998 


৫৩. তা দিয়েই তোমরা (আজ তোমাদের) পেট 
ভরবে, 


পা ABDI পাটি পা 8১০9১ পাপা 


৪০৮1 ৬৩9০০) 


৫৪. তার ওপর তোমরা পান করবে (জাহান্নামের) 
ফুটন্ত পানি, 


Aad পা AD তা 


৪ al 0545 054১৯ 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম + ৬৩৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৬ সুরা আল ওয়াক্য়োহ 


৫৫. তাও আবার পান করতে থাকবে (মরুভূমির) 
তৃষ্ণার্ত উটের মতো করে; 6a ০১১৪ 05১০3 


৫৬. এই হবে (সেদিন) তাদের (যথার্থ) $ ৬১3110০2216, 


LAS 8৮91 টিপার BLAS 


৫৭. আমি (যে) তোমাদের সবাইকে পয়দা করেছি- ০52০ রর 
(এ কথাটা) তোমরা কি স্বীকার করো না? 9৪০০০ Yh AS ০৯৪ 


৫৮. তোমরা যে (সন্তান উৎপাদনের জন্যে এক বিন্দু) পা 
বীর্যপাত করে আসো, সে সম্পর্কে (কখনো) কি ভেবে © ০৭০৮) ly 
দেখেছো? 

৫৯. (বলো তো,) তাকে কি তোমরা (পূর্ণাংগ) মানুষ 17 “5 2518145 “ 2? 
বানিয়ে দাও- না আমিই তার অষ্টা? 99111 ০৯৩1 1 4১921-৮15 
৬০. তোমাদের মাঝে সেবার) মৃত্যু আমিই নির্ধারণ ৮৯? রব রা ডিন 1595 9০০৯ = 
করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে- ৩ 9 cw gol i U3 r= 


পা AD পা AD তা 


শা 


৬ ০০9০০ 
৬১. তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে পাও টন As 
তোমাদের বদল করে দেবো এবং তোমাদেরই ৮ $-৮৫৫-9 সাও 0১20 
(আবার) এমনভাবে তৈরী করবো যে, তোমরা কিছুই দিত 
জানতে পারবে না। ৪০৭৮ Y 


৬২. তোমরা (যখন) তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা ১" (35) 
জানতে পেরেছো, (তখন দ্বিতীয় সৃষ্টির ঘটনাকে) YG UNH | ৮৮৮12 ০£79 


ADD তে পা 


কেন স্মরণ করছো নাঃ 99588 


৬৩. তোমরা (যমীনে) যে বীজ বপন করে আসো সে LALLA» 0 ৯১০০৯ পাপা 
সম্পর্কে কি কখনো চিন্তা করেছো? ও ০9১১৯০৮4৪১৪ 
৬৪. (তো থেকে) ফসলের উৎপাদন কি তোমরা ॥ 447৯৮৮৯6৯০৪ 
ঘটাও- না আমিই তার উৎপাদক? গু Ot oS B55 Sf; 


৬৫. অথচ আমি যদি চাই তাহলে (অংকুরিত সব) ADB ৪০৯০৩ IY ০৩০ hoo sons 
বীজ খড়কুটায় পরিণত করে দিতে পারি, আর (তা © © UIA Abs (15৯ 441৯7 sli od 
দেখে) তোমরা হতভম্ব হয়ে পড়বে, 

৬৬. (তোমরা তখন বলবে, হায়! আজ তো) আমাদের ১০১০৭ | 
সর্বনাশ হয়ে গেলো, ৩ ০১৯৮1 
৬৭. আমরা তো (ফসল থেকে) বঞ্চিতই থেকে হর DAS ho 
গেলাম! UPI SS ০9 


৬৮. কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে ৮ ৯৮৩ ৯4 ডর 
দেখেছো যা তোমরা পান করো; ও 07% CS NLA 


৬৯. (আকাশের) মেঘমালা থেকে এ পানি কি তোমরা * £4 Ff হা BER LN জা 
be এ ৫০) wy ৮ ০০] | fs 
নিজেরা বর্ষণ করো- না আমি এর বর্ষণকারী? [15 তে Tr 


৮০ ৮9/ পা পারি পু 


Sug yl 
৭০. অথচ আমি চাইলে এ (সুপেয়) পানি লবণাক্ত ৮৮2১০ ৩ %7 717৮৩ ৮৮24৮ 
করে দিতে পারি, কতো ভালো হতো- তোমরা যদি 949১ খ| 50 14159 
আমার কৃতজ্ঞতা আদায় করতে! 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৩৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭১. আগুন- যা (প্রতিদিন) তোমরা প্রজ্বলিত করো- 
তা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছো? 


৫৬ সূরা আল ওয়াক্য়োহ 
Ed দি iar! ডে শি ৮9/ পা পাপা পণ 


Suns (৮0115112825 


৭২. তার (জ্বালানোর) গাছটি কি তোমরা সৃষ্টি 
করেছো- না আমি এর স্রষ্টা? 


তপতি তির 


পা AD APN 


Sul 


৭৩. (মূলত) আমিই একে (সভ্যতার) নিদর্শন করে 
রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্যে প্রয়োজন 
পূরণের সামান বানিয়ে দিয়েছি । 


ZA 8৮994 কে cA Az clAos DNAS 


© ০২985155986 94 ০৯৭ 


৭৪. অতপর (হে নবী,) তুমি তোমার মহান মালিকের 
নামের মাহাত্ম্য ঘোষণা করো । 


৭৫. আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের, 


৭৬. সত্যিই তা হচ্ছে এক মহা শপথ, যদি তোমরা 
কথাটা জানতে! 


BA 82 পা ADA AW BS পাপ 25 


১৮০৮০ ০৩৯0 51-৮81415 


৭৭. অবশ্যই কোরআন এক মর্যাদাবান গ্রন্থ । 


গু 1 ১০০০৫ TU 


৯৮১৪৩) 


৭৮. এটি লিপিবদ্ধ রয়েছে একটি (সযত্তে) রক্ষিত 
গ্রন্থে, 


৭৯. যাদের পূত পবিত্র বানানো হয়েছে- তারা 
ব্যতিরেকে তা কেউই স্পর্শ করে না; 


৮৮০০ ৮-০১, BD FELD 


০9১০৪ ১1০ 


৮০. (তো) নাযিল করা হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহ 
তায়ালার কাছ থেকে । 


cA WD AW SGA Ac 


© asl ০) ৩০ ০2১০ 


৮১. তোমরা কি এ (গ্রন্থের) বাণীকে সাধারণ কথা 
মনে করো? 


AD AS A ৮9. 


GU af 853 desi 


৮২. এবং (এভাবে) মিথ্যা প্রতিপন্ন করাটাকেই কি 
তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নেবে? 


পা ৯৮9 ৪০-9৯-90৩৫ ৮১ -9৩া৮ পা AP / পাপা 


SUFI AS AS ০9০৯9 


৮৩. যখন কোনো (মানুষের) প্রাণ (তার) কণ্ঠনালীতে 
এসে পৌছে যায়, 


2 ALAIN পারা বা পানি প্রা 


SHELL BLY 


৮৪. তখন তোমরা (সেখানে অসহায়ের মতো) 
তাকিয়ে থাকো, 


ADIN A A ৮9৮৯ প্রা 


6 ug ৩৯৯০০০০9ি 


৮৫. (এ সময় তো বরং) তোমাদের চাইতে আমিই 
সেই (মুমূর্ষু) ব্যক্তির বেশী কাছে থাকি, (কিন্তু) 
তোমরা এর কিছুই দেখতে পাও না। 


y wis as tof ০39 


AAD are 


© ৬9১০ 


৮৬. যদি তোমরা কারো অধীন ও অক্ষম না-ই হও- 


রা পিস তি A ২4 


৮৭. তোমরা যদি (তোমাদের ক্ষমতার দাবীতে) 
সত্যবাদী হও, তাহলে কেন সে (বেরিয়ে যাওয়া) 
প্রাণকে (পুনরায় তার দেহে) ফিরিয়ে আনো না! 


155 Ac 


Gre ules 55 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম + ৬৩৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৮৮. (হী)- যদি সে (মৃত) ব্যক্তিটি আল্লাহর নৈকট্য প্রাপ্ত 
(প্রথম দলের) একজন হয়, 


রান্না হানীদ 


cA থেত০৪ 


GOR Ge OE Ll 


৮৯. তাহলে (তার জন্যে) থাকবে আরাম আয়েশ, 
উন্নত মানের আহার্য ও নেয়ামতে ভরপুর (চিরন্তন) 
নন ৩, 


2 ৩০9 পাত) গু LAST GALS 


৩ 


৯০. আর যদি সে হয় ডান পাশের (দ্বিতীয় দলের) 


5 


৯১. তাহলে তোকে এই বলে অভিনন্দন জানানো হবে 
যে,) তোমার জন্যে রয়েছে (আল্লাহর পক্ষ থেকে) 
শান্তি (আর শান্তি, কারণ), তুমি (ছিলে) ডান পাশেরই 
(একজন); 


৯২. আর যদি সে হয় (আল্লাহ তায়ালাকে) 
অস্বীকারকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ- 


দশ 
AW WwW cA ৮০92 


© jt ০৪০৫ ০০০৫ utils 


৯৩. তাহলে ফুটন্ত পানি দ্বারা (তার) আপ্যায়ন করা 
হবে_ 


Az AW দি 


৯৪. এবং সে জাহান্নামের (কঠিন) আগুনে উপনীত 
হবে। 


পা Bo ৯ পাতি 


তি 


৯৫. নিশ্চয়ই এ হচ্ছে একটি অমোঘ সত্য (ঘটনা) । 


ES PAE 


EE 


৯৬. অতএব (হে নবী,) তুমি তোমার মহান মালিকের 
পবিত্র নামের তাসবীহ পাঠ করো। 


A পাপ 


৬ জারারিজীগনভিতিথা কিছু আছ হার টি নু 
সব কিছুই আল্লাহ তায়ালার পবিত্রতা এবং মাহাত্ম্য ১ ৩ 
ঘোষণা করেছে, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । 


DA রনি AA পাটি 


২. আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব তার জন্যেই, 
তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান, তিনি সব 
কিছুর ওপর চুড়ান্ত ক্ষমতাবান । 


Apo ss 


ডে ০১৭9৮১04452 


পা Wp [তা পাটি পা 


9১18 ৪5৫ 08 GF 9১9০০০29 


৩. তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি 
অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত । 


LULA পা 


০০৮121197218112 55815 do 55 


BA iE oe Ed Sad 


০০৮5 8 ৮৪ ০৪ 9৯9 


৪. তিনিই সেই মহান সত্তা, যিনি ছয় দিনে 
ও যমীন সৃষ্টি করেছেন, অতপর তিনি 


তার আরশে সমাসীন হন; তিনি জানেন যা কিছু এ ৮ 


ভূমির ভেতরে প্রবেশ করে, (আবার) যা কিছু ভূমি 


ALA পা 


৬০১19 ws GE ৬০11 % 
৩১১১1 Gl Ll 


AA LLNS পা রা NR dd 


থেকে বেরিয়ে আসে । আসমান থেকে যা অবতীর্ণ ৫১৯৪ ০9০১%। ০০ 


হয় (তা যেমন তিনি জানেন- আবার) আসমানের 
দিকে যা কিছু ওঠে (তাও তিনি অবগত আছেন); 


Aca পাশা 


০০১ Ey 2550 ০5 Lo 
পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৩৭ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সুরা আল হাদীদ 


তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের BAPE 
সাথেই আছেন; তোমরা যা কিছুই করো না কেন [2523 তত পে 


আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন । বিভা 


7১০ ০ 


প্রতিটি নিন আহ তালার দিনেই ফিরিয়ে 2 5৮৩৯ 19 ৮৮2 


নেয়া হবে। 939০ 15) 


. তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, আবার) , 9417511৮156 15 
মনকে মিশিয়ে দেন টি সাথে; তি বড SIE FI $ doll ৪ 


NT অবগত edt lds sA না Jl 


৭. (হে মানুষ,) তোমরা ঈমান আনো আল্লাহ তায়ালা ABE রি /১-০ /১০৮ 

ও তার রসূলের ওপর, আর তিনি তোমাদের যে লট তৈত fs 25-59 1921 
সম্পদের অধিকারী বানিয়েছেন তা থেকে (তারই * BA ৭৮] ০৪৫ টি Lhe RES 
পথে) তোমরা ব্যয় করো; অতপর তোমাদের মধ্যে 5195 | ০২১7 ৮৫৯ 8৯৬ 
যারা ঈমান আনবে এবং (আল্লাহর নির্ধারিত পথে) SA ৮4৮০৭1৮2৫৮৮ 
অর্থ ব্যয় করবে, জেনে রেখো, তাদের জন্যে (রয়েছে) Oy ১৯৯1 19519 
এক মহাপুরস্কার । 


৮. তোমাদের এ কি হলো, তোমরা কেন আল্লাহর রর 
ওপর ঈমান আনছো নাঃ জা আল্লাহ রদ ৭৮-51155 09288 21159 
তোমাদের ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের 4:14 * ৫5 /:9/-০ ৮ 


মালিকের ওপর ঈমান আনো এবং তিনি তো (এ ৩ ৩৯১-৮৪১ 154552৮29৩৭ 
মর্মে) তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় IE Ea pe EEO 
করে নিয়েছিলেন, যদি তোমরা সত্যিই ঈমানদার হও © ০৯০ 1৮5 রি 


(তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো)। 


৯. তিনিই সে মহান সত্তা যিনি তার বান্দার ওপর 9৬৮৮৮ তু 
সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছেন, যেন তিনি ২৪৩55 (৪০) % 


তোমাদের (এর দ্বারা জাহেলিয়াতের) অন্ধকার থেকে ত Ye এ & ৪ 
(ঈমানের) আলোর দিকে বের করে নিতে পারেন; ০ টি রিড 
আল্লাহ তায়ালা তোমাদের প্রতি পরম দয়ালু, একান্ত SA BD 2 ০০৮৭ AG wb 
করুণাময় । ৮৯) ০১9১1৮৫2401 


১০. তোমাদের এ কি হলো, তোমরা কেন আল্লাহর মা 
পথে অর্থ ব্যয় করতে চাও না, (অথচ) আসমানসমূহ 42491 ৭৮2 8158525821 Ly 
ও যমীনের সব কিছুর মালিকানা তো আল্লাহ তায়ালার রং 
জন্যেই; তোমাদের মধ্যে তারা কখনো একই রকম (৪ 4,৬৯১ 3 ০০০ 
(মর্যাদার অধিকারী) হবে না, যারা বিজয় সাধিত NEM 
হওয়ার আগে (আল্লাহর পথে) ব্যয় করেছে এবং ১0552 2811 0০5০০ GE cr Se 
(ময়দানেও) যুদ্ধ be LE En ওদের ০, EC 
তুলনায় অনেক বেশা যারা বিজয় ধত হবার 8552 নি] 
পর (আল্লাহর পথে) অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে 1585) ০91 os 2 bf sf 
Apel পা ০টি ভিপি ০৯ 


অংশ গ্রহণ করেছে; (অবশ্য) আল্লাহ তায়ালা এদের , '*(291 45 ৬2 
সবাইকেই উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন; +৮ 140 0০9352159০৯ ৩ 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৩৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সুরা আল হাদী 


তোমরা যা কিছুই করো আল্লাহ তায়ালা সে সম্পর্কে ESA প কিনল ০৬ এ 
পূর্ণাংগভাবে জ্ঞাত রয়েছেন। 2 


১১. কে আছে- যে ব্যক্তি আল্লাহকে খণ দেবে 1” ১০ 5 
উত্তম খণ, (যার বিনিময়) তিনি (পরকালে) তাকে 20 ০৯১৯ Gd fees 
কয়েকগুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্যে (থাকবে 


১২. যেদিন তুমি ঈমানদার পুরুষ ও ঈমানদার 1১8৮ ৮৯৯০ দেনা 
মহিলাদের রে যেতে 8 (দেখবে) এ {es ill 8৭1 C53 [97 
তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে * L Az Ac A DDAD 
নুরের এক জ্যোতিও এগিয়ে চলেছে, (এ সময় তাদের চে 29৮9701০৮22)9 
উদ্দেশে বলা হবে), আজ তোমাদের জন্যে সুস ০০:৪৯ ৮৭ ৫ 9 
(সুসংবাদ হচ্ছে বা যার পাদদেশ দিয়ে ৩৬১৯৮ (21৮৫ 

(সুপেয়) ঝর্ণাধারা বইতে থাকবে, সেখানে (তোমরা) ০157 

থাকবে অনন্তকাল; আর এটাই হচ্ছে চরম সাফল্য, Lalas 


LDA AN ০9 ৯৯ পাটি 


© abt 50 


১৩. সেদিন মোনাফেক পুরুষ ও মোনাফেক নারীরা EE 
ঈমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু ০১০9৩১৯১০০৯ [98 


তাকাও, যাতে করে আমরা তোমাদের নূর থেকে এস 515 | 
কিছু নিজেরা গ্রহণ করতে পারি, তা ঠা BE 
তোমরা (আজ) পেছনে ফিরে যাও এবং (সেখানে To TEA 
গিয়ে) আলোর সন্ধান করো; অতপর এদের (উভয়ের) = Le ৮০ sis 2 LoL As 
মাঝখানে একটি প্রাচীর দীড় করিয়ে দেয়া হবে, এতে টা Hoa HD 1)9, 
একটি দরজাও থাকবে; যার ভেতরের দিকে থাকবে ,” দিলে 

(আল্লাহর) রহমত, আর তার বাইরের দিকে থাকবে 45৪৬ > sys ial এক “bl 
88 ৬০33 


১৪. তখন (যারা মোনাফেক) তারা ঈমানদারদের AD cz ADAD ৪৮ Az ADMD cD 
ডেকে বলবে, আমরা কি (দুনিয়ার জীবনে) তোমাদের EUS Sl i903 
সাথী ছিলাম না; তারা বলবে, হী (অবশ্যই ছিলে), ADABL LL ৯ পা ৯ A BAA 2B ,1৮ 
তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করে OT 
দিয়েছো, তোমরা (সব সময় সুযোগের) অপেক্ষায় - E বিজ EE ET 
থাকতে, (নানা রকমের) সন্দেহ পোষণ করতে, * ১ 11-১১-৮০09 
(আসলে দুনিয়ার) মোহ তোমাদের (ভীষণভাবে) uc Yon 
প্রতারিত করে রেখেছিলো, আর এভাবেই (একদিন) 939 95801 এ 4154৫ ১১94॥ x 
আল্লাহর (পক্ষ থেকে মৃত্যুর) ফয়সালা এসে হাযির 

হলো এবং এভাবেই সে (শয়তান) তোমাদের আল্লাহ্‌ 


তায়ালা সম্পর্কে ধোকায় ফেলে রেখেছিলো। 

১৫. আজ (আযাব থেকে বাচানোর জন্যে) তোমাদের হেরি 2৮৭14 
কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা Yio LBV 
হবে না, আর না তাদের কাছ থেকে কোনো ৯০ ৫25৩৯ 
রকম মুক্তিপণ গ্রহণ করা হবে, যারা আল্লাহ 15849 1720731 
তায়ালাকে) অস্বীকার করেছে; (আজ) তোমাদের 

(উভয়ের) ঠিকানা হবে (জাহান্নামের) আগুন; 

পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৩৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সুরা আল হাদীদ 


আর তাই) হবে তোমাদের সাথী; কতো রী রি 
তোরাদের (এ) রিপন! ল্য ৪৮০ 452 রি 


১৬. ঈমানদারদের জন্যে এখনো কি সে ক্ষণটি -₹ ZA ০০০A. {বা 
এসে পৌছুয়নি যে, আল্লাহর (আযাবের) স্মরণে- CE লা 
নে 
বির দে হনোছিলো, অতপর তালের কারক ৩০০1৮৩৪9882 
যি গলো, লে) ত EN LB SD 0053 


অংশই হচ্ছে না-ফরমান। OU gid ate ১৯৫9 


১৭. তোমরা জেনে রেখো, আল্লাহ্‌ তায়ালাই এ এটি cA “AY / ০৮৫ ও 4১7০4 
ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন; 2 
অবশ্যই আমি (আমার) যাবতীয় নির্দশন তোমাদের Az * ঠদপ্ন ০7) 2 
জন্যে খুলে খুলে বর্ণনা করেছি, আশা করা যায় 90986 ALT ৬৭২ এ 6৪ 


তোমরা অনুধাবন করতে পারবে । 


cA ৬ ৩০০৯, ও 


১৮. যেসব পুরুষ ও নারী (আল্লাহর পথে) দান করে | এপ্ঠাপ 
এবং আল্লাহকে উত্তম খণ প্রদান করে, তাদের (সে 15১59 ৬১০০5 oi ga wl 


ঝণ আল্লাহ তায়ালার পক্ষ থেকে) বহু গুণ বাড়িয়ে [ee টির ভিসির 
দেয়া হবে, (উপরন্তু) তাদের জন্যে (থাকবে আরো) ১ ্ ০ 


গু 8১ পা 


সম্মানজনক পুরস্কার । ০০২১ 


১৯. আর যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, ঈমান ++ 51,1 নি 0 ৫ 
এনেছে তীর রসূলদের ওপর, তারাই হচ্ছে যা ০৯ ০94 2545 sl all 
সিদ্দীক (সত্যবাদী) ও শহীদ- তাদের মালিকের * 91,93) Ge SOAS Los 
সামনে সত্যের পক্ষে সাক্ষ্য দানকারী, তাদের সবার fs ” RA 
জন্যে রয়েছে তাদের (মালিকের পক্ষ থেকে) পুরস্কার 153539 598 ০ OI 923539272 
এবং তাদের লিদেছের দূর মো তানের লায়লার EG 
প্রমাণ বহন করবে, অপরদিকে), যারা (আল্লাহকে) $ ৮531 ০০০ Af Esl 
অস্বীকার করেছে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা 

সাব্যস্ত করেছে, তারা হবে জাহান্নামের বাসিন্দা । 


EPS উপ 25. cl hes ০ র্‌ ie 
Se মেন আশেকে এ ৮০৯ রিয়ার টি 
(কা আজে £2 6% SSID el 


দেখতে পাও তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে, 121 £ চি লও 
তারপর তা (অর্থহীন) খড়কুটায় পরিণত হয়ে যায়, ১০ bs iyi 


পারা ২৭ কালা ফামা খাতবুকুম % ৬৪০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

(এ তো হচ্ছে তাদের দুনিয়ার জীবন); আর পরকালের 
জীবনে (তাদের জন্যে থাকবে) কঠোর আযাব এবং 
(ঈমানদারদের জন্যে থাকবে) আল্লাহর পক্ষ থেকে 
(তার) ক্ষমা ও সন্তুষ্টি (সত্যি কথা হচ্ছে), দুনিয়ার 
এ জীবন কতিপয় ধোকা প্রতারণার সামগ্রী বৈ কিছুই 
নয়। 


৫৭ সুরা আল হাদীদ 
৩28534১৩83৪ ০1858558132 


চি 


10১৩4189521 U3 ol 332 2 


Ed 


ADIN Doz 


৩১০১ ES 


২১. (এ সব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে) 
তোমরা (বরং) তোমাদের মালিকের পক্ষ থেকে 
(প্রতিশ্রুত) ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্যে 
এগিয়ে যাও, (এমন জান্নাত) যার আয়তন আসমান 
যমীনের সমান প্রশস্ত, তা প্রস্তুত করে রাখা হয়েছে 
সেসব মানুষদের জন্যে, যারা আল্লাহ তায়ালা ও তার 
(পাঠানো) রসূলদের ওপর ঈমান এনেছে; (মূলত) 
এ হচ্ছে আল্লাহ তায়ালার এক অনুগ্রহ, তিনি যাকে 
চান তাকে এ (অনুগ্রহ) প্রদান করেন; আর আল্লাহ্‌ 
তায়ালা হচ্ছেন মহা অনুগ্রহশীল । 


FES LS ic 


dN BE They 


LDA পা 2১০০1 cA ১ ভি 


0১6 EUS alt dl EAE Tn) 


Lob ৮ ০ 


JSD fess cr 42553 এ ab 


২২. (সামগ্রিকভাবে গোটা) দুনিয়ার ওপর কিংবা 
(ব্যক্তিগতভাবে) তোমাদের ওপর কোনো বিপর্যয়ই 
আসে না- যা সৃষ্টির (বহু) আগেই (বিস্তারিত 
বিবরণসহ) তা একটি গ্রন্থে লেখা থাকে, আর আল্লাহ 
তায়ালার জন্যে এ কাজ অত্যন্ত সহজ, 


A রা 


501 এ Ere us ole 


ALA AD As 


4 ৯ ৮ 4 


২৩. (এ ব্যবস্থা এ জন্যেই রাখা হয়েছে) যাতে 
করে তোমাদের কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে 
তার জন্যে তোমরা আফসোস না করো এবং তিনি 
তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা 
বেশী হর্ষোৎফুল্র না হও; আল্লাহ তায়ালা এমন সব 
লোকদের ভালোবাসেন না- যারা ওদ্ধত্য ও অহংকার 
প্রদর্শন করে, 


১5540 


AD DoD ও 


JES Kos LH 
৬৯১৪৯ 


২৪. (আল্লাহ তায়ালা তাদেরও ভালোবাসেন না) 

যারা নিজেরা কার্পণ্য করে, আবার অন্যদেরও কার্পণ্য 

করার আদেশ দেয়; যে ব্যক্তি (আল্লাহর হুকুম থেকে) 

মুখ ফিরিয়ে নেয় (তার জানা উচিত), আল্লাহ তায়ালা 

কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহাপ্রশংসায় 
প্রশংসিত । 


Ee PT 
৮০9 পা), BD DoD A 
DF Bol JF 52. Jb 


BLA AN 


ও ০৯০] 


২৫. আমি অবশ্যই আমার রসুলদের সুস্পষ্ট ৮০৮” 
নিদর্শনসমূহসহ (মানুষদের কাছে) পাঠিয়েছি এবং আমি -”৪ 


তাদের সাথে কিতাব পাঠিয়েছি, আরো পাঠিয়েছি এক 
ন্যায়দন্ড, যাতে করে মানুষ (এর মাধ্যমে) ইনসাফের 
ওপর কায়েম থাকতে পারে। তাদের জন্যে আমি 
লোহা নাযিল করেছি, যার মধ্যে (রয়েছে) বিপুল শক্তি, 


পারা ২৭ কালা ফামা খাতবুকুম 


৬৪১ 


পাটি পাঠ পরা পার্টি ৮ পাটি পা 8 পা Nas 


41595-520 LLL 


ceil I AT Ofoll oO 


GA রা A cho Aare 


ok rl a ISIS 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৭ সূরা আল হাদীদ 


(আরো রয়েছে) মানুষের বহুবিধ উপকার, এর মাধ্যমে * 
(মূলত) আল্লাহ তায়ালা জেনে নিতে চান কে তাকে ও ৪০০৪ ০৮০ 
তার রসূলদের না দেখেও সাহায্য করতে এগিয়ে 

আসে; অবশ্যই আল্লাহ তায়ালা প্রচন্ড শক্তিমান, (5 
মহাপরাক্রমশালী | 


২৬. আমি অবশ্যই নূহ ও ইবরাহীমকে (আমার (আমার পাটিপাপা cA IAD AD AAAs Moss 
রসূল হিসেবে) প্রেরণ করেছি এবং তাদের উভয়ের 841৯9৮৯১০19 9 4401 9879 

ংশধরদের মাঝে আমি নবুওত ও কিতাব (প্রেরণের ₹ দত ৯০৯ < 10117 0117 ০০৩ 
ব্যবস্থা করে) রেখেছি, অতপর তাদের মাঝে কিছু € Oe LAE CAO Er Coss 
কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে, (অবশ্য) OEMS 
তাদের অধিকাংশ লোকই ছিলো না-ফরমান। 


২৭. তারপর তাদের পথ ধরে একের পর এক অনেক 

রসূলই আমি প্রেরণ করেছি, (এক পর্যায়ে) আমি 

মারইয়াম পুত্র ঈসাকে (রসূল বানিয়ে) পাঠিয়েছি » 21821 ৮৮৯৮ 

এবং তাকে আমি (হেদায়াতের গ্রন্থ) ইঞ্জিল দান ১৫০31 29 Ay ol C3 
করেছি, (এর প্রতিষ্ঠায়) যারা তার আনুগত্য করেছে পুব 2৭-5, ৮৪ 424২714" 
তাদের মনে (তার প্রতি) দয়া ও করুণা দান করেছি; Il ad ০980 0555 
আর (এ) সন্যাসবাদ! এর উদ্ভব ঘটিয়েছে তারা 1'*৫? 27 ০৮৮৩৮ দরণ* 
নিজেরাই, আমি কখনো এটা তাদের জন্যে নির্ধারণ ৮০০ ০০৪০০ ৫06509০8599 
করিনি, আমি তাদের শুধু বলেছিলাম) আল্লাহর 1++++ 1 4 A “শি 


সন্তুষ্টি অর্জন করতে, তারা এর যথাযথ হক আদায় 055)128 40 19৯) পেরে 


করেনি, তারপর তাদের মধ্যে যারা ঈমান এনেছে ৯০৯ ৯০৫] তন 

তাদের আমি (যথার্থ) পুরস্কার দিয়েছি, কিন্তু তাদের পি 19511089104) GL 

অধিকাংশ লোকই ছিলো গুনাহগার । শা ৯2 tA PAW BA ADoNs 
TE 5 5 


২৮. হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তায়ালাকে ।* 1779) £250 24144 দু এগ 
ভয় করো এবং তীর প্রেরিত রসূলের ওপর ঈমান [sls Sf SSH gh a Ht Leal 
আনো, এর ফলে তিনি তোমাদের দ্বিগুণ অনুগ্রহে 

ভূষিত করবেন, তিনি তোমাদের জন্যে স্থাপন করবেন 

সেই আলো, যার সাহায্যে তোমরা পথ চলতে *০৯০৮৯৯ GH নিন 
সক্ষম হবে, (উপরন্তু) তিনি তোমাদের (গুনাহ খাতা) ১582515 20g bs A 0 


মাফ করে দেবেন; আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম CSA Usnsob- M24 
দয়ালু, bas 3 


28 তা রিতা WL 


২৯. আহলে কিতাবরা যেন একথাটা (ভালো করে) + 2৮ 
জেনে নিতে পারে যে, আল্লাহ তায়ালার অনুগ্রহের ওপর uno yf ০০1 doth dn ১৫ ] 


তাদের সামান্যতম কোনো অধিকারও নেই, অবশ্যই Fa AZ এ ৯৯2 
যাবতীয় অনুগ্রহ সম্পূর্ণ আল্লাহ তায়ালারই হাতে, ৩203811 fo df ০39 or? LL 
তিনি যাকে ইচ্ছা তাকেই এ (অনুগ্রহ) দান করেন; ।% ৭. 2৬০ শুভ ৯০ 

(মূলত) আল্লাহ তায়ালা সুমহান, অনুথহণীল। 0১611982092. 7 ০০ 40554 এ 41 


Stl 


পারা ২৭ বালা ফামা খাতবুকুম ৬৪২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৮ সুরা আল মোজাদালাহ 


১. (হে রসূল,) তার কথা আল্লাহ তায়ালা (যথার্থই) * 

শুনেছেন, যে (মহিলা) তার স্বামীর ব্যাপারে ও, & 1১15 cl ০98 2 ৮৪৮ ৩৪ 
সাথে বাদানুবাদ করছিলো এবং (নিজের অসুবিধার পল 

জন্যে) আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিলো, ৫৮ 40193 1৫০১9 ০9 
(আসলে) আল্লাহ তায়ালা তোমাদের উভয়ের SA 8৩ 

কথাবার্তাই শুনছেন; নিসন্দেহে আল্লাহ তায়ালা সব (১2৮ তত” at ute LS 
কিছু শোনেন এবং সব কিছু দেখেন। 


8 EG Bs 
(তাদের জেনে রাখা উচিত), তাদের স্ত্রীরা কিন্তু A ০০। ৪০ us 
কখনো তাদের মা নয়; মা তো হচ্ছে তারা, যারা NE 


তাদের জন্ম দিয়েছে; (এ কাজ করে) তারা (মূলত) -* ৫4 «বণ * 4517০44" 
অন্যায় ও মিথ্যা কথাই বলে; (তারপরও) আল্লাহ ৬ Ce Ug Fd 9 dl 
তায়ালা রি (মানুষের) গুনাহ মোচনকারী, পরম 9১9৫9212015. 5 Jl 


২. তোমাদের মধ্যে যারা (তাদের মায়েদের পীঠের * = AAS a 


রর 0. tu LG ek 
অতপর (অনুতপ্ত হয়ে) যা কিছু বলে ফেলেছে তা ০ পতি ৬ Uses Ad 
থেকে ফিরে আসতে চায়- (তাদের জন্যে বিধান * 228) BLA 551% 1615] LADADL 
হচ্ছে), তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি ০৮ ৮৯ Ry 5 9১9৯৭ 
দাসকে মুক্তি দান করা; এ (বিধানে)-র মাধ্যমে ডান ৮55 

আল্লাহ তায়ালা তোমাদের করণীয় কি- তা বলে *%2 906228৮211০ uf J+ 
দিচ্ছেন, (কেননা) তোমরা যা করো আল্লাহ তায়ালা ৮৮ ৮:৯৮৯৫ ,৩ 2 রঃ 
সে সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন। ৩১৯ ০91০৯) (2 9 


৪. যে ব্যক্তি (মুক্তিদানের জন্যে কোনো দাস) পাবে ». ০০৪ ALB LA ছু As 
না (তার বিধান হচ্ছে), তাদের একে অপরকে স্পর্শ urge ৬৭58 dd ০৭০০০ 


করার আগে একাধারে দু'মাসের রোযা পালন কেরা, *)+++*অঁ ৯৮৫. আলু 
কোনো কারণে) যে ব্যক্তি (রোযা রাখার) সামর্থ ৬ তর ৩0০5 ০ 


রাখবে না তার জন্যে ষাট জন মেসকীনকে (পেট £2] SU} Sv ne Grew [5৩ 
ভরে) খাওয়ানো; এ বিধান এ জন্যেই (দেয়া হয়েছে) টে ০ J 2 | 


যেন তোমরা আল্লাহ তায়ালা ও তার রসূলের ওপর »/ ১১০৯ 5] | 5.415 53 UL 
ঈমান আনো; এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, 
যারা (এ সীমা) অস্বীকার করে তাদের জন্যে রয়েছে © lf ১162 AUS 
মৰ্মস্তুদ শাস্তি । 


৫. যারা আল্লাহ তায়ালা ও তীর রসুলের বিরুদ্ধাচরণ « 4* 244 4৬, ৫ সণ 
করে তাদের তেমনিভাবে অপদস্থ করা হবে, যেমনি 4759 wl ১০০০৭ ০৪৪ ut 


করে তাদের আগের (বিদ্রোহী) লোকদের অপদস্থ * AES 1 +8 APES 
করা হয়েছিলো, আমি তো আমার আয়াতসমূহকে nile AH টি 


সুস্পষ্ট করে নাযিল করে দিয়েছি; যারা (এসব আয়াত) ১84103 এ ০৪ 
অস্বীকার করে তাদের জন্যে অবশ্যই অপমানকর তু 5 


SA Ss শপ 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু +৬৪৩ নাট 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৮ সুরা আল মোজাদালাহ 


৬. যেদিন আল্লাহ তায়ালা এদের সবাইকে পুনরায় লি পু ZA 7 Dh DION গুটি 
জীবন দান করবেন তখন তিনি তাদের বলে দেবেন ৮৯৩৯ তক wf ota [ 98 


তারা (কে) কি করে এসেছে; আল্লাহ তায়ালা সে ৩৫%% নি টি 2 


৪ ক 
০০৪৪ শি 


কর্মকান্ডের পুংখানুপুংখ হিসাব রেখেছেন, অথচ তারা 
নিজেরা সে কথা ভুলে গেছে; আল্লাহ তায়ালাই 
হচ্ছেন তাদের সব ক্র ওপর সাক্ষী। 


5. তুমি কি কখনো এটা লক্ষ্য করোনি যে, cic পু) | ও রা পাশা & পতর্ 
আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে আল্লাহ ০2০ ০ পে 481 1১:11 
তায়ালা তা সবই জানেন; কখনো এমন হয় না যে, 57 IAD A ০৯1০ 

তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় EH y= ০5০54০৩০০81 ও 


এবং (সেখানে) “চতুর্থ হিসেবে তিনি (উপস্থিত) "447, রি 

থাকেন না এবং পাচ জনের মধ্যে (কোনো গোপন পাও চা 232, 20৮31 
পরামর্শ হয়, যেখানে) ‘ষষ্ঠ’ হিসেবে তিনি থাকেন yt ছু £ ঠা Ls $১0%2 
না, (এ সংখ্যা) তার চাইতে কম হোক কিংবা রিনি ০ ৬:৩১ রর 
বেশী, তারা যেখানেই থাক না কেন, তিনি তাদের ie ৯০০ রি এ / REI 
সাথেই আছেন, অতপর কেয়ামতের দিন তিনি 77 ৮৮ ঠা ৰ 
তাদের বলে দেবেন তারা (দুনিয়ায়) কি কাজ করে ৪৪ 0৫528 ote Ll 191 
এসেছে; আল্লাহ তায়ালা সর্ববিষয়ে সম্যক অবগত 


রয়েছেন। ০2 


৮. তুমি কি তাদের লক্ষ্য করো না, যাদের (আল্লাহ ,.'+দ॥ ₹1+৮2 7 ৭1711" 
তায়ালা ও তীর রসূল সম্পর্কে) গোপন কানাঘুষা ০9৯-41 ৬০19১ ০৪০1 ০1১৮1 
করতে নিষেধ করা হয়েছিলো; (কিন্তু) তারা (ঠিক) ₹* কু ৪৪৫ ৯211 ৯25৫ ম॥ 2 
তারই পুনরাবৃত্তি করলো যা করতে তাদের বারণ করা ০০৯9 4 151৮৮ ০9১9৮ 
হয়েছিলো, তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের | 1*- রা 
কাজ, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রসূলের নাফরমানীর ১519৮১11 এ=2*5 519১৯1940 
ব্যাপারে ক করতে লাগলো, (অথচ) এরা যখন পা) ৮ -০/১০ ৭৮ 

তোমার তাকান তখন ৮ as ০০৩10 9 92215 
অভিবাদন জানায়, যা দিয়ে আল্লাহ তায়ালাও কখনো ৮০ %+৫*4 RARBG Aol 
তোমাকে অভিবাদন জানান না, (আর এ প্রতারণার 1952) 9] 1 $ ৩5 58970 
সময়) ওরা মনে মনে বলে, আমরা যা বলছি তার 44-4 ৫৮ ৯৪৮৩ 452৫ ভি 2) 
জন্যে আল্লাহ তায়ালা আমাদের কোনো প্রকার শাস্তি ৪১928 ০৮১৫৯ -৮৪৮০৯ ৮০19৯) 1৮৪ 
দিচ্ছেন না কেন? (তুমি বলো,) জাহান্নামই তাদের 

(শাস্তির) জন্যে যথেষ্ট, তার আগুনে তারাই দগ্ধ হবে, 

কতো নিকৃষ্ট (সেই) বাসস্থান । 


৯. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন একে অপরের 4: * ০৯৮ ১৫৫ Hoar ain 

সাথে গোপনে কোনো কথা বলো, তখন কখনো Et HH AGL 
কোনো পাপাচার, সীমালংঘন ও রসূলের বিরোধিতা কটা 
সম্পর্কিত কথা বলো না; বরং গোপনে কিছু বলতে wr) ৩1392119580 PFS 
হলে একে অপরকে ভালো কাজ ও (আল্লাহকে) ভয় 1 ‘< 

করার কথাই বলো; (সর্বোপরি) সে সর্বময় ক্ষমতার ‘si 14 
মালিক আল্লাহকে ভয় করো, যীর সামনে তোমাদের LASS A ED 

(সবাইকেই একদিন) সমবেত করা হবে। © IES এ t Gd a 19019 


১০. (আসলে এদের) গোপন সলাপরামর্শ তো ৯৮1 ০৪ দু ০০৯৮ 
হচ্ছে একটা শয়তানী প্ররোচনা, যার উদ্দেশ্য 15158010১০1 hatte IC 
পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু ৬৪৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৮ সুরা আল মোজাদালাহ 


(অথচ এরা জানে না), আল্লাহ তায়ালার ইচ্ছা ? ৭ 
ব্যতিরেকে তারা ঈমানদারদের বিন্দুমাত্রও কোনো Bd bY Enh ally ০০৮9 


ক্ষতি সাধন করতে পারবে না; (তাই) ঈমানদারদের AD ASN |. PES oS নব 
উচিত আল্লাহর ওপরই নির্ভর করা । © ust 9515 এ | 


১১. হে ঈমানদার ব্যক্তিরা, যখন মজলিসসমূহে * ই 

তোমাদের (একটু নড়েচড়ে) জায়গা প্রশস্ত করে 4 0-315 15:51 0391 rei 
দিতে বলা হয়, তখন তোমরা জায়গা প্রশস্ত করে _৮£” ০210 EE 
দিও, (তাহলে) আল্লাহ তায়ালাও তোমাদের জন্যে Ea 3 ৫০1১৯ 


ডি 19510০31519 IW 


(আবার) কখনো যদি (জায়গা ছেড়ে) ওঠে দীড়াতে ঢ় 
বলা হয়, তাহলে ওঠে দীড়িয়ে যেও, তোমাদের ads bla ys 


মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের (আল্লাহর পক্ষ 
থেকে) জ্ঞান দেয়া হয়েছে, আল্লাহ তায়ালা অবশ্যই 0) (52213, 2৮151119891 
কেয়ামতের দিন তাদের মহামর্যাদা দান করবেন; রী হট রি এ 
তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা সে ব্যাপারে © ১৮৯ 
পূর্ণ খবর রাখেন। 


১২. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি কখনো + 
রসূলের সাথে একাকী কোনো কথা বলতে চাও, 


22220101125 02911 ভে 


তাহলে (অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রনের কৌশল ৭2 1৭4 * 4০০০৭৪৬৩ 4৭০ 
ক সাদা ALIS GG ০1536 ৫591 


নেবে; এটা তোমাদের (সবার) জন্যে মংগলজনক ও MoE nO 


পবিত্রতম পন্থা, অবশ্য সাদাকা আদায় করার মতো 
তোমরা যদি কিছু না পাও তাহলে (দুশ্চিন্তা করো না, ও ৪৯১39852819 


কেননা,) আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু। 
9 ৬৪ পা টি AS A DAA Nar 


১৩. তোমরা কি তোমাদের একাকী কথা বলার আগে (L775 টৈ5% 
পু 82] ১৯০ এ ৪০15 
সাদাকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে? যদি 7 


APs 


তোমরা তা করতে না পারো এবং আল্লাহ তায়ালা [+1345] 218 
স্বীয় করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন, তবে 24 


তোমরা নামায প্রতিষ্ঠা করতে থাকো, যাকাত আদায় 891০1119705 LEY LU 
করতে থাকো এবং আল্লাহ তায়ালা ও তার রসূলের ০4৭০-০০ ৮৫ ও 

আনুগত্য করতে থাকো; তোমরা যা করছো আল্লাহ ১4195995441 ts 56 1519 
তায়ালা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকেফহাল LGC EG 
রয়েছেন। © ০০৯ ১০৯49 


১৪. (হে নবী,) তুমি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনো ৮ ৫1” ।"নাব 7৭ ৭ 11-4" ৭া 
লক্ষ্য করোনি, যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় = 9 চি add yl 


যাদের ওপর আল্লাহ তায়ালা অভিশাপ দিয়েছেন; এ , EE ভন চি onli 
(সুযোগসন্ধানী) লোকেরা যেমন তোমাদের আপন 29 2 | 


নয়, (তেমনি) তারাও ওদের আপন নয়, এরা জেনে 
শুনে মিথ্যার ওপর শপথ করে । © 055৫ ০82 5,5৫1 & 05182 


১৫. আল্লাহ তায়ালা তাদের জন্যে (জাহান্নামের) , অ 
কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন; 1৩৯৪৮6০৮49৬ 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু ৬৪৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৮ সূরা আল মোজাদালাহ 
অবশ্যই তারা যে কাজ করছিলো তা (জঘন্য পা চিক AD sz ৩ পট AST 
অপরাধের কাজ। alike ৩৯195 ০ ৮০০০০) 
১৬. তারা তাদের শপথগুলোকে (স্বার্থ রক্ষার) ঢাল *- A৪০০ তক নি ৫ 
বানিয়ে নিতো, অতপর তারা মানুষদের আল্লাহর পথ ৬০19০- 4-৯-৮৯১৮%71 1961 
থেকে ফিরিয়ে রাখতো, তাদের জন্যেই রেয়েছে) নানা AS Ss hoi & 
লাঞ্চনাদায়ক শাস্তি । © ৬০৪০ ০১162 ০৪5 401 0৮০ 


থকে ADD পার্ক LL ADD পাটি ADA তা ADA 
LEU 8৯ ANY A AE hid 


ZA W 


সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না; (কেননা) , 1] Se. 12৯৪ 
5 চি ৮ 44 
তারা হচ্ছে দৌযখেরই বাসিন্দা, সেখানে তারা চিরকাল 2 | ৰ j 


১৮. যেদিন আল্লাহ তায়ালা তাদের সবাইকে Ta পা ৯৩ Nos BA পা ০90), ০ ৩৩লানিল cA 
পুনরুজ্জীবিত করবেন- (সেদিনও) তারা তীর সামনে ০2222 [95 
(মিথ্যা) শপথ (করে দায়িতৃমুক্তির চেষ্টা) করবে, * ০৮৯০৩ ৯ তত ৯2৭ ৩৯2) A০০5 
যেমনি করে তারা (আজ) তোমাদের সাথে মিথ্যা 1৮ ০৯৮০৯৮৮9৮৫৭) যেত LS 
শপথ করছে, তারা ভাববে, (সেখানেও বুঝি এর পা IA Do ASD > 
মাধ্যমে) কিছু (উপকার) পাওয়া যাবে; (জেনে রেখো) © Ur tf EL 
নিসন্দেহে এরা হচ্ছে মিথ্যাচারী । 

১৯. (আসলে) শয়তান এদের ওপর পুরোপুরি প্রভাব * 2 449 ০575 2256 
বিস্তার করে নিয়েছে, শয়তান এদের আল্লাহর স্মরণ পি het gale সহ 
(সম্পূর্ণ) ভুলিয়ে দিয়েছে; এরাই হচ্ছে শয়তানের Ss fol, 

দল; জেনে রাখো, শয়তানের দল রা 55280 4১১ Sf dl 23 
ক্ষতিথথ। © 025০8142958 ০১১৩1 


২০. যারা আল্লাহ তায়ালা ও তার রসূলের বিরুদ্ধাচরণ ₹ +* ০৮ ”& 2 
করে, তারা অবশ্যই (সেদিন) চরম লাঞ্িতদের 2152052109১ Ato 


Lie ও 1 ও asf 


২১. আল্লাহ তায়ালা (এই) সিদ্ধান্ত করেছেন যে, ৮০৩ ৰ এ ৫৫2 
‘আমি এবং আমার রসূল অবশ্যই জয়ী হবো,’ a 1. 04439100428 401 ০৮ 


নিসন্দেহে আল্লাহ তায়ালা শক্তিমান, পরাক্রমশালী । SA B 
Elin A © Ry ৮5 


২২. (হে রসূল,) আল্লাহ তায়ালা ও পরকালের ওপর »*-?।- 

ঈমান এনেছে এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে [51949 5০ 255 55S Y 
না যে, তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ 444 Al DEE Az 
2 
(আল্লাহবিরোধী) লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই 123 1511%)12 912 
বো Lai Ua 55 
নয়); এ (আপসহীন) ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক, 5191 ৯১৮৯2 পট | 
যাদের অন্তরে আল্লাহ তায়ালা ঈমান লিখে দিয়েছেন , টানাটানি, দি oS. 
এবং নিজস্ব (গায়বী) মদদ দিয়ে তিনি (এ দুনিয়ায়) ৮০4 OLY es 8 & ৯৫ 
তাদের শক্তি বৃদ্ধি করেছেন; কেয়ামতের দিন WL ADD AD DAW AS 
তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন এ ৭5 0৭94 0958 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু +৬৪৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তারা , 
সেখানে চিরকাল থাকবে; (সর্বোপরি) আল্লাহ তায়ালা * 
তাদের ওপর প্রসন্ন হবেন এবং তারাও (সেদিন) 
তার ওপর সন্তুষ্ট হবে; এরাই হচ্ছে আল্লাহ তায়ালার 
বাহিনী, আর হা, আল্লাহর বাহিনীই (শেষতক) 


ছা bb 


Az ADs A PDAs DW Ed Ed 


চারি যার 


AD ABN 2p 


9০১০০০৫৭০2৬ 


পাতে তা 


১. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে- সবই ৪ টু 
আল্লাহ তায়ালার (পবিত্রতা ও) মাহাত্ম্য ঘোষণা ০১) & 22০9০০| & 402 
করছে, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । 


পাটি ৮9/ AN পাটি পা 


Oil ৯১০14 
২. তিনি সেই মহান সত্তা, যিনি আহলে কিতাবদের * 1222” 
মাঝে যারা আল্লাহকে) অস্বীকার করেছে- তাদের ৮21255৫০8৯1 এ রেএেনে 


প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর * 1 4 
থেকে বের করে এনেছিলেন; (অথচ) তোমরা তো 9 5 JN ০৯১ - ১৬ 194 


(কখনো) কল্পনাও করোনি যে, ওরা (কোনোদিন ১1 ab ১৪৯ uf ৮5:61 
এ শহর থেকে) বেরিয়ে যাবে, তারা (তো বরং) AMES 3520, ABS 
ভেবেছিলো, তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের wf esl এ awl we A p> rile 
আল্লাহ তায়ালা (-র বাহিনী) থেকে বাঁচিয়ে দেবে, ,, ০০ টানি 
কিন্তু আল্লাহ তায়ালা এমন একদিক থেকে তাদের 43659519০21 শী 
ধরে ফেললেন, যা তারা কল্পনাও করতে পারেনি, ০৫2০০ AD AD ৩ AD 

তার সে পাকড়াও তাদের অন্তরে প্রচন্ড ভীতির = 938 Ug ৯৯৯৭ ০০০১]1 ৮৯9 
সঞ্চার করলো, (ফলে) তারা নিজেদের হাত দিয়ে _ fs 
এবং (কিছু কিছু ক্ষেত্রে) মোমেনদের হাত দিয়ে so} Gf: by 
নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিলো, অতএব হে AAC 1৮০ ৯12 
চক্ষুম্মান ব্যক্তিরা, (এসব ঘটনা থেকে) তোমরা ৮০১1 ০১98 হিঃ 
শিক্ষা গ্রহণ করো । 


A -20৫ সি পারা /-9-2 ৮ 0 AZADA Ed 


Ach পা 


ঝা 2৮:12 -5৪এা খুটি 


ADTs 


ISVS LT CSO 8৮582] 
৪3011 5১162 


৩. যদি আল্লাহ তায়ালা ওদের ওপর নির্বাসনের সিদ্ধান্ত 
না লিখে দিতেন, তাহলে (আগের জাতিসমূহের মতো) 
তিনি তাদের এ দুনিয়ায় (রেখে)-ই কঠোর শাস্তি 
দিতেন; (অবশ্য) তাদের জন্যে পরকালে আগুনের « 
আযাব তো (প্রস্তুত) রয়েছেই । 


ইসস 
Azz তাপ ৪০০ পাশা cd চা 


৮০94194)9 481 Pl এ, 
Ell Gok Bt OU Bt SES 


৪. (ওটা) এজন্যেই যে, তারা আল্লাহ তায়ালা ও তার 
রসূলের (সুস্পষ্ট) বিরুদ্ধাচরণ করেছে, আর যে কেউই 
আল্লাহর বিরোধিতা করে (তার জানা উচিত), আল্লাহ 
তায়ালা শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত কঠোর । 


৫. নির্বাসনের সময়) তোমরা যেসব খেজুর 
গাছ কেটে ফেলেছো এবং যেগুলো (না কেটে) 
তার মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো তা 
ছিলো সম্পূর্ণ আল্লাহ তায়ালার অনুমতিক্রমেই, 


পারা ২৮ কৃাদ সামিয়াল্লা * ৬৪৭ 


1১১০২৫৮592০ ০০ bi CS 
০9০০ Tz 


401 SUID AGL 


www.alquranacademylondon.org 


Al 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৯ সূরা আল হাশর 


(আর এটা এ জন্যেই), যেন তিনি এ দ্বারা চা 
না-ফরমানদের অপমানিত করতে পারেন। © rill ৫১৯০9 


দেন কাহ থেকে নিয়েও কে যেতো (৮৫৮55118042 079 
টা 95 ৫) yo 05 us ade ০2 2 
ন সালা আই LEESON 

৫ রি রা Az WD পা 
৮১১৮5৬78588 93898 £০৫ 5৮ 


৭. (ধন সম্পদের) যা সেই) জনপদের Asc od ডল 
টস কাছ থেকে মি তর তার (১81 ০5 ০০41543&&ু 481 GC 


রসূলকে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহর জন্যে, রসূলের 
জন্যে, (রসূলের) আত্মীয় স্বজন, এতীম মেসকীন ০১৪) 95595454852 


ও পথচারীদের জন্যে, (তোমাদের সম্পদ তোমরা das als gino) ol 
এমনভাবে বন্টন করবে) যেনতা (কেবল) তোমাদের পা কিতা (৮৮০০০ CAD 


বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়। ১:৮1 22 205১ 058 ৫ 


(আল্লাহর) রসুল তোমাদের যা কিছু (অনুমতি) ।-₹ ৮ 24 2 
দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু সে 49093044 0 ৫017 


নিষেধ করে তা থেকে বিরত থাকো, তোমরা আল্লাহ 5 রকি 
L 
তায়ালাকে ভয় করো; অবশ্যই আল্লাহ তাল কঠোর ০1. 19801551552) US ৪৮৪১ 


তিনি 6 pill 85541 


৮. (এ সম্পদ) সেসব অভাবগ্রস্ত মোহাজেরদের জন্যে, AZ on 
যাদের (আল্লাহর ওপর ঈমানের কারণেই) নিজেদের 1531 ০01 ০৯৯] 281 


ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেয়া খুঁ১$0 i | fs 3১ 

হয়েছে, অথচ এ লোকগুলো শুধু আল্লাহর অনুগ্রহ ও 9৯] 9 9০৯১ 
তীর সত্তুষ্টিই হাসিল করতে চায় এবং আল্লাহ তায়ালা রা ১১১২ ৪9191 ১3901 ০ 
ও তার রসূলের সাহায্য সহযোগিতায় (সদা) তৎপর € ০৯5 গাও 
থাকে; (মূলত) এ লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী, 6 09891 22 Af 4195)9 


পে ডি তা পা ভি টিপা ডিপ 


৮৪০০০ 8 পাতি, প্রা 8 পা এ 


৯. (এ সম্পদে তাদেরও অংশ রয়েছে) যারা ৮৮ 
এ (মোহাজের)দের আগমনের আগ থেকেই এ ws SLAY BINS a gs 


(জনপদ)-কে (নিজেদের) নিবাস বানিয়েছিলো, * , * ৭7৮7 

তাদের কাছে যে হিজরত করে এসেছে তারা তাকে et 805০5 09৯৯৫ at 
ভালোবাসে । (রসূলের পক্ষ থেকে) তাদের যা কিছু (উঠ ₹+1৮ পপ 
দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে = ০2390 $ ০১৯45 


অতিরিক্ত কোনো রকমের প্রয়োজন অনুভব করে 8৮7৮৮. 28 টি ০৯০৮৪০৫। ৯৫৯৫ 
না- তারা তাদের (মোহাজের সাথীদের) প্রয়োজনকে ০ 91951 & 99১354915591 
নিজেদের (প্রয়োজনের) ওপর অগ্রাধিকার দেয়, : 24 ও 8 দত ও তত ৫৮ 
যদিও তাদের নিজেদেরও (অনেক) অভাবগ্রস্ততা 445 8 597 9 | জিত 
রয়েছে, (আসলে) যাদেরকে মনের কার্পণ্য (ও ct AS ASN -০০ পা 
সংকীৰ্ণতা) থেকে বাঁচিয়ে রাখা হয়েছে, তারাই হচ্ছে © ৬০৭৯১৮১০1০১ ih 
(সত্যিকার) সফলকাম, 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু +৬৪৮ www.alquranacademylondon.org 


ঞওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৯ সুরা আল হাশর 
১০. (সফলকাম তারাও-) যারা তাদের (মোহাজের ১০০০৩ A বি নত 
ও আনসারদের) পরে (দুনিয়ায়) এসেছে, তারা বলে, ০91582--59 ৩৮99৯ ০৪719 


হে আমাদের রব, তুমি আমাদের মাফ করে দিয়ো, 123 1 জা 
আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে ০৪৯1 31959 UG 


তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে 1২ ৩২৯ LL 
যারা ঈমান এনেছে, তাদের ব্যাপারে আমাদের মনে 25৩০ 29০) নে 
কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না, হে আমাদের ০952 BOS Ll Ag 
রব, তুমি অবশ্যই মেহেরবান ও পরম দয়ালু । £ sn 
৪০৯৯ 


ইক করে, হারা তালের কাকে ১11595৩501০ 
টিজার EBL 53) 
বানি 2462 621০2: ১৬ 


তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করবো; £5, ০৮৮৬৫ ৯ ০০ ছুণ ৮৮৫ ৯৩? 
আল্লাহ তায়ালা সাক্ষ্য দিচ্ছেন যে, এরা অবশ্যই ৯1 94 wf ১৮০১১০51409 
মিথ্যাবাদী টি 

| ৪ 05941 


১২. (সত্য কথা হচ্ছে,) যদি তাদের বের করে দেয়া :* 2৫ প৯৮০ এপি 
হয়' তাহলে এরা কেখনো) তাদের সাথে বেরহবেনা; ₹৮৯৯০১৪৯১৯৭% 15৯১০ wl 


A ৮টি পাঠ টি PDAs 


আবার (যুদ্ধে) আক্রান্ত হলে এরা তাদের সাহায্যও wile 2721 ul 
করবে না, যদি এরা তাদের সাহায্য করেও, তবুও 5 ot? 


(এক সময়) এরা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতপর UES 
লোকদের আর কোনো সাহায্য করা হবে না। টি 
9 9১০৪ মু 


১৩. (আসলে) এদের অন্তরে আল্লাহর চাইতে “Ww A 22 ভুপানি পা 06০৫ ADM 
তোমাদের ভয়ই (থাকে) বেশী; (এর কারণ হচ্ছে,) ১4 ০০৯১৩ & 22৯) ০০1৮4 
এরা হচ্ছে এমন এক জাতি, যারা (সঠিক কথা) + ৪2 ৪৮৫ ATT 

বুঝতে পারে না। © OEY [ 5০800 EUS 


১৪. এরা কখনো এঁক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই মিলাতে 
করতে আসবে না, (যদি করেও তা করবে) কোনো ৩১৪31০৮৯৫52 
সুরক্ষিত জনপদের ভেতর বসে, অথবা (নিরাপদ) চিনির ৫29, 2 

পাচিলের আড়ালে থেকে; ৮ এদের রিজেদের পারমপরিক ie মি ৪ 0922 Lace 


/৯-9-9 4৮ -9-০ 5 টা < ADL As GA রা 


শত্রুতা খুবই মারাত্মক; তুমি তো এদের মনে করো ৪290 91২টি rs ৮০৭৪ 
এরা বুঝি এঁক্যবদ্ধ, কিন্তু এদের অন্তরগুলো শতধা 9 ০ চাহি, * এ. 


বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়, $ 09125 355৮2861১০৪ 


১৫. এদের অবস্থাও সেই আগের লোকদের মতো; 21? পর রা 
যারা মাত্র কিছু দিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম 1951১ ও Ua ali ur ০৭১01 JS 
(হিসেবে বিতাড়িত হবার) শাস্তি ভোগ করেছে, ৩ ৮০০০৩ Naz i ie 
(পরকালে) এদের জন্যে কঠিন আযাব রয়েছে, $ df ole le rf TUS 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু ৬৪৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৫৯ সূরা আল হাশর 


ADA cA A টে 


১৬. এদের আরেকটি) উদাহরণ হচ্ছে শয়তানের টো 
মতো, শয়তান এসে যখন মানুষকে বলে, (তুমি এ টড ০ ৬৮৪] ০: 


আল্লাহকে) অস্বীকার করো, অতপর (সত্যিই) sa 2 
যখন সে (আল্লাহকে) অস্কার সত) 21 ৩০০৮০৪১০০1৩ 58৫ 
(মুহুর্তেই) সে (বোল ফেলে) বলে, LATIN Bo 

আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি © ০০৭ 2 ut cif 
ss Clan ALLL i ML 

ভয় কার । 


অপ জান ও তাম নু এজন 3৫082 EE GT 


পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরদিন থাকবে; * রর 
আর এটাই হচ্ছে যালেমদের শাস্তি! ৪ © ০৮1 1652 1১9, ১৪১ 


১৮. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তায়ালাকে *2৯+৭৮ ৬ Hl 
ভয় করো, প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য করা উচিত, 2 SH gh 20 [80 
আগামীকাল (আল্লাহর সামনে পেশ করার) জন্যে চি 
সে কি (আমলনামা) সৌর) লে ৩1-01 15819539০০৩ ৮৮৯১ 
আল্লাহকে ভয় করতে থাকো; তোমরা যা কিছু করছো, ভি গাঁ 
অবশ্যই আল্লাহ তায়ালা তা জানেন। bs 


১৯. তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে AD IAA ০০৩ cA ১0 পচ ০০ ০১ ০9৩ Lr 
ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তায়ালাও পিট ৭0193 cn PENDS SY 
তাও ়্ দিয়েছেন; আসলে এরাই হচ্ছে পল 19 5 ADIDAS 
গুনাহগার । ) © 0521 22 if ৮ ৮৪৮৪১ 


২০. জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা » দন 1 ৯টি কপ 
(কখনো) এক হতে পারে না; জরাতবসীরই =! Lol 9০ 


সত্যিকার (অর্থে) সফলকাম 
ডি | ও 09501 22 81 4০০ 


[তা ৩1597 পাটি পাঠ পর A 


২১. আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের ওপর পূ 
নাযিল করতাম তাহলে তুমি (অবশ্যই) তাকে দেখতে, al ৩ ক রা Ge nls 


কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীৰ্ণ হয়ে ও 2115: ১4 its Ly RR Lal 
পড়ছে। আমি এসব উদাহরণ মানুষের জন্যে এ ৩ a2 শু 

কারণেই বর্ণনা করছি, যেন তারা (কোরআনের মর্যাদা ০2] 11 [০2১৪ 0021 
সম্পর্কে) চিন্তা ভাবনা করতে পারে । রর কা 


LADD cr 


ও UIE 
২২. তিনিই আল্লাহ তায়ালা, তিনি ছাড়া কোনো AZNB LLB NOT A God 2 
মাবুদ নেই, দেখা-অদেখা সব কিছুই তার জানা, তিনি sl Acegp Yt tY Hh atl go 


দয়াময়, তিনি করুণাময় । 2A 90) 21851175১৫1 11+ 
. ৪ 2 rh ue gold 


২৩. তিনিই আল্লাহ তায়ালা, তিনি ছাড়া কোনো 2 রা পি ৮17৮ A ,আ, ০৫৮০ 
মাবুদ নেই, তিনি রাজাধিরাজ, তিনি পৃত SU eso Yt ALY cst 40195 


পবিত্র, তিনি শান্তি (দাতা), তিনি বিধায়ক, ₹ 441 £1" ০৯ 2? 
তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, opt এইস ০০] ৮১০৪] 


তিনি মাহাত্ম্যের একক অধিকারী; ৮ SEE EOE NE) ES 


Puss SLA DA 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু চি www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬০ সুরা আল মোমতাহেনা 


তারা যেসব (ব্যাপারে আল্লাহর সাথে) শেরেক করছে, 02272218241 ০৮2 
আল্লাহ তায়ালা সেসব কিছু থেকে পবিভ্র। ও ১ এ 


২৪. তিনিই আল্লাহ্‌ তায়ালা, তিনি সৃষ্টিকর্তা, তিনি ৮7৯ £4 -* 
সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার তিনি, তার 281 yall 201 GEN 


জন্যেই (নিবেদিত) সকল উত্তম নাম; আকাশমন্ডলী ও 1 ৮০০০৬ ৮৩ 1 ADA 
পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু তারই পবিত্রতা sy ELE 


ও মহিমা ঘোষণা করছে, তিনি পরাক্রমশালী, তিনি ৪৮41 58521529ৎ ০৬৯)? 


১. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা (কখনো) আমার »* এ AZ UB 

ও তোমাদের দুশমনদেরকে নিজেদের বন্ধু হিসেবে ৮5 CIES LAG 
LC 
ত EE রা তি ০5 হি পে চি 2১5 9৪9 
টি এ 2 1589 fills ৰ ০5৯১৯৫ 
তি 
007 


যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো ৯ 2৯77 সি ললিত পদে 
আমি তা সম্যক অবগত আছি; তোমাদের মধ্যে যদি পলি পরশ 990০০ 


কেউ (দুশমনদের সাথে গোপনে বন্ধুত গড়ার) এ * এ *2% 
কাজ করে, তাহলে (বুঝতে হবে) সে (দ্বীনের) সরল ০5০০০ 2128 ৬০9 মি Ly 


পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। 0 ys 13 


২. (অথচ) এরা যদি তোমাদের কাবু করতে পারে, 2147102102024 ৯ 2৯22 
তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে, (শুধু slot APIA 


তাই নয়), এরা নিজেদের হাত ও কথা দিয়ে ৮2? 1 রত 255 
৮৪৯০০19-৮989৭1 8 
তোমাদের অনিষ্ট সাধন করবে, (আসলে) এরা তো + RK BINA RGAE 


এটাই চায় তোমরাও (তাদের মতো) কুফরী করো; ঠ 9১৯৪১ 9119১99 ক 


৩. কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও LALA Brahe Ra 


সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে yf 2৮৫21501৮42 wl 


না, সেদিন আল্লাহ তায়ালা তোমাদের মাঝে ফয়সালা 1৮ ২244, * 227৮ 
র 44 
করে দেবেন; তোমরা যা করো আল্লাহ তায়ালা তার পে 9 পরও eis ২ EX [5 


সব কিছুই দেখেন । © ৮2১09 


টিং ভপপা পা SLAP ৯৯ ৫4 ৯2 


৪. তোমাদের জন্যে ইবরাহীম ও তার অনুসারীদের "2 1 (8 4222 82০ 72] ০9৫ ০৪ 
মাঝে (অনুকরণযোগ্য) আদর্শ রয়েছে, যখন পু রি 
তারা তাদের জাতিকে বলেছিলো, আমরা [01529819108 31০45208919 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু চি ৬৫১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬০ সুরা আল মোমতাহেনা 


তোমাদের থেকে এবং তোমরা যাদের আল্লাহর বদলে ADA পানি তির ৩৯9৯ (855 
উপাসনা করো তাদের থেকে মুক্ত, আমরা তোমাদের 99১ ৬2 ১১১৯৯ (৮০9-৮৫-০ $s 2° 


টি শি পাঠ পাশা ও পা পাঠ পা 


এ সব দেবতাদের অস্বীকার করি, (এ কারণে) 22559122551 055 ০৫903) sd 
আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্যে এক i 1০১০ ৮ নন 


শত্ৰুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেলো- যতোদিন | IST EHS 
তোমরা একমাত্র আল্লাহ তায়ালাকে মাবুদ (বলে) ৯:৯০ 0 Shs 

স্বীকার না করবে, কিন্তু (এ ব্যাপারে) ইবরাহীমের 3) e220 31555540 
পিতার উদ্দেশে বলা এ কথাটি (ব্যতিক্রম_- যখন & ডি? 
সে বলেছিলো), আমি তোমার জন্যে (আল্লাহর ACES COTO 
দরবারে) অবশ্যই ক্ষমা প্রার্থনা করবো, অবশ্য 4141754 447107 ৪7" 

আল্লাহর কাছ থেকে তোমার জন্যে (ক্ষমা আদায় ৮19 জি (৪ ০৪ 
করার) আমার কোনোই এখতিয়ার নেই; (ইবরাহীম all 12119 Cf 
ও তার অনুসারীরা বললো,) হে আমাদের রব, আমরা ©) রি 9 | 
তো কেবল তোমার ওপর ভরসা করেছি এবং আমরা 

তোমার দিকেই ফিরে এসেছি এবং তোমার কাছেই 

(আমাদের) ফিরে যাবার জায়গা । 


৫. হে আমাদের রব, তুমি আমাদের (জীবনকে) 1০2 ৮* 4 772; 
কাফেরদের নিপীড়নের নিশানা বানিয়ো না, হে 19১৯ ০০-০ রি 
আমাদের রব, তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে 29: 

দাও, অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী । 


৬. তাদের (জীবন চরিত্রের) মাঝে অবশ্যই তোমাদের ॥-4 ৪৮৮৮৮৮৫৮৯5৮ 27712 দর 
জন্যে এবং সে লোকের জন্যে (অনুকরণযোগ্য) আদর্শ ৬০৮,৭০৯ 89০ | 05d A ৩৬ ০৯ 
রয়েছে, যে ব্যক্তি আল্লাহ তায়ালা এবং শেষ বিচারের 2৯০৭) ৮4 

দিনে কিছু পাবার আশা করে; আর যদি কেউ (আল্লাহ ৬০৭ 55810921544 9৯১: ul 
তায়ালা) থেকে মুখ ফিরিয়ে নেয় (সে যেন জেনে KOE PRT ACH TY 
রাখে), আল্লাহ তায়ালা অবশ্যই কারো মুখাপেক্ষী নন O ont 24155 4 এ 0 
এবং তিনি সকল প্রশংসার মালিক। 


৭. আশা করা যায়, আল্লাহ তায়ালা তোমাদের এবং ঢু. ৮৪৩৩ ৯9৮৯৮ পুর্ণ ৯ 5৯7০৭ 
44 
যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে ৫ | (৮০০ 
পা BA তা তে A DAW A DAS তা 


তাদের মাঝে (একদিন) বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন; 49+ ২১05 481958১7578 88515 
আল্লাহ তায়ালা (সবই) করতে পারেন; আল্লাহ টি নি টয় 
তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু ৷ Oat) 


দু যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কখনো *$ ADAL (221 cA DB 2h 22 IA 
48 ৫০৪4২) ১ 
যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়িঘর aE Le ot 


থেকেও বের করে দেয়নি, ত তাদের তি দয়া দেখাতে ০৫263 2 52 9 HS 
ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ্‌ তায়ালা A: Ne 2০০ ৮58৮5 Az 


কখনো নিষেধ করেন না; অবশ্যই আল্লাহ তায়ালা 24191, ১০০৪৯] 192১১ ol 
ন্যায়পরায়ণদের ভালোবাসেন। 


৯. আল্লাহ তায়ালা কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ NI লিমন 
করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে নিন মে রি 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু ৬৫২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬০ সূরা আল মোমতাহেনা 

এবং (একই কারণে) তোমাদের তারা ভিটেমাটি 1৮৯০৩৮279৩8 ০০798 2৩ Ass 
থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ দ (125 2৩ ১2 
করার ব্যাপারে একে অন্যকে সাহায্য-সহযোগিতা * 31528 ৬2555591786 uf 1৮1 


করেছে, (এর পরও) যারা তাদের সাথে বন্ধুত্ব করবে রা 
তারা অবশ্যই যালেম। OOM এ 


১০. হে ঈমানদার ব্যক্তিরা, যখন কোনো ঈমানদার » 

নারী হিজরত করে তোমাদের কাছে আসে, তখন ০৫০91550882 
তোমরা তাদের (ঈমানের ব্যাপারটা ভালো করে) Bons to Bt £1 
পরখ করে নিয়ো; (যদিও) তাদের ঈমানের বিষয়টা i © at Ht TE ১১? ০০০৪৮ 
আল্লাহ তায়ালাই ভালো জানেন, পরখ করার পর) 2০284 *1 ০ 4৮7০৬৭ 
যদি তোমরা জানতে পারো- রী লে ৬০৯০০০০০১৪০০-এশি 
ঈমানদার, তাহলে কোনো অবস্থায়ই তাদের তোমরা ২, Dons ALT 
কাফেরদের কাছে ফেরত পাঠাবে না; কারণ (যারা y চা ০০ 


ঈমানদার নারী) তারা তাদের (কাফের স্বামীদের) , =" রি 
জন্যে আর কোনো অবস্থায়ই) ‘হালাল’ নয় এবং ‘or SPALL 


(যারা কাফের) তারাও তাদের (মানার স্ত্রীদের) (00-5 bs 
জন্যে হালাল নয়; (এমত য়) তাদের ভি রি 


(আগের) স্বাযীর (তাদের জনয) যা খরচ করেছে , রদ 
তা ফেরত দিয়ে দিয়ো; অতপর তোমরা যখন তাদের ৬০১৪৯ ৬৪০৯9 [০১৯০৬ 


মোহর আদায় করে দেবে তখন তোমরা (কেউ) 2156 5 21 ৰ বু? 
যদি তাদের বিয়ে করো, তাহলে এতে তোমাদের “2 2150 EE ০89 


কোনো গুনাহ হবে না; (একইভাবে) তোমরাও কাফের LURE HELL ARE 
র সাথে ( ত্য) ৰ বজায় রেখো না, GA cH ৩8৯ তানি 959 8 ৩ b oA 


(এ ক্ষেত্রে) তোমরা তাদের যে মোহর দিয়েছো ত 5 bid সিন Wf ৯ 
তা তাদের থেকে চেয়ে নাও, একই নিয়মে (যারা 

কাফের স্বামী) তারা তাদের (মুসলমান স্ত্রীদের) যে ১৫2 
মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে; এটাই হচ্ছে পা 
আল্লাহর বিধান; এভাবেই তিনি তোমাদের মাঝে 

(এ বিষয়টির) ফয়সালা করে দিয়েছেন; আর আল্লাহ 

তায়ালা মহাজ্ঞানী ও পরম কুশলী । 


১১. তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের 8755 
হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়- (এমতাব dis ৬ & ৮5 রাঃ 9 


স্থায়) যারা তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের * 73 

জন্যে তারা যে পরিমাণ খরচ করেছে তোমরাও তার nN 
সমপরিমাণ অর্থ আদায় করে দেবে; তোমরা সে 481158719,1985)115 0২০-৮৪৯12)1 
আল্লাহ তায়ালাকে ভয় করো, যার ওপর তোমরা NOE 
ঈমান এনেছো। 86১১4 


১২. হে নবী, যখন ঈমানদার নারীরা তোমার 2 52151 রি 
কাছে আসবে এবং এই বলে তোমার কাছে ₹ IL les 


আনুগত্যের শপথ করবে যে, তারা আল্লাহর সাথে (65407 25438 yl Sls 
কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যাভিচার 
করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, ৬2৩9 988085০235850858 


Toc 


Wo, (Az পা NDAs Az Lz cA Az 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু % ৬৫৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬১ সূরা আস সাফ 


নিজের হাত ও নিজের পায়ের মাঝখান সংক্রান্ত (বিষয় “799710 225 112” Ne 
- তথা অন্যের উরসজাত সন্তানকে নিজের স্বামীর ০৯৭ 4778 582 তেল “১১ 
বলে দাবী করার) মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে *১ 4170 ৫২৫ 280/75 ৰ 
আসবে না এবং কোনো সৎকাজে তোমার না-ফরমানী $ 3১ 9 5 ৩৪৭৪৭ 
করবে না, তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো 4৬ অ ০4,0704 ৯16৫ ৯০৯৩ 
এবং তাদের (আগের কার্যকলাপের) জন্যে আল্লাহর rf rd yl ০৯৯০ ৮9১৯ 
কাছে ক্ষমা প্রার্থনা করো; আল্লাহ তায়ালা অবশ্যই SA ৯০৮০ 

ক্ষমাশীল ও পরম দয়ালু। ৪-০৯৯১১৭৯১ Mf of 


AD 


£১ ০9৩1 cA 


TY cl dl লেনে 


১৩. হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তায়ালা যে জাতির ॥** 
951 

ওপর গযব দিয়েছেন তাদের সাথে বন্ধুত করো না, 

তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই 8২ 

নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফেররা (তাদের) ++: ৮ 4 রা 


AS তা Az A Azer ০৫) 


| ৬212 ০৪ পন এ ও 


রা 


পা 


কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে। $ ১581 ৯০০38211০47 র 


১. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা সবই ৮০ 
আল্লাহর (পবিত্রতা ও) মাহাত্ম্য ঘোষণা করে, তিনি 


BLA AN BA পাটি পাটি 


মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময় । Oil ১8১৯1 9৯9 


২. হে ঈমানদার ব্যক্তিরা, এমন কথা তোমরা কেন .» প৯4৮2৫৩ Act cA BLT 
বলো যা তোমরা (নিজেরা) করো না। [91587৮219০1 57901108785 


Ed 


৩. আল্লাহর কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ যে, 
তোমরা এমন সব কথা বলে বেড়াবে- যা তোমরা 
করবেনা! 


ADA ৮9 


১121 22 


8. আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন যারা তার রা ০০৫, অ 
পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে, যেন তারা & ৩9700 wad লাল “wl ut 


এক শিশাঢালা ঢ় প্রাচীর । S ৯০৪ জি AAD ASB, 2 ঢু Ac 
৫ © ৮১০৪০১০ Ul AS io এ 


বলেছিলো, হে আমার জাতি, তোমরা কেন আমাকে 


LADS AWS তা ADIAD Acc A AADLADL 


কষ্ট দিচ্ছো, অথচ তোমরা জানো, আমি তোমাদের 9০৭৮ ০৪9 ৮১9১8 
কাছে আল্লাহর (পাঠানো) একজন রসূল; অতপর এ 22৮5০255272. 
লোকেরা যখন বাকা পথে চলতে আরম্ভ করলো, তখন 4861) [Us Sf wf 
আল্লাহ তায়ালাও তাদের মন বাকা করে দিলেন; £* 21 ৭ ১০৬।প ৮ এ পদ ও 
আল্লাহ তায়ালা না-ফরমান জাতিকে সঠিক পথের [9811 ৬০১: 4/9১৮৯০9৪ 


৬. (স্বরণ করো,) যখন মারইয়াম পুত্র ঈসা 41 4, ০/1/4০০2 ০/১ 415% 
তাদের বললো, হে বনী ইসরাঈলের লোকেরা, styl nary ০0১19 


পারা ২৮ কাদ সামিয়াল্লাহু ৬৫৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬১ সুরা আস সাফ 


আমি তোমাদের কাছে (পাঠানো) আল্লাহর রসূল, ০০৮ Au 
আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি 01063০5৫214 452 9 


তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে 124 16 সু ত 
আমি হচ্ছি একজন সুসংবাদাতা, (এর একটি সুসংবাদ 59৮১8 টি ১5৯/1০2০৩৪ 


আশা ০০৪ পাতি ৪ A 


হচ্ছে), আমার পরে এক রসূল আসবে, তার নাম (০3৮ Gf it ৪০৬৪ or 0০৪ 
আহমদ; অতপর (আজ) যখন সে (সত্যি সত্যিই) = , PS 
তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাযির হলো তখন y= [6 191 IU LA 
তারা বললো, এ হচ্ছে এক সুস্পষ্ট যাদু! AE 

© ৬৮০ 


৭. তার চাইতে বড়ো যালেম আর কে আছে যে অ ০477০ 
আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, (অথচ) তাকে SHG Eyl yells 


ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে; (মূলত) Y 
আল্লাহ তায়ালা সীমালংঘনকারী জাতিকে সঠিক পথে oud Dy dl e015 


পরিচালিত করেন না। oe 811 0911 


৮. এ লোকেরা তাদের মুখের ফুৎকারেই আল্লাহর * 0727. 17৯2 072 LA DA 2 
নূরকে নিভিয়ে দিতে চায়; অথচ আল্লাহ তার এ নূর £2190 24133 13h] 9৩৯১৭ 


ADB ০০:০০) ,৮ 


পরিপূর্ণ করে দিতে চান; কাফেররা তাকে যতোই প১৫]।7 2” 
অপছন্দ করুক না কেন! ৬ us| 8915 ১১9০০ 4819 


৯. তিনি তার রসূলকে একটি সুস্পষ্ট পথনির্দেশ ও toh ০৮৮০৮ con সি 
সঠিক জীবনবিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি ০৬০৪০ £157)4০0 ৬০1৪০ 


AT 


একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার ওপর বিজয়ী "47 a { ১৫০] 
করে দিতে পারেন, মোশরেকরা তাকে যতোই অপছন্দ 551 nl a Re ১ 


করুক না কেন! রর Als 


১০. হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের 1 * ৭৮7 ১- 
এমন একটি (লাভজনক) ব্যবসার সন্ধান দেবো যা & fe 15 id 120 


তোমাদের (জাহান্নামের) কঠোর আযাব থেকে বাচিয়ে কাত জরি 
888 © পা SIGE ce esi 


১১. (হ্যা, সে ব্যবসাটি হচ্ছে) তোমরা আল্লাহ ॥, ৮৭০ ৮24 1৯০৩৩ 41৯৩ 22 
তায়ালা ও তাঁর রসূলের ওপর ঈমান আনবে এবং EST 


আল্লাহর (দ্বীন প্রতিষ্ঠার) পথে তোমাদের জান ও “15, 2 8317" 764 রর 
মাল দিয়ে জেহাদ করবে; এটাই ০৯ Ree K 


কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো, ৫) ৬৭০1৯ AS 1৮৮ ১৫৯ 


১২. আল্লাহ তায়ালা (এর ফলে) তোমাদের গুনাহসমূহ &” ৯7. রিনি ডে 
মাফ করে দেবেন এবং (শেষ বিচারের দিন) তোমাদের ৮ ০২9০৮৪9১১৪৯ 
তিনি প্রবেশ করাবেন এমন এক (সুরম্য) জান্নাতে, যার +! পপ ৪12৮ 

তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, (সর্বোপরি) ০০-০2-৯5৩৫: 
তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের ?*?1 এ]: ৮:৯২ পএ 
স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘরসমূহে; আর এটাই হচ্ছে 2 ১521 ্ 3 ৬৮5 ৫ 
সবচাইতে বড়ো সাফল্য, র্‌ 321 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু ৯৬৫৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬২ সূরা আল 
১৩. আরো একটি (বড়ো) অনুগ্রহ (রয়েছে) যা 4 07255 552. 2nd টি 
তোমাদের একান্ত কাম্য (এ তা হচ্ছে), আল্লাহর কাছ 039 401 ৩ ১৮৭ 33552 
থেকে সাহায্য ও (ময়দানের) আসন্ন বিজয়; (তোমরা A ASDA ৩ পাশা গু 
মোমেনদের) সুসংবাদ দাও । © el ১829০838 


১৪. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর (দ্বীনের) As 

সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মারইয়াম পুত্র 21020 15৫ 15:51 gla 
ঈসা (তার) সংগী সাথীদের বলেছিলো, কে আছো 2+)1227)-*2 241 2:1৫ 
তোমরা আল্লাহর (দ্বীনের) পথে আমার সাহায্যকারী এ 21১41-১৭ ol এ 

হবে? (তার) সাথীরা বলেছিলো, হা, আমরা আছি 15, 1291? 
বে তে) নদ বলছিল, ই OA 8. dd EC 
ইসরাঈলের একটি দল (সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে (55 ৬291৮ ০ 481)1০1 ০৯২ 
তার ওপর) ঈমান আনলো, আরেক দল (তা সম্পূর্ণ) _ AEs oR 
অস্বীকার করলো, অতপর তাদের (অস্বীকারকারী) 2900026০856 45850 
দুশমনদের ওপর আমি ঈমানদারদের সাহায্য করলাম, 5 22 Woe AD! 
ফলে (যারা ঈমানদার) তারাই বিজয়ী হলো । lg [j=l ৮১9০০ fy 


১. আসমানসমূহ ও যমীনে যা ৰক রা & 28৮ 
সবই আল্লাহ তায়ালার মাহাত্ম্য ঘোষণা করছে, তিনি ০১035৮23085 
Nhe USA LL 6, ৫ 2 5352 ০০১৫৪] i 12 


২. তিনিই সেই মহান সত্তা, যিনি (সাধারণ জনগোষ্ঠীর) * ৮৯০ ২০৫ ৩৬০7 ১ তত ৪ 
নিরক্ষর (লোকদের) মাঝে থেকে তাদেরই একজনকে ভিন 


শট ৮99৬ পাশিটি পরা ৮2১৬৪ পাশিটি পর A চিপ APA 


রসূল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর 

আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র 29 tl enh 197 
করবে, তাদের (আসমানী) কিতাবের কথা ও (সে ৯৮ 72 

অনুযায়ী দুনিয়ায় চলার) কৌশল শিক্ষা দেবে, অথচ ৫78 us 195 019১82225 | 
এ লোকগুলোই (রসূল আসার) আগে (পৰ্যন্ত) এক 

সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলো, 

৩. তাদের মধ্যকার সেসব (ব্যক্তির জন্যেও)- যারা , 

এখনো (এসে) এদের সাথে মিলিত হয়নি; তিনি * Ee 
মহাপরাক্রমশালী, পরম কুশলী । oe 


8. এটা (মানুষদের ওপর) আল্লাহ তায়ালার বিরাট pT CS yet তি চা হে 
অনুগত, যাকে ইচ্ছা তাকেই তিনি এটা দান করেন; ডি 228 or 2553 Hf 03 EUS 


আল্লাহ তায়ালা মহা অনুগ্রহশীল। Wd 10521 19: 
৫. যাদের (আল্লাহর কিতাব) তাওরাত বহন করার দায়িতৃ 


দেয়া হয়েছিলো- অতপর তারা কখনো এটা বহন করেনি, pH ET 
তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো, যে (কিতাবের) 2577 A এপ 84 ৯৩ 
বোঝাই শুধু বহন করলো (এর থেকে কোনো কল্যাণই সে BET deat ttl 
ভ করতে পারলো না); তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ ADE cA NEN Bo 
রা সে জাতির, যারা হর আয়াত অস্বীকার করলো; dab AMT 02০ 


রা ২৮ কু সামিয়াল্লাহু +% ৬৫৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬২ সুরা আল জুমুয়াহ 


আল্লাহ তায়ালা (এ ধরনের) যালেম জাতিকে হেদায়াত পনি 1011 852 Az ২০৫) 


৬. (হে রসূল,) তুমি বলো, হে ইহুদীরা, যদি তোমরা 2/4 ॥ 
মনে করো, অন্য সব লোক বাদে কেবল তোমরাই ৮৮০১ ০1 150 ০৪911 টি 05 


হচ্ছো আল্লাহর বন্ধু, তাহলে (সে পুরস্কার পাওয়ার ॥৪৫পপু 5] পিরীতি 
জন্যে) তোমরা মৃত্যু কামনা করো- যদি তোমরা 19১৩ us edit 29৮71 


A + Ach 


Ml in © sie ৮৪২1 Syl 


৭. (কিন্তু জীবনভর) এরা নিজেদের হাত দিয়ে যা * চলা জাম 
করেছে (তার পরিণাম চিন্তা করে) এরা কখনো ০2892058810 SY) 
মৃত্যু কামনা করবে না; আল্লাহ তায়ালা যালেমদের 2 প ০৬ 
কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত। © noth) Er 


৮. (হে নবী,) তুমি বলো, অবশ্যই (তোমাদের) সে দু / 2A ৮ ৪৮৭ 
মৃত্যু যার কাছ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছো, 20162503১56 GH 55511 ০1 4৫ 
(একদিন) তোমাদের তার সামনা সামনি হতেই হবে, পচ PABA, tS 
তারপর তোমাদের সে মহান সত্তা আল্লাহর দরবারে tL ৫ U9 yA 

হাযির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় রি প ৯ 52৮216522০৫ ঠা 
কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন, অতপর তিনি সেদিন © ১৮১৮ bs A eT 
তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার 

জীবনে কে কি করছিলে! 


৯. হে ঈমানদার ব্যক্তিরা, জুমুয়ার দিনে যখন Apc ৮৮ এ 


তোমাদের নামাযের জন্যে ডাক দেয়া হবে তখন ৪91০1] 3501 LEG 


তোমরা (নামাযের মাধ্যমে) আল্লাহর স্মরণের দিকে গা 
কত আন জলে EL? 1155 ০5 


কেনাবেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্যে উত্তম “2? + Ze 
যদি তোমরা তা জানো! ASA EL l9955 


ALD 2১৮ A 


df ADs 


© ০9৯ 
১০. অতপর যখন (জুমুয়ার) নামায শেষ হয়ে যাবে , A 5142 1 কি 
তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ৩৪ sy ie le নি | =? a 51505 
অনুগ্রহ তালাশ করো, আর আল্লাহকে বেশী বেশী (০22812411১5 .122915 এ 
স্মরণ করো, আশা করা যায় তোমরা সাফল্য লাভ 19940 ০5 5৫12৯3০2021 


করতে পারবে। 9 0544 2০5 ০০৫ ছু 721 


১১. (এ সত্তেও) এরা যখন কোনো ব্যবসায়িক EE « নির্ভার 
কাজকর্ম কিংবা ক্রীড়াকৌতুক দেখতে পায়, তখন 19 12৮12 DUS 1901 15 
সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে (নামাযে) A 2 eZ 23-5 1৭ 
একা দাড়ানো অবস্থায় ফেলে যায়; তুমি বলো, dl 05608 06255 
আল্লাহ তায়ালার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই 24 - ২৪০ 
খেলাধুলা ও বেচাকেনার চাইতে উৎকৃষ্ট, (মূলত) US DLA 059 5৮101 02 9৮5 
আল্লাহ তায়ালাই হচ্ছেন সর্বোত্তম রেষেকদাতা । oA 
(5) ০5১ 22 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু ৬৫৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৩ সুরা আল মোনাফেকুন 


১. মোনাফেকরা যখন তোমার কাছে আমে, (তখন) এ ৰ RD ARG 

তারা বলতে গরাহামদ), আমাল দিছি তুমি L০90 নিযে 9016 
অবশ্যই আল্লাহর রসূল । (হা,) আল্লাহ তায়ালা জানেন টার্ন সরি -ঞা BRD a 
তুমি নিসন্দেহে তার রসূল; (কিন্তু) আল্লাহ তায়ালা 5৮31 Sts 49444 wy 


Lz cA IDA DB পাঠিত ০০ পা 


সাক্ষ্য দিচ্ছেন, মোনাফেকরা অবশ্যই মিথ্যাবাদী, & 9641 ৩৪৫২০ wf ৩৪০৭ 419 


২. এরা তাদের শপথকে [স্বার্থ উদ্ধারের একটা) 1” - টিন MIE টা 
ঢাল বানিয়ে রাখে এবং (এভাবেই) তারা (মানুষদের) Us er 9০০১০০০৭9০৯ 


আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে; কতো LE A দল 
আলা পথ বেক করিয়ে বাসে, কতো নিউ: 90/4150675521,21 


৩. এটা এ কারণেই যে, এরা ঈমান আনার পর কুফরী 1: 
অবলম্বন করেছে, ফলে ওদের মনের ওপর সিল মেরে ডে 1956৫ ০ 19 এ, 
রা হয়েছে, ওরা (আসলে) কিছুই বুঝতে পারছে নো চিনি 
৪. তুমি যখন তাদের দেখবে, তখন তাদের 22 25 
(হিল) টা তোমাকে he ull ০৯০৪০ 1১19 


আবার যখন তারা তোমার সাথে কথা বলবে 825, 08 51175 
> 0 b 
তখন তুমি (আগ্রহভরে) তাদের কথা শুনবেও; 51580 192৯ 


A টিনা cAzc Up ADS As AI 


(এর উদাহরণ হচ্ছে)- যেমন দেয়ালে ঠেকানো ॥ 2০ Ku ৮ 0:০০ 
কতিপয় নিষ্প্রাণ) কাঠের টুকরো; (শুধু তাই নয়,) সি রী এ ৪০৭, ৬৩ 
প্রতিটি (বড়ো) আওয়াযকেই তারা মনে করে তাদের (51১44149155 ৮৮৯১০৯9১৯1৮ 
ওপর (আপতিত) এটা (বড়ো) বিপদ; এরা আসলেই ৯১০ 
(তোমাদের) দুশমন, এদের থেকে তোমরা হুশিয়ার © ০৯১৪৭ 
থেকো; আল্লাহর মার তো তাদের জন্যেই, (বলতে 

পারো) কোথায় কোথায় এদের ঠোকর খাওয়ানো হচ্ছে? 


৫. এদের যখন বলা হয়, তোমরা এসো (আল্লাহর * £7 125 চিজ 
রসূলের কাছে), তাহলে আল্লাহর রসূল তোমাদের টি 197 21915 


জন্যে (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করবেন, তখন 22802 ০95) 9 48 0 
এরা (অবজ্ঞাভরে) মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি দেখতে ud রা দি 


পাবে, তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে © ০9১: ৮১9 994০৪ 
চলে। রর 


Azz গু 


৬. (আসলে) তুমি এদের জন্যে ক্ষমা প্রার্থনা ৮০77৮৮222৫৮” রি 
করো দি না ই) তাদের জনে পু এস ২০2 


সমান; (কারণ) আল্লাহ তায়ালা কখনোই তাদের ৩1০৮ এ] ১৯৩ ০৪] ১৫৯২ i 
ক্ষমা করবেন না; আল্লাহ তায়ালা কোনো গুনাহগার 

জাতিকে হেদায়াত দান করেন না। © il fh ৪০৬ রা 
৭. এরা হচ্ছে সেসব লোক, যারা (আনসারদের) 11255. ৮ ৮পন ভুণ প৯ 
৮5৮০৮ 12258521587 ০৪০] ০ 
তোমরা অর্থ ব্যয় করো না, (তাহলে আর্থিক সংক ৯৯৭ ৯০৮ LAA 
কারণে) এরা (রসুলের কাছ থেকে) সরে ট ১1928 cl ০9১ ৩-.০ ০৮০ 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু ৬৫৮ www.alquranacademylondon.org 


২৪ওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৪ সূরা আত্‌ তাগাবুন 
অথচ (এরা জানে না,) আসমানসমূহ ও যমীনের 5 ৯৮১০ bs 
সমুদয় ধনভান্ডার তো আল্লাহ তায়ালারই, কিন্তু ৫9 ০2১1 ৬৪০০] 3 489 


মোনাফেকরা পারে না চিনি A 
Lik Mia | 90985 til 


৮. তারা বলে, আমরা মদীনায় ফিরে গেলে সেখানকার টার 
সবল দলটি (মুসলমানদের) দুর্বল দলটিকে সে শহর ৯৮ ৫15 TONE 
থেকে অবশ্যই বের করে দেবে; (আসলে) যাবতীয় দু , ৯. এ An 

শক্তি সন্মান তো আল্লাহ তায়ালা, তার রসূল ও (তার 2 তাস 


অনুসারী) মোমেনদের জন্যে, কিন্তু মোনাফেকরা ০৯৪৪২] ৮৫19 ৬৯০৪ 19419919 


জানে না! 


পা ADA পর 


© ০৮০৪খ 


৯. হে মানুষ, যারা ঈমান এনেছো (দেখো), তোমাদের ॥ 54, * 5 ABEL AAU 

ধন সম্পদ ও সন্তান সম্ভৃতি যেন কখনো তোমাদের পাও 191 cad 20 
আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়, (কেননা) 1: 4 পু 
যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। Uta 95 4১85 cf YN 


AAD 109০ পা 


© ১১৯1০ dish <; 


১০. আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা SE HAM 
ELL UR ie SL HEE Cm er 1988719 


ws aL 2 AcN পাপা পা 


কারো মৃত্যু আসার আগেই- (মৃত্যু এসে গেলে সে Ud ৪০৪০৭] ৫০০ যা 
বলবে), হে আমার রব, তুমি যদি আমাকে আরো কিছু ৮ পু রি - ০ 
কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে ‘yd EEE 
দান করতাম এবং (এভাবেই) আমি তোমার নেক * Lu AD LUT 
বান্দাদের দলে শামিল হয়ে যেতাম! 9০৯৯41০2০৫5 3৩৮ 


১১. (কিন্তু) কারো (নির্ধারিত) ‘সময়’ যখন এসে 177775৪৫11৮ 25441 ৫ এ ভু ॥ বা 
যাবে: তখন আল্লাহ তায়ালা কখনোই তাকে (এক “(৮ পিক181 ৮০86 40 ১৯8৯৩19 
মুহূর্ত) অবকাশ দেবেন না; তোমরা (দুনিয়ার জীবনে) দন জেরি 9০ 
মা আল্লাহ তায়ালা সে সম্পর্কে পুরোপুরি © ০9155 (০ 3 ১০৩ 489 


লাল লা লুল CL চি 
আল্লাহ তায়ালার পবিত্রতা ঘোষণা করছে, চে 3৯১৯4 চেন 
সার্বভৌমত্ব ও প্রশংসা তীর জন্যে, তিনি সকল কিছুর ৪ ৯৫ 0৫08259, 0৮21 49 21121 
ওপর ক্ষমতাবান । 


২. তিনিই আল্লাহ্‌ তায়ালা যিনি তোমাদের সৃষ্টি ADA তে 2.০ 2১798 ৮৯ টিলা A 
করেছেন, অতপর তোমাদের কিছু লোক (একথা প9 ১30 পপ sly 
বিশ্বাস করে) মোমেন হয়ে গেলো আবার কিছু লোক SA ৮ APA তা ৮9৫) ৩ 
(অবিশ্বাস করে) কাফের থেকে গেলো; (আসলে) © ১৯০৪ ১১9৮৯ ০৪ 44195 ৬2 
তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা তা দেখেন। 

পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু *% ৬৫৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৪ সুরা আত্‌ তাগারুন 


৩. তিনি আকাশমন্তলী ও পৃথিবী সঠিকভাবে সৃষ্টি Lo 2 
করেছেন, অতপর তিনি তোমাদের (মানুষের) আকৃতি 52 ১০৯১৬55৮৮11 GE 
দিয়েছেন, অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি aT ০22 
দিয়েছেন, তার কাছেই (তোমাদের) প্রত্যাবর্তন। ” 19572) ০৯ ৮৪১৮9 


পা শট প্রানি 


৪. আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি + {<< 
জানেন, তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো, ৮9 ১1 stg es 


আর যা কিছু প্রকাশ করো; আল্লাহ তায়ালা তোমাদের '= * 14812, 021003 17 টি 
মনের কথা জানেন। 5489 ৩5২৫ 509১ 


9১53-11 ৬৫৪ 


ADos A Lac AD Acad 


৫. তোমাদের কাছে কি সেসব লোকের খোজ খবর , 45 * 
কিছুই পৌছেনি যারা এর আগে (বিভিন্ন নবীর ১0০8 ce IE A NGS ASA 


সময়ে) কুফরী করেছিলো, অতপর তারা (দুনিয়াতেই) টার Ba 10 
নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে, তাদের জন্যে otis lm yf 959 12935 
(পরকালেও) কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। 


৬. (এটা) এ কারণে যে, তাদের কাছে সুস্পষ্ট দলীল * ৮17৮৯ * 
প্রমাণ নিয়ে যখনি (আল্লাহর) কোনো রসূল আসতো পানি পল? il EE U3 


তখনি তারা বলতো, (কতিপয়) মানুষই কি আমাদের )1% 2 = 11114 L 
পথের সন্ধান দেবে? অতএব তারা সত্য প্রত্যাখ্যান Ze a 151 ৪1 
করলো এবং তারা মুখ ফিরিয়ে নিলো, অবশ্য আল্লাহ 21244 ইহ 
তায়ালার (তাদের কাছ থেকে) কিছুই পাওয়ার ছিলো 19" ঠা ০০০০ 219 EES) চু 
না, আল্লাহ তায়ালা কারোই মুখাপেক্ষী নন, তিনি 

চির প্রশংসিত। 


৭. কাফেররা ধারণা করে নিয়েছে যে, একবার মরে গেলে ৯০০৭ AD Az নদ oA 

কখনো তাদের পুনরুথিত করা হবে না; তুমি বলো, না- 08, 19:41 119১ ASIA 
তা কখনো নয়; আমার মালিকের শপথ, অবশ্যই মৃত্যুর পর্ণ 2 ৪০০৯০ * ৮৮৮ 

পর তোমাদের সবাইকে (কবর থেকে) ওঠানো হবে এবং Ls এল] ০ wi GD wh 
তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছো; গুদ 4 

আর আল্লাহ তায়ালার পক্ষে এটা অত্যন্ত সহজ। ৩ ১৯৮ এ “wl চে ১9 ১০12 


৮. অতএব তোমরা আল্লাহ তায়ালা, তার রসূল এবং ৯ ০৮০৮4 

আমি (কোরআনের আকারে) যে আলো (তোমাদের Gi 4 m9 wl 2191 
জন্যে) নাযিল করেছি তার ওপর ঈমান আনো; (জেনে BAA ৮৯৮৯০ ০ টড 
রেখো) তোমরা যা কিছু করো আল্লাহ তায়ালা তা 6 ১৮৯ ০1৮ ৪ 3 SIS 
ভালো করেই জানেন। 


টিন ভল একত করা হবে, (পেদিন বলা হব), (3 03 ৬০ [5 ho 5; 
সা হি হল খোল) হাহ ভা 15 dy C4 ৩53 9030 
হে) ত 22535195550 7 
এ লি এ ১৯ ০ 
পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু * ৬৬০ লাকা 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৪ সুরা আহ্‌ তাগাবুন 


Loi A cA 


ওল 


১০. (লোকসানের দিন তাদের জন্যে,) যারা ৯০ দু 0৯০৮ ৮৯ 
(আল্লাহ তায়ালাকে) অস্বীকার করেছে এবং আমার 59055 19559 19582089119 
আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা হচ্ছে (7,82৮ EET 
জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান 32" ৩53 5291) =| 


করবে; কতো নিকৃষ্ট সে আবাসস্থল! 


১১. আল্লাহ তায়ালার অনুমতি ব্যতীত (কারো ওপর) 

কোনো বিপদই আসে না; যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে 2 

বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত 32 চদা 5 গা bl Ju AE ae 
করেন; আর আল্লাহ তায়ালা সব বিষয়েই সম্যক 19 টি 2০০৪৭ ৬ 


অবগত রয়েছেন । 


১২. তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো 4-৬ 
(তীর) রসূলের, তোমরা যদি (এ থেকে) মুখ ফিরিয়ে Udy tf afl 


পাঠিত [তা পাতি পা ADAM 


নাও তাহলে (জেনে রেখো), আমার রসূলের ওপর DA DA Dl 
দায়িত্ব (হচ্ছে আমার কথাগুলো) সুস্পষ্টভাবে পৌছে © orl ENT) BU 9 


দেয়া । 


১৩. আল্লাহ তায়ালা (মহান), তিনি ছাড়া কোনো 1৮৫12 Hi 
মাবুদ নেই, অতএব ঈমানদার বান্দাদের উচিত সকল ০/59৮154 41 ০9৮৪ yt 241 y “wr 


বিষয়ে আল্লাহর ওপরই নির্ভর করা। ”” 2] 


ও ৬%-০০।| 


১৪. হে ঈমানদাররা, অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান *£ 172৮. ৪1751 ০৭ আ) 1টি 
সন্ততিদের মাঝে তোমাদের (কিছু) দুশমন রয়েছে, stn 52 of [yt al os 
অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো, অবশ্য EO UY এদু ই ০০ ৮2, টিটি 
তোমরা যদি (তাদের) অপরাধ ক্ষমা করে দাও, 19 29১০৯ Alu AS ১919 
তাদের দোষক্রটি উপেক্ষা করো এবং তাদের মাফ 21 00155 বিএ পর্ন 
১৪৯৪9 1০9 | 
করার নীতি অবলম্বন করো, তবে আল্লাহ তায়ালা দির 


পরম ক্ষমাশীল ও দয়ালু। ৪ ৮৯৯১১৪৫ 


১৫. তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি » হিরা বারিয়ে 

(তোমাদের জন্যে) পরীক্ষা মাত্র; (পরীক্ষায় সফল 205,8২5 BY ৮01 
হতে পারলে) অবশ্যই (এর জন্যে) আল্লাহ তায়ালার এ snc 
কাছে মহাপুরস্কার রয়েছে। © abe ১৯1 ৪৩০৩ 


১৬. অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ ।* ৮14 * 2*০2 
Us 
তায়ালাকে ভয় করো, তোমরা (রসূলের আদেশ) 15 AP C3 198 


2 ০০৯ প ৬৪ AD Asad ADA ar 


শোনো এবং (তীর) কথামতো চলো, আল্লাহর দেয়া , * ৫, ১২51১ 19871919৯৮1 
ধন সম্পদ থেকে (তারই উদ্দেশে) খরচ করো, এটি » রা ee 


তোমাদের নিজেদের জন্যেই কল্যাণকর; যে ব্যক্তিকে ৮ 2755 Lt CE 59% ৩৮০9 
তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে কে 
(সে এবং তার মতো) লোকেরাই হচ্ছে সফলকাম । ৪ ০) | 


১৭. যদি তোমরা আল্লাহ তায়ালাকে খণ দাও_ * 27. "৮৮০ 42০% ড়া 
উত্তম খণ, তাহলে তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন A ২৬৭ ০০৯৯ Le ul 193 ul 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু প্৬৬১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৫ সূরা আত্‌ তালাক্‌ 
এবং তিনি তোমাদের (গুনাহ খাতা) মাফ করে 


Dh zc ADSNA Acc 


দেবেন; আল্লাহ তায়ালা বড়োই গুণগ্রাহী ও পরম $৮1-35%5 4819 ০1১৯9 
ধৈর্যশীল, 


১৮. 911 অদেখা (সব কিছুই), তিনি রি টে “ 


না র 


১. হে নবী, (সাথীদের বলো), যখন তোমরা ৮০৬, 

(তোমাদের) স্ত্রীদের তালাক দাও (বা দিতে ইচ্ছা ন2:0০220 1910 SHEL 
করো), তখন তাদের ইদ্দতের (অপেক্ষার সময়ের) LAT -০/-০৬ তা 
প্রতি লক্ষ্য রেখে তালাক দিয়ো, ইদ্দতের যথার্থ হিসাব ০8৩০] 3! চারি টি 
রেখো, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো, যিনি ৷ 0-০/-০ A সূ ০0. 2158 Hy 

তোমাদের রব, ইদ্দতের সময় (কোনো অবস্থায়ই) ০৮ ৬০৯১৯ ০০০০৪) 48 9 
তাদের নিজেদের বসতবাড়ি থেকে বের করে দিয়ো - NS NE ৪ 
না, তারা নিজেরাও যেন (এ সময়) তাদের ঘর থেকে oo ০) 1০৯১৯ 5৩5 
বের হয়ে না যায়, তবে যদি তারা কোনো জঘন্য 5 

অশ্লীলতা (জনিত' অপরাধে অপরাধী) হয়ে আসে * 4419১ 033,582 22155 
(তাহলে সেটা ভিন্ন কথা ।) এগুলো হচ্ছে আল্লাহর , ৭16 4৫2 4১22 হছে এপপু 
সীমারেখা; যে ব্যক্তি আল্লাহর এ সীমারেখা অতিক্রম " 4০ db ০৯১ af ১9০৯ ৩ ০9 
করে সে (মূলত এর দ্বারা) নিজের ওপর নিজেই যুলুম 911১ 77 ,2 Gos A 

করে। তুমি তো জানো না এর পর আল্লাহ তায়ালা EUS G7 Luss 01021 C03 Y 
হয়তো (পুনরায় তোমাদের মাঝে সহদয়তার কোনো) 9 121 
একটা পথ বের করে দেবেন। 


২. অতপর যখন তারা তাদের (ইদ্দতের) সে নির্ধারিত ৯ +* ? Gr ৰ ক 3 
সময়ে (-র শেষ প্রান্তে) উপনীত হয়, তখন তাদের wu) ও ao 


১7 ১০৭৩ বা তিক 
না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে ৯১৯০১ ০৮৮১ 29২০8 


এবং (উভয় অবস্থায়ই) তোমাদের মধ্য থেকে দুজন [5 নন {25 JL (95 9 Geis 
ন্যায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে, a 908 09% জর 


(সাক্মীদেরও বলো) তোমরা শুধু আল্লাহর জন্যেই 0৫ 41582580378 sled 
(এ) সাক্ষ্য দান করবে; যারা আল্লাহ তায়ালা ও শেষ ভরত ,.+ 

বিচার দিনের ওপর ঈমান আনে, তাদের সবাইকে এর ৬৮49৪ ১11 5 dU 0] 
দ্বারা উপদেশ দেয়া হচ্ছে; যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে ৬ 2- (55s এ 
ভয় করে, তিনি তার জন্যে (সংকট উত্তরণের) একটা old ১৯০4 0২ 441 
পথ তৈরী করে দেন- 


৩. এবং তিনি তাকে এমন জায়গা থেকে রেষেক দান চি 18 টু 25 AO 
করেন যার (উৎস) সম্পর্কে তার কোনো ধারণাই নেই; ০3 5৯৯ { ০০৯ ৬৮৫+-১89 
যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্যে ত ৯ প পাক &. পড়ত 
যথেষ্ট; (কেননা) আল্লাহ তায়ালা তার নিজের কাজ £০ a EEE G0 01594 
রণ করেই নেন; আল্লাহ তায়ালা প্রতিটি জিনিসের ২৫ {বণ শৰু 

ALT 9198 £55 GOB BS 3০5 


৪. তোমাদের স্ত্রীদের মাঝে যারা খতুবতী * A 
হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, ৮৫৫৬ 2০4 চ29 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু + ৬৬২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৫ সূরা আত্‌ তালাক্‌ 
ইদ্দতের তোমাদের ATW DA schol GoD D পা ৯১ ০০৪১০ 
EN te TE ls yl BL 05055 al 91 
মা কালেই সতী © শর ০০৯৬1 ০29, ০5 
ও এপ 
ভা তিনি তার জন্যে তার কাজকে সহজ চি নি sy ০০ পা 


৫. (তালাক ও ইদ্দতের ব্যাপারে) এ হচ্ছে আল্লাহ *-”- ॥2॥4,24-47 & 

তায়ালার আদেশ, যা তিনি তোমাদের কাছে ৮০9 রে 
পাঠিয়েছেন; যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার 57 * (৯০৭ , ৭৬০ ০৪৫ ৭৪৫০ ৬ 
গুনাহখাতা মুছে দেবেন এবং তিনি তার পুরক্কারকেও “bay lw এ ১88 এগ (5 


বড়ো করে দেবেন। onl 


৬. (ইদ্দতের সময়ে) তোমরা নিজেদের সামর্থ অনুযায়ী AWADAZ- DAS A WD oAD 
তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিয়ো- যে ধরনের 28 ০৮৯৬০ ৯১৯৫ 


বাড়িতে তোমরা নিজেরা থাকো, কোনো অবস্থায়ই 1” 24 4 21 ও ৭17 2২০ 
সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিয়ো না; ভিসি 52275842৮2১ 


আর যদি তারা সন্তানসম্ভবা হয়, তাহলে (ইদ্দতের %$ 
নিয়ম অনুযায়ী) তারা সন্তান প্রসব না করা পর্যন্ত 19857 ১০০ ০০৮৩৫, ole 
তাদের খোরপোষ দিতে থাকো, (সন্তান জন্মদানের * 

পর) যদি তারা তোমাদের সন্তানদের (নিজেদের) 

বুকের দুধ খাওয়ায়, তাহলে তোমরা (সে জন্যে) এ হাঁ টিকা ৮9 ০2 পালি পাজি 
তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং (এ দি oe er) 


ব্যাপারটা) তোমরা ভালোভাবে নিজেদের মধ্যে LAS AD Sh 
ন্যায়সংগত পন্থায় সমাধান করে নেবে, যদি তোমরা ule A 19১19 


একে অন্যের সাথে জেদ করো, তাহলে অন্য একজন চি বিহার ভার 
(মহিলা) এ সন্তানকে দুধ খাওয়াবে; ৬৮১ 7 


এ 5১০০-০৮-৪১ 
সংগতি সীমিত করে দেয়া হয়েছে সে ব্যক্তি ততোটুকু ,4 টি 

পরিমাণই খোরপোষ দেবে যতোটুকু আল্লাহ তায়ালা 

তাকে দান করেছেন; আল্লাহ তায়ালা যাকে যে - AZo, DWT 
পরিমাণ সামর্থ দান করেছেন তার বাইরে কখনো (৮৯৯ 11704 | 444. 
(কোনো) বোঝা তার ওপর তিনি চাপান না; (আল্লাহর টানি বারা 
ওপর নির্ভর করলে) আল্লাহ তায়ালা (তাকে) অচিরেই 91 I OS wf 
অভাব অনটনের পর সচ্ছলতা দান করবেন। 


৮. কতো জনপদের মানুষই তো নিজেদের রব ওতীর (27 {20905703 "57 
রসূলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো, অতপর 8১2 ০০ 2: 
আমি তাদের কাছ থেকে (সে জন্যে) কঠিন হিসাব ১18০৪ 113 ly) 
আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি 


দিয়েছি। 61250821825 


৯. এরপর তারা তাদের কৃতকর্মের শান্তি ভোগ 12. *1%810 01221 রি 
করলো, (মূলত) তাদের (এ) কাজের পরিণাম ফল 22"! ০১ ১০০০9০৩৪ 
পারা ২৮ কাদ > ময় ল্লাহু ৬৬৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৬ সূরা আহ্‌ তাহরীম 


(ছিলো) চরম ক্ষতি । চং নে 


১০. আল্লাহ তায়ালা (পরকালে) তাদের জন্যে এক । 251 2 
কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন, অতএব [হি 195 টি “5294 LISS adil 921 
মানুষ), তোমরা যারা জ্ঞানসম্পন্ন, তোমরা যারা ১ Apc cA ic VU) 

(আল্লাহ তায়ালার ওপর) ঈমান এনেছো- তোমরা 15 > Yi dst 20 
আল্লাহকে ভয় করো. আগ্মাহ তায়াপ তোমাদের কাছে 1383 Llp at 5 8৪ 


অবশ্যই (তীর) উপদেশবাণী নাযিল করেছেন, 


১১. (তিনি) রসূল (পাঠিয়েছেন), যে (রসূল) .. 1৮০ & 
তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায়, AEE 


যাতে করে সে তোমাদের- যারা ঈমান এনেছে | he ৰথ 
এবং ভালো কাজ করেছে তাদের (জাহেলিয়াতের) | 5 15 এ ad ০৯০৭ 


অন্ধকার থেকে (হেদায়াতের) আলোতে নিয়ে 45৮34 র্ {i ০ এ] 
আসতে পারে; তোমাদের যে কেউই আল্লাহর ওপর ৬9 21415 বা রর রা 
ঈমান আনে এবং ভালো কাজ করে, তিনি তাকে বিটি 
জানাতে প্রবেশ করাবেন_ (এমন এক জান্নাত) £ লিনা, 

যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে bes als oY ssi us GS 
তারা অনন্তকাল ধরে অবস্থান করবে; এমন লোকের ৮০০৭ 

জন্যে অবশ্যই আল্লাহ তায়ালা উত্তম রেষেকের 916১১4141০০ 08 রাধে 
ব্যবস্থা করে রেখেছেন। 


১২. আল্লাহ তায়ালা- যিনি সাত আসমান ও তাদের ” 11৮৮৯ ০৮৭ 
অনুরূপ সংখ্যক যমীন সৃষ্টি করেছেন; (আবার) ৬ ০১১৯১৮৫৪০৬৬] এা 
উভয়ের মাঝখানে (যা আছে তাদের জন্যে) তার এ ৮:%” টা 

নির্দেশ জারি হয়, যাতে করে তোমরা একথা অনুধাবন ৬০৯৯৮ ১ 1 0522. ০৮৪5৩০১8। 
করতে পারো যে, (আকাশ পাতালের) সকল কিছুর 9 ১ ৪ 

ওপর আল্লাহ তায়ালাই (একক) ক্ষমতাবান এবং 2° 

আল্লাহর জ্ঞান (এ সৃষ্টিলোকের) প্রতিটি বস্তুকেই 

পরিবেষ্টন করে 5854 


১. হে নবী, আল্লাহ তায়ালা তোমার জন্যে যা হালাল মত 2- 
করেছেন তা তুমি (কসম করে) নিজের ওপর কেন 0d YE Cn 


হারাম করছো, তুমি কি (এর মাধ্যমে) তোমার স্ত্রীদের ₹* 47 ০১12 পদ ৯ ২৯2 


৮৩৪]৯ রি 
খুশী কামনা করতে চাও? (আসলে) আল্লাহ তায়ালা ১9৯2 4819 ৯1931 ০০০১৭ নে 


হচ্ছেন ক্ষমার আধার, পরম দয়ালু ১ 


পা পাপা নে 


২. আল্লাহ তায়ালা তো তোমাদের শপথ থেকে রেহাই “০2 না 
পাবার জন্যে কোফফারার) একটা পথ নির্ধারণ করে staf রেট ঠা ey 


দিয়েছেন, (মূলত) আল্লাহ তায়ালাই হচ্ছেন তোমাদের ক] 
একমাত্র সহায়, ভিনিই সর্বজ, তিনিই পরজাময়। দি ES nd aE 


৩. যখন নবী তার স্ত্রীদের একজনকে চুপিসারে _1* 
কিছু একটা কথা বললো এবং সে যখন (তা 559248190০2 dt st lS 319 
অন্যদের কাছে) প্রকাশ করে দিলো, 


পারা ২৮ কাদ সামিয়াল্লাহু ক ৬৬৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৬ সুরা আত্‌ তাহ্রীম 

তখন আল্লাহ তায়ালা তার এ বিষয়টা নবীকে (ওহীর ৮, LE কপশতি ৬ বাজ (দৰত 
UW 

মাধ্যমে) জানিয়ে দিলেন, রসূল কিছু কথা (গোপনীয় ১১৭ £ 2248৬ 

বিষয় প্রকাশকারী স্ত্রীকে) জানিয়ে দিলো, (আবার) 12১? Lise ১০২৩০ 7৮০০5 25? 

কিছু কথা এড়িয়েও গেলো, অতপর নবী যখন তার , হু. টি 

সে স্ত্রীকে সে বিষয়টা জানালো, তখন সে বললো, (6০৪৪০ 


Z 


Ne os 
আপনাকে এ খবরটা কে জানালো; নবী বললো, ₹” ৩৪ RS BRN 
আমাকে জানিয়েছেন (সেই মহান আল্লাহ তায়ালা), © ysl at 
যিনি সর্বজ্ঞ, সম্যক জ্ঞাত ৷ 


8. (যে দু'জন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদের রা Nid AG 
উভয়কে ডেকে বললো,) তোমরা দু'জন যদি আল্লাহর cla 35 wie 08 এ dt 092 ut 


IAD cb Az ccs 


কাছে তাওবা করো- (তাহলে তা তোমাদের জন্যে =] 5 4 1 এ 
ভালো) কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও রি রথ ut 1১ july 


বাকা পথের দিকে (কিছুটা) ঝুঁকে পড়েছিলো, আর ₹ [2 

যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের ৮7 8৮12 24728 
পৃষ্ঠপোষকতা করো (তাহলে জেনে রাখো), আল্লাহ © ১০ 50১ ০৯৪ alls 
তায়ালাই তার (নবীর) সহায়, তাছাড়াও তার 

সাথে রয়েছে জিবরাঈল (ফেরেশতা) ও নেককার 

মুসলমানের দল, এরপরও সমগ্র ফেরেশতা তার 

সাহায্য করতে এগিয়ে আসবে । 


৫. আজ) নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয়, = ৭৫24 
তাহলে তীর মালিক তোমাদের বদলে এমন সব 05035 df Lb 01:20 42 


1 ১০ I /১-20-984 SAS 


স্ত্রী তাকে দিতে পারেন, যারা তোমাদের চাইতে i ৫ 
হবে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারী, বিশ্বস্ত ED AACE 213৭ 
ফরমীবরদার, অনুশোচনাকারী, অনুগত, রোযাদার- 2 ALD মর 


91)14519 ৬৫৬০৯৬৮০০৪০ 


(হতে পারে তারা) কুমারী, (হতে পারে) অকুমারী । 


৬. হে বি টা টি ই RIT 15৫ চি isl টে 


DUE ZZ ADA Aad 


কঠিন) আগুন থেকে বীচাও, তার জ্বালানি হবে AL ae 

মানুষ আর পাথর, (সে) জাহান্নামের (প্রহরা যাদের) 1,১১521১-- 9 

ওপর (অর্পিত), সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ১105 6১ is { fe i 2 

ও কঠোর, তারা আল্লাহর কোনো আদেশই অমান্য _» ৮২. ৫ 50855 

করবে না, তারা তাই করবে যা তাদের করার জন্যে 525 

আদেশ করা হবে। তা ৯০০৩ 2১০০৩ 
2৮ 


৭. হে কাফেররা, আজ তোমরা (দোষ ছাড়ানোর রি ডা 
জন্যে) কোনো রকম অজুহাত তালাশ করো না; 69211199625 319586০8910 


আজ) তোমাদের সে বিনিময়ই দেয়া হবে যা তোমরা LAGE ৪৩৯2৩ পাত ৯ ছু 
CU 9 4০1০২3৮০৫1০ 49১৯ Sf 


৮. হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা (গুনাহ খাতার ₹০* এ ৯০০] ০৪ 

জন্যে) আল্লাহর দরবারে তাওবা করো- একান্ত খাঁটি 15554 ৫ ৮৫ 
তাওবা; আশা করা যায় (এর ফলে) তোমাদের ॥2 14০ ADA ULB ৮৮ 5০৮ 

রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন + AE St fd) ০2492) 


পারা ২৮ ক্বাদ সামিয়াল্লাহু $৬৬৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৬ সুরা আত্‌ তাহ্রীম 


এবং এর বিনিময়ে (পরকালে) তিনি তোমাদের এমন 1৮. * দু * 2 
(সুরম্য) জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে xsd ৬৩ 05১৯৪ ০৯ 

প্রবাহিত হবে (সুপেয়) ঝর্ণাধারা, সেদিন আল্লাহ 

তায়ালা (তার) নবী এবং তার সাথী ঈমানদারদের Al NS. তু 
অপমানিত করবেন না, (সেদিন) তাদের (ঈমানের) , ৮৭৭ 298409701274" 
জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে (Cans I 0 ০9 yh od 


DEL cL ABAD A Aan. লিল 


(বিচ্ছরিত হবে,) তারা বলবে, হে আমাদের রব, 123 12502 7১৭1 
আমাদের জন্যে আমাদের (ঈমানের) জ্যোতিকে পূর্ণ £) ১ এপ 23 ey 


করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও, অবশ্যই 0৫৬ উর 
তুমি সব কিছুর ওপর একক ক্ষমতাবান । ” 


25 


© x3 
৯. হে নবী, তুমি কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে -*.., ০৭ - নর 
জেহাদ করো এবং তাদের ওপর কঠোরতা অবলম্বন tid LOL (৮201 তি 


করো; (কেননা) তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম; আর 722৮৪24১12৮” 01012 
তা (হচ্ছে) এক নিকৃষ্ট ঠিকানা। ০৮০১9৮৮৯-৮৯90০9 ast 5519 


BLA পাটি 


© ১৯০০] 


Doz cA Bw oz ৪৬ প পশু 


১০. আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে নূহ ও + {-* 
লুতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন; তারা দু'জনই রা 19১5 ca dD ১৩০ wf ০৮১৪ 


ছিলো আমার দু'জন নেক বান্দার অধীনস্থ স্ত্রী, কিন্তু 7 +%12312, ১৮) চিন, 5 


তারা উভয়েই সে দু'জন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা 

করেছে, অতএব আল্লাহর (আযাব) থেকে তারা (নবী ! ০৪05 ৬৪ ৯] Gale 2 
হওয়া সত্তেও) কিছুই এদের বাঁচাতে পারলো না, বরং মির ও 
(তাদের) বলা হলো, তোমরা (আজ) প্রবেশ করো des es রি ১12১0 রর 2১৯2৮ 
জাহান্নামের আগুনে- যারা এখানে প্রবেশ করেছে 

তাদের সবার সাথে। ৪051 2:06142) 


১১. (একইভাবে) আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে “7711 ০] 20162 BEEBE 
ফেরাউনের স্ত্রীকে (অনুকরণযোগ্য) এক উদাহরণ ye | 9 ৩৪5 ১৯০ af ০১৯9 
হসেবে পেশ করেছেন, (সে প্রার্থনা করেছিলো ) A টিয়া | 
হে রব, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্যে ০25 এ ৬ ৬১) dE gy 
একখানা ঘর বানিয়ে দিয়ো, আর (দুনিয়ার এ ঘরে) ৮৯4৯২ ৯. %, ৬ বু ৪9,81৮ 
তুমি আমাকে ফেরাউন ও তার (যাবতীয়) কর্মকান্ড ০9০১৬ ০০ SEI LSE ls 


থেকে বাচিয়ে রেখো, তুমি আমাকে এ যালেম সম্প্রদায় AAA 
(-এর যাবতীয় অনাচার) থেকে উদ্ধার করো । © 01811 [El ০০ C359 ALE 


১২. (আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে দৃষ্টান্ত TS 1 I তি! et 
পেশ করছেন) ইমরানের মেয়ে মারইয়ামের, যে > = RET ATS 
(আজীবন) তার সতীত্ব রক্ষা করেছে, অতপর আমি * $5717.১১ 15215 
আমার (সৃষ্ট) রূহগুলো থেকে একটি (রূহ) তার E02 2D ld 
মধ্যে ফুঁকে দিলাম, সে তার মালিকের কথা ও তার ০০০: SE KS BETS br ৮145 
(প্রেরিত) কিতাবসমূহের ওপর পুরোপুরিই বিশ্বাস মাহি, 
স্থাপন করেছে; (সত্যিই) সে ছিলো আমার একান্ত ও ws 
অনুগত বান্দাদেরই একজন! রর 
পারা ২৮ কৃাদ সামিয়াল্লাহু ++ ৬৬৬ www.alquranacademylondon.org 


২৪ওয়াকফে লাযেম 


১. (কতো) মহান সেই পুণ্যময় সা, যার হাতে দক 
(রয়েছে আসমান খদীলের যবতীয়। স'্বাভেমত তব, (সৃষ্ট &ে 5° ৮3420555330 ৩৮ 


জগতের) সব কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান, 6) ১8০৪ ৮৪৪ (30 


২. যিনি মৃত্যু ও জন্য সৃষ্টি করেছেন, যাতে করে তিনি * 5-7-1 7517 7 তা 217 
তোমাদের যাচাই করে নিতে পারেন যে, কর্মক্ষেত্রে Ag 89219 ০০৭৮1 GE Gu 
y PAL পাটি Loc Doh 2906 


তি র উ রব 
দা ত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি OI 5১1 22১০০ পা 


৩. যিনি সাত আসমান বানিয়েছেন, একটার ওপর [515 টে 
আরেকটা (স্থাপন করেছেন); অসীম দয়ালু আল্লাহ 5 


তায়ালার (নিপুণ) সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত ৮ ঃ ০ 
দেখবে না; আবার (তাকিয়ে) দেখো তো, (এর) চিঠি 2 > 


পা পা পাটি 


কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও ? ৪১96: ০5৪১৪ 42 yt gl 


৪. অতপর (তোমার) দৃষ্টি ফেরাও (নভোমন্ডলের ৯৫ ৪৮৮৮৭ 

প্রতি), আরেকবার (তোমার দৃষ্টি ফেরাও দেখবে, at ০4৫ এক 5৫511 8931০ 
তোমার) দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ৫ মার দিকেই ফিরে দর তা 
288 | ০৯৮০৯৯9655০ 


৫. নিকটবর্তী আকাশটিকে (দেখো, কিভাবে) তু * ৫ 
প্রদীপমালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি, (উ ০৯৮০০ 29311 EF 919 


Bw ০ ১-০-০ পা ঠাপা পা 


ধ্বলোকের দিকে গমনকারী) শয়তানদের তাড়িয়ে *৮1% 2৫ 1 
বেড়ানোর জন্যে এ (পরদীপ)-গুলোকে আমি (ক্ষেপণা ০৮ ০৭০9 ৬৯৮৯] ES 24522 


স্তর হিসেবে) সংস্থাপন করে রেখেছি, (চূড়ান্ত বিচারের 
দিন) এদের জন্যে জলন্ত অগ্নিকুন্ডলীর ভয়াবহ শাস্তির © ১ ~l ০০16০ 
ব্যবস্থাও আমি (যথাযথভাবে) প্রস্তুত করে রেখেছি। 


৬. (এতো নিদর্শন সত্তেও) যারা তাদের মালিককে ৮৪৮৮ 2 রত দি ws ৯৪৩৫০ ৮৮ এ 

অস্বীকার করেছে, তাদের জন্যে রয়েছে জাহান্নামের "লো ০০1০০-৮99 ১2 19১ ০৪592 
কঠে রতম শাস্তি; কতোই না নিকৃষ্টতম DA ৮৯ i 
হন! | 2 © ysl ০39 


৭. এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন - ডর A 4 17085 ৮ (8৯50৮217)2 
নিক্ষিপ্ত হবার আগেই) তারা শুনতে পাবে, তা ক্ষিপ্ত (52914282191 19৮12319811 ঠা 


y badlaia herds 


হয়ে বিকট গর্জন করছে, ৫958 


৮. (মনে হবে) তা যেন প্রচন্ড ক্রোধের কারণে 5 *,০% ৮০৩৮৮, 
ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে; যখনই একদল (নতুন 8525 হিঃ, ৮০11 05565 
পাগী)-কে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার 2555 
প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, (এ আযাবের কথা © RSL Ab MESSE iL 
বলার জন্যে) তোমাদের কাছে কোনো সাবধানকারী 

কি আসেনি? 


৯. তারা বলবে, হা, আমাদের কাছে (আযাবের) ।+* ছু 4 TE RKB 
সাবধানকারী (নবী রসূল) এসেছিলো, কিন্তু ০১৪ 25650 Ee 1905 
আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি, 

পারা ২৯ তাবা-রাকাল্লাষী ৬৬৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ উল 
আমরা (তাদের) বলেছি, (এ দিন সংক্রান্ত) কোনো টি ও 

কিছুই আল্লাহ তায়ালা নাধিল করেননি; বরং তোমরা =! ০ 

নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। 


১০. তারা বলবে, কতো ভালো হতো (যদি সেদিন) %ঃ 1175 ৮৮৯৭158৮11৮ 
আমরা (নবী রসুলদের কথা) শুনতাম এবং (তা) gL CUES ES; 
অনুধাবন করতাম! (তাহলে আজ) আমরা জলন্ত 

আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। 

১১. অতপর তারা নিজেরাই নিজেদের (যাবতীয়) টি 

অপরাধ স্বীকার করে নেবে, ধিক্কার জাহান্নামের 7+ 

অধিবাসীদের ওপর! 


শাহি ADDL পা টি পাঠ পা 


১২. (অপর দিকে) সেসব (সৌভাগ্যবান) মানুষ, যারা * নু ন 
নিজেরা গায়ব থেকে তাদের রবকে ভয় করেছে, wl pel AOR aod 


নিসন্দেহে তাদের জন্যে রয়েছে (আল্লাহ তায়ালার) S ৯৮৫ ১৯9৪ 
ক্ষমা ও মহাপুরক্কার ৷ ঠা? 
১৩. তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা "++ ডু তালার co 
(তা) প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই ০4152 lel 19০19 
সমান); অবশ্যই তিনি মনের ভেতর লুকিয়ে রাখা Gt i; 
বিষয় সম্পর্কেও সম্যক ওয়াকেফহাল। 


DA A DA পাপা Ac ০9 নিলা 3 


১৪. তিনি কি (সৃষ্টি সম্পর্কিত বিষয়ে) জানবেন না_ & 
যিনি (এগুলো) বানিয়েছেন, তিনি অত্যন্ত সূক্ষ্মদশী 6 521 2৮101 329+ GE er bs খা | 


এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত ৷ 


১৫. তিনিই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের ৬7৫,7১৭. দর 
অধীন করে বানিয়েছেন, তোমরা (যেভাবে চাও) ১97১ রর 


এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর ১9 f { 02 | 
থেকে (উদগত) রেযেক তোমরা উপভোগ করো; 33১৩2 55 ও 5% 


(অবশেষে) তার দিকেই (হবে সবার) প্রত্যাবর্তন ৷ ৪39 “dls 


১৬. তোমরা কি তার কাছ থেকে নিরাপদ যিনি ০22 -, ডর ed) AD ADA cx 
আকাশে (সব কিছুর মালিক)? তিনি কি তোমাদেরসহ টি = uf sl ৪ ৬০৮০৪ 


ভূমন্ডলকে গেড়ে দেবেন না? (এমন অবস্থা যখন &39 ৫ HE 3 


হবে) তখন তা (ভীষণভাবে) কম্পমান হবে, 


পা ADB Aa ৮5 AUD AOA প্রা চিত্রা 


১৭. অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ * 24" 
তায়ালা থেকে নিরাপদ যে, তিনি তোমাদের ওপর ০০০১৪ 019৮৭1৬০০০০] 


প্রস্তর নিক্ষেপকারী) প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন ৪১839 দি টি 
না? তোমরা অচিরেই জানতে পারবে কেমন (ভয়াবহ টনি 

হতে পারে) আমার সাবধানবাণী! 

১৮. তাদের আগেও যারা (আমার সাবধানবাণী) ,৮১*£%*1%% * তা লাকা 
মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো, কেমন (ছিলো তাদের 3০3০178০০80] DS SH 
প্রতি) আমার আচরণ! 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী ৬৬৮ www.alquranacademylondon.org 


1২২)115 IAD 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৭ সুরা আল মুলক 
১৯. এ সব লোকেরা কি তাদের মাথার ওপর (দিয়ে 7 2%%4 ৮৮৮ * বর্ণ 
উড়ে যাওয়া) পাখীগুলোকে দেখে না? (কিভাবে ০০5 ১০1 diy 
এরা) নিজেদের পাখা মেলে রাখে, (আবার) এক -'*অ Ku 4A AU 
সময় (তা) গুটিয়েও নেয়, পরম দয়ালু আল্লাহ ১০০১১ 1 ০০৫০০ ০ + ০৪১9 
তায়ালা ছাড়া কে এদের (মহাশূন্যে) স্থির করে sA ৮৯৯০ We ল্ঢ 
রাখেন, অবশ্যই তিনি তোর সৃষ্টির ছোটো বড়ো) © ১৮০৪৪৫০৪ BG St 
সব কিছুই দেখেন। 


২০. (বলো তো,) তোমাদের মধ্যে এমন কে এখানে *৯০০৯৮ A মু ০৯০ ০০ চা 
আছে যার কাছে (এমন) একটি সৈন্যবাহিনী আছে, ৮০৫১৯৩৪1৬১৩ 
(যা দিয়ে) তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে BAAS 
তোমাদের সাহায্য করবে? (আসলে) এ অস্বীকারকারী 31 037 91, ৬০৯৮ ৬১১৩ 
ব্যক্তিরা (সব সময়ই) বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে, 399 


Az A A ৮2 ৮9০2 ৮ পা A £1 A 


২১. যদি তিনি তোমাদের রেযেক বন্ধ করে দেন, 51: ডু 
তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের aii ১৭1১, ul 


(পুনরায়) রেযেক সরবরাহ করতে পারবে? (আসলে) 9 | deli 
এরা (আল্লাহ তায়ালার) বিদ্রোহ এবং গৌড়ামিতেই 1727 5৭ 
(নিমজ্জিত) রয়েছে। 


২২. যে ব্যক্তি যমীনে উপুড় হয়ে মুখে ভর দিয়ে ABZ LE AD Accs 
চলে লে বাতি ধিক পৰিমাণে হাতা, লা এ ০H 3338 2% (০০ wo 


যে (ব্যক্তি স্বাভাবিকভাবে) সঠিক পথ ধরে চলে সে bl রি cA AD 
(বেশী হেদায়াতপ্রাপ্ত)? ৪০০০৭ ১০৬ 19৮ ০52 


২৩. (হে নবী,) তুমি বলো, (হা), তিনিই তোমাদের « 241777 & 711 * As 
পয়দা করেছেন, ভিন তালে লোলা সর 0559 ০8559) 2 8 


জন্যে) কান এবং চোখ দিয়েছেন, আরো দিয়েছেন -3০18-8658819)228192৮ 
(চিন্তা করার মতো) একটি অন্তর; কিন্তু তোমরা খুব 5৯৭ 
কমই (এসব দানের) কৃতজ্ঞতা আদায় করো। ও ০9১৫৪ 


২৪. তুমি বলো, তিনি এ ভূখন্ডে তোমাদের (সর্বত্র) 
ছড়িয়ে রেখেছেন, আবার (একদিন চারদিক থেকে) - lo ০৬০৬ EADS ৬৩] 208 


তারই সন্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে । 9০১5 AS 


২৫. তারা বলে, ALN হও, তাহলে * 22 * REE 


২৬. তুমি বলো, (এ) তথ্য তো একমাত্র আল্লাহ্‌ =» 
তায়ালার কাছেই রয়েছে, আমি তো একজন সুস্পষ্ট 340 
সাবধানকারী মাত্র! 


২৭. যখন (সত্যি সত্যিই) এ (প্রতিশ্রুতি)-টি তারা দু) ০৯০ * 2৫12০৮1৭1 
(সংঘটিত হতে) দেখবে- যারা (দুনিয়ায় একে) agi £9 ১০ 591) 0৮5 


অস্বীকার করেছিলো, তখন তাদের সবার মুখমন্ডল 2» UE 
বিকৃত হয়ে যাবে এবং (তাদের তখন) বলা হবে, এ 29 Gd 5 ০৯৪9 19১ 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৬৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৮ সুরা আল কালাম 


হচ্ছে সেই মেহাধ্বংস), যাকে তোমরা পেতে চাইতে! এজ 
825 © ০৭০০5 


২৮. তুমি বলো, তোমরা কি এ কথা ভেবে দেখেছো পভ ৯পপ ০ *৩৯পপ 
যে, আল্লাহ তায়ালা যদি আমাকে এবং আমার সংগী ০১০৪41০2৫5০ 
সাথীদের ধ্বংস করে দেন, কিংবা (ধ্বংস না করে) * বিজন দু ভে 
তিনি যদি আমাদের ওপর দয়া প্রদর্শন করেন (এ ৬; ৩৪১৪ 1১৭৯ a ro Eo) 
উভয় অবস্থায়), কিন্তু (আল্লাহ তায়ালাকে) যারা 

অস্বীকার করেছে তাদের এ ভয়াবহ আযাব থেকে © 1৩০ 
কে বাচাবে? 


২৯. তুমি বলো হো, সেদিন বাচাতে পারেন (এট 177 নে টি 
একয়ার) দয়ার লোনা ভায়া) ই, তর ভার ৪2 592৭ ০০৯১1 28৩ 


APL Az পাঠ শটিব্রভি পা পা পার 


আমরা ঈমান এনেছি এবং আমরা তার ওপরই 
এ ২ ও ye 05৬ 2০০ ০2 
নির্ভর করেছি, অচিরেই তোমরা জানতে পারবে 


(আমাদের মধ্যে) কে সুস্পষ্ট গোমরাহীর মাঝে 
নিমজ্জিত ছিলো? 


৩০. (হে নবী,) তুমি বলো, তোমরা কি ভেবে ॥-4 (4৭4 2214-487 * 15:57:22 
দেখেছো, তোমাদের (এই) পানি যদি কখনো উধাও ৬ ১98.5 শে এ 
হয়ে যায়, তাহলে কে তোমাদের জন্যে এ (পানির) 

প্রবাহধারা LA LEAL 


। 2৫ 


5 ৬১১5) ৯ 
রহীম 


১. নুন-, শপথ কলমের, (আরো শপথ এ কলম ররর 
দিয়ে) তারা যা লিখে রাখছে- তার, Bs 599০ ৩ 


২. তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল নও, 84১: - 2453 is CAFC 


৩. তোমার জন্যে অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা বাল ত 
এ 


কোনোদিনই নিশেষ হবে না, ৪৯৯টি 


৪. নিসন্দেহে তুমি মহান চরিত্রের ওপর (প্রতিষ্ঠিত) ৰ 


৫. অচিরেই তুমি ও (তোমাকে যারা পাগল বলে) ০৮০১০৮৪৯৪৮০ 
তারা সবাই দেখতে পাবে- © /১১০১৭9 ১০৮০৪ 


৬. তোমাদের মধ্যে কে ছিলো বিকারপ্রস্ত (পাগল)! © ull Arb 


রা 


৭. অবশ্যই তোমার রব ভালো করেই জানেন .।1+ দিলি নেভি দি 
(তোমাদের মধ্যে) কোন্‌ ব্যক্তি তার পথ থেকে 1৯ এ ০০ ০৩ ০০৪-৮92 এ ol 


পথভ্রষ্ট হয়ে গেছে, (আবার) যারা সঠিক পথের ভা 
ওপর রয়েছে তিনি তাদের সম্পর্কেও সম্যক ও cn gre ১৮৩০1 529 
ওয়াকেফহাল রয়েছেন। 


৮. অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ ০৭ এপ 
করোনা। ৪০৫০ ৮৮3৫ 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ক ৬৭০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৯. তারা (তো তোমার এ নমনীয়তাটুকুই) চায়, 
তুমি যদি (তাদের কিছু) গ্রহণ করো অতপর তারাও 
(তোমার কিছু) গ্রহণ করবে। 


৬৮ সূরা আল কলাম 
৪১-০৯-০৩০০ ADAG AB, 


© ৬৭৯০৯ ০১০৭ 519১9 


১০. যারা বেশী বেশী কসম করে (পদে পদে) লাঞ্ছিত 
হয়, এমন সব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না, 


০ 


১১. যে (বেহুদা) গালমন্দ করে, (খামাখা) অভিশাপ 
দেয় এবং চোগলখোরী করে- 


১২. যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, (অন্যায়ভাবে) 
সীমালংঘন করে, (সর্বোপরি) যে পাপিষ্ঠ- 


১৩. যে কঠোর স্বভাবের অধিকারী, এরপর যে (জন্ম 
পরিচয়ের দিক থেকেও) জারজ, 


১৪. যেহেতু সে (বিপুল) ধনরাশি ও (অনেকগুলো) 
সন্তান সন্ততির অধিকারী 


© ০৯5৪9০০150০ 


১৫. এ লোককে যখন আমার আয়াতসমূহ পড়ে 
শোনানো হয় তখন সে বলে, এগুলো তো হচ্ছে 
আগের দিনের গল্প কাহিনী মাত্র! 


১৮৮০ IG Usha CLS 
a a A SEAS 


৩ ০৯981 


১৬. অচিরেই আমি তার শুড়ে দাগ দিয়ে (তাকে 
চিহ্নিত করে) দেবো। 


TL পাপা 


৪ [5651 & 2০০০ 


১৭. অবশ্যই আমি এদের পরীক্ষা করেছি, যেমনি ॥ 
(অতীতে) আমি একটি ফলের বাগানের কতিপয় ১ 
মালিককে পরীক্ষা করেছিলাম, (তা ছিলো এমন 
যে, একদিন) তারা সবাই শপথ করে বলেছিলো, 
অবশ্যই তারা সকাল বেলায় গিয়ে বোগানের) ফল 
পাড়বে, 


এন 


১৮. তারা (তাদের শপথে) আল্লাহ তায়ালার ইচ্ছা 
অভিপ্রায় (সম্বলিত) কিছুই যোগ করেনি । 


পা ADA Az পাপা 


© ০৭4০ ১9 


১৯. (ভোর হতে না হতেই) তোমার মালিকের পক্ষ 
থেকে তার ওপর এক বিপর্যয় এসে পড়লো (তখনো) 
তারা ছিলো নিদ্ৰামগ্র । 


ADL পা এনে AW 5S AA তা 


29 A Le HE UE GUS 


২০. অতপর সকাল বেলায়ই তা মধ্যরাতের কৃষ্ণ 
বর্ণের মতো কালো হয়ে গেলো । 


২১. (এদিকে) সকাল হতেই তারা একে অপরকে 
ডাকাডাকি করতে লাগলো- 


২২. তোমরা যদি (সত্যিই) ফল আহরণ করতে 
চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে 
চলো। 


I AAD A AD Az LAS 


ও my AS AL 9621 


২৩. (অতপর) তারা সেদিকে রওনা দিলো, (পথের 
মধ্যে) তারা ফিসফিস করে নিজেদের মধ্যে বলাবলি 
করতে লাগলো, 


পর চি শ্টিপর । পা পাপা / টিপার MDarhA rs 


© ০০৪৯০৭-৮১9 1955 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৭১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৪. কোনো অবস্থায়ই আজ যেন কোনো (দুস্থ) 
মেসকীন ব্যক্তি তোমাদের ওপর (টেক্কা) দিয়ে বাগানে 
এসে প্রবেশ করতে না পারে, 


৬৮ সুরা আল কালাম 
GBA AW ADAG ZAAN AUP Az 


৩০৮০০০৫৭2০2 


২৫. তারা সকাল বেলায়ই সংকল্পবদ্ধ হয়ে এসে 
হাযির হলো, (যেন) তারা নিজেরাই (আজ সব ফসল 
তুলতে) সক্ষম হবে । 


1. Az তি টি পানি 


© GUO ১১৯৫819689 


পপ = 


২৬. অতপর যখন তারা সে (বাগানের) দিকে তাকিয়ে 
দেখলো, তখন বলতে লাগলো (একি!), আমরা 
নিশ্চয়ই পথভ্রষ্ট (হয়ে পড়েছি) । 


নি পানি শরণ Bi 


1910 ৬91 


রা 


© 99121 


Gt 


২৭. (না, আসলেই) আমরা (আজ সবকিছু থেকে) 
বঞ্চিত হয়ে গেছি! 


ZLAPBADA- ০9 2৯ পা নিশা 


© ০০9১৯ ৬১০৯ 


২৮. (এ সময়) তাদের মধ্যকার একজন ভালো 
মানুষ বললো, আমি কি তোমাদের বলিনি যে, 
(সব কাজে আল্লাহর ওপর ভরসা করবে), কতো 
ভালো হতো যদি তোমরা (আল্লাহ তায়ালার নামের) 
‘তাসবীহ’ করতে! 


AGA DUD 529 8 ai 82985 পানি পা 


YH LO TU 


চিঠির 


© ৬০০ 


২৯. তারা বললো, আমাদের মালিক অনেক পবিত্র, 
(তার নাম না নিয়ে) আমরা (সত্যিই) যালেম হয়ে 
পড়েছিলাম । 


1 Do We পা 1 AD 


© ০246 08815) =n I 


৩০. তারা পরস্পরকে তিরস্কার করে একে অপরের 
ওপর দোষারোপ করতে লাগলো। 


পা ৯০০৩ (AW Az (LALLA পাট টি 


© ০১9০9১০৭ Ux ০৮০০ 


৩১. তারা বললো, দুর্ভাগ্য আমাদের, আমরা তো 
(আসলেই) সীমালংঘনকারী । 


Sh cl AD 


© nib CS Uf GL 3a ti 


৩২. আশা করা যায় আমাদের রব (এর) বদলে 
(আখেরাতে) এর চাইতে উৎকৃষ্ট (কিছু আমাদের) 
ফিরে যচ্ছি। 


~ 
Ed EAA AS Aa 


পন 


৪ ০১9৪) 0৪১ 


10 


রা 


৩৩. আযাব এভাবেই (নাযিল) হয়, আর পরকালের 
আযাব, তা তো অনেক গুরুতর । কতো ভালো হতো 
যদি তারা তা জানতো! 


প্র পা পা 


855১1 DIET IGA SUS 


পর ADLaNz AD ahs Edd 


© ০৭৯ 19১4 5 “১: 


৩৪. (অপরদিকে) যারা তাকওয়া অবলম্বন করে 
তাদের জন্যে অবশ্যই তাদের মালিকের কাছে 
নেয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। 


A পা cA cA UN ও 


© nll a5 0০০81 


৩৫. যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি 
কি অপরাধীদের মতো আচরণ করবো? 


টিপা Maas 


© Gey sind 0 


৩৬. এ কি হলো তোমাদের! (আমার ইনসাফ 
সম্পর্কে) কি সিদ্ধান্ত করছো তোমরা? 


পাঠ শটিশটি Az Aa ABDa ১ পা 


© ০০৫ ০৯৫ ২৫৫] (০ 


৩৭. তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে 
যাতে তোমরা (এটি) পড়েছো। 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী 


৬৭২ 


নে A গ্ 1 টিবি] 


www.alquranacademylondon.org 


3 TST ৩২০৩৯11২৪১৪ 


1২1২21০ এ২০১1২৪১৩ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৮ সুরা আল কালাম 


৩৮. সেখানে তোমাদের জন্যে সে ধরনের সব কিছুই হ 8 02555045201 
সরবরাহ করা হবে, যা তোমরা তোমাদের জন্যে শু ০9১৯০ ১৮৪) 
পছন্দ করবে, 


. তোমাদের থ কোনে চু [ পাটি পারা DB LAS ডি 9৩2 
কাত 1১৬ [520113512155529হ-221 


বাধ্যতামূলক হবে, (এবং) তোমরা যা কিছু দাবী ৮৯ A ড্র 
করো তাই তোমরা পাবে, © ০০৫ UL ০1, একা 


লি ADA 


৪০. তুমি এদের জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে কে 


এ দায়িত্ব নিতে পারে, | ৪০০০9 Wis af el 


৪১. তাদের কি (অন্য কোনো) অংশীদার আছে? যদি hos Aoi MN 
তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের ul esl 19915২7458৮ 


সবাইকে নিয়ে আসুক! © Gaye 1556 


৪২. যেদিন (যাবতীয়) রহস্য উদঘাটিত হয়ে পড়বে, 15865 8 
তখন তাদের সাজদাবনত হওয়ার আহ্বান জানানো d Lor চির Ea 
হবে, এসব (হতভাগ্য) ব্যক্তিরা (কিন্তু সেদিন সাজদা € ০)9৮৮০০ ১১২ ১9৯এ| 
করতে) সক্ষম হবে না, 


৪৩. (সেদিন) তাদের দৃষ্টি নিম্নগামী হবে, অপমান 1৮212458283 28704 ELAN 412 
তাদের ভারাক্রান্ত করে রাখবে; (দুনিয়ায়) যখন 1915 ০১9৮7১৫৪৯১১). 4৯৫ 
তাদের (আল্লাহর সন্মুখে) সাজদা করতে ডাকা 584 ০23 
হয়েছিলো, (তখন) তারা সুস্থ (সক্ষম) ছিলো। € ০১৪০-৮১৪ ১০৯1 41 ০৪০ 


8৪. অতপর তুমি আমাকে ছেড়ে দাও, যে আমার & ৪ ৮০৪8 
এ (কিতাব)কে অস্বীকার করে (আমি তার থেকে 58921 Ges oi ৬৮০9 (53995 
প্রতিশোধ নেবো), আমি ধীরে ধীরে এদের (ধ্বংসের) ৮ ৯০৪৩৮ ৩০৯৮০৬৯৪৯৮৪ 
দিকে ঠেলে নিয়ে যাবো যে, এরা তার কিছুই টের © ০০৯ Y ৯৯ er HOE) Omi 
পাবে না, 


৪৫. আমি এদের অবকাশ দিয়ে রাখি, (অপরাধীদের বিতর 
ধরার) আমার এ কৌশল অত্যন্ত কার্যকর । © ৬০59৪ 1 ad ls 


AU AWAD. SF ASA DLL Acs 


৪৬. তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবী ৮৮ | 
করছো যে, তারা জরিমানার বোঝায় ভারী হয়ে ৮2৩24 ০ টড 


85৫ © ০9225 


৪৭. না তাদের কাছে অজানা জগতের কোনো খবর ME SLL ৪20): 


রয়েছে যা তারা লিখে রাখে! © 94০০ cal A [1 
৪৮. (হে নবী,) তুমি (বরং) তোমার মালিকের কাছ টু 
থেকে সিদ্ধান্ত আসার জন্যে ধৈর্য ধারণ করো এবং ০৯৮০ (৫5543১০৫45৮. 

(এ ব্যাপারে) মাছের ঘটনার সাথী (নবী ইউনৃস)-এর 6 FEC 25 503 গা 


মতো হয়ো না। যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে 
(আল্লাহ তায়ালাকে) ডেকেছিলো; 


পা 1 


৪৯. তখন যদি তার মালিকের অনুগ্রহ তার ওপর ৭ ০৭ A পু 
না থাকতো তাহলে তাকে নিন্দিত অবস্থায় সাগরের 858149১০285 9১৪৩১ 


খোলা তীরে ফেলে রাখা হতো। 865:2 25920 
পারা ২৯ তাবা-রাকাল্লাযী +৬৭৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৯ সুরা আল হাক্কাহ 


৫০. অতপর তার রব তাকে বাছাই করলেন এবং cA w পৰব ০০ ০1৮ ৰ 
তিনি তাকে (তীর) নেক বান্দাদের (কাতারে) শামিল € শ5L ৩০ 41৯৯ 42) এডি 
করে নিলেন। 


৫১. কাফেররা যখন (আল্লাহর) কিতাব শোনে তখন 2121511222৮ * (দু$21 65 *7 
এমনভাবে তাকায়, এক্ষুণি বুঝি এরা নিজেদের দৃষ্টি 555525৮1199 onda 
দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে, তারা 7+1527278111 42 211 a LS 
(একথাও) বলে, (এই কিতাবের বাহক) সে একজন ৩5529১১1113 2 a) #2 


০2০ / পর্ন 
হানি © ৬৭৯৮) 4১1 


৫২. (আসলে) এ কিতাব তো মানবমন্ডলীর জন্যে £ oA ci Sh, OU 
Our ১581 


একটি উপদেশ বৈ 19০9 


সপ 


১. একটি অনিবার্য সত্য (ঘটনা)! 


২. কি (সেই) অনিবাৰ্য সত্য (ঘটনা)? 


৩. তুমি কি জানো (সেই) অনিবার্য সত্য ঘটনাটা 
কিঃ 


৪. আশ্দ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় 


NS পাপা 9৯০৭ MoUs 


(সংক্রান্ত এই সত্য ঘটনা)-কে মিথ্যা প্রতিপন্ন © 253819১159১) ৬১০৫ 


৫. (দাম্ভিক) সামুদ গোত্রের লোকদের (এই কারণেই) SLD ০০০ De 
এক প্রলয়ংকরী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেয়া Lo aed eon Eo La Ela 
হয়েছে। 


AD AR DADE Ua 
Ld 


৬. আর (শক্তিশালী গোত্র) আ"দকে ধ্বংস করা হয়েছে 
প্রচন্ড এক ঝঞ্াবায়ুর আঘাতে, 


৭. টানা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের 1430 110 20 *০2107 
" 71 4০ 1৮০ ৪৩৯1 b= 
ওপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন, S পপ ১5 ৬৮ 


IA পানি Ash পা চা 


(তাকালে) তুমি (সে) জাতিকে দেখতে পেতে, তারা »(৪০১০ 0৪৯৪ [9211 (১ ১1০9৮ 
যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তসারশূন্য কান্ডের ০ NEB BR RIO 
মতো উপুড় হয়ে পড়ে আছে! 391. d= 


৮. তুমি কি দেখতে পাচ্ছো- তাদের একজনও কি এ 
(গযব) থেকে রক্ষে পেয়েছে? 


৯. (দাম্ভিক) ফেরাউন, তার আগের কিছু লোক + ৫80110113 77 220,57 
এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও (একই) - Al ০০০০ 


পর We পাটি টিপা Aas 
+ 


dal db Dd 


রসূলদের অবাধ্যতা করেছে, অতপর আল্লাহ তায়ালা 
তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী ৬৭৪ www.alquranacademylondon.org 


3 tills blo 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৯ সূরা আল হান্ধাহ 


১১. নবী র সময়) যখন পানি তার) সীমা FRAN AEA ।ৃর্ট আন 
ক না তি নি (বাচানোর & 24301 ৬৬-৮৫4০৯ sl tb ৮151 
জন্যে) নৌকায় উঠিয়ে নিয়েছিলাম, 

১২. যেন তোমাদের জন্যে আমি তাকে একটি 5 

শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি, (তাছাড়া) 

উৎসাহী কানগুলো যেন এ (ঘটনা)-টা (পরবর্তী 

মানুষদের জন্যে) স্মরণ রাখতে পারে। 


১৩. অতপর যখন শিংগায় ফুঁ দেয়া হবে_ (তা হবে) ৯৪4 অ রত ১.2071 
একটি মাত্র ফুঁ, Hl © ৪০১19 SS) dE ESL 
১৪. আর ভূমন্ডল ও পাহাড়গুলোকে (স্বস্থান থেকে) ডুব 5524 47) ০, ব ০ 
উঠিয়ে নেয়া হবে, তারপর উভয়টাকে একবারেই $s LSS ০৮19 ০৯১১1 ৮৯9 
চূর্ণবিচূর্ণ করে দেয়া হবে, 


© uals 


১৫. (ঠিক) সেদিনই মহাঘটনাটি সংঘটিত হবে, 20121 ৪9 xe yd 


১৬. (সেদিন) আকাশ ফেটে পড়বে, অতপর সেদিন » ENE 
উনি রি 6 82219 3525 GIT ৬৪৫5 


১৭. ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে; ৮7৯ ০০৮৪ 
আর (তাদেরই) আট জন ফেরেশতা তোমার মালিকের wy ০৮৯৪9 12812) ম্‌ 05119 


‘আরশ’ তাদের ওপর বহন করে রাখবে; 8 2 02558 ij ELS 


১৮. সেদিন (আল্লাহ তায়ালার সামনে) তোমাদের 4০ ৯2০%৪ che 
পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই (সেদিন) 58০5৫০৯৪১০5) 5০97 
গোপন থাকবে না। 


১৯. সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া 12755 তি দু 
হবে সে (খুশীতে লোকজনকে ডেকে) বলবে, --%%% কপ 4 ২৫59 ৬০০ 


তোমরা (এসো)- আমার (আমলনামার) পুস্তকটি 1 ০৮৪১) Bo 
পড়ে দেখো । শিরা 


২০. অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব $ 220০ চিট নিতেন 
নিকাশের সামনাসামনি হতে হবে, ও > GL EA need) 


২১. অতপর (বেহেশতের উদ্যানে) সে (চির) সুখের EFS 
টি ০০ 22519 2825& 2 


২২. (সে উদ্যান হবে) আলীশান জান্নাতের মধ্যে, $ 22525 &ে 


. এর তাদের) নাগালের মারার 
রা ভিত মধ্যেই ঝুলতে © sts Ci 


২৪. (আল্লাহর ঘোষণা আসবে,) অতীতে যা তোমরা ২ = ০৭411 2৮০০ AGG 
(অর্জন) করে এসেছো তার পুরস্কার হিসেবে (আজ) ৯ ৬2225 ১৯15৯551915 
0 পে 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৭৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৬৯ সুরা আল হাক্কাহ 


২৫. যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া 4245 রন 
হবে, (দুঃখ ও অপমানে) সে বলবে, কতো ভালো 05855840099 Ls পেগ ৮০9 


হতো যদি (আজ) আমাকে কোনো রকম আমলনামা 
নাই দেয়া হতো! 


পা ADAG A Ag! 


© ts fd Ch 


২৬. আমি যদি আমার হিসাব (-এর খাতাটি) না-ই 
জানতাম, 


Aa Nar 


CPS BAS 


২৭. হায়! (প্রথম) মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত 
নিষ্পত্তিকারী (বিষয়) হয়ে যেতো! 


EASY 1 


ও 3 LSE ৬০৫ Gils 


২৮. আমার ধন সম্পদ ও এঁশ্বর্য (আজ) কোনো 
কাজেই লাগলো না, 


SECC AE 


২৯. আমার সব কর্তৃত্ব (ও ক্ষমতা আজ) নিশেষ হয়ে 
গেলো, 


Az IAD AWS পা পা 


RS 


৩০. (এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ 
আসবে, যাও) তোমরা তাকে পাকড়াও করো, এরপর 
তার গলায় শেকল পরিয়ে দাও, 


০৯৪ PA 2 2 


৩১. অতপর তাকে জাহান্নামের (জ্বলন্ত) আগুনে 
প্রবেশ করাও 


৩২. তারপর তাকে শেকল দিয়ে বেঁধে ফেলো; যা 
সত্তর গজ (লম্বা) 


ES 


AL ADNAN PAs Ed 


CBSO USS ILLS ০ 


৩৩. কেননা, সে কখনো মহান আল্লাহর ওপর ঈমান 


5 


৩৪. সে দুস্থ অসহায় লোকদের খাবার দেয়ার জন্যে 
(অন্যদের) উৎসাহ দেয়নি; 


৩৫. আজকের এ দিনে তার কোনো বন্ধু নেই, 


৩৬. ক্ষেতনিসৃত) পুঁজ ছাড়া (আজ তার জন্যে দ্বিতীয়) 
কোনো খাবারও এখানে থাকবে না, 


৩৭. একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই 
(আজ) তা খাবে না। 


৩৮. তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ 


2 


৩৯. (আরো শপথ করছি) সেসব বস্তুর যা তোমরা 
দেখতে পাও না, 


৪০. নিসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রসূলের 
(আনীত) বাণী, 


৯ ০০ পা a eer ণ্ড 


16 053 05% 


৪১. এটা কোনো কবির কাব্যকথা নয়; অবশ্য তোমরা 
খুবকমই (এ কথা) বিশ্বাস করো, 


৪২. এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়; 
অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো; 


পারা ২৯ তাবা-রাকাল্লাী 


৬৭৬ 


পাকি -ডে EZ DB ZA 


৪ L963 LJ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

৪৩. (মূলত) এ কিতাব সৃষ্টিকূলের মালিক আল্লাহ 
তায়ালার কাছ থেকেই (তার রসূলের ওপর) নাযিল 
করা হয়েছে। 


৭০ সুরা আল মা'য়ারেজ 


পাটি পাটি) WD AW SGA Az 


© east ০১ ৩০ ০4১ 


88. সে যদি এ গ্রন্থ)-টি নিজে বানিয়ে আমার ওপর 
চালিয়ে দিতো, 


A AAs Uc Ai 


& 029 রি Ei 


8৫. তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে 
ফেলতাম, 


৪৬. অতপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে 
ফেলে দিতাম, 


১) পাটি পাটি) ৮৮৯ বাটি পানে আ 2 


© ৩০911 ০০ 0581 


৪৭. (সে অবস্থায়) তোমাদের কেউই তাকে আল্লাহর 
কাছ থেকে বাচাতে পারতো না! 


4 AW A PLA 


© ০8১৯ 25 Of Ae US 


৪৮. (আল্লাহ তায়ালাকে) যারা ভয় করে, এ কিতাব 
তাদের জন্যে উপদেশ বৈ কিছু নয়! 


ZA BPM SL Aci TU পা 


© ৬৯৯৮০ 8১০৭ 419 


৪৯. আমি ভালো করেই জানি, তোমাদের একদল 
লোক এ (কিতাব)-কে মিথ্যা সাব্যস্তকারী হবে । 


A wil ABA 0৩ ০০ ishosi 


৪০৮2৫০৮৫2০০ 51015 


৫০. এটি হবে কাফেরদের জন্যে গভীর অনুতাপ ও 
হতাশার কারণ, 


পাশ 29৩ 


© GIN ET BS 


৫১. নিসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য । 


8 LL 


9 il ১1215 


৫২. অতপর (হে নবী,) তুমি তোমার মহান মালিকের 
নামের পবিত্রতা বর্ণনা করো । 


7১৬৪ পা পা 


৪9825 


। 5৫ 


9 ১৮2 ঠা 2০ 
রহীম 


be 
হি ৫ 
Ete) 2 
$ td 


১. একজন প্রশ্নকর্তা (আল্লাহ তায়ালার) অবধারিত 
আযাব (দ্রুত) পেতে চাইলো, 


২. (এ আযাব হচ্ছে) কাফেরদের জন্যে, তার 


পা তাপ “Ag AA 


৫৫154 ০০ ০১৮4 


৩. (এ আযাব আসবে) সমুন্নত মর্যাদার অধিকারী 
আল্লাহ তায়ালার পক্ষ থেকে; 


৪. ফেরেশতাকুল ও (তাদের নেতা) 'রহ’ 
(জিবরাঈল) আল্লাহর দিকে আরোহণ করে এমন 
একটি দিনে, যার পরিমাণ (তোমাদের) পঞ্চাশ 


৩৫ [% Bail Con Rl ৫১স 


পাটির AA টিপা TL cA 


6 2০০ ০৪] met YO 


৫. অতএব (হে নবী, কাফেরদের ব্যাপারে) তুমি 
উত্তম ধৈর্য ধারণ করো । 


ZA ৩ FAS AA পা 


© ১৩০৯ 1১৮০ ১৮০৪ 


৬. তারা এ (অবধারিত আযাব)-কে একটি দূরের 
(ব্যাপার) হিসেবেই দেখতে পায়, 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী 


৬৭৭ 


ZA তা তানি পাপা ALD 


019৯৯943998 if 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭. অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে 
আসন; 


৭০ সুরা আল মা'য়ারেজ 
ZA পা ০91 পি 


Oly 45939 


৮. যেদিন আসমান হবে গলিত তামার মতো, 


APN ০০5 LAB gh 


6 Jedt Tt OGG 


৯. আর পাহাড়গুলো হবে (রং বেরংয়ের) ধুনা পশমের 
মতো, 


A Loh DADs 


৫ oll JUG 0 


১০. (সেদিন) এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না, 


5.8 তা BA পা DAs dr 


নত a Und YS 


১১. (অথচ) তারা একজন আরেকজনকে ঠিকই 
দেখতে পাবে, (সেদিন) অপরাধী ব্যক্তি আযাব 
থেকে (নিজেকে) বাচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র 
সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে, 


পানি Ai 2 DA Bo ADLSANDDAS 


হি 


dA 


© 4০৯ 25০94 GE ০ 


১২. (দিতে চাইবে) নিজের স্ত্রী এবং নিজের 


ভাইকেও- 


& 459 4৯1০9 


১৩. এবং নিজের পরিবার এমন আপনজনদেরও, 


A AD IA পাশা 


© 2985 Cll slnals 


১৪. ভূমন্ডলের সবকিছুই সে (দিতে চাইবে), তারপরও 
সে তা থেকে বাচতে চাইবে, 


A চা সিভি তা 


© 4৯৯৭৪ ৮১, bios ০০৬। 8০22 


১৫. না (কিছুতেই সেদিন বাচা যাবে না); জাহান্নাম 
হচ্ছে একটি প্রজুলিত আগুনের লেলিহান শিখা, 


১৬. যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগতলোকে 
খসিয়ে দেবে, 


১৭. (সেদিন) সে (আগুন) এমন সব লোকদের 
ডাকবে, যারা (দুনিয়ার জীবনে তা থেকে) ফিরে 
গিয়েছিলো এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিলো, 


y Waar cas Az AD Nr 


Sl lle 


১৮. (যারা বিপুল) ধনরাশি জমা করে তা আগলে 
রেখেছিলো । 


1 &৬ পাপা পাপা পা পা 


© ৮৪০9০ ৫৯৯9 


১৯. (আসলে) মানুষকে সৃষ্টিই করা হয়েছে ভীরু 
জীব হিসেবে 


2 


ABLr 


a 


২০. যখন তার ওপর কোনো বিপদ আসে তখন সে 
ঘাবড়ে যায়, 


RT রড 


২১. (আবার) যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন 
সে কার্পণ্য করতে আরম্ভ করে, 


ADS DAA PUL 


© EI 251 22199 


২২. কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামায 
প্রতিষ্ঠা করে- 


LAD cA 


উ 0981559454৮ 42 ad 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী * ৬৭৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২৪. (যারা বিশ্বাস করে) তাদের সম্পদে সুনির্দিষ্ট 
অধিকার আছে- 


৭০ সূরা আল মা'য়ারেজ 


LAZ টি পাজি হু 


৯6:53 02 সা 9 adh 


২৫. এমন সব লোকদের জন্যে- যারা (অন্যদের 
কাছে কিছু) চায় এবং যারা (নানা সুবিধা) বঞ্চিত, 


৯72 5 পাটি 


উ[5551599-41 


২৬. (তারাও নয়-) যারা বিচার দিনের সত্যতা 


y AW Az পা ৯০০ এ পাশ cA DW 


S ৬০৭ [9 ৩৪০০৪ ২০19 


“ 


২৭. (তদুপরি) যারা তাদের মালিকের আযাবকে ভয় 
করে, 


AD ABA Ws £4 AWAD cA UB 


© 988৫০ 03) SES ore dS 


২৮. নিশ্চয়ই তাদের মালিকের আযাবের বিষয়টি 
নিয়ে নিশ্চিন্ত (বসে) থাকা যায় না। 


ADA টিটি A Wr 


© yl ste Sl of 


২৯. যারা নিজেদের যৌন অংগসমূহের হেফাযত 
করে 


2 


পা ৪১০1 ADD ADL পাঠ 


ও ০96৯৯ ৮৪৯95 2 


৩০. অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব 
মহিলাদের বেলায় (এটা প্রযোজ্য) নয়, যারা (আল্লাহ ৮৮ 
তায়ালার অনুমোদিত পন্থায়) তাদের মালিকানাধীন 
রয়েছে, (এখানে সংযম না করা হলে এ জন্য) কোনো 
অবস্থায়ই তারা তিরঙ্কৃত হবে না, 


সহ করা es BEY 


6 ০525-৮8-95 


৩১. (এ সীমারেখার) বাইরে যারা (যৌন সম্তোগের « 7, 
জন্যে) অন্য কিছু পেতে চাইবে, তারা গের 4212 ১ গ09 ৯০৯ ৬2৫ 


সীমালংঘনকারী, 


পাঠ ০912 


ও ০9০১৬] 


৩২. যারা তাদের (কাছে রক্ষিত) আমানত ও তাদের 


১ ADI! A Acc A 1 পা) AS AAU 


ও Uj) deco AY ০১ ০৪১9 


৩৩. যারা (সত্যের পক্ষে) সাক্ষ্য প্রদানের ব্যাপারে 
অটল 


5 


০০ রা ৮ 


6 0926৮09৯2১2 0895 


৩৪. (সর্বোপরি) যারা নিজেদের নামাযের হেফাযত 
করে. 


2 


LAD cA 


ও USS Ne BA ০819 


৩৫. (পরকালে) এরাই জান্নাতে মর্যাদা সহকারে 
অবস্থান করবে; 


bE /১-০৮ ০৪ 


উ ০৮:০২ এএগা 


৩৬. এ কাফেরদের (আজ) কী হলো? এরা কেন 
উর্ধ্শ্বাসে তোমার সামনে ছুটে আসছে, 


রা AD Pas “A 


5 


৩৭. (ছুটে আসছে) ডান দিক থেকে, বাম দিক 
থেকে, দলে দলে! 


৩৮. তাদের প্রত্যেক ব্যক্তি কি এ মিথ্যা) আশা 
পোষণ করে যে, তাকে (আল্লাহর) নেয়ামতভরা 
জান্নাতে দাখিল করা হবে! 


০৮ ০৮ AB 5১৫৮৪ A Bo ০০৯ 


ক 


A 


৩৯. না, তা কখনো নয়, আমি তাদের এমন এক 
(নিকৃষ্ট) জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে । 


ADA Ww ADIAGS 


১৬৫ 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী +৬৭৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭১ সুরা নুহ 


RE 


৪০. আমি উদয়াচল ও অস্তাচলসমূহের মালিকের 15 
শপথ করছি, অবশ্যই আমি (বিদ্রোহীদের শাস্তি 1০০৮19১৯০০০ 


ies & 99998] 


৪১. (আমি সক্ষম) এদের চাইতে উৎকৃষ্ট কাউকে + ৭ 4144 ৯৯৬ পণ ॥ব 
দিয়ে (এদের অবস্থা) বদলে দিতে এবং আমি (এতে ৬৯১ Lg res 1১৯০ ০০১ রি 


৪২. (হে নবী,) তুমি (বরং) এদের ছেড়ে দাও, A212 ৮ Asher MLA ৩৩ AN পু? 


এরা কিছুদিন খেল তামাশায় নিমগ্ন থাক- সেদিনটির 19517 (৪৮19৯149199 2S 
৬ ০০ © 99০98 SH ee 92 
৪৩. সেদিন এরা এমন দ্রুতগতিতে (নিজ নিজ) কবর বশ 
থেকে বের হয়ে আসবে, (দেখে মনে হবে) তারা (2 ১1৩৯1০০৯৯১৯ [9 
রি কোনো শিকারের (লক্ষ্যবস্তুর) দিকে 87520 


৪৪. তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও টোন বাত লা 
লাঞ্ছনায় তাদের সবকিছু থাকবে আচ্ছন্ন; (তাদের বলা eVGA 


টি তোমাদের কাছে যেদিনের 6 IIE AIC Co sat 8 রগ 


১. অবশ্যই আমি নৃহকে তার জাতির কাছে 510030 813 HES CLE 
পাঠিয়েছিলাম, তোকে বলেছিলাম, হে নূহ), তোমার Solid 5 a 
জি ওপর এক ভয়াবহ আযাব আসার আগেই তুমি 9 SE AD Lf cs 
তাদের সাবধান করে দাও । রা পা > A 
২. (নুহ তার জাতিকে বললো,) হে আমার ৯ ও 14৯2 এ 

জাতি, আমি হচ্ছি তোমাদের জন্যে একজন সুস্পষ্ট ৬ ens ১২১০৮ ak ০9 
সতর্ককারী ব্যক্তি, 

৩. তোমরা আল্লাহর এবাদাত করো, তাকেই ভয় 11178 

করো, তোমরা আমার আনুগত্য করো, 
৪. (এতে করে) আল্লাহ তায়ালা তোমাদের গুনাহখাতা /১:-০৮ ০ ৮-০৮-9৯-9-9 AW 9০5 Ar 
মাফ করে দেবেন এবং (এ দুনিয়ায়) তিনি তোমাদের ASB As we yi 
এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন; হা, চু 
আল্লাহর সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন 95194 Jf ute Jf 
তাকে পিছিয়ে দেয়া যাবে না । কতো ভালো হতো যদি REALS AGN AT 
তোমরা বুঝতে পারতে! © ৩৪9৮৩৮০9138 


6 99259858924 sort of 


lll ৩২০৩১11২৪১৫ 


৫. (নিরাশ হয়ে) সে বললো, হে আমার রব, আমি উএঁ”7” 2] 
আমার জাতিকে দিবানিশি (জগানের) দাওয়াই + 3452 


স্পা 


© hiss 
পারা ২৯ তাবা-রাকাল্লাধী *% ৬৮০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭১ সুরা নূহ 


৬. (কিন্তু) আমার এ (দিবানিশি) দাওয়াত তাদের PG ADA a Nair 
(সত্য থেকে) পালানো ছাড়া আর কিছুই বৃদ্ধি 9101 ঢা 


করেনি। 


৭. যতোবার আমি তাদের (তোমার পথে) ডেকেছি- এ NDir ২১1 EE te পা Aw 
(ডেকেছি) যেন তুমি (তাদের অতীত কৃতকর্ম) ক্ষমা রে [০1 0519 


করে দাও, তারা (ততোবারই) কানে আংগুল ঢুকিয়ে oli 928০ ৪5১০০ 
দিয়েছে এবং (অজ্ঞতার) আবরণ দিয়ে নিজেদের নী | টিসি LEAS a 
ঢেকে দিয়েছে, (শুধু তাই নয়), তারা জেদ ও 91১55০119১19199 
অহমিকাও প্রদর্শন করেছে, (হেদায়াতকে অবজ্ঞা 

করার) ওদ্বত্য প্রদর্শন করেছে, 


৮. তারপর আমি আবারও তাদের কাছে প্রকাশ্যভাবে রর রি মৰমত পু sz 
(দ্বীনের) দাওয়াত পেশ করেছি, ol প-৮৪9০১ (521 ৮৮ 


শট /৯ পা ভি পা Aw ডে 


৯. তাদের জন্যে আমি দ্বীনের) প্রকাশ্য ঘোষণা * ৮1 2 *-4 {4 * ০৫ 
দিয়েছি, আমি চুপে চুপেও তাদের কাছে দ্বীনের + 272] eel 


দাওয়াত) পেশ করেছি, 0) |) 11 


A ০9 0৩০৯ ০9 নি পাঠ 2 7224 


১০. পরস্তু আমি তাদের বলেছি, তোমরা তোমাদের ৮12 পু [2 
মালিকের দুয়ারে (নিজেদের অপরাধের জন্যে) ক্ষমা 2 কিল ০ +)199৯ le 


প্রার্থনা করো; নিসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল, © Du 5 


১১. (তদুপরি) তিনি তোমাদের ওপর আকাশ থেকে ক্র তা ৪০ 5 ৯ পলি 
অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন, ৪ bbs Aske 2] ha 


ASDA ALD 


১২. ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের * ঠা 17 পপ পনি পা Az 
সাহায্য করবেন, তিনি তোমাদের জন্যে বাগবাগিচা A Usa 9 90152 সি 


ও উদ্যানমালা স্থাপন করবেন, (বিরান ভূমিতে) তিনি ৮12 2দু বনি 
নদীনালা প্রবাহিত করবেন; © lel A U3 29০ 


১৩. এ কি হলো তোমাদের! তোমরা কি আল্লাহ হি 7 

রঃ (9 44 
তায়ালার কাছ থেকে মানমর্যাদা পাওয়ার আশা ol 948০৪৯১৭১৮৫ 
করো নাঃ 


১৪. অথচ তিনিই পর্যায়ক্রমে তোমাদের টে 
নিরেট ০৮ © DIT AE 999 


১৫. তোমরা কি দেখতে পাও না, কিভাবে আল্লাহ 11-4 +4০ ০% BT EE 
তায়ালা সাত আসমান বানিয়ে রে স্তরে (তাকে এঠা 6৮ ন 015০৭ 12-71 
সাজিয়ে) রেখেছেন_ 


শার্শা ডে GADD A cod পাশা 9 


১ সারে ভিন টাকে আলো ও ০০৮৪1055905 ৩৪৪ চা 5 


৪1415 


১৭. আল্লাহ তায়ালাই তোমাদের (একটি বিশেষ 5 [রা LW 2 শা 9১৫০ ৩ 
পদ্ধতিতে) মাটি থেকে উদগত করেছেন, uN ES) 4019 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৮১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭১ সূরা নূহ 


AD cA 9৮9০99৯০928 


১৮. আবার তিনি তোমাদের তার মাঝেই ফিরিয়ে * 
নেবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের বের ০৫৯১9 Lead Sb শ 


is | © LI 


ALA DRL পাশা 9৮৮ ৩ 


১৯. আল্লাহ তায়ালা তোমাদের জন্যে যমীনকে yd ৮ 
বিছানার মতো (সমতল করে) বানিয়েছেন, © bls 3 USDY Al ০ 4819 


২০. যাতে করে তোমরা এর উন্ুক্ত (ও প্রশস্ত) পথ SLES Zon cA AZ w 
ধরে চলাফেরা করতে পারো। © i ee 


২১. নূহ বললো, হে আমার রব, আমার জাতির (৫:12 AA | এ 0 ০ /১-০ I 
লোকেরা আমার বিরুদ্ধাচরণ করেছে, তারা এমন 950199০৮৪১1 ১09 
কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও 4542 
সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি $102815619921525 এ x 
করেনি, 


২২. তারা (সত্যের বিরুদ্ধে) সাংঘাতিক ধরনের 99৮৯৮ 1৯০৩ 
ষড়যন্ত্র করেছে, ক ৮ 


২৩. তারা বলে, তোমরা তোমাদের দেবতাদের ৪০ হু তাপ পাপ] ৪০2 পে 
রে “iG 


(নামক দেবতাদের) উপাসনা কিছুতেই ছেড়ে দিয়ো ৰু গে NE ১ 
3১5৩4 এ 


২৪. (হে মালিক,) এরা অনেককেই পথভ্রষ্ট করেছে, নে হন 
তুমিও আজ এ যালেমদের জন্যে পথভ্রষ্টতা ছাড়া আর | ০০৩1811১36 9 174৫ 19151 959 


কিছুই বাড়িয়ে দিয়ো না। sil 


২৫. (অতপর) তাদের নিজেদের অপরাধের জন্যেই * 7১ 144,02 এ 5 A2A IRL 
তাদের (মহাগ্নাবনে) ডুবিয়ে দেয়া হয়েছে, পি চি ol SCR 
(পরকালেও) তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ বিলিন? 
করানো হবে, এ (অবস্থায়) তারা আল্লাহ তায়ালা 91912041993 ০৫৮211533 
ব্যতীত অন্য কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে 

না। 


বললো আমার র যমীনের অধিবাসী রি ভিত রতন কু UU ৯০ কারু 
একজন যোলেম)-কেও তুমি আজ শাস্তি থেকে) ৬ ৩১০১১1০৪১০০ Y TUL 
রেহাই দিয়ো না, sad 


২৭. (আজ) যদি তুমি এদের (শাস্তি থেকে) রেহাই V7 517010," PPE 
দাও, তাহলে এরা না তোমার বান্দাদের শট ১5 IL yea সি 
করবে, (শুধু তাই নয়), এরা (ভবিষ্যতেও) দুরাচার দা 

পাগী কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না। 1) ys 0১115 on 


২৮. হে আমার রব, তুমি আমাকে, আমার LAs FEE: 
পিতামাতাকে- তোমার ওপর ঈমান এনে যারা আমার ০৯১ ০]2 6151298215১) 


(সাথে ঈমানের এই) ঘরে আশ্রয় নিয়েছে, এমন , রঃ 2:12 “A Bet ভিড়ে - A 
সব ঈমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও, ৮ 2৮119 ৩০০59 29° (রর 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ++ ৬৮২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭২ সূরা আল জ্বিন 
যালেমদের জন্যে চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি 


ৰৈ 12 


৯0 ৯১০ 20 ৮: 


১. (হে নবী,) তুমি বলো, ভাতার কাছে এ মর্মে ওহী লে 253 
নাযিল করা হয়েছে যে, জ্বিনদের একটি দল (কোরআন) ১1 ০2১৪৫ ৮ 25৫1৩১ 
শুনেছে, অতপর তারা (নিজেদের লোকদের) বলেছে, কপ 

আমরা আজ এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি, =e শি ০ 0 19 


5 


২. যা সঠিক (ও নির্ভুল) পথ প্রদর্শন করে, তাই 
আমরা তার ওপর ঈমান এনেছি এবং আমরা আর ই 


কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক y ৮৫৮৩ 


৩. (আমরা বিশ্বাস করি,) আমাদের মালিকের মর্যাদা ৫ 
সকল কিছুর উর্ধ্বে, তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র 
হিসেবে গ্রহণ করেননি, 


৪. (আমরা এও জানি,) আমাদের (কতিপয়) নির্বোধ y LA Lc BALL পাঠ HZ 
আল্লাহ তায়ালার ওপর অসত্য ও বাড়াবাড়িমূলক 
কথাবার্তা আরোপ করে, 


৫. আমরা মনে করেছিলাম, মানুষ ও জ্বিন (এ দুই এ 
জাতি তো) আল্লাহ তায়ালার ওপর মিথ্যা আরোপ 
করতেই পারে না, 


৬. মানুষদের মাঝে কতিপয় (মূর্খ) লোক (বিপদে 442-4 = 
আপদে) জ্রিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় ০9১9৯ ০০21 ০5059 


রি dle EE > 


৭. জ্রিনরা মনে করতো- যেমনি মনে করতে তোমরা AD AF ৯7৮১৮৫১৮5৯0 ৯ ITZ 
(মানুষরা)- যে, (মৃত্যুর পর) আল্লাহ তায়ালা কখনো ন ৮25 LSE ls 


ক্র পার 


কাউকে পুনরুজ্জীবিত করবেন না, ১1০14 


৮. (জ্নরা আরো বললো,) আমরা আকাশমন্ডল 212 7 রান ছি TEMA 
ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর 033 | 9 


প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা পরিবেষ্টিত পেয়েছি, 81558910235 ০১০ 


৯. আমরা আগে তার বিভিন্ন ঘাটিতে কিছু শোনার পাঠ -০-০/৯৮৩ 05 তেজ 
প্রত্যাশায় বসে থাকতাম; কিন্তু এখন আমাদের wt Ex SE is SES 02 
কেউ যদি (এসব ঘাটিতে বসে) কিছু শোনার 
চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় তার © 160) DES এ ০৯৫ OV ৮ 
জন্যে (পেতে রাখা এক) একটি জ্বলন্ত উল্কাপিন্ড 

(দেখতে) পায়, 


১০. আমরা বুঝতে পারছিলাম না, পৃথিবীর মানুষদের ২ * ৮ 44728207 44015 
কোনো অনিষ্ট সাধনের উদ্েশেই (ছি (্কাশিভ $ ৩০ ১১ iY Us 
বসিয়ে রাখা) হয়েছে?- না (এর মাধ্যমে) তাদের মালিক ESN 

তাদের সঠিক পথ দেখাতে চান, ৫) 1353৮) 03 501 ff uN 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী +% ৬৮৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭২ সুরা আল জ্বিন 
মোরে মতো আায়াদ যারা: কিছ যা 000000: EL 
সতকর্মশীল, আর কিছু আছে এর ব্যতিক্রম; (পাপ ১০9১ 550১-4]| fs 


পুণ্যের দিক থেকে) আমরা ছিলাম দ্বিধাবিভক্ত, 


১২. আমরা বুঝে নিয়েছি, এ ধরার বুকে আমরা AG Az Hoc DAD 
আল্লাহ তায়ালাকে কখনো অক্ষম করতে পারবো না- Nd Ys df LE 9ি 


না আমরা (কখনো তীর থেকে) পালিয়ে গিয়ে তাকে TTT 
পরাভূত করতে পারবো, ৪ ৮১০৪১৯৯১০19 


১৩. আমরা যখন হেদায়াতের বাণী (সম্বলিত '* ॥র্ *» 

কোরআন) শুনলাম, তখন আমরা তার ওপর ঈমান ৩০৮ dg Clo ছি 
আনলাম; (কেননা) যে ব্যক্তি তার মালিকের ওপর ৮৮ পচ ৯০ পু 
ঈমান আনে, তার কোনো কিছু কম পাওয়ার আশংকা &162)9 ০৯৪05235425 
থাকে না, পেরকালেও) তার লাঞ্ছনা থাকবে না, 


১৪. আমাদের মধ্যে কিছু আছে যারা (আল্লাহর ,০+% 4115 2০০1] 


অনুগত) মুসলিম, আবার কিছু আছে যারা সত্যবিমুখ 
(কাফের); যারা (আল্লাহর) আনুগত্যের পথ বেছে ৮ TR 
নিয়েছে তারাই হচ্ছে সেসব (ভাগ্যবান) মানুষ যারা ৪1১) 1555 590 7141 we 


মুক্তি ও সৎপথই বাছাই করে নিয়েছে, 
AD sc AD [PA 


ALY সত্যবিমুখ তারা অবশ্যই জাহান্নামের & পর তি < 1157 রী £]| পটে 


১৬. লোকেরা যদি সত্য (ও নির্ভুল) পথের ওপর সুদৃঢ় তি টি তি সু 
থাকতো, তাহলে আমি তাদের (আসমান থেকে) প্রচুর -*৯৯ YE Es 1910 ৩9 
পানি পান করাতাম, 


১৭. যেন আমি এর দ্বারা তাদের (ঈমানের) পরীক্ষা 

নিতে পারি; যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ 1 - টি 
থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে কঠোর আযাবে 10251915215 
প্রবেশ করাবেন, 


১৮. মাসজিদসমূহ আল্লাহ তায়ালার এবাদাতের 
জন্যে (নির্দিষ্ট), অতএব তোমরা আল্লাহর সাথে - 
অন্য কাউকে ডেকো না, 


১৯. যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্যে ।৯০। 72% * - ৪4 পু 
দীড়ালো, তখন (মানুষ কিংবা জ্বিনের) অনেকেই তার SOT 4672৮ ও 


Ed নিপা পার MPDADBDr 


পাশে ভীড় জমাতে লাগলো; উ 12145 0559 


২০. (এদের) তুমি বলো, আমি শুধু আমার রবকেই oa ১7 ডি রা 
ডাকি, আর আমি (কখনো) তীর সাথে কাউকে শরীক 32185 69) sot il 
করিনা। 


২১. তুমি বলো, আমি তোমাদের ক্ষতিসাধনের যেমন ₹৫+ 154৮5 শা 5 2 
ক্ষমতা রাখি না, তেমনি আমি তোমাদের ভালো করার ও12)91১5- ALY 52198 
ক্ষমতাও রাখি না। 

পারা ২৯ তাবা-রাকাল্লাযী ++ ৬৮৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৩ সুরা আল মোযযাম্মেল 


২২. তুমি বলো, আমাকে আল্লাহর পাকড়াও থেকে ১ 
কেউ রক্ষা করতে পারবে না। আমি কখনো তিনি K ft 


ছাড়া আর কোনো আশ্রয়স্থল (খুঁজে) পাবো না, 1455915499১ ০০ ০৯919 


২৩. আমার কাজ) এ ছাড়া আর কি (আছে) যে, -4 দত ৪০11 ০৩) ০৭11৬ 
আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়াত 41৩ ৩০১০০ 29441 EY 
পৌছে দেবো, কেউ যদি আল্লাহ তায়ালা এবং তার 1৯; ₹* 1 ০৪০ শা পা আপ 
১৯0১4 A Laub 
রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে জাহান্নামের ৬১ AOR -৮৯3০ 2 4 0) 


কেন) আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান মদে 


5 


৯০নিসিপা পাত পাঠ তিতা 8৩ পা Mar sz তি 
ণ 
+ 


২৪. এভাবে (সত্যি সত্যিই) যখন তারা (সে দিনটি) 010 1 মি 
দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে, ০১১৮ ৯ EEA pl 217 


তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী 15 fs 1১০০ ০৯1 or 
কতো দুর্বল এবং কার বাহিনী কতো কম! ৰ 


২৫. তুমি বলো, আমি (নিজেই) জানি না, তোমাদের ১7৮৯ 2/82 USA TR AA এ 
(কেয়ামতের) যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি [19৩০০৮৪১5১১ ০195 
আসলেই) সন্নিকটে, না আমার মালিক তার জন্যে শপ িএপ পর্ন পা৯৩ 
উর ও 1০০12) ০5৯ 


২৬. তিনি (সমগ্র) গায়বের (একক) জ্ঞানী, তার (সে) » 42-4407 22217 2! 
অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে © lu a &$ ১927 ১১ ন de 


প্রকাশ করেন না, 
০০১৭০ ৮১ পা ণ্ডর 


২৭. অবশ্য তীর রসূল ছাড়া- যাকে তিনি বাছাই করে 51147 2513 022) “ Lael ১৭ 
নিয়েছেন, কিন্তু তারও আগে-পিছে তিনি (অতন্দ্র). * ৮ ছি ভু 
প্রহরী নিযুক্ত করে রেখেছেন, 


A 


২৮. এ (প্রহরা) দিয়ে তিনি এ কথাটা জেনে নিতে লা মা RPE ৯৫ AZ রত বত তএ 
চান, তার নবী রসূলরা (মানুষের কাছে) তাদের ৮৪০১ ৬৮৮19৯12105 011 


মালিকের পক্ষ থেকে হেদায়াতের বাণী (ঠিক ঠিক) ৪” 272. 117.1711 ০61 
পৌছে দিয়েছে কিনা, তিনি তো এমনিই তাদের সব ৮৮ ০৩ 3930 > ts 
কিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং (এ সৃষ্টি জগতের) EE 


cos 


২. রাতে (নামাযের জন্যে উঠে) দাড়াও, কিছু অংশ 
বাদ দিয়ে- 


৩. তার অর্ধেক অংশ- অথবা তার চাইতে আরো কিছু 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী ৬৮৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৩ সুরা আল মোযযাম্মেল 


৪. কিংবা তার ওপর (আরো কিছু) বাড়িয়ে দাও, তুমি ৮ পা, 5 ০ AZ ব্রন 
কোরআন তেলাওয়াত করো থেমে থেমে; 6১ 3০০১৪ 01১81 J ale 3591 


৫. (হে মোহাম্মদ!) অচিরেই আমি তোমার ওপর ZA টি 4A পা টিপ্র্পা A ৮7-০পা না] 
একটি ভারী (গুরুত্বপূর্ণ) কিছু রাখতে যাচ্ছি। ০১৯৪১ ১9 stile ০০০ 0 


৬. অবশ্যই রাতে বিছানা ত্যাগ! তা আত্মসংযমের 
জন্যে বেশী কার্যকর (এ সময় দোয়া ও কোরআন) 
পাঠেরও সুবিধা থাকে বেশী; 


রা দিনের বেলায় তোমার প্রচুর কর্মব্যস্ততা & {Le CUS এ ol 


৮. তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং ধা Ac EE £১০-৮৮০ রি? পাঠ Bh 
একনিষ্ঠভাবে তার দিকেই মনোনিবেশ করো: ০ এ 09 ৩৩১০৭১০|৪ 


Ach পা 


211 5১2219১2০০0 


পা 


৯. আল্লাহ তায়ালা পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া আর -+ 3. 
কোনো মাবুদ নেই, অতএব তাকেই তুমি অভিভাবক 9241 


হিসেবে গ্রহণ করো । 9454980- দা? 


১০. এ (নির্বোধ) লোকেরা যেসব কথাবার্তা বলে 1442 22512048711 512 
তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে 1১-০৯১৯১1295198 ০৯১9 


ZA ৩ 


১১. মিথ্যা সাব্যস্তকারী ও সম্পদের অধিকারীদের (সাথে 2721 Ar 
ফয়সালার) ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং - ০১119 34 (৮9359 


৮, ৯১ -92৬৪তা পা 


কিছুদিনের জন্যে তুমি তাদের অবকাশ দিয়ে রাখো । ১০৪৪০ 


১২. অবশ্যই আমার কাছে (এদের পাকড়াও করার 
জন্যে) শেকল আছে, আছে (আযাব দেয়ার জন্যে) 
বান 5 


১৩. (আরো রয়েছে) গলায় আটকে যাবে এমন খাবার 
ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব, 


১৪. (যেদিন এ ঘটনা ঘটবে) সেদিন পৃথিবী ও 517 3. ১৪9 
(তার) পাহাড়সমূহ প্রকম্পিত হতে থাকবে এবং -- diz lc Ea 


পাহাড়সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় ৪ ১০০ [৫ 902 
বালুর স্তূপ। 


১৫. অবশ্যই আমি তোমাদের কাছে (তোমাদের A Bhs. 0 ৩ GABLAARAASZ. ৮৮৮৮০ তি 
কাজকর্মের) সাক্ষ্যদাতা হিসেবে একজন রসূল ০2+ Y su At CLOG 


পাঠিয়েছি, যেমনি করে ফেরাউনের কাছেও আমি টি টা 5০ 
একজন রসূল পাঠিয়েছিলাম; $ ১959 0525 ৫1112) 


১৬. অতপর ফেরাউন (আমার) রসুলকে অমান্য [ZAI ৯৮০৮৮ SA 
করেছে, (এর শাস্তি হিসেবে) আমি তাকে কঠোরভাবে |৩-14১50 05০১1 055১5 ০০০ 
পাকড়াও করেছি। রি 395 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী +% ৬৮৬ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭8 সুরা আল মোদ্বাস্‌সের 
১৭. তোমরা যদি (আজ) সেদিনকে অস্বীকার করো +4-% ০ ₹ হবু 4/22 ৮৮ 
তাহলে (আযাব থেকে) কিভাবে তোমরা বাচতে ০২৯৯ 097-৮7১৯ ০1 ০9০ SS 
পারবে, (অথচ অবস্থার ভয়াবহতা) সেদিন কিশোর 8৩8৮৮, ৮৪4৭ 1 
বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে; (5 afd pt 


১৮. যেদিন তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে, _ ৮৮ ৫০৭০ +. ক এ লও 
(এ) হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংঘটিত ৪ ) 9% ১০০9 ৩৮4১ ১৮১০ slo 
I 


১৯. এ হচ্ছে একটি উপদেশমাত্র, কোনো ব্যক্তি | € ৫5212 43044, 
ঃ ৬1 st itt ৮৫১৯ & 
চাইলে (এর মাধ্যমে) নিজের মালিকের দিকে যাওয়ার ৫ | ঠা রর 
একটা রাস্তা ধরতে পারে। ৪ ১৮৮০3) 


২০. (হে নবী,) অবশ্যই তোমার মালিক (একথা) * 727 হাদ 25 
জানেন যে, তুমি এবং তোমার সাথে তোমার সাথীদের ৩24711৯7517 ০১1 
এক দল (এবাদাতের জন্যে কখনো) রাতের দুই “ £%165 45182455211, 1% 
তৃতীয়াংশ, (কখনো) অর্ধেক অংশ, আবার (কখনো) 2০ ৮2779 299৮1 
এক তৃতীয়াংশ দাড়িয়ে থাকো; (মূলত) রাত দিনের এ 5150/2 1108 RSE 

< : ? ৯01 )095 wh ges ৬৭০ 
হিসাব তো আল্লাহ তায়ালাই ঠিক করে রাখেন: তিনি ১ 307 39% 3 ll us 
(এও) জানেন, তোমরা কখনো এর সঠিক হিসাব “44 DE 50d le 
করতে সক্ষম হবে না, তাই তিনি (এ ব্যাপারে) NEA ০ রি 
তোমাদের ওপর ক্ষমাপরায়ণ হয়েছেন, অতএব (এখন Aes SE ১৮-28151953218 
থেকে) কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত রি DA Hel 
করা তোমাদের জন্যে সহজ, ততেটুকুই তোমরা ০9১1, TA ০৭4৮ ০1 
তেলাওয়াত করো; আল্লাহ তায়ালা তোমাদের অবস্থা ,. , 55. ২০ 255 57 
জানেন, তোমাদের ভেতর কেউ অসুস্থ হয়ে পড়তে ০৪ ore © ০১১১ ০9৯১৭ 
পারে, আবার পরবর্তী কেউ আল্লাহর অনুগ্রহ (জীবিকা) ॥ ৫ ₹ » * ০৪ ০ ০৯০০০ ৬ 
সন্ধানের উদ্দেশে সফরে বের হতে পারে, আবার 441 ১৯৮৮ & 91554 95197 
একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে, (এ _ ॥ 5 যারে হানা গার 
পরিপ্রেক্ষিতে) তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের 89111 5০88194 ১৮৯০০195950 
জন্যে সহজ ততোটুকুই তোমরা পড়ো; তোমরা নামা ৮০৮ ৯৫ পথ 2 AZ LN 21- 
প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে ৮০০ wy 441 19559 8955] 1919 
উত্তম খণ দিতে থাকো, (মনে রাখবে), যা কিছু AAD 2 Az AWAD 280) ৪০ এ (তা 
ভালো ও উত্তম কাজ তোমরা আগেভাগেই নিজেদের *9১-৯- ১৯৯ ৬০০৯০৯১খু 1955 09 
জন্যে আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা |” 74 দে 52৩৩ 445 
তার কাছে (সংরক্ষিত দেখতে) পাবে, পুরষ্কার ও এর ৮১-৯1-৮599 y= bale. ৩ - 
বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম, তোমরা হ 5A অ ০/৯ 2,4 

গ রহ Ay ++ 

আল্লাহর কাছে ক্ষমা ার্দনা করো, নিসন্দেহে আল্লাহ ৬ -৮৮১১-১০১ 4৪1 41১48 ০০ 
তায়ালা অতীব দয়ালু, অধিক ক্ষমাশীল । 


সি 


১. হে কম্বল আবৃত (মোহাম্মদ), 


পারা ২৯ তাবা-রাকাল্লাযী ৬৮৭ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২. (কম্বল ছেড়ে) তুমি ওঠো এবং মানুষদের 
(পরকালের আযাব সম্পর্কে) সাবধান করো, 


৩. তোমার মালিকের শ্রেষ্ঠতৃ ঘোষণা করো, 


৪. তোমার পোশাক আশাক পবিত্র করো- 


৫. এবং মলিনতা ও অপবিত্রতা পরিহার করো, 


৬. কখনো বেশী পাওয়ার লোভে কাউকে কিছু দান 
করো না, 


১০০ DL AcAz ADA Lr 


© ১৬০ ৬9 


৭. তোমার মালিকের (খুশীর) উদ্দেশে ধৈর্য ধারণ 
করো; 


৮. যেদিন (সবকিছু ধ্বংস করে দেয়ার জন্যে) শিঙ্গায় 
ফু দেয়া হবে, 


৯. সেদিনটি হেবে) সত্যিই বড়ো সাংঘাতিক, 


GA পা SAND 


হিরা 


১০. (এ দিনকে) যারা অস্বীকার করেছে তাদের জন্যে 
এটি মোটেই সহজ (বিষয়) হবে না। 


A  PAzc পা 1A 


53৮৮ ৮ cal 


১১. যাকে আমি অনন্য ধরনের কেরে) পয়দা করেছি, 
(তার সাথে বুঝাপড়া করার জন্যে) তুমি আমাকেই 
ছেড়ে দাও, 


FA পা ৩9 Az £ পারা A As 


© 1০৯১9 ০৯০ ০৮9 5535 


১২. তাকে আমি বিপুল পরিমাণ ধনসম্পদ দান 
করেছি, 


চন] 


৫1১9০০০ ১1০ 4 ৬৯9 


১৩. (তোকে আরো দান করেছি) সদা সংগী (এক 
দল) পুত্র সন্তান, 


ADD cA তাত 


© 1399 ০59 


১৪. আমি তার জন্যে (সচ্ছলতার উপকরণ) সুগম 


ZA ৯৮ ০ B AULD 


© 1০৯৪০) 41-০০৪০9 


১৫. (তারপরও) সে লোভ করে যে, তাকে আমি 
আরো অধিক দিতে থাকবো, 


AA পা As পাটি DY 


6 Saf of oli 


১৬. না, কখনো নয়; কেননা সে আমার আয়াতসমূহের 
বিরুদ্ধাচরণে বদ্ধপরিকর ছিলো, 


13550380৫28 


১৭. অচিরেই আমি তাকে (শাস্তির) চূড়ায় আরোহণ 
করাবো; 


FADS TH ৯০০ 


৪1১9০ Sal 


১৮. সে তো (সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা) 
চিন্তা-ভাবনাও করেছিলো, তারপর সে (নিজের 
গৌড়ামিতে থাকার) সিদ্ধান্ত করলো, 


পা পাশা তাত ণ্ড 


৪১১১৪9১৯১41 


১৯. তার ওপর অভিশাপ, (সত্য চেনার পরও) কেমন 
করে সে (পুনরায় এ) সিদ্ধান্ত করলো! 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী %% ৬৮৮ 


3 ৩2 শা শিপ পচ পা 


® 05 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২০. আবারও তার ওপর অভিশাপ! কিভাবে সে এমন 
সিদ্ধান্ত করলো, 


২১. সে (লোকদের প্রতি) চেয়ে দেখলো, 


২২. (েশ্ভরে) সে তার ভ্রকুঞ্চিত করলো, 
(অবজ্ঞাভরে) মুখটাকে বিকৃত করে ফেললো, 


শা শা পাপা পলাল ডক 


© ১০৪9 ০৯০ 


২৩. অতপর সে পিছিয়ে গেলো এবং অহংকার 
করলো, 


পাশানিপাঠি পা cas 2 


© ১১০০19১০১1৮ 


২৪. সে (আরো) বললো, এ তো (আসলে) আগের 
লোকদের থেকে প্রাপ্ত যাদু (-বিদ্যার খেল) ছাড়া 
কিছুই নয়, 


DAB SA পপ পা পাপা 


$ 258 =e YH Gs uf IE 


২৫. এ তো মানুষের কথা ছাড়া (আর কিছুও) নয়; 


© ১25105311০1 


২৬. অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ 
করাবো। 


পলাল A ABDr 


চি 


২৭. তুমি কি জানো জাহান্নাম (এর আগুন) কি 
ধরনের? 


ও ১8০104১১১22 


২৮. যা (এর অধিবাসীদের অক্ষত অবস্থায়) ফেলে 
রাখবে না, আবার (শাস্তি থেকে) রেহাইও দেবে না, 


পপ পা 


OGY ০৭ 


২৯. বরং তা মানুষদের গায়ের চামড়াকে ভীষণভাবে 
জ্বালিয়ে দেবে, 


র্‌ cM গুতা Di 


6 ADL 


৩০. তার ওপর (নিয়োজিত আছে) উনিশ (সদস্যের 
ফেরেশতাদল); 


পাপা ZA Edd 


© ys 2৯০ len 


৩১. আমি দোযখের প্রহরী হিসেবে ফেরেশতাদের _ 


৮০৮72 Sham: ew 


ছাড়া (অন্য কাউকেই) নিযুক্ত করিনি এবং তাদের 23০80781)001 Lf UL CS 
(এই উনিশ) সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্যে 1৯০৫5 -* এ ৪০৫ ত 1 
একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি, যেন এর ১1580801851 ioe CL 


মাধ্যমে যাদের ওপর আমার কিতাব নাযিল হয়েছে 71444" cA 
তারা (আমার কথায়) দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে 3১5 ০০৭ 159 cag ৩৪ 


পারে এবং যারা (আগে থেকেই আমার ওপর) 9 টি 
ঈমান এনেছে তাদের ঈমানও এতে করে বৃদ্ধি পেতে nt ১৫8 alos 


পারে, (সর্বোপরি) এর ফলে আহলে কিতাব এবং PEE CLE 5 ০০৫11 of 
মোমেনরাও যেন কোনোরকম সন্দেহে নিমজ্জিত না রি রি এ As 12 
হতে পারে, (অবশ্য) যাদের মনে সন্দেহের ব্যাধি ০১১৪০1০৯৮১৫ da! 
রয়েছে এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী প্র Goa Se টিন 
ব্যক্তিরা বলবে, এ (অভিনব) উক্তি দ্বারা আল্লাহ ০42 0১৫ , 42155259192 
তায়ালা কী বুঝাতে চান? (মূলত) এভাবেই আল্লাহ ,০৮ ALA Acc AY 
তায়ালা যাকে চান তাকে গোমরাহ করেন, (আবার) 9543 ৬০ ৪ ০39 50442 ৩০০ uf 
তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন; ০1০০৮৯০৪4৭০ 
তোমার মালিকের (বিশাল) বাহিনী সম্পর্কে তিনি 31005, 281 এও) ১৪৯৮৭ 
ছাড়া আর কেউই জানে না, (আর দোযখের বর্ণনা-) রশ 

এ তো শুধু মানুষদের উপদেশের জন্যেই_ ©) 50১83 
পারা ২৯ তাবা-রাকাল্লাযী *% ৬৮৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩২. না, তা কখনো নয়, (আমি) চাদের শপথ (করে 


5 


৭৪ সূরা আল মোদ্দাস্সের 


cil রা ডু 


© ১০119১৫ 


৩৩. (আরো) শপথ (করছি) রাতের, যখন তা 
অবসান হতে থাকে, 


পাশা ভি পবা A 


72১09100819 


৩৪. শপথ (করছি) প্রভাতকালের যখন তা (দিনের) 


পানি পণ টা 


SL el 


৩৫. নিসন্দেহে (মানুষের জন্যে) তা হবে কঠিনতম 
বিপদসমূহের মধ্যে একটি 


$ ১:11 ৫০১) 


৩৬. মানুষের জন্যে (তা হবে) ভয় প্রদর্শনকারী, 


cM GA x 


© yl ASS 


৩৭. তোমাদের সে ব্যক্তির জন্যে, যে (কল্যাণের 
পথে) অগ্রসর হতে চায় এবং (অকল্যাণের পথ থেকে) 
পিছু হটতে মনস্থ করে; 


b 
S) 


AE a REY 


Az ABA EA Ar 


wl se sl ০০] 


৩৮. (মূলত) প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে 
বন্দী হয়ে আছে, 


রে dL Acar 


৩৯. অবশ্য ডান দিকে অবস্থানকারী (নেককার) 
লোকগুলো ছাড়া; 


৪০. তারা অবস্থান করবে (চিরস্থায়ী) জান্নাতে ৷ 
(সেদিন) তারা পরস্পরকে জিজ্ঞেস করবে- 


৪১. (জাহান্নামে নিক্ষিপ্ত) পাপিষ্ঠদের সম্পর্কে, 


৪২. (হে জাহান্নামের অধিবাসীরা,) তোমাদের আজ 
কিসে এ আযাবে উপনীত করেছে? 


৪৩. তারা বলবে, আমরা নামাধীদের দলে শামিল 
ছিলাম না, 


পা ৯৬০ তা ৮9) পা Los ADs 


® © ০০০] | ০০ ৮ 190 


88. অভাবী (ক্ষুধার্ত) ব্যক্তিদের আমরা খাবার দিতাম 
না, 


LAAN Dp AD Doha 


© ০৫০০০] ০০১ এ১ 9 


৪৫. (সত্যের বিরুদ্ধে) যারা অন্যায় অমূলক আলোচনায় 
উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম, 


y পার্পা 2D AD Uo 


6 কে EL 0534504 


৪৬. (সর্বোপরি) আমরা আখেরাতকেও মিথ্যা প্রতিপন্ন 
করতাম, 


y Ac 2 wie Up 


& 411 [5 oI LS) 


PAA 


৪৭. এমনি (করতে করতে একদিন) চূড়ান্ত সত্য 
(হিসেবে মৃত্যু) আমাদের কাছে হাযির হয়ে গেলো । 


BLA পাটি 


৪ ৬৯ sm 


৪৮. কোনো সুপারিশকারীর সুপারিশই (আজ) তাদের 
কোনো উপকারে আসবে না; 


৪৯. এদের কি হয়েছে, এরা (সত্য) বাণী থেকে মুখ 
ফিরিয়ে নিচ্ছে কেন? 


dL ADs ১ পাপ 


০৯] ৬০০০1 ৪ 


৫০. এরা যেন (বনের) কতিপয় পলায়নপর (ভীত 
সন্ত্রস্ত) গাধা, 


৫১. যারা সিংহের আক্রমণ থেকে পালাতে ব্যস্ত; 


পারা ২৯ তাবা-রাকাল্লাী 


ক ৬৯০ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৫২. কিন্তু তাদের প্রতিটি ব্যক্তিই চায়, তাকে (আলাদা 
করে) উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক, 


৫৩. এটা (কখনো) সম্ভব নয়, (আসলে) এ লোকেরা 
শেষ বিচারের দিনকেই ভয় করে না; 


৫৪. না, কখনো নয়, এটি একটি নসীহত মাত্র, 


৫৫. অতএব (এক্ষণে) যার ইচ্ছা সে যেন (এ থেকে) 
শিক্ষা গ্রহণ করে; 


৫৬. (সত্যি কথা হচ্ছে,) আল্লাহ তায়ালার ইচ্ছা 
ব্যতিরেকে তারা কখনো (এ থেকে) শিক্ষা গ্রহণ 
করবে না; একমাত্র তিনিই ভয় করার যোগ্য এবং 
একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক । 


Aa 


2 Ph ATE ASD LADD AS cr 
০৮ poral গল 01১1 ০9১১৭ ০9 


শট 7 প্রা 


858০1 049 cs 


১. আমি শপথ করছি কেয়ামত দিবসের, 


& LAT 3 3 Y 


২. আমি শপথ করছি সে নফসের, যে (ত্রুটি বিচ্যুতির 
জন্যে) নিজেকে ধিক্কার দেয়; 


ও 21901 ০412 sl V5 


৩. মানুষ কি ধরে নিয়েছে যে, (সে মরে গেলে) আমি 
তার অস্থিমজ্জাগুলো আর কখনো একত্রিত করতে 
পারবো না; 


৮৮1 পাপা নি ভু ৯ ঘুর 2 AAD 9 পাঠ পারা 
৩4৮6০ ৮০৯০ 51 lst = 


৪. হা, অবশ্যই (আমি তা পারবো), আমি তো বরং তার 
গুলের গিরাগ্ডলোকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারবো । 


2 ~~ 
< পা WAW As Groh রী 


© SU ৪০১ ০৫৪ ০৭395 05 


৫. এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে (শুধু) 
পাপাচারেই লিপ্ত হতে চায়, 


পারার তা ০৯0 ০ AAA OAD Ny 


© এপ ১৯৬] ০০81 99202 


৬. সে জিজ্ঞেস করে, কেয়ামত কবে আসবে? 


LAzc পা Uz Doh 


ঠ ০8111950802 


৭. (তুমি বলো,) যেদিন (সবার) দৃষ্টি ধাধাযুক্ত হয়ে 
যাবে 


০9 পাপাটি। পা পা 


O yt ১2135 


৮. (যেদিন) ঈদ নিপ্রভ হয়ে যাবে, 


ELE পা পা পা পা 
+ 


৯. চাদ ও সুরুজ একাকার হয়ে যাবে, 


BL DAD 
z 


© JH wih ৮৯9 


১০. (সেদিন) মানুষগুলো সব বলে উঠবে (সত্যিই 
তো! কেয়ামত এসে গেছে), কোথায় আজ পালানোর 
জায়গা (আমাদের)? 


2 
Wh 


© ll ০৭955 ০০১ 098 


১১. (ঘোষণা আসবে) না, (আজ পালাবার জায়গা 
নেই,) নেই কোনো আশ্রয়স্থলও; 


পাপা পার্ট শিপ 


৫১9১৫ 


১২. (আজ) আশ্রয়স্থল ও ঠাই আছে (একটাই এবং 
তা) শুধু তোমার মালিকের কাছে, 


পারা ২৯ তাবা-রাকাল্লাী 


৬৯১ 


৮ Binh LA cus 1 
€ yd ১১০০9 15) ৫41 
2 পা তার Ed 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 

১৩. সেদিন প্রতিটি মানুষকে জানিয়ে দেয়া হবে, কি 
(আমল) নিয়ে সে আজ হাযির হয়েছে, তার ত (কি 
আমল) সে পেছনে রেখে এসেছে; 


৭৫ সূরা আল কেয়ামাহ 


পাতে নর প্র 0৩ A pp 


৪ xfs, x98 OLS 1 


১৪. মানুষরা তো বরং নিজেদের কাজকর্মের ব্যাপারে 
নিজেরাই পর্যবেক্ষক, 


হা রা Az Lr 


© 8৮০ 455 F 08১10 


১৫. যদিও সে নিজের (সপক্ষে সেদিন) নানা অজুহাত 
পেশ করতে চাইবে; 


IN Ac 


SIA a YS 


১৬. (হে নবী, ওহীর ব্যাপার,) তুমি তাতে তাড়াহুড়ো 
করার উদ্দেশ্যে তার সাথে তোমার জিহ্বা নাড়িয়ো না; 


৬ পা ০9 


$ 050 40৮] ৬১০৭ মু 


১৭. এর একত্র করা ও (ঠিকমতো তোমাকে) তা 
পড়িয়ে দেয়ার দায়িত্ব আমার ওপর, 


eT তা 1 8-০পা TaN cA 9 


© 40159 4৯০৯ ০৬ uf 


১৮. অতএব আমি যখন (জিবরাঈলের মাধ্যমে 
তোমার কাছে) কোরআন পড়তে থাকি, তখন তুমি 
সে পড়ার অনুসরণ করার চেষ্টা করো, 


0০৮14১5900৮ -21 0১৮০ প্রা পা 


১৯. অতপর (তোমাকে) এর ব্যাখ্যা বলে দেয়ার 
দায়িত্ও আমার ওপর; 


ঢা পাপা AZ BD DD 


© Sls bale uf 


২০. না, কক্ষণো না, তোমরা পর্থিব জগতকেই বেশী 
ভালোবাসো- 


২১. এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা 
করো! 


২২. সেদিন কিছু সংখ্যক (মানুষের) চেহারা উজ্জ্বল 


২৩. এ (ভাগ্যবান) ব্যক্তিরা তাদের মালিকের দিকে 
তাকিয়ে থাকবে, 


২৪. আবার এদিন কিছু (মানুষের) চেহারা হয়ে যাবে 
(উদাস ও) বিবর্ণ, 


২৫. তারা ভাবতে থাকবে, (এক্ষুণি বুঝি) তাদের 
সাথে কোমর বিচূর্ণকারী (আযাবের) আচরণ (শুরু) 
করা হবে; 


০০৮/৪ Aa Bo 


850 los 0৯: ০ 


২৬. না, কখনো নয়, মানুষের প্রাণ (যখন) তার 
কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, 


২৭. তাকে বলা হবে, (এ সময় যাদুটোনা ও) ঝাড় 
ফুঁক দেয়ার মতো কেউ কি আছে? 


২৮. সে (তখন) বুঝে নেবে যে, অবশ্যই (পৃথিবী 
থেকে এটাই) তার বিদায় (নেয়ার সময়), 


শেক UAW 


© SUI Sf bs 


২৯. (আর এভাবেই) তার (এ জীবনের শেষ) পা’ 
(পরের জীবনের প্রথম) পা’র সাথে জড়িয়ে যাবে, 


Le hale Slama 


৩০. আর সে দিনটিই হবে তোমার মালিকের দিকে 
(তার অনন্ত) যাত্রার (প্রথম) সময়! 


পা পাটি 


ve 2, LA পার্টিএপা 1 
6 ৮৮15 5557 SD 


৩১. (আসলে) এ (জাহান্নামী) ব্যক্তিটি সত্য স্বীকার 
করেনি এবং (সত্যের দাবী মোতাবেক) সে নামায 
প্রতিষ্ঠা করেনি, 


পারা ২৯ তাবা-রাকাল্লাষী ক ৬৯২ 


LL cc 


6 512 Y3 GIN 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৬ সুরা আদ্‌ দাহর 


৩২. বরং তোর বদলে) সে (সত্যকে) মিথ্যা প্রতিপন্ন & পরত শপ ছু তত 
করেছে এবং (সত্য থেকে) সে মুখ ফিরিয়ে নিয়েছে, ৩) 99৮০০ 9 


৩৩. সে অত্যন্ত দন্ত ও অহমিকাভরে নিজের পরিবার 
পরিজনের কাছে ফিরে গেলো, 


৩৪. (আল্লাহ তায়ালা বলবেন,) হা, (এ পরিণাম 
ঠিক) তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য । 


৩৫. অতপর এ আচরণ শুধু তোমারই সাজে, (এটা) 
তোমার জন্যেই মানায়; 


৩৬. মানুষ কি ধরে নিয়েছে যে, তাকে এমনি ছেড়ে ৮ ৩০ পাপা ৯৩৩ LAD ০ ৩ ৮ পার 
দিয়ে রাখা হবে; © ০ ১ 1 ০৮০০ ০০ 


৩৭. সে কি (এক সময়) এক ফোটা স্থলিত শুক্রবিন্দুর 82727 
₹শ ছিলো নাঃ ৩ ০০৭ ০ ০০০১ ০৪ 


০৩ পার্ট পাশা প্রন পাশ থে ০ 


৩৮. তারপর তা হলো রক্তপিন্ড, অতপর আল্লাহ » 22153 88012 দু 
তায়ালা (দেহ সৃষ্টি করে তাকে) সুবিন্যস্ত করলেন, ভি Lr 


পপ পা পা 


৩৯. এরপর তিনি তার থেকে নারী পুরুষের জোড়া A007 4/52 a 
পয়দা করেছেন। © SY SH ৬৯৯9১11 4০ ০২৯৪ 


পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন নাঃ 


৪০. (যিনি এদের বানিয়েছেন) তিনি কি মৃতদের 6 gle: uf F083 SUS olf 


১. কালের (পরিক্রমায়) কোনো একটি সময় মানুষের * 5/৬০৪» (78 ৮1875 
ওপর দিয়ে এসেছে কি- যখন সে (এবং তার অস্তিত্ব) dls y Yh ot 4 


২. আমি মানুষকে সৃষ্টি করেছি (নারী পুরুষের) মিশ্রিত & 4৭০8 ৭ ০০4481787715 
শুক্র থেকে, যেন আমি তাকে (তার ভালো মন্দের © 0০1 4563 ৬ LY Gals Ut 
ব্যাপারে) পরীক্ষা করতে পারি, অতপর (পরিক্ষার 77517 


উপযোগী করে তোলার জন্যে) তাকে আমি শ্রবণ ও © 1১০০ (২১০ 
দৃষ্টিশক্তিসম্পন্ন করে পয়দা করেছি। 


৩. আমি তাকে চেলার) পথ দেখিয়ে দিয়েছি, সে 27 অল অমত ত 
চাইলে (আল্লাহর) কৃতজ্ঞ হবে, না হয় (অকৃতজ্ঞ) bl ৮০115495101 
কাফের হয়ে যাবে। 


৪. কাফেরদের জন্যে আমি শেকল, বেড়ি ও আগুনের পর 
লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি। 


পা ডি তিশা 8 তা তা ALA 5 


৫. নিসন্দেহে যারা সৎকর্মশীল তারা (জান্নাতে) এমন El cs TTS 


সুরা পান করবে যার সাথে (সুগন্ধযুক্ত) কর্পুর মেশানো 


FAD ss পাশটি or 


হু 
© byt ৯1১ 
পারা ২৯ তাবা-রাকাল্লাধী *%৬৯৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৬ সুরা আদ্‌ দাহর 
৬. এ পানি হবে প্রবাহমান (এক) ঝর্ণা, যার (প্রবাহ) 175০ এ ৫ 1০17 রাও 
থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে, 199১7 af Ue les ০98 0০ 


তারা (যেদিকে যখন ইচ্ছা) এ বের্ণাধারা)-টা প্রবাহিত “A 
করে নেবে। © 5% 


৭. (এরা হচ্ছে সেসব লোক) যারা ‘মানত’ পূরণ 7121257 রে 319 ৮৯০৯০ 
করে এবং এমন এক দিনকে ভয় করে, যে দিনের ul Lys ০৪১৯৪১ ১০৪০ 


ধ্বংসলীলা হবে সুদূরপ্রসারী । Ae i 


< AD ABD 


৮. এরা শুধু আল্লাহর ভালোবাসায় (উদ্বুদ্ধ হয়েই ss তে 
ইসা তোৰ মায় (দৰ হয়েই ন hoe 42 Gf | ১০২০১ 


৯. (এরা বলে,) আমরা শুধু আল্লাহ তায়ালার 

সন্তুষ্টির জন্যেই তোমাদের খাবার দিচ্ছি, (বিনিময়ে) এ 

আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম ভে ৯2-9 TU 
প্রতিদান চাই না- না (চাই) কোনো রকম কৃতজ্ঞতা 91998 ১995৯ 
জ্ঞাপন । 


১০. আমরা সে দিনটির ব্যাপারে আমাদের মালিককে (204240710755 * ছি 
ভয় করি, যেদিনটি হবে অতীব ভয়ংকর । টিন Et Hi 3) ere SUES J 


FA chs 


1১১৭ 


১১. আল্লাহ তায়ালা আজ তাদের সেদিনের (ভয়ংকর * + ৬4- সা 
ঘন অনি রেরে রজার ভিলি ভালে 03 এ)১০৫ | ০ রঃ 


সজীবতা ও আনন্দ দান করবেন, $199+985 


১২. এরা যে ধৈর্য প্রদর্শন করেছে (তার পুরস্কার ZA তত গত AD তা AD lor 
হিসেবে আল্লাহ তায়ালা) তাদের জান্নাত ও রেশমী ৪1১৯১৯94৯19 3 A533 
বন্ত্র দান করবেন, 


১৩. (সেখানে) তারা (সুসজ্জিত) আসনে হেলান টি ঘের 
দিয়ে বসবে, সেখানে সূর্যের তোপ) যেমন তারা 3554০ এ GE Uns Gr 
তি দেখবে না কোনোরকম শীত (-এর ৪ সি 9 (6 22 


A Aad Hr 


১৪. তাদের ওপর (জান্নাতে) তার গাছের ছায়া ঝুঁকে [55 পান্টি ৯ চি A 1182 পি 29152 
থাকবে, তার ফল-পাকড়া তাদের আয়ত্তাধীন করে তি nt ১০৪৭০ রি i 
দেয়া হবে। © ৪১৩৪ 


১৫. তাদের (সামনে খাবার) পরিবেশন করা হবে Le +৮ isl Az যা 
রৌপ্য নির্মিত পাত্রে ও কাচের পেয়ালায়, তা হবে 'ড' 55919%194 এ 2০৪০০ 9 


88555 স৮০৪৫ 


১৬. রূপালী স্টিক পাত্র, (যার সবটুকুই) ৮১202555258) ্ 
পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে । 1১5১5 9১৩৪৫ ২০৯৪ ১০৮০ 19:12 


১৭. সেখানে তাদের এমন এক (অপূর্ব) সুরা পান কালা কা 
করানো হবে, যার সাথে মেশানো হবে 'যানজাবীল' © ১০৯) las 0৫158 জে ৩০৪9 


(নামের মূল্যবান সুগন্ধ), 
পারা ২৯ তাবা-রাকাল্লাযী * ৬৯৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৬ সূরা আদ্‌ দাহর 


১৮. তাতে রয়েছে (জান্নাতের) এক (অমিয়) ঝর্ণা, নে 
যার নাম রাখা হয়েছে “সালসাবীল' । © ১৮০ (পন পরেও Uae 


১৯. তাদের চারদিকে ঘোরাঘুরি করবে এ AGEs A কপি এ, ৯ 
কিশোর বালক, যারা চিরকাল কিশোরই থাকবে, কৰে, Bleue 01619 2 ১929 


যখনি তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা টি ৮:৮1 
কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা ৷ SIFT tin মা) 


২০. সেখানে যখন যেদিকে তুমি তাকাবে, দেখবে শুধু ৭ 2115 
নেয়ামতেরই সমারোহ, দেখবে (নেয়ামত উপচেপড়া) © 2 CL td 80০6০৯01015 
এক বিশাল সাম্রাজ্য । 


২১. বেহেশতবাসীদের পরনের কাপড় হবে অতি ; ++: 5৪০৭০ 22 2 বন)" 
সৃক্ম সবুজ রেশম ও মোটা মখমল, ত তাদের পরানো ' ১ল)9 2% ৩% অপ 
হবে রূপার কংকণ, তাদের মালিক সেদিন তাদের * ঞ₹ * 4৩৩ Lf Rou 
“শরাবান তহুরা’ (পবিত্র ও উৎকৃষ্ট পানীয়) পান ন Ac Les ৩439 199 


করাবেন। ৯০০ ক পাপা 
ও) 1) 01১ 


২২. (আল্লাহ তায়ালা বলবেন, হে আমার বান্দারা,) * 2৮৯ - 1 পথ 
এ হচ্ছে তোমাদের জন্যে (আমার) পুরস্কার এ Ae UES গঠ5 ০৫1 OL Gs of 


পপ ৯-৪৯৪ 


তোমাদের (যাবতীয়) চেষ্টা সাধনার স্বীকৃতি! Sb si 


২৩. (হে নবী,) আমি অবশ্যই (এ মহাগ্রন্থ) হি ডু 
কোরআনকে তোমার ওপর ধীরে ধীরে নাযিল করেছি, গু ১5019) ale 15 ০৯ 1 


Lz Ws 


২৪. সুতরাং তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের 1” 

নির্দেশের অপেক্ষা করো, আর এদের মধ্যে যারা us PFA 
পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী, কখনো তাদের ক্র ALAS 
আনুগত্য করবে না ও ও 1)9৯9| 


২৫. তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম রং 2৮2৮ + 
স্মরণ করতে থাকো, উ Sol5 80 St ১৫5 


পু /১৮০-9 8 ৪ পারা TENA DA পা AW তা পা 


২৬. রাতের একাংশ তার সামনে সাজদাবনত থাকো খু] এ 3 
এবং রাতের দীর্ঘ সময় ধরে তীর মহিমা ও পবিত্রতা ১৮941 ০৯৮5 9৯1 529 


ঘোষণা করতে থাকো । 356 


২৭. এরা বৈষয়িক স্বার্থের পার্থিব জগতকেই বেশী ৮৮ 4৫ ৮2 
ভালোবাসে এবং পরে যে তাদের ওপর একটা কঠিন ১১০৭০ isu 0১৯৭ গু ul 


ZA 2 AA ADL 


দিন আসছে তা উপেক্ষা করে! © Ns L253 


২৮. আমিই এদের সৃষ্টি করেছি এবং এদের ড় নু [সত কক 
জোড়াগুলো ও তার বাধন আমিই মযবুত করেছি, HATES ts 5S 
আবার আমি যখন ইচ্ছা করবো তখন এদের (এ বাধন “পে নি হং 
শিথিল করে তাদের) আকৃতি বদলে দেবো। © Nui alt | ৩৯০৪ 


২৯. অবশ্যই এটি হচ্ছে একটি উপদেশ, অতএব যার 
ইচ্ছা সে (একে আকড়ে ধরে) নিজের মালিকের কাছে 
যাওয়ার পথ করে নিতে পারে । 


5 2 ELEGANS 
df SSS sU ০৮০৪১৪১০৮০৯ ০ 
রা রা ॥ পা রা 


পারা ২৯ তাবা-রাকাল্লাষী ++ ৬৯৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩০. আর আল্লাহ তায়ালা যা চান সেটা ছাড়া তোমরা 
তো কিছুই চাইতেও পারো না; অবশ্যই আল্লাহ্‌ 
তায়ালা সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময় ৷ 


৭৭ সূরা আল মোরসালাত 


120). ৮০:4৮ ৮৮ 
441 ৩1১44 ৪৮88 0131 59587009 


4৩5 ৭৮৪১ 5 পা এরি ও পা এপ 


6 Life bale 


৩১. তিনি যাকে চান তাকে তার রহমতের মাঝে 
প্রবেশ করান; যালেমদের জন্যে তিনি কঠিন শাস্তির 


শা AU 


৪1০616০2০০0 


১. মৃদুমন্দ ও ক্রমাগতভাবে পাঠানো (কল্যাণবাহী) 
বাতাসের শপথ, 


২. প্রলয়ংকরী ঝঞ্জা বাতাসের শপথ, 


৩. মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ, 


AS 


OIE 


8. (মেঘমালাকে) যে (বাতাস) টুকরো টুকরো করে 
আলাদা করে দেয়- তার শপথ, 


৫. (মানুষের অন্তরে) ওহী নিয়ে আসে যেসব 
(ফেরেশতা-) তাদের শপথ, 


৬. (এটা মোমেনদের-) ওযর (আপত্তির সুযোগ না 
রাখা) কিংবা কাফেরদের সতর্ক (করার জন্যে), 


চি ALAS #£ ASD 


91)93911)৩০ 


৭. নিসন্দেহে তোমাদের (পরকাল দিবসের) যে 
প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সংঘটিত হবে; 


পাপ পাঠ চিপ ৯০ AD 


১৫912 05655 ০8 


৮. যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে 
দেয়া হবে, 


/১৮০৩০৮ ০৩ 


© ০ ০৮ (9৯41 150 


৯. যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, 


১০. যখন পাহাড়গুলোকে (ধুলার মতো) উড়িয়ে 
দেয়া হবে, 


১১. যখন নবী রসূলদের সবাইকে নির্ধারিত সময়ে 
জড়ো করা হবে; 


১২. (বলতে পারো)-কোন্‌ (বিশেষ) দিনটির জন্যে 
(এ কাজটি) মূলতবী করে রাখা হয়েছে? 


১৩. (হা, সেটা রাখা হয়েছে) চূড়ান্ত ফয়সালার 
দিনটির জন্যে, 


১৪. তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন? 


১৫. যারা (একে) মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের 
ধ্বংস (অবধারিত)। 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী +% ৬৯৬ 


LA Why পাঠ SGA 
wt রা 


© ০০৪৮৮ ১০9 ০29 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১৬. আমি কি আগের (অবিশ্বাসী যালেম) লোকদের 
ধ্বংস করে দেইনি? 


৭৭ সূরা আল মোরসালাত 


AD Nd 


© ods sles Ld 


১৭. অতপর আমি পরবর্তী লোকদেরও (ধ্বংসের 
পথে) পূর্ববর্তীঁদের সঙ্গী করে দেবো। 


IA oop AD 5০৪ 


৪ ০৭১৯31৮০৭০৫ 


১৮. (হী সকল যুগের) অপরাধী ব্যক্তিদের সাথে আমি 
এ (একই) ব্যবহার করি । 


টিপাঠিপা 


© ০০০১৯ 05 US 


১৯. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা 
(সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


cA ৬ ৩০০৯৬ AAD SGA 


© a3 Sol ১৮০9 049 


২০. আমি কি তোমাদের (এক ফোটা) তুচ্ছ পানি 
থেকে সৃষ্টি করিনি? 


ঢু MT Aw ১0/১9/১০৮৯ ০ 


© ৬০৪৭ 5০ re ASS Af 


২১. অতপর সেই (তুচ্ছ পানির) ফৌটাকেই আমি 
একটি সংরক্ষিত স্থানে (সযত্নে) রেখে দিয়েছি, 


পা 8৪ টিপা পাপা 


() te & 24০3 


২২. (রেখে দিয়েছি) একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, 


CY STE) 


২৩. তারপর (তাকে) পরিমাণমতো সব (কিছু দিয়ে 
আমি পূর্ণাংগ একটি মানুষ হিসেবে তৈরী) করতে 
সক্ষম হয়েছি, কতো সক্ষম (ও নিপুণ) সৃষ্টা আমি! 


LAD IR পাটি পা ৪ NT 


ও UDI LASS Uy 


২৪. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা 
(সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


২৫. আমি কি ভূমিকে (প্রয়োজনীয় সামগ্রীসমূহের) 
ধারণকারী করে বানিয়ে রাখিনি? 


২৬. জীবিত ব্যক্তিদের যেমনি (সে ধারণ করে আছে) 
তেমনি মৃত ব্যক্তিদেরও (সে ধারণ করে), 


২৭. আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি 
এবং আমি তোমাদের সুপেয় পানি পান করিয়েছি । 


৯591 ১৮০৯ পি পারা পাটি পা্িশাশা 


Alpes Des পেন 


২৮. দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব সত্যকে) 
মিথ্যা প্রতিপন্ন করেছে। 


২৯. (চূড়ান্ত বিচারের পর বলা হবে,) এবার চলো 
সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা 
প্রতিপন্ন করতে, 


APU A DA. Az AA 


$ OPIS as ASC ALES 


৩০. চলো সেই ধূম্‌পুঞ্জের ছায়ার দিকে, যার রয়েছে 
তিনটি (ভয়ংকর) শাখা, 


পা 12:98 1 নি) 
© ৮৬ ৮4৪ 3 db dst 


৩১. এ ছায়া (কিন্তু) সুনিবিড় কিছু নয়, এটা (তাকে) 
আগুনের লেলিহান শিখা থেকে বাচাতে পারবে না; 


AD পারতে 


6 ৮০1 ০502839946৭ 


৩২. (বরং) তা (তার ওপর) বৃহৎ প্রাসাদতুল্য 
আগুনের স্ষুলিংগ নিক্ষেপ করতে থাকবে, 


৪০676328429 


হবে) তা যেন হলুদ বর্ণের কেতিপয়) 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী ৬৯৭ 


GAD Bil! ৭৭৫ 
© ১৯০ los 45 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৩৪. দুভেগি তাদের জন্যে, যারা (একে) মিথ্যা 
প্রতিপন্ন করেছে। 


৭৭ সুরা আল মোরসালাত 


AA Wass পাঠ SGA 


© ০৪8৫০ 95258 02 


৩৫. এ হচ্ছে সেই (মহাবিচারের) দিন, যেদিন কেউ 
কোনো কথা বলবে না, 


AD Az পার্ট DAs tt 


© ০9৮7১ (9155 


৩৬. কাউকে সেদিন (নিজেদের পক্ষে) ওযর আপত্তি 
(কিংবা সাফাই) পেশ করার অনুমতি দেয়া হবে না 
যে, তারা কিছু ওযর পেশ করবে। 


ASD AAczc MDa ০9 পা ৪১০ ds 


ও 9) bast ০০৪ ১৪৪১9 


৩৭. দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা (একে) মিথ্যা 
প্রতিপন্ন করেছে। 


পানি ৬ ৩-০০এ পাঠিত SGA 


© ০৯১১০ 05594 049 


৩৮. (সেদিন পাপীদের বলা হবে,) আজকের দিন হচ্ছে 
চূড়ান্ত ফয়সালার দিন, তোমাদের সাথে তোমাদের 
পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি (এখানে) একত্রিত 
করেছি। 


cA GAL ASI PLA  প্া 


© dN Axx call fs Ge 


৩৯. আজ যদি (আমার বিরুদ্ধে) তোমাদের কোনো 
অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ 
করো। 


ADA ১ BAG ABE তা পাট 


© 95 ০৯৫৫1 OE ub 


৪০. দুর্ভোগ তাদের জন্যে, যারা (একে) মিথ্যা সাব্যস্ত 
করেছে। 


cA এ ৩-০ এ 


© ৩০০৫৮ 05০94 Ua 


৪১. (আল্লাহকে) যারা ভয় করেছে (সেদিন) তারা 
(সুনিবিড়) ছায়ার নীচে এবং (প্রবাহমান) ঝর্ণাধারার 
মাঝে অবস্থান করবে, 


ALL 1 cA GUoA SB 


গু © 9559 215 BE six uf 


৪২. তাদের জন্যে ফলফলারির ব্যবস্থা থাকবে, যা 
চাইবে তারা তাই (সেখানে) পাবে; 


ABA 5 


€ ৭৪৫৪ be S359 


৪৩. (তাদের বলা হবে, দুনিয়ায়) তোমরা যা করে 
এসেছো তার পুরস্কার হিসেবে (আজ) তোমরা তৃপ্তির 
সাথে এসব খাও ও পান করো । 


পা APA A DAD পা (ন্‌ রা টি পা ঠি or 


© 9962 Ls tna 289 


88. অবশ্যই আমি ভালো মানুষদের এমনিভাবেই 
পুরস্কার দিয়ে থাকি । 


ও ০৯০০] ১৯ SUSU 


৪৫. সেদিন দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব 
সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


A ৬০ AAD SGA 


© ০৪৫৮0 95558 082 


৪৬. (হে অবিশ্বাসীরা,) কিছুদিন তোমরা এখানে খেয়ে 
নাও এবং কিছু ভোগ আস্বাদনও করে নাও, নিসন্দেহে 
তোমরা অপরাধী! 


AD A Lu ZA ৩, ১-90পাপাা ALL 


© 09০১৯৮১1০15 ci 15 


৪৭. দুর্ভোগ সেদিন তাদের (জন্যে) যারা (এসব 
সত্যকে) মিথ্যা সাব্যস্ত করেছে। 


পানি Wp LAD GAS 


© ০৪০৫৮ 95৮9 089 


৪৮. এদের যখন বলা হয়, তোমরা (আল্লাহর 
দরবারে) নত হও, তখন তারা নত হয় না। 


পা ৯১০ চিপ পার্ট ১৯ -০০৮৮ DLs পাঠ 


© ০১৯১৪ 192)1 ৮৮ G3 


৪৯. (যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে, যারা 
(এসব সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে! 


cA ৪ ৮-০০এ পাঠ SGA 


© ০০১৫৮195৮98 059 


৫০. তুমিই বলো,) এরপর আর এমন কোন্‌ কথা 
আছে যার ওপর এরা ঈমান আনবে! 


পারা ২৯ তাবা-রাকাল্লাধী 


ক ৬৯৮ 


পা AD চির হি পা Wer 


© ৩১০০৪: 5০৯০ ৬৯৩ 50 


www.alquranacademylondon.org 


AAD SGA ক 


১. কোন্‌ বিষয়টি সম্পর্কে তারা একে অপর 
করছে? 


LADS coc আপা 


9 glass ae 


২. (তারা কি) সেই মহাসংবাদের ব্যাপারেই (একে 
অপরকে জিজ্ঞেস করছে)? 


৮220৬: 


৩. যে ব্যাপারে তারা নিজেরাও নানা মতে বিভক্ত; 


LAD AAD A AD A [7 
+ 


ও ULES 455 2 ৪] 


8. না, কখনো নয়, এরা অচিরেই (সে ঘটনাটি) 
জানতে পারবে, 


ADA UL 


© ০০৭৮০ ১৫ 


৫. হা, অতি সত্বরই তারা (সে সম্পর্কে) জানতে 
পারবে। 


পা উর্কিপাপ 52 আও 


© ০০9০৪০ NSS 


৬. আমি কি ভূমিকে বিছানার (মতো করে) তৈরী 
করিনি? 


< Ac 


5 “Tf 


A 
? 


© tue ০১১%| এ 


৭. (ভূমিকে স্থির রাখার জন্যে) আমি পাহাড়সমূহকে 
(এর গায়ে) পেরেকের মতো গেড়ে রেখেছি, 


Ad ge /ি 


59% 00319 


৮. আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি, 


AAs 8291 ছির্পশা তি 
+ কচ 


out ৯১9 


৯. তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ 


5 


পাটি 8 9 পা টিপা Acc 
রণ 


ও ho 


১০. আমি রাতকে (তোমাদের জন্যে) আবরণ করে 


2 


১১. আর দিনগুলোকে জীবিকা অর্জনের জন্যে 
(আলোকোজ্জ্বল) করে রেখেছি, 


১২. আমি তোমাদের ওপর সাতটি মযবুত আসমান 
বানিয়েছি 


সপ ঠা পাঠা চি 
হে 


Ag bay 


১৩. (এতে) স্থাপন করেছি একটি প্রোজ্জ্বল বাতি, 


১৪. মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম 


ৃ্টিধারা, 


১৫. যেন তা দিয়ে আমি (শ্যামল ভূমিতে) উৎপাদন 
করতে পারি (নানা রকমের) শস্যদানা ও তরিতরকারি- 


১৬. এবং সুনিবিড় বাগবাগিচা; 


১৭. নিসন্দেহে চূড়ান্ত সিদ্ধান্তের একটি দিন রয়েছে। 


প্র 5 


OU ০৫ ০০211 fg of 


১৮. যেদিন শিংগায় ফু দেয়া হবে, (সেদিন) তোমরা 
দলে দলে (বেরিয়ে) আসবে, 


out 


Az ৮ ADhoc ny 


3 09 ১ é LAD ৯০ 


১৯. (সেদিন) আসমান খুলে দেয়া হবে এবং তা 
অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে, 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


++ ৬৯৯ 


Cal 
৮755 = ০5 
1০] ০59 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৮ সূরা আন নাবা 


২০. পর্বতগুলোকে সরিয়ে দেয়া হবে অতপর তা 
মরীচিকার মতো হয়ে যাবে, 


২১. নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে ফাদ- 


২২. বিদ্রোহীদের জন্যে (নিকৃষ্টতম) আবাসস্থল, 


২৩. সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে 
থাকবে, 


২৪. সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় (জাতের) 
কিছুর স্বাদ ভোগ করবে না, 


২৫. (সেখানে) ফুটন্ত পানি, পুঁজ, দুর্গন্ধময় রক্ত, ক্ষত 
ছাড়া কিছুই থাকবে না, 


২৬. (এই হচ্ছে তাদের) যথাযথ প্রতিফল; 


২৭. (কেননা) এরা হিসাব-নিকাশের (এ দিনটি থেকে ৯০৯৩ 


কিছুই) আশা করেনি, 59৯১৪ Y PE) 


২৮. (বরং) তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা 
প্রতিপন্ন করেছে; 


২৯. (অথচ) আমি (তাদের) যাবতীয় কর্মকান্ডের 
রেকর্ড সংরক্ষণ করে রেখেছি, 


৩০ অতএব তোমরা আযাব উপভোগ করতে থাকো, 
(আজ) আমি তোমাদের জন্যে শাস্তির মাত্রা ছাড়া আর 
কিছুই বৃদ্ধি করবো না। 


৩১. (অপরদিকে) আল্লাহভীরু লোকদের জন্যে রয়েছে 
(পরম) সাফল্য, 


৩২. (সুসজ্জিত) বাগবাগিচা ও আংগুর (ফলের 
সমারোহ), 


৩৩. (আরো রয়েছে) পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী 


তরুণী- 


৩৪. এবং উপচে পড়া পানপাত্র; 


৩৫. এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে 
পাবে না, 


৩৬. (এটা হচ্ছে) তোমার মালিকের পক্ষ থেকে We 5 Aw পরল 
(তাদের) যথাযথ পুরস্কার, রা a 3) or গা 


৩৭. আসমানসমূহ, যমীন ও এদের উভয়ের মাঝখানে (75 1% 
যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তায়ালা, টি LI wrt ক১ 


তার সাথে কেউই বিতর্ক করার ক্ষমতা রাখে না, 6 0065 2 OHLAY we 


৩৮. সেদিন (পরাক্রমশালী মালিকের সামনে) } দু ০5 AGA ARS 
রূহ (জিবরাঈল) ও অন্যান্য ফেরেশতারা ৮৮৯০ ECTS Gl (582 [95 
সারিবদ্ধভাবে দীড়িয়ে থাকবে, 

পারা ৩০ আম্মা ইয়াতাসা । আলুন + ৭০০ www.alquranacademylondon.org 


1191০ ৩২০১।)২৪১৩ 


elke ২2৭১11২৪,৬ 


11২21/৬ ৩২2৭৯11২৪২৬ 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৭৯ সুরা আন নাষেয়াত 
দয়াময় আল্লাহ তায়ালা যাদের অনুমতি দেবেন তারা + ' 9 94 71 7০220 
ছাড়া অন্য কেউই কথা বলতে পারবে না এবং ৮১114031০41 ০৪৮ & 
(অনুমতিপ্রাপ্ত ব্যক্তি যখন বলবে, তখন) সে সঠিক 

কথাই বলবে । 


৩৯. সে দিনটিই সত্য, কেউ ইচ্ছা করলে (এখনো এই 
সত্যের দ্বারা) নিজের মালিকের কাছে একটা আশ্রয় 
খুঁজে নিতে পারে। 


৪০. আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাদের ০৭৮ 25 হত এ 4 4218 বট 
সতর্ক করে দিয়েছি, সেদিন মানুষ দেখবে তার হাত ১০: [92 ০ ৮4) Gb ADSL 
দুটি (এ দিনের জন্যে) কী কী জিনিস পাঠিয়েছে, এ ৮,৮৭। 4344৩ নপক এমন 
দিনকে) অস্থীকারকারী ব্যক্তি তখন বলে উঠবে, হায়, ১৯৫| ০9859 503 ০৮০৪ ০৪১ 
কতো ভালো হতো যদি না হয়ে) আমি আজ) 2112 252 5 পন্থা 
মাটি হতাম! নক € © by a al 


॥ ৩৫ 


TEES 


১. শপথ (ফেরেশতাদের), যারা নির্মমভাবে 
আত্মা) ছিনিয়ে আনে, 


২. শপথ (ফেরেশতাদের) যারা সহজভাবে ১122 DEN 
(নেককারদের রূহ) খুলে দেয়, Obs 4৪19 


৩. শপথ (ফেরেশতাদের), যারা (আমার হুকুম তামিল 
করার জন্যে) সীতরে বেড়ায়, 


8. শপথ (ফেরেশতাদের), যারা (হুকুম পালনে) দ্রুত 


এগিয়ে চলে, 

৫. শপথ (ফেরেশতাদের), যারা (নিজেদের) কাজ 
সুষ্ঠুভাবে পরিচালনা করে। 

৬. (যেদিন কেয়ামত আসবে), সেদিন ভূকম্পনের 
এক প্রচন্ড ঝাঁকুনি হবে, 


(৪৯০ 


৭. (কবর থেকে সবাইকে ওঠানোর জন্যে) সাথে বা বরাক 
ৰা ইন 88511 


সাথে আরেকটি প্রচন্ড ধাক্কা হবে; 


0 5 App 


৮. সেদিন (মানুষের) অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে, ভর | CAN 
ih ৬219 35498 ০5 


পট পাশিটি পা d 


৯. তাদের সবার দৃষ্টি হবে ভীত-সন্্রস্ত। চিনবেন 


১০. তারা বলে, সত্যিই কি আমাদের আগের অবস্থায় এল 2৮55৯ TE AIO EE 
Lae. bl 6 8১১41 ৯ 99-3 Bhs ud sa 


১১. আমরা পঁচে-গলে হাডিডতে পরিণত হয়ে C2 
যাওয়ার পরও (কি তা ঘটবে)? সি নি 


১২. তারা বলে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে 234 গছ ০ দূ 41০41 
jd [এ SAU 
নেয়া হয়, তাহলে সেটা তো হবে খুবই লোকসানের a El) ian SA 
বিষয় ৷ 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭০১ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১৩. অবশ্যই তা হবে বড়ো ধরনের একটি গর্জন; 


১৪. (গর্জন শেষ না হতেই) হঠাৎ দেখা যাবে, তারা 
(কবর থেকে উঠে সবাই যমীনের ওপর) সমবেত হয়ে 
গেছে। 


১৫. (হে নবী,) তোমার কাছে কি মুসার কাহিনী 
পৌছেছে? 


উ ০5:৪৩ এ. 95 


১৬. তাকে যখন তার রব পবিত্র 'তুয়া’ উপত্যকায় 
ডেকে বলেছিলেন 


Bp 


6 b mid 3121 2 রি 3 


রা 


১৭. তুমি যাও ফেরাউনের কাছে, কারণ সে (তার 
মালিকের) বিদ্রোহ করেছে, 


Ach 


6 (586 BL OFS dl 4521 


১৮. তুমি তোকে) জিজ্ঞেস করো, তুমি কি (ঈমান 
এনে) পবিত্র হতে চাওঃ 


6 EF df dD 


১৯. আমি তোমাকে তোমার মালিকের (কাছে পৌছার 
একটা) পথ দেখাতে পারি, অতপর তুমি (তাকে) ভয় 
করবে, 


I Acc cw Tf পাপা Naot 
© AS 93411 34529 


২০. এরপর সে তাকে (আমার পক্ষ থেকে নবুওতের) 
বড়ো একটি নিদর্শন দেখালো, 


ADNAN ZY ০০ পাপা 


(১:০1 ১ | 4) 


২১. সে (আমার নবীকে) মিথ্যা সাব্যস্ত করলো এবং 
সে (তার) বিরুদ্ধাচরণ করলো, 


1 পাপা রা আপা 


© ৬০০9 ১১৪ 


২২. অতপর (ষড়যন্ত্র করার মানসে) সে পেছনে ফিরে 
গেলো, 


IAS পাপা টিপ Dp 


২৩. সে লোকজন জড়ো করলো এবং তাদের ডাক 


২৪. এবং বললো, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে 


২৫. অবশেষে আল্লাহ তায়ালা তাকে আখেরাত ও 
দুনিয়ার আযাবে পাকড়াও করলেন; 


1৯০১০০৮1926 ০৫, এ তর 


৫9198581045 48 5৩50 


০] 
\ + + 
২৯ওয়াকফে লাযেম 


২৬. অবশ্যই এমন লোকের জন্যে এতে শিক্ষার 
নিদর্শন রয়েছে, যে (আল্লাহ তায়ালাকে) ভয় করে, 


২৭. (তোমরা বলো,) তোমাদের (দ্বিতীয় বার) সৃষ্টি 
করা কি বেশী কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশী 
কঠিনঃ আল্লাহ তায়ালাই তা বানিয়েছেন। 


ZA তিতা ০৯ পা 


SUT EE ওঠা এ? 


২৮. আল্লাহ তায়ালা (শূন্যের মাঝে) তাকে উচু করে 
রেখেছেন, অতপর তাকে সুবিন্যস্ত করেছেন, 


boc cosh পাশা 


৩১১ ৫৮৮ EB) 


২৯. তিনি রাতকে (অন্ধকার দিয়ে) ঢেকে রেখেছেন, 
আবার তা থেকে দিনকে বের করে এনেছেন, 


DL পা পা পরপর eis wd Aha 


তি Ex ul 5659 


৩০. এরপর যমীনকে তিনি (বিছানার মতো করে) 
বিছিয়ে দিয়েছেন; 


পা পা ATA পা 


8.2 Us 


৩১. তা থেকে তিনি তার পানি ও তার উদ্ভিদরাজি 
বের করেছেন, 


IAs টিপ টে টিপ 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ক ৭০২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৩২. তিনি পাহাড়সমূহকে (যমীনের গায়ে পেরেকের 
মতো) গেড়ে দিয়েছেন, 


IAz পুর্ণ A 


uf IES 


৩৩. (এগুলো হচ্ছে) তোমাদের জন্যে এবং তোমাদের 
জন্তু জানোয়ারদের (উপকারের) জন্যে; 


৩৪. তারপর যখন বড়ো বিপর্যয় (তোমাদের সামনে 
এসে) হাযির হবে, 


৩৫. সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে 
যা (করার জন্যে সে দুনিয়ায়) চেষ্টা করেছে, 


AA ৮০0 প্রপা্পা প্র 8 পা 


$ (৪০০০৮198629 


পা 


৩৬. সেদিন সে ব্যক্তির জন্যে জাহান্নাম খুলে ধরা 
হবে, যে (তা) দেখতে পাবে । 


IG Ac DA পাটি uss 


© ০৪১৭ ud 53 S79 


৩৭. অতপর যে ব্যক্তি সীমালংঘন করেছে- 


Ic Az Bz 


© (০৮ ৩০1০ 


৩৮. এবং পেরকালের তুলনায়) দুনিয়ার জীবনকেই 
অগ্রাধিকার দিয়েছে, 


ক পাটি পাত 


89:21 59 


৩৯. অবশ্যই জাহান্নাম হবে তার (একমাত্র) 
আবাসম্থল; 


৪০. (আবার) যে ব্যক্তি তার মালিকের সামনে 
দীড়ানো (-র দিনটিকে) ভয় করেছে এবং (এ ভয়ে) 
নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, 


ol I DEL SE ll 


Az Wear 


© sh ৬০ 


A 


৪১. অবশ্যই জান্নাত হবে তার অনন্ত ঠিকানা; 


৪২. তারা তোমার কাছে জানতে চায় কেয়ামত কখন 
সংঘটিত হবে? 


EAE ACAD LAE 


Ll ue 6965 


৪৩. (আসলে) সে সময়ের কথা বর্ণনা করার সাথে 
তোমার কি সম্পর্ক? 


1A 


88. তার (আগমনের) চুড়ান্ত (জ্ঞান একমাত্র) তোমার 
মালিকের কাছেই রয়েছে; 


৪০525 এ৪) এ 


৪৫. তুমি হচ্ছো সে ব্যক্তির জন্যে সাবধানকারী, যে 
এ (দিনটি)-কে ভয় করে; 


পা OAD Aco AD Aa 


৪-৯৭ rd st Sf 


৪৬. যেদিন এরা কেয়ামত দেখতে পাবে, সেদিন 
(এদের মনে হবে) তারা (দুনিয়ায়) এক বিকাল অথবা 
এক সকাল পরিমাণ সময়ের চাইতে বেশী সময় 


~~ রে 
£৯-০াটিপা A পাশা ঠ৯ পাপা প্র ঠা A DUA 


AYRE AU সি 


Ed 
co DAs 


৪1১91 


১. সে নেবী) জকুঞ্চিত করলো এবং (বির 
মুখ ফিরিয়ে নিলো, 


২. কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে; 


1 &১ পার্টি তিশা 


১ ০১ ssl uf 


৩. তুমি কি জানতে- হয়তো বা সে (অন্ধ ব্যক্তিটি) 
নিজেকে পরিশুদ্ধ করে নিতো, 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন +৭০৩ 


BBL coz AAA AD পাশা 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৪. (কিংবা) সে উপদেশ গ্রহণ করতো, অতপর তা 
তার জন্যে উপকারী হতো; 


-০পাশাঠি পাশ ৮90 তা AS 


& ১০১] 225 582 


৫. (অপরদিকে) যে (লোকটি হেদায়াতের প্রতি) 
বেপরোয়াভাব দেখালো_ 


৬. তুমি তার প্রতিই (বেশী) মনোযোগ প্রদান 
করলে; 


৭. (অথচ) সে ব্যক্তি যে পরিশুদ্ধ হবে এটা তোমার 
দায়িতও নয়; 


৮. (অপর দিকে) যে ব্যক্তিটি (নিজ পরিশুদ্ধির জন্যে) 
তোমার কাছে দৌড়ে আসছে, 


৯. সে (আল্লাহকে) ভয় করে, 


১০. (অথচ) তুমি তার থেকেই বিরক্ত হলে, 


১১. না, কখনোই (এমনটি উচিত) নয় । এ (কোরআন) 
হচ্ছে একটি উপদেশ, 


১২. যে চাইবে সে তা স্মরণ করবে। 


১৩. সম্মানিত স্থান (লওহে মাহফুয)-এটি (সংরক্ষিত) 
আছে, 


১৪. উঁচু মর্ধাদাসম্পন্ন ও সমধিক পবিত্র, 


১৫. এটি সংরক্ষিত (থাকে) মর্ধাদাবান লেখকদের 
হাতে, 


১৬. (তারা) মহান ও পূত চরিত্রসম্পন্ন; 


১৭. মানুষের প্রতি অভিসম্পাত! কোন্‌ জিনিসটি তাকে 
(আল্লাহর আয়াতকে) অস্বীকার করালো; 


১৮. আল্লাহ তায়ালা কোন্‌ বস্তু থেকে তাকে পয়দা 
করেছেন; (তা কি সে দেখলো না?) 


১৯. তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, 
অতপর তিনি তার (দেহে সব কিছুর যথাযথ) পরিমাণ 
নির্ধারণ করেছেন, 


২০. অতপর তিনি (এই দুনিয়ায়) তার চলার পথ 
আসান করে দিয়েছেন, 


২১. এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে 
কবরে রেখেছেন, 


২২. আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত 
করবেন; 


ভাপা পাপা তা te 


2 


২৩. না, তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন 
করেনি 


2 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন + ৭০৪ 


তা পাশা পণ eS cA [A 


www.alquranacademylondon.org 


ঞওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮০ আবাস 


২৪. মানুষ তার খাবারের দিকেও একবার তাকিয়ে 

দেখুক কেতোগুলো স্তর অতিক্রম করে এই খাবার 

তার সামনে আনা হয়েছে), 

২৫. আমি (শুকনো ভূমিতে) প্রচুর পরিমাণ পানি হা টা 


2 


12222 ডে শি 


২৬. এরপর আমি যমীনকে বিদীর্ণ করেছি, 81850511285 শি 


5ু নি ভাপা তু 
+ 


২৭. (অতপর) তাতে উৎপন্ন করেছি শস্যদানা, 


২৮. আংগুরের থোকা ও রকমারি শাকসবজি, 


২৯. (আরো উৎপন্ন করেছি) যয়তুন ও খেজুর (-সহ 
বিভিন্ন ধরনের ফলমূল), 


৩০ (সেখানে রয়েছে) শ্যামল ঘন বাগান, 


৩১. (আছে) ফলমূল ও ঘাস, 


৩২. (এর সবই হচ্ছে) তোমাদের এবং তোমাদের গৃহপালিত 
জন্তু-জানোয়ারের উপকার ও উপভোগের জন্যে; 


৩৩. অতপর যখন বিকট একটি আওয়া আসবে 
(তখন সব আয়োজন শেষ হয়ে যাবে), 

৩৪. সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে 
পালাতে থাকবে, 

৩৫. (পালাতে থাকবে) তার নিজের মায়ের কাছ 
থেকে, নিজের বাপের কাছ থেকে, 


৩৬. তার সহধর্মিনী থেকে, (এমন কি) তার 
ছেলেমেয়েদের থেকেও; 


৩৭. সেদিন তাদের প্রত্যেকের জন্যেই পরিস্থিতি এমন (ভয়াবহ) ৮ * 2 5 টানে সারিতে 
হবে যে, তাই তার (ভীতি ও উদ্বোগের) জন্য যথেষ্ট হবে; ana ৩ Oo 93 riz ৬১৭ JS 


৩৮. কিছুসংখ্যক (মানুষের) চেহারা সেদিন উজ্জ্বল 
হবে, 


৩৯. তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে, 


৪০. (অপর দিকে) সেদিন কিছুসংখ্যক চেহারা 
(কুৎসিত) হবে, তার ওপর ধুলাবালি পড়ে থাকবে, 


Se ES LULA 


8১. মলিনতায় তা ছেয়ে যাবে, ®& 85 (৪০১ 


৪২. এ লোকগুলোই হচ্ছে (কিতাব) অস্বীকারকারী, 2-০০ বাঁ 2477" 
এরাই হচ্ছে পাপিষ্ঠ । সি ৪8 856৫1 if 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ক ৭০৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১. যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, 


2 তা০--০ ৯৪ 


২. যখন তারাগ্ডলো একে একে খসে পড়বে, 


£৯ পা পা প্টডি 2 


উ I tN 


৩. যখন পর্বতমালাকে (আপন আপন স্থান থেকে) 


A পাটি SD 


উ ০৩:19? 


৪. যখন দশ মাসের গর্ভবতী উটনীকে (নিজের 
অবস্থার ওপর) ছেড়ে দেয়া হবে, 


৮৯ প্া৬০ ৮০ 9, পা 


6S 


৫. যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা 
হবে, 


Az ৮9৮9০ -2ি 


উ ০১৯ 2p 


৬. যখন সাগরসমূহকে (আগুন দ্বারা) প্রজ্বলিত করা 
হবে 


£৯ পা ৬০০৪ ০6 


নত y= BE 


Ed 


৭. যখন (কবর থেকে উত্থিত) প্রাণসমূহকে (নিজ 
নিজ) দেহের সাথে জুড়ে দেয়া হবে, 


A -wp oD ASS 
? 


9 ০৯9১ ৮১9৯] 1515 


৮. যখন সদ্যপ্রসূত মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে_ 


রশ 


ত ০৭$১৮| BE 


৯. কোন্‌ অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো, 


(/১ Ws 
রব 


৯১472 N 
রা =z A 


১০. যখন আমলের নথিপত্র খোলা হবে, 


=") 
Ww 
fs +222 


6 ০১০ Sal if 


১১. যখন আসমান খুলে দেয়া হবে, 


১২. যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে, 


A WD PDA 


১৬ TUT 
S ym A531 lo 


১৩. যখন জান্নাতকে (মানুষের) কাছে নিয়ে আসা 
হবে 


শপ AD LEAN 


উ Uf LN 


১৪. (তখন) প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কি 
জিনিস (আল্লাহ তায়ালার কাছে) হাযির করেছে; 


১৫. আমি শপথ করছি সেসব তারকাপুর্জের যা 
(চলতে চলতে) গা ঢাকা দেয়, 


১৬. (আবার মাঝে মাঝে) যা অদৃশ্য হয়ে যায়, 


১৭. (শপথ) রাতের যখন তা নিশেষ হয়ে যায়, 


১৮. (শপথ) সকাল বেলার যখন তা (দিনের আলোয়) 
নিশ্বাস নেয় 


১৯. এ (কোরআন) হচ্ছে সম্মানিত (ও মর্যাদাসম্পনন) 
বাহকের (পৌছানো) বাণী, 


০2৩ DAs 29 


০5১ ০5431 


ad 


২০ শক্তিশালী, আরশের মালিক আল্লাহ তায়ালার 
কাছে তার অবস্থান (অনেক মর্যাদাপূর্ণ), 


২১. যেখানে তাকে মান্য করা হয়, (অতপর) সে 
সেখানে গভীর আস্থাভাজনও; 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭০৬ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
২২. তোমাদের সাথী (কিন্তু) পাগল নয়, 


২৩. সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে, 


Llc Nass 


ও wet 3১১9 ঠা) ১৪9 


২৪. অদৃশ্য জগতের (কথা পৌছানোর) ব্যাপারে সে 
কখনো কার্পণ্য করে না, 


AL পাপা 


Cc ied নে 
ও ৬০ এ 5১০9 


২৫. এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয়, 


Ar পাশটি পা পা 


y A ০ ৯০৫ রে 
উপরও রিট 21584 প5 


২৬. অতএব তোমরা (কোরআন থেকে মুখ ফিরিয়ে) 
কোন দিকে যাচ্ছো? 


পা £৯ পঠিত AZ EAU পা পা 


© ৩9১০৭ ০৪ 


২৭. এটা সৃষ্টিকুলের জন্যে এক উপদেশ বৈ কিছুই 


Ns 


cA পানি GA Ed 


$ ০09 


২৮. যে সঠিক পথ ধরে চলতে চায় (এটি শুধু) তার 
জন্যেই (উপদেশ); 


৮ পশে Az ADA তা 


৮৪২০৬ Wl ৩ £ 


২৯. (আসলে) তোমরা তো কিছুই চাইতে পারো না, 
হ্যা চাইতে পারেন একমাত্র আল্লাহ তায়ালা, তিনি 


৮ 
A পাতার লি 
? 


4০৪৪9 ৪০19 


২. যখন তারাগ্ডলো সব ঝরে পড়বে, 


A পাপা 


© HSL ০৫1961110 


৩. যখন সাগরকে উত্তাল করে তোলা হবে, 


AWD sr 


৬০৯৪3591199 


৪. যখন কবরগুলো উপড়ে ফেলা হবে, 


পা 2১৪ ০9 29292 


© ০১৯১৪৪11519 


৫. (তখন) প্রতিটি মানুষই জেনে যাবে, সে (এখানকার 
জন্যে) কি পাঠিয়েছে এবং কি (এমন) কাজ সে রেখে 
এসেছিলো: (যার পাপ পুণ্য কেয়ামত পর্যন্ত তার 
হিসেবে জমা হয়েছে); 


AcUc 8 পা ডেপর TD SA Az রা 


৬. হে মানুষ, কোন্‌ জিনিসটি তোমাকে তোমার 
মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? 


৭. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতপর তিনি তোমাকে 
সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস করেছেন, 


পা পর পা পাপা 


» ৰি জাগি HELL 


৮. তিনি যেভাবে চেয়েছেন সে আংগিকেই তোমাকে 
গঠন করেছেন; 


৯. না- (এ কি!) তোমরা শেষ বিচারের দিনটিকেই 
অস্বীকার করছো! 


১০. অবশ্যই তোমাদের ওপর পাহারাদার নিযুক্ত 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭০৭ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮৩ সূরা আল মোতাফ্ফেফীন 
১১. এরা (হচ্ছে) সম্মানিত লেখক, © Lil 2136 


পর APL পর পা পা £উি টিপ চিপ 
++ 


১২. তারা জানে তোমরা যা কিছু করছো । 9 ০91 0 এ ৪) 


১৩. নিসন্দেহে নেক লোকেরা (সেদিন আল্লাহর) cE ৯:৫৯ ১৮৭0 ৪ 
অসীম নেয়ামতে (পরমানন্দে) থাকবে, © ০৮৯১ lV ot 


A পা, 9:০৯, DB 


১৪. আর অবশ্যই পাপী-তাগীরা থাকবে জাহান্নামে, ৫৮৯ (58131৯81119 


১৫. শেষ বিচারের দিন তারা (সবাই ঠিকমতো) Aw, 2৯৮ 1৫৯7৯ 
সেখানে পৌছে যাবে। © 58901 93 les jhe2 


১৬. সেখান থেকে তারা আর কোনোদিনই অদৃশ্য LA LZ 1৯৫ ৯০ 
থাকবে না; © urls lc 2 ley 


১৭. তুমি কি জানো? শেষ বিচারের দিনটি কি? 691041১3519 


১৮. তুমি কি (আসলেই) জানো, সে দিনটি কি? 


AcW BB Az ০০ A As 
+ 
Ed 


১৯. যেদিন কোনো মানুষই একজন আরেক জনের 1404 0 yf 
কাজে আসবে না; সেদিন ফয়সালার (চূড়ান্ত) ক্ষমতা ১ SEY 


থাকবে আল্লাহ তায়ালার হাতে । $ 45১25 19 | 


cA ৬৮০৪৬ BAS 
++ 


৫. y 
১. দুভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়, O ৬4৪৪০০৭০059 


এ 
পাপা রা 


২. যারা মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন ঢু নি ATTA 
পুরোপুরি আদায় করে, ০৮৮71187919 e201 


3. পা ADNAN 


© ০9১০4 


৩, (আবার) নিজেরা যখন (অন্যের জন্যে) ওযন ৮৮৯০ AP ABLALELD 2212 পা 
কিংবা পরিমাপ করে তখন কম দেয়; ৩ ০১১০৯৭৮১9১9-91৮১9 1319 


৪. এরা কি ভাবে না (বিচারের জন্যে) তাদের y OL AZAAND AID হান SENT 
(একদিন কবর থেকে) তুলে আনা হবে? 0g | 5191 way 


y A চল Ac 
৫. (আনা হবে) এক বড়ো দিবসের জন্যে, b 5 


[2 
= 


৬. সেদিন সমগ্র মানুষ সৃষ্টিকুলের মালিকের সামনে & 4041 441 7 5127 25 
ভা, ন্‌ 6 mt oy ৮০111 19 


৭. কখনো না, গুনাহগারদের আমলনামা থাকবে Aw AG UHL NNT 
“সিজ্জীনে’: O ৯৯০ IIE ৮০1১৫ 


2 = 


৮. তুমি কি জানো (সে) সিজ্জীনটা কি? © ৬:৯০, SLI UL 


৯. (এটা হচ্ছে) সীল করা (একটা) বই; 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন % ৭০৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১০. (সেদিন) মিথ্যা সাব্যস্তকারীদের জন্যে চূড়ান্ত 
ধ্বংস অবধারিত- 


৮৩ সুরা আল মোতাফ্ফেফীন 


y “A Ws AAD SAS 


১১. যারা শেষ বিচারের (এ) দিনটিকে মিথ্যা সাব্যস্ত 
করে: 


5 


os 


১২. (আসলে) প্রতিটি সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া 
কেউই এ (বিচার দিনটি)-কে মিথ্যা সাব্যস্ত করে না, 


১৩. যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে 
শোনানো হয় তখন সে বলে, এগুলো হচ্ছে নিছক 
আগের কালের গল্পগাথা; 


১৪. কখনো নয়, বরং এদের কৃতকর্ম এদের মনের | 


ওপর ঝং ধরিয়ে রেখেছে। 


১৫. কখনো না, অবশ্যই এসব পাপীদের সেদিন 
তাদের মালিকের কাছ থেকে আড়াল করে রাখা 


হর 


AA পা A WD A - A 


৩৮৮3 EIN 


ALA D ASH 


© ৩949৯ 


১৬. অতপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে গিয়ে 
প্রবেশ করবে; 


si A 9৩৩ 


উ লা 1921791% 


১৭. তারপর (তাদের) বলা হবে, এ হচ্ছে (সেই 
জাহান্নাম) যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে; 


LAS GH SUE 


পা ডিশটি ৬ পাট 


১৮. কখনো না, নেককার লোকদের আমলনামা 
রক্ষিত থাকবে ইন্লিয়্টানে; 


© PIS 
6 sl CDS 2৫০1 


১৯. তুমি কি জানো- ‘ইল্লিয়্যীন’-টাই বা কি? 


60m CAC 


২০. (এটা হচ্ছে) একটি সীল করা বই, 


প্র /১-০/0 গত 


(58৮০০ 


২১. (আল্লাহ তায়ালার) নিকটতম ফেরেশতারা তা 
তদারক করেন; 


পা ০০ 0েতশ০৯) ০9 ০৩৯০ 


05521 569 


২২. নিসন্দেহে নেককার লোকেরা মহা নেয়ামতে 
থাকবে, 


ও So 


২৩. সুসজ্জিত আসনে বসে এরা (সবকিছু) অবলোকন 
করবে, 


© 9956 1 


২৪. তুমি এদের চেহারায় নেয়ামতের (তৃপ্তি ও) 
সজীবতা (সহজেই) চিনতে পারবে; 


ADD A, 


$ al 8৮১০৪৯৪৯9৬৯ ০১১ 


২৫. ছিপি আটা (বোতল) থেকে এদের (সেদিন) 
বিশুদ্ধতম পানীয় পান করানো হবে, 


/৯-০ 0 A BD A পা AzcAp 


© [9৯ 3৮৯১ ৩০ Uj 


২৬. কন্তুরীর সুগন্ধি দিয়ে যার মুখ বন্ধ (করে দেয়া 
হয়েছে); অতএব এর জন্যে সকল উৎসাহীর উৎসাহী 
হওয়া উচিত; 


USUAL SUS 85, ০০ ৪৮৪ 


© ৮১০০৮] 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন *% ৭০৯ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮৪ সুরা আল _এনশেক্কাক্‌ 


২৭. (তাতে) তাসনীমের (ফন্পুধারার) মিশ্রণ থাকবে, টি এ 22152 
২৮. (তাসনীম) এমন একটি ঝর্ণাধারা- (আল্লাহ রেজার 
তায়ালার) নৈকট্যলাভকারীরাই সেদিন এ (পানীয়)টা হ 9০১৪০ es ১১ Lae 


পান করবে; 
Abas A 


২৯. অবশ্যই যারা অপরাধ করেছে তারা এমন লোক ENN (3121 চো ও। 
যারা ঈমানদারদের সাথে বিদ্ধপ করতো, oad lest ply oad ol 


৪১ টি দি লং ৮১০০ 1 
© ০9৮০ 19০| 


7? 
AW পা 


চা 
+ 


৩০. (দুনিয়ায়) তারা যখন এদের পাশ দিয়ে আসা bs chs Tin {0 
যাওয়া করতো, তখন এরা নিজেদের মধ্যে তাদের egy 39x Blo 
ব্যাপারে চোখ টেপাটেপি করতো, 


৩১. যখন এরা নিজেদের লোকদের কাছে ফিরে ৬১ ”* ৫৫ ১ "7 1 
যেতো, তখন খুব উৎফুল্ল হয়েই সেখানে ফিরতো, © 8 50 bl 41191511919 


+ 
— ~~ 


৩২. তারা যখন এদের দেখতো তখন একে অপরকে » -লৰ উঠা ত 8415 2077071" 
বলতো, এরা অবশ্যই পথভ্রষ্ট, © ১185৯ cf HG 9h Blo 
৩৩. (অথচ) এদেরকে তাদের ওপর তত্বাবধায়ক ৮৮051 ৯ AGT UNG ৯৪০৩ 
করে পাঠানো হয়নি; | © unbin ate tlle 


৩৪. আজ ঈমানদার ব্যক্তিরাই কাফেরদের ওপর SHES MEA TORE TT PT 
(নেমে আসা আযাব দেখে) হাসবে, ৮৯01 ৮5192155571 ডিল 


শু ০৭৫০৪ 


৩৫. (উচু) উচু আসনে বসে তারা (এসব) দেখতে ৮৮০2৮ EEN, 4 
৪ Ll © ৩9১৮4১০19২1 & 
৩৬. (তোমার কি মনে হয়) কাফেরদের কি তাদের হ + ৯৮৮ ,4217 142,521, - এক 2 
কর্ম যার বিলি দেয়া হব লা © ০919) LOGI Dy Uo 


১. যখন আসমান ফেটে যাবে, © LEASH 220118 


Ed 


ADP cus 
+ 


২. সে তার মালিকের আদেশটুকুই (তখন) পালন ৫০ 516551 


করবে এবং এটাই তো তাকে করতে হবে, 


৩. যখন এ ভূমন্ডলকে সম্প্রসারিত করা হবে, গু 0518 11 
৪. [মুহুর্তের মধ্যেই) সে তার ভেতরে যা আছে তা ॥ + ভুত ৯ ক 
ফেলে দিয়ে খালি হয়ে যাবে, ০৯91১ ০ wl 
৫. সেও (তখন) তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন ৮. ৯ সুপ সপ AT 
করবে এবং এটাই তো তাকে করতে হবে; ৩ ০০৯৯9 99 ০১319 


৬. হে মানুষ, তুমি এক) কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে 7144 11512 2) 21729 17৩7 
সি এগিয়ে যাচ্ছো, অতপর 3১10261০৮81 তত 


তুমি (সত্যি সত্যিই এক সময়) তার সামনাসামনি ৪ 8175 (602 
হবে, পারা 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ক ৭১০ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭. (তোমাদের মধ্যে) যার আমলনামা তার ডান হাতে 
দেয়া হবে, 


৮. অচিরেই একান্ত সহজভাবে তার হিসাব গ্রহণ করা 
হবে, 


17০০৯114০08 4354 


৯. সে খুশীতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে 
যাবে: 


চর ৯ ০০ /৯ পা 2 পানা ছে 


1)9১ af dt 41859 


১০. আর যার আমলনামা তার পেছন দিক থেকে 
দেয়া হবে, 


Az "TL orl Az Bor 


€ ৮১০6 995 ৮২৫ G9 re Ll 


১১. সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে, 


FALL 2৮ টিপা পা Aor 


টি 


১২. সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে; 


১৩. অবশ্যই সে (দুনিয়ার জীবনে) নিজ পরিবার 
পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিলো; 


ZADAS AZ RK 


697 4 LEE Zt 


১৪. সে ভেবেছিলো, তাকে কখনো (তার মালিকের 
কাছে) ফিরে যেতে হবে না, 


৫৮৯০ AU Az তে গা 


৪) ed wf ০৮ Sf 


১৫. হ্যা, তাই (হলো), তার মালিক তার সব 
কার্যকলাপ (পুংখানুপুংখভাবে) দেখছিলেন; 


শ্৮০০৮ ও 


6 1১৮22490490 ডোর 


১৬. শপথ সান্ধ্যকালীন রক্তিম আভার- 


38৮22 


১৭. এবং শপথ রাতের ও এর ভেতর যতো কিছুর 
সমাবেশ ঘটে তার- 


শা পাপা পার AY 


১ ৮9149 9৯19 


১৮. আরো শপথ (ওই) চাদটির, যখন তা (ধীরে 
ধীরে) পূর্ণাংগ চাদে পরিণত হয়ে যায়, 


পানি পা 


6 GSH 


১৯. তোমাদের অবশ্যই (দুনিয়ার) একটি স্তর 
অতিক্রম করে (মৃত্যুর) আরেকটি স্তরের দিকে এগিয়ে 
যেতে হবে; 


পারা Ar 16 Bohs 


৪ ০৮ ০০ ৮০৮ ০৫১ 


২০. এদের কি হয়েছে? এরা কেন (মহান আল্লাহর 
ওপর) ঈমান আনে না, 


AD ADL ADs Ls 


© UF RY al Ls 


২১. যখন এদের সামনে কোরআন পড়া হয়, তখন 
এরা (কেন মালিকের সামনে) সাজদাবনত হয় না? 


০9০9 টিপা 21 


SOY Bl EH 


২২. বরং যারা অস্বীকার করে, তারাই একে মিথ্যা 
প্রতিপন্ন করে, 


পা ডিশটি ৬ পাটি ১/৯ টি পাপা cA 


© 93৫4 চা 


২৩. আর আল্লাহ তায়ালা ভালো করেই জানেন 
(আমলনামায়) তারা কি জমা করছে? 


LADAD cc DANDY তা 


© ০9598 bs als 


২৪. (হে নবী,) তাদের সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক 


Edd £৯ ৮9 /৯ এ পাপা 


© এ] 5০16০০১১845 


২৫. তবে তাদের কথা আলাদা, যারা (আল্লাহর ৯০119152215251 05911 81 


ওপর) ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, 
তাদের জন্যে অফুরন্ত পুরস্কার রয়েছে। 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭১১ 


শা 5১ ০2৩ 1 cA ভি 


রা 
/৯১-2/৯৩ -9প BAS NDE 


© 9০০ yet ১৯ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮৫ সূরা আল বুরূজ 


১. শপথ (বিশালকায়) গন্থুজবিশিষ্ট আকাশের, Eg yh ৬, ০1$ ৪1 


2 যার আগমনের ওয়াদা করা ৫১2০1 [5219 
ছি (5 সাক্ষীর, শপথ যা কিছু (তখন) & ১9859 ৩১125 9 
এন খোঁড়া) গর্তের লোকদের ধ্বংস ৫১১৪ LY EE 0 
তল সালের রস ডি 
বানর ER ৫১০ 5০) 


5 


৭. এ লোকেরা মোমেনদের সাথে যা করছিলো এরা $০2 1 $6 71220107225 
তা প্রত্যক্ষ করছিলো; 83৯8 ০০০৩ ogi $2 


৮. তারা এ (ঈমানদার)-দের কাছ থেকে এ ছাড়া 41519 ১ নি (280 162 
অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে, তারা « Eos es I) 
1988 6 ৩521 Al 
SE MG SE TO 
সাহ তায়ালা হচ্ছেন (তাদের) সকল কাজের © ০০৬৪ ৯৫ 04849 


১০, অবশ্যই যারা মোমেন নর-নারীদের ওপর 1 27০7, cA ASDA 22527 
অত্যাচার করেছে, অতপর তারা কখনো তাওবা sb rc i FS 82101 


LU 2 প্রা AD ৮১৮9৯ রা AEDS 


করেনি, তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব এবং ০৯ lb -৮৪1 19297 ৮17৮ 
তাদের জন্যে রয়েছে (আগুনে) জ্বলে-পুড়ে যাওয়ার ৫৮ ৯ Bar 


ভয়ানক শাস্তি; 6 9১41 Ge ls 


১১. অবশ্যই যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান ,. ১1০ : 
এনেছে এবং (সে অনুযায়ী) ভালো কাজ করেছে, 4, 115 29151০281৩1 


তাদের জন্যে রয়েছে এমন জান্নাত যার নীচ দিয়ে 8১৯১1 (৪ ৬০ (5১৯৪ ৯ 


বর্ণাধারা প্রবাহিত; সেটাই হচ্ছে (সেদিনের) সবচেয়ে টানি নর 

বড় সাফল্য; ৪ ys 50 ১ 
নি তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ & রা ১2 4) ০০৩ ol 
উল জনন ৪১999 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭১২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮৬ সূরা আত তারেক্‌ 


.ম রশের জারি হারা এ রা 
১৫. মহা সম্মানিত আরশের তিনি অধিপতি, © dst ০০১৯1 9১ 
১৬. তিনি যা চান তাই করেন; © ০৭১৭ ০০৬১ 
১৭. তোমার কাছে কি কতিপয় (বিদ্রোহী) সেনাদলের ১১৭21 ৫5০2 SLI 
কথা পৌছেছে? ৩ 2৭1 ৬৪০৯ ৩০1০১ 


পা টি শিপ “Ach 


১৮. (তারা হচ্ছে) ফেরাউন ও সামুদ (-এর বাহিনী)! 35:85 0955, 


১৯. এরা (কিন্তু সত্য) বিশ্বাস করেনি, (তারা) মিথ্যা তাল রা 
সাব্যস্তকরণেই (ব্যস্ত) ছিলো, © SAIS SIS ৬৭১৭1 Us 
২০. আল্লাহ তায়ালা এদের সকল দিক থেকেই ঘিরে হ SA BA ZW A oh 
রেখেছেন; © bss 839 wre 4819 


১. কোরআন | y GBA 142৮০ A 
রা, সানি ৪ © ০৮৯ ০1১5 9 5 


২২. (সন্মানিত) ফলকে (যা) সংরক্ষিত আছে। ও ৮9০৮ & 


52 


॥ ১৫ 


৮9১৯) ৬১৮%। 4) ৯: 


১. শপথ আসমানের, শপথ রাতের বেলায় ya DMS 17511 
আত্মপ্রকাশকারী (তারকা)-র, ও us 5 
২. তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি? 6 51601 ১)30152 
৩. তা হচ্ছে (একটি) সমুজ্জ্বল তারকা, © Wl Jf 
8. (যমীনের) এমন একটি প্রাণীও নেই যার ওপর CV HEI Gt 
কোনো তত্ত্বাবধায়ক নিযুক্ত (করা) হয়নি; ET দি Wy Ful 
৫. মানুষ যেন তাকিয়ে দেখে- তাকে কোন্‌ জিনিস 2128. 01৮2৭18৮৮12 
দিয়ে বানানো হয়েছে; | © Gls re ly ১৪৬ 

৬. তাকে বানানো হয়েছে সবেগে স্থলিত (এক ১5513 হি 215 
ফৌটা) পানি থেকে_ ০৮ 

৭. যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড & দল 1911 MIA BoD 
ও (নারীর) বুকের (পাঁজরের) মাঝখান থেকে; ১০০১192০1৬৯ ue CSS 
৮. অবশ্যই তিনি তার ফেরৎ আনার ক্ষমতা রাখেন; 6১ এৰ তা 
৯. সেদিন তোর) যাবতীয় গোপন বিষয় যাছাই বাছাই > st 1263 
85885 55711 Lf 
১০. (সেদিন) তার কোনো শক্তিই থাকবে না, থাকবে হ০(2১58%8 ”, 212 
না তার কোনো সাহায্যকারীও; na od ht 
১১. বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ, 6 ৮৯১] 513 st 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৮৭১৩ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১২. (বৃষ্টিধারায়) ফেটে যাওয়া যমীনের শপথ, 


৮৭ সূরা আল আ'লা 


& ৪১০1 1$ NG 


১৩. অবশ্যই এ (কোরআন) হচ্ছে (হক বাতিলের 
চূড়ান্ত) পার্থক্যকারী কথা, 


GBA গু চিপ 2 


ও ০০৪ 19841 


১৪. তা অর্থহীন (কোনো কিছু) নয়; 


$ 52109 25155 


১৫. নিসন্দেহে এরা আমার বিরুদ্ধে) চক্রান্ত করছে, 


SAS তা ০9১৩৯ -05 


© 10৯৫ 9৩০ rs 


১৬. আমিও (এদের ব্যাপারে) একটি কৌশল অবলম্বন 
করছি 


রি 


ক্র উপ BDA পাতে 


© 1০৫ ৩০9 


১৭. অতএব তুমি (সে কৌশল দেখার জন্যে) 


ডি তা ADA Az তা 1A 


AE 


১. (হে নবী,) তোমার মহান তিনে নামের 
পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, 


২. যিনি তৈরী করেছেন (সকল কিছু), অতপর 
(তাকে) সুবিন্যস্ত করেছেন, 


৩. তিনি (সবকিছুর) পরিমাণ নির্ধারণ করেছেন, 
অতপর (সবার চলার) পথ বাতলে দিয়েছেন, 


1 পাপা পা ডেপা 


টউ ০৪9৩৪ ০12 


৪. তিনি (যমীন থেকে) গাছের চারা বের করে 
এনেছেন, 


টি yt Ef dN 


৫. অতপর তিনি (তাকে শুকনো) খড়কুটায় পরিণত 
করেছেন; 


IAd 122 ভাপা শা পা 


© ০৬৭৯1 Ue (22 41৯ 


৬. আমি (এই ওহী) তোমাকে পড়িয়ে দেবো, 
(অতপর) তুমি আর (তা) ভুলবে না, 


পাপা cD AB 


ও ৮০383686382 


৭. অবশ্য আল্লাহ তায়ালা যদি চান (তা ভিন্ন কথা); 
তিনি প্রকাশ্য বিষয় জানেন, (জানেন) যা কিছু সে 
গোপন করে_ তাও; 


পা টিপা টি) ৮9 পা ॥ পা গা 


sR বলি CY 


৮. আমি তোমার জন্যে সহজ পদ্ধতিগুলোর সুযোগ 
করে দেবো, 


৯. কাজেই তুমি (তাদের আল্লাহ তায়ালার কথা) 
স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী 
হয়; 


১০. যে ব্যক্তি (আল্লাহ তায়ালাকে) ভয় করবে সে 
(অবশ্যই) উপদেশ গ্রহণ করবে, 


IAD Ac PDD. 


৪১085 


১১. আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে, 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭১৪ 


টে 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১২. যে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে 
পড়বে, 


৮৮ সুরা আল গাশিয়াহ্‌ 


৮ শনি পা 


© GUD এ ওঠা। 


১৩. অতপর সেখানে সে মরবে না, (বাচার মতো 
করে) সে বাচবেও না; 


IAS পাশা পানি ০০১০ পানি 


১৪. যে ব্যক্তি (নিজেকে) পরিশুদ্ধ করে নিয়েছে, সে 
অবশ্যই সফলকাম হয়েছে_ 


পাপা Ar পাপন প্রা Ar 


১৫. এবং সে নিজের মালিকের নাম স্মরণ করেছে 
অতপর সে নামায আদায় করেছে। 


bos Wwe তা ডি | পাত পরা 


উ 525192912৫9 


১৬. কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখেরাতের 
ওপর প্রাধান্য দিয়ে থাকো, 


৮৪১ ILA LAD AD 


© CH 8921 095535 


১৭. অথচ আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও 


5 


IAZW GAL Do IA 


cls ১৯৯ ৪১5১9 


১৮. নিশ্চয়ই এ (কথা) আগের (নবীদের) কিতাবসমূহে 
(মজুদ) রয়েছে, 


1331 ০০০] 016 1 


(মজুদ আছে) ইবরাহীম এবং মুসার 


€ IAD cA IA EME 


2d ts Sorted 


৬১৯৯) D2 


১. তোমার কাছে কি (চতুর্দিক) আচ্ছন্নকারী (বিপদের) 
কথা পৌছেছে? 


২. (সে মহা বিপদে) কিছু লোকের চেহারা হবে 
নিম্ন 


52 


৩. (হবে) ক্লান্ত ও পরিশ্রান্ত, 


৪. তারা (সেদিন) ঝলসে যাওয়া আগুনে প্রবেশ 
করবে, 


৫. ফুটন্ত পানির (কুয়া) থেকে এদের পানি পান 
করানো হবে; 


৬. খাবার হিসেবে কাটাবিশিষ্ট গাছ ছাড়া তাদের 
জন্যে আর কিছুই থাকবে না, 


৭. এ (খাবার)-টি (যেমন) তাদের পুষ্ট করবে না, 
তেমনি (তা দ্বারা) তাদের ক্ষুধাও মিটবে না; 


৮. (অপরদিকে) কিছু চেহারা থাকবে আনন্দোজ্জ্বল, 


৯. সে আনন্দোজ্ভ্ল চেহারাগুলো তাদের চেষ্টা সাধনার 
জন্যে (সেদিন) ভীষণ খুশী হবে, 


১০. (তারা থাকবে) আলীশান জান্নাতে, 


১১. সেখানে তারা কোনো বাজে কথা শোনবে না; 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭১৫ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১২. তাতে থাকবে প্রবাহমান বর্ণাধারা । 


১৩. তাতে থাকবে (সুসজ্জিত) উচু উচু আসন, 


১৪. (সাজানো থাকবে) নানা ধরনের পানপাত্র, 


১৫. (থাকবে) সারি সারি গালিচা ও রেশমের 
বালিশ 


2 


১৬. (আরো থাকবে) উৎকৃষ্ট কার্পেটের বিছানা; 


১৭. তারা কি (মাঠের) উউনীটির দিকে তাকিয়ে দেখে 
না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে! 


Ww 8:৫০ পাচ 2০ A পা প ৯০2৮ পু 
© ০০৪1০ ০৫ ০০১1 41 ০১৭১১ 


১৮. আকাশের দিকে (তাকিয়ে দেখে না)? কিভাবে 
তাকে উচু করে রাখা হয়েছে! 


ap 5 তা পা, ৯5 ৮55 টে 
© ০৪১০৯ ৮৮11 19 


১৯. পাহাড়গুলোর দিকে (দেখে না)? কিভাবে তাদের 
(যমীনে) পুতে রাখা হয়েছে! 


টি পা As 
রি 


উ ০:2০) 


২০. যমীনের দিকে (দেখে না)? কিভাবে তাকে 
সমতল করে পেতে রাখা হয়েছে! 


২১. তুমি (তোদের এগুলো) স্মরণ করাতে থাকো। 
তুমি তো একজন উপদেশদানকারী মাত্র; 


£2 AZ পারি 


$ 58৫50০1৯586 


২২. তুমি তো তাদের ওপর বল প্রয়োগকারী (কোনো 
দারোগা) নও, 


Azo A Aad পা Aa 


২৩. সে ব্যক্তির কথা আলাদা যে (হেদায়াত থেকে) মুখ 
ফিরিয়ে নিয়েছে এবং (যে আল্লাহকে) অস্বীকার করেছে, 


ci boc Ac 


গু 997৩০ | 


২৪. আল্লাহ তায়ালা তাকে অবশ্যই বড়ো রকমের 
শাস্তি দেবেন; 


পাটি ৮০৮৮ ১০92 Wor 
1 + 


© TSH 21622 235 


২৫. অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে, 


৯ ঠা পা SAS ডে 


২৬. অতপর তাদের হিসাব নেয়া (-র দায়িত্ব সম্পূর্ণত) 
আমার ওপর । 


৪ | 


রক 


s 7১ -০পা পা cA সে 


© ls bale 01৮ 


২. শপথ দশটি (বিশেষ) রাতের, 


৩. শপথ জোড় ও বিজোড় (সৃষ্টির), 


৪. শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে, 


৫. এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্যে কোনো 


শপথ রাখা হয়েছে? 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭১৬ 


৮ A PEPE IE A 
$ 5; 
© ৯৯ ৮505 লে 5258০ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৮৯ সূরা আল ফজর 


৬. তুমি কি দেখোনি, তোমার মালিক আ"দ (জাতি)-এর ৬. ভা 4০58৮ ০৫ ৯ 
লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? উ 305০১4৯০৫১6. 


সা গোত্র (ছিলো) উচু স্তম্ভবিশিষ্ট প্রাসাদের ১ ws ft 


সদ 


A 


৮. (জ্ঞান ও এশ্বর্ষের দিক থেকে) জনপদে যাদের ১ টে 
মতো কাউকেই (এর আগে) সৃষ্টি করা হয়নি, © SS te 03 শপ ca 


৯. (উন্নত) ছিলো সামুদ, তারা (পাহাড়ের উপত্যকায়) ঠি দর 
পাথর কেটে কেটে অস্টালিকা বানাতো, 312122০1195 5801 595 


সি সি ১0 30525) 


নি ১৩2) 81১66 3301 


টা রা তাতে বেশী মাত্রায় (বিপর্যয় ও) অশান্তি & SUE 22 1280 


১৩. অবশেষে তোমার রব তাদের ওপর আযাবের রি ০163 সি ABA দিতি WO 
কোড়ার কষাঘাত হানলেন, © ০1০০ 59 SL) este ০৮০ 


১৪. অবশ্যই তোমার রব (এদের ধরার জন্যে) ওৎ 
পেতে রয়েছেন; | | 6:5 এ) ol 


১৫. রা এমন- যখন তার রব তাকে অর্থ ach পর্ণ ৪1৮৮ AAA 
এরি ১855 22524216191 OLY I Ll 
তখন সে বলে, হা, আমার রব আমাকে সন্মানিত 

করেছেন; 


১৬. আবার যখন তিনি (ভিন্নভাবে) তাকে পরীক্ষা » রিতা LHL রি 
করেন এবং তার রেষেক সংকুচিত করে দেন, তখন 54 J dl 131 fs 
সে (নাখোশ হয়ে) বলে, আমার রব আমাকে অপমান 


করেছেন, 


১৭. কখনো নয়- (আসল কথা হচ্ছে), তোমরা AS 52 
এতীমদের সম্মান করো না, ৪ ০১১৫৯ ০১২৫ 


১৮. মেসকীনদের খাওয়ানোর জন্যে তোমরা একে 
অপরকে উৎসাহ দাও না, 


১৯. তোমরা মৃত ব্যক্তির (রেখে যাওয়া) ধন-সম্পদ - +42" 
নিজেরাই সব কুক্ষিগত করো, 1 AOE; 


২০. বৈষয়িক ধন-সম্পদকে তোমরা গভীরভাবে 
ভালোবাসো; 


২১. কখনো (তেমনটি উচিত) নয়, (ভেবে দেখো) 
যেদিন এ পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়া হবে, 


২২. (সেদিন) তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন, আর f Bache we পটল 
ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকবে, Ge SL S505 


২৩. সেদিন জাহান্নামকে (সামনে) নিয়ে আসা হবে, ১ 552 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭১৭ তে 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯০ সুরা আল বালাদ 


যেদিন প্রতিটি মানুষই (তার পরিণাম) বুঝতে পারবে, 878) দু 
কিন্তু তখন) এ বোধোদয় তার কী কাজে লাগবে? ও ১০ lhe 0৮৮৮৯ 


২৪. সেদিন এ ব্যক্তি বলবে, কতো ভালো হতো যদি 
আমার (এ) জীবনের জন্যে (কিছুটা ভালো কাজ) 
আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম, 


২৫. সেদিন আল্লাহ তায়ালা (বিদ্রোহীদের) এমন 
শাস্তি দেবেন- যা অন্য কেউ দিতে পারবে না- 


২৬. এবং তার বাধনের মতো বাঁধনেও কেউ টা As 
(পাগীদের) বাধতে পারবে না; ০5 ১9 


২৭. (নেককাররদের বলা হবে,) হে প্রশান্ত আত্মা, 1 উ 2০৮০ ০১১! 520 


২৮. তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও 
সন্তুষ্টচিত্তে ও তার প্রিয়ভাজন হয়ে, 


২৯. অতপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল 
হয়ে যাও, 


৩০. (আর) প্রবেশ করো আমার (অনন্ত) জান্নাতে । 


১ ১৯৯1 4) ৮ 
রহীম 


১. আমি শপথ করছি এ (পবিত্র) জারি 


8 Til Ges Sf Y 


ল্‌ তুমি (যুদ্ধের বাধ্যবাধকতা থেকে) 21 13৯ টির ০ 


৩. আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ওরস ॥ পর্ণ 1 
থেকে) যাদের সে জন্ম দিয়েছে (তাদের), & 91959 31199 


৪. আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা 
করেছি 


2 


৫. এ মানুষটি কি একথা মনে করে, তার ওপর 
কারোই কোনো ক্ষমতা চলবে না? 


৬. সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি; 


৭. সে কি ভেবেছে তার এসব (কর্মকান্ড) কেউ REL RD হর ৩ তা ৯ পা 
দেখেনি? ৩৯15১2০০০৮০ 


৮. আমি কি (ভালোমন্দ দেখার জন্যে) তাকে দুটো 5 
চোখ দেইনি? 0 ৬৬০4 সি 


কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোট ঠ ৪৪১৪ 922 


১০. আমি কি তাকে (ন্যায় অন্যায়ের) দুটো পথ বলে 
দেইনি? 


১১. (কিন্তু সে তো গম পথ) পার হওয়ার হিম্মত লজ তেলে 
নই b 8 82211 9 ২ 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৯ ৭১৮ www.alquranacademylondon.org 


ঞওয়াকফে লাযেম 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
১২. তুমি কি জানো সে দুর্গম পথটি কি? 


৯১ সূরা আশ্‌ শামস 
6 LEC ১১১০2 


১৩. (তা হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত 
করে) দেয়া, 


2 
শাপাশা WwW 


EE হ 
© 25) SL 
= 


১৪. অথবা দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেয়া, 


A, BIA Az 


22৯০০ 5552 dbl 


১৫. নিকটতম কোনো এতীমকে আহার পৌছানো, 


coc পপ HAD 


Doe Te 12 
০১৯৭১ a 


১৬. কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মেসকীনকে কিছু 
দান করা; 


পানি পা FA OA Aa 


6 ye sine 5 


১৭. অতপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান 
আনবে, একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং 
একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে; 


£১ ০০৩ cA 


15515591921 ০9411 ০2 0 
5 5 14155 ৮5 


১৮. এরাই হচ্ছে ডান দিকের (সে সৌভাগ্যবান) 
লোক, 


পাপা পাটি 


6 Host ০» Si 


১৯. আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার 
করেছে তারা হচ্ছে বাম দিকের (ব্যর্থ) লোক, 


শা 3 19১8৫ ads 


পাপা 8 পাটি 
ছা ক 
চা 


৪ Loki 


২০. (যেখানে) তাদের ওপর ছেয়ে থাকবে আগুনের 


১. শপথ সূর্যের এবং তার রৌদ্রচ্ছটার, 


২. শপথ চাদের- যখন সে তার পেছনে পেছনে 
আসে, 


৩. শপথ দিনের- যখন সে তাকে আলোকিত করে, 


১০৮০ 7, পতি) ।৮ 
64510135515 


৪. শপথ রাতের- যখন সে তাকে ঢেকে দেয়, 


ঠ LA td 


৫. শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন- 


(1৯45 159 sl 


৬. শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন- 
তার, 


6 ০৯৪1০9০১২19 


৭. শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ 
বিন্যাস স্থাপন করেছেন- তার, 


পা এশা পা Acs 


Sw (9০৮০9 


৮. অতপর আল্লাহ তায়ালা তাকে তার পাপ ও (পাপ 
থেকে) বেঁচে থাকা (-র বিশেষ জ্ঞান) প্রদান করেছেন, 


youd Ad এরা পাঠ ৮9০9 oad 


© 9559 ৬ ১9৯৬ bold LS 


৯. নিসন্দেহে মানুষের মধ্যে সে-ই সফলকাম যে 
(পাপ থেকে দূরে থেকে) তাকে পরিশুদ্ধ করেছে, 


Us Az পারছি Ac 


6 eS) ৬ 051 ০৪ 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭১৯ www.alquranacademylondon.org 


$ 
খে 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১০. আর যে (ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে) তাকে 
কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে, 


৯২ সূরা আল লায়ল 
bd Lc টিপা পারা Az 


৩৬০১ ৬০ ৪৮ 959 


১১. সামুদ জাতি তার অবাধ্যতার সাথে (আল্লাহর 
নবীকে) মিথ্যা প্রতিপন্ন করেছিলো, 


~~ টু 
পা টিলা LADS A পা ভুত 


5৯০০ ১০০ ০৪০৫ 


১২. যখন তাদের বড়ো না-ফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে 
মেতে ওঠলো, 


পা টিপা পা পাপা fA 


GULLS 


১৩. অতপর আল্লাহর নবী তাদের বললো, (এ হচ্ছে) 
আল্লাহর পাঠানো উটনী, আর এ হচ্ছে তার পানি পান * 
(করার জায়গা); 


4 


উটনীটিকে তারা নলি কেটে (হত্যা করে) ফেললো, 
তাদের এ না-ফরমানীর কারণে তাদের মালিক তাদের 
ওপর বিপর্যয় নাযিল করলেন, অতপর তিনি তাদের 
নির্মূল করে দিলেন, 


শা 


১৪. কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অতপর * ভোটে 


y 
০ 
১ 


১৫. আর রাজাধিরাজ আল্লাহ তায়ালা এসব ব্যাপারে 


পা 2১৮99 পা পা পাশা 
কচ 


৫018০ ০১153 Y 


(যে পাপিষ্ঠ) তার পরিণতির পরোয়া করেন না। 


১. রাতের শপথ- যখন তা (আধারে) ঢেকে যায়, 


IA পা 


৫ (55191 2৯19 


২. দিনের শপথ- যখন তা (আলোয়) উদ্ভাসিত হয়, 


boss 


৫8191)6019 


৩. পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন- (তারও 
শপথ,) 


© EVD ZO GELS 


৪. অবশ্যই তোমাদের চেষ্টা-সাধনা (হবে) নানামুখী; 


৩০৮০০ ABA DS 


৫. অতএব যে (আল্লাহর পথে) দান করেছে এবং 
তাকওয়া অবলম্বন করেছে 


Az Bz 


& wb (৮০০০5 


৬. এবং ভালো কথাগ্ডলোকে যে সত্য বলে মেনে 


2 


পর ES 


৭. অতপর আমি তার আরামের জন্যে পথ চলা সহজ 
করে দেবো; 


IAN ০ ০-০ ৬১ পাটি পা পা 
র্‌ 


0 ৪১০ syed 


৮. যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া ভাব 
দেখিয়েছে- 


1 পাঠ পা 4 পাটি টি পা Br 


৩ (৮০০০9 ৯৯৬০ 1০9 


৯. এবং যে ভালো কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, 


পা আশা 
1 


১০. অতপর আমি তার দুঃখ কষ্টের জন্যে (পথ) চলা 
সহজ করে দেবো, 


৮ 1 /১-০/১ ০ ০৮০ ৬১ পান্টি পা পা 
র্‌ 


০42 5১১০ 


১১. তার (রাশি রাশি) ধনসম্পদ তার কাজে লাগবে 
না- যখন তার পতন হয়ে যাবে, 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


ক ৭২০ 


পা PAz A A, 


৮ ০১৮৫) লও AD 1৮৩ 
ও ৮5১১1314164 ৯ 59 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


১২. অবশ্যই (মানুষকে) সঠিক পথ প্রদর্শন করার 
দায়িত্‌ আমার ওপর, 


৯৩ সুরা আদ দোহা 


1০০7 cA ও 


6 uel ০৬০ uf 


১৩. দুনিয়া আখেরাতের (নিরংকুশ মালিকানা) 
আমারই জন্যে । 


1 ১:০৯ তে পাশা Tham ve ডে ৩ 
© 9১:19 ৯১৯১৭ ৮7০19 


১৪. অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুন্ডের 
ব্যাপারে সাবধান করছি, 


Woz | 85998 পপ 


€ 5515) 5 1)7-৮৮)৬7৩ 


১৫. নির্ঘাত পাপী ছাড়া অন্য কেউই সেখানে প্রবেশ 
করবে না, 


১ 25 


ও 51 3148 


১৬. যে (এ দিনকে) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং 
(হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে; 


শা পাপা রা পি 


OUD 


১৭. যে (আল্লাহকে) বেশী বেশী ভয় করে তাকে 


LU তা টিপা পা 


১৮. যে ব্যক্তি (নিজেকে) পরিশুদ্ধ করার জন্যে 
(আল্লাহর পথে অর্থ সম্পদ) ব্যয় করে, 


৫১০ পাশা তাপ পা A LAD A , দু 
© (5১০৪ 46 595 cd 


১৯. (অথচ) তোমাদের কারোই তার কাছে এমন 
(কিছু পাওনা) ছিলো না যে, তোমাদের কোনো রকম 
প্রতিদান দেয়া হবে, 


ঠা 


পি 
IAD SAW A Tach 


২০. (হা, পাওনা) এটুকুই যে, সে শুধু তার মহান 
মালিকের সন্তুষ্টি কামনা করবে, 


০৮ As “7A |) 
L432) 429 st Vf 
পপ পরা পরা পা 


১ | ২১. (এ কারণে) অচিরেই তার মালিক (তার ওপর) 


IAzc পা & পাপা 


ও ৮৮১১ TES 


১. শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের, 


২. শপথ রাতের (অন্ধকারের), যখন তা চারদিকে) 


৫ = Bl Ul 


৩. তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং 
তিনি (তোমার ওপর) অসস্তুষ্টও হননি; 


ME 45) 250 


৪. অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে 
উত্তম; 


UGA pr Ihr 
ঠ 


৮ LAPA তা রা 
৩১০9১ ০০ SD ১৯৯ ৪১৯১9 


৫. অল্পদিনের মধ্যেই তোমার রব তোমাকে (এমন 
কিছু) দেবেন যে, তুমি (এতে) খুশী হয়ে যাবে; 


2 
I Accs পাতা cA AP পা Noss 


© ৮১১৭১ ৩৮১৩৮৮৪০9০9 


৬. তিনি কি তোমাকে এতীম অবস্থায় পাননি- অতপর 
তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন, 


৭. তিনি কি তোমাকে (সঠিক পথের সন্ধানে) বিব্রত 
অবস্থায় পাননি, অতপর তিনি তোমাকে সঠিক পথের 
সন্ধান দিয়েছেন 


৮. তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি, অতপর 
তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন; 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭২১ 


$ (০25 455 4259 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা ৯৪ ৯৫ 


পা পা ডি পাটি পাপা 


Ach 
+* 


৯. অতএব তুমি কখনো এতীমদের ওপর যুলুম করো S853 LG 
না; ৩০ নি 


১০. কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিয়ো না; শে 


১১. তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে Ee EE EO ar 
i © ০১০৯ ৩) ins Lely 


হ্‌ 
৬৭ 
পাপা Acc Aid 


১. (হে মোহাম্মদ,) আমি কি তোমার মিনা 
জন্যে তোমার বক্ষ উনুক্ত করে দেইনি? 0১১৮] 


২. (হা,) আমি তোমার (ওপর) থেকে তোমার বোঝা RAR তে দেবে 
নামিয়ে দিয়ে 


2 


৩. (এমন এক বোঝা) যা তোমার পিঠ নুইয়ে 
দিচ্ছিলো 


5 


টি তোমার স্মরণকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত ঠ ৩283 00577 


৫. অতপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে; কি 2৮572 


Oly yl ৮০ 05 


৬. নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম; 813০4 ১৯ ৮০৩1 


৭. অতপর যখনি তুমি অবসর পাবে তখনি তুমি 77 
(এবাদাতের) পরিশ্রমে লেগে যাও- ৩ ০৮০১ ০৮৪১+ 5৮ 


৮. এবং তুমি তোমার মালিকের অভিমুখী হও । $ ভি 49 দা 


+১-০/ 0 


৬ 9 6 ui y Pd bo Pd 
১. শপথ ‘তীন’ ও “যায়তুন’-এর, 6 4345 a 


উ' র্‌ র রী র y রন £৯ ০০ পা 
২. শপথ সিনাই উপত্যকার তুর পর্বতের, & ০০০০০ 3969 


৩. শপথ এ নিরাপদ (মক্কা) নগরীর, © wre 912011652 


পা পাঠ পারছি Nos 
5 


৪. অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা “ATH, টী ce 
ই মানুষকে সাজি uly Li 04] 


2 


NEE) 
= + z 
পাপা & প্র ৮91 ৯ পাপা ০৪ 


৫. তারপর (অকৃতজ্ঞতার কারণে) আমি তাকে এ রা IN IER 
সর্বনিম্নন্তরে নিক্ষেপ করবো, © ens Ul 2 


৬. তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ecm Lall fol f | চো 
(তাদের কথা আলাদা,) তাদের জন্যে রয়েছে এমন + + মিনির Ei চি 


সব পুরস্কার, যা কোনোদিন শেষ হবে না; © ০০৮০ ১৯১ ১৯৮০৪ 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন চিএ ৭২২ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


৭. (বলতে পারো,) এরপরও কোন্‌ জিনিস তোমাকে 
শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে? 


৯৬ সূরা আল আলাৰ্‌ 


৮ AW LAr cB UWUsP ar 
+ 


৮. আল্লাহ তায়ালা কি সব বিচারকের (তুলনায়) শ্রেষ্ঠ 


নু 
O ৬৭১40 ০৯১ 508০ ls 
পা পর রা রা 

=A 1 2 cAz DY EE 


EEE! ee I 


১. (হে মোহাম্মদ) তুমি পড়ো, (পড়ো) তোমার 
মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন, 


Ce 
6) 


পা প্রর্ণা 


GS ot 


২. যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবাধা রক্ত 
থেকে, 


Td A A AA 


$ 2202) GLE 


৩. তুমি পড়ো এবং (জেনে রাখো) তোমার রব বড়ো 
মেহেরবান, 


ORY SS 


8. তিনি (মানুষকে) কলম দ্বারা (জ্ঞান) শিখিয়েছেন, 


OL ke GH 


৫. তিনি মানুষকে (এমন কিছু) শিখিয়েছেন যা (তিনি 
না শেখালে) সে কখনো জানতে পারতো না; 


৯ পনি Aad পা AAA পা ভুলা 


OA db LV de 


Pd 


EE এ মানুষটিই (একসময়ে) বিদ্রোহে মেতে 


ও 


2 


পাশ রা 
+ 


৭. কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে, 


IAZSA DID As 


© হি ৮1) wt 


৮. অথচ (এ নির্বোধ ভেবে দেখেনি,) একদিন অবশ্যই 
তোমার মালিকের দিকে (তার) প্রত্যাবর্তন হবে; 


৮ IAS ৮৮০৮1, অ 
© syst SDD dot 


৯. তুমি কি সে (দাম্ভিক) ব্যক্তিটিকে দেখেছো যে 
(তাকে) বাধা দিলো- 


1 চা A পা /৯ পাশা প্রা 


6 ৮৫ | ০৪ 


১০. (বাধা দিলো আল্লাহর) এক বান্দাকে- যখন সে 
নামায পড়লো; 


০০ ৩ চে 
6 se Bl ore 


১১. তুমি কি দেখেছো, সে কি সঠিক পথের ওপর 
আছেঃ? 


© Gud EF 0৫ ৩1 ০০৪ 


১২. কিংবা সে কি (অন্যদের) তাকওয়ার আদেশ 
দেয়? 


পাশা পণ চিন 


ও 9৯4৪ সা 


১৩. সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে 
(আল্লাহকে) মিথ্যা প্রতিপন্ন করে এবং (তার থেকে) 
মুখ ফিরিয়ে নেয়; 


পাপার্পা DIA পা ৯ পাশা পণ 


59 ০১5 ০ ০৪1 


১৪. এ (দাম্ভিক) লোকটি কি জানে না আল্লাহ তায়ালা 
(তার সব কিছুই) পর্যবেক্ষণ করছেন; 


Asha Nad 


6 Gy Mol Ld 


১৫. (কিছুতেই) না, যদি সে (এ থেকে) ফিরে না 
আসে, তাহলে অবশ্যই তাকে আমি সন্মুখভাগের 
চুলের গোছা ধরে হেচড়াবো, 


(পু & পাপ্ 9 “AZ AD প্র 
< 


01515505525 3 


১৬. এই লোকটি হচ্ছে (আমাকে) মিথ্যা প্রতিপন্নকারী 
না-ফরমান ব্যক্তি, 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭২৩ 


ভিত 
9 bls 45১ 4৯০0 


= = 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সূরা ৯৭ ৯৮ 


১৭. অতপর (বাচার জন্যে আজ) সে তার সংগী- 
সাথীদের ডেকে আনুক, 


১৮. আমি অচিরেই তার জন্যে (আযাবের) 


পানি পা ALA পা BA Dp 


১৯. না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি সাজদা£ * ₹2 2 
(বরং) তোমার মালিকের (সামনেই) সাজদাবনত হও গু 25s ০৯৮9 4৮১ 


এবং তার নৈকট্য লাভ করো । 
লৰে Cai ap? 


টা গ্রন্থ)-টি এক মর্যাদাপূর্ণ রাতে 3৩81 2৭ & 212 5 


রা 


নদ 
Ach IA পাশা 


২. তুমি কি জানো- সেই (মর্যাদাপূর্ণ) রাতটি কি? ৫১০৪] পো sf 


৩. মর্যাদাপূর্ণ এ রাতটি হচ্ছে হাজার মাসের চেয়ে ১৯4. ২ রান 
উত্তম; 


5 


৪. এই রোত)-এর মধ্যে ফেরেশতা ও (তাদের (2 
সর্দার) ‘রহ’ (জিবরাঈল) তাদের মালিকের স 
ধরনের আদেশ নিয়ে যেমীনে) অবতরণ করে, 


৫. (সে আদেশবার্তা হচ্ছে চিরন্তন) প্রশান্তি, তা উষার 
আবির্ভাব পর্যন্ত (অ 


১. আহলে কিতাব ও মোশরেকদের মাঝে যারা কিক ৯৩৮৯ HE 
(আমার আয়াত) অস্বীকার করেছে, তাদের কাছে রি ওঠ ng gor 
সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো 50 (7২5 ০৮৫৫০ ত 
ফিরে আসতে না, রা রি রা নিন 

৩১211 


রা 


WL cCAWSAD cA ADN 
? 


২. আল্লাহর পক্ষ থেকে রসূল (আসবে), যারা (এদের 65225164125 
আল্লাহর) পবিত্র কিতাব পড়ে শোনাবে, ieee | ৬? ০৪১ 


৩. এতে রয়েছে উন্নত (মূল্যবোধ) ও ভারসাম্যমূলক 2০ Ss ০9০৯ 
নির্দেশাবলী; 


b a 
রা 


৪. কিতাবধারী লোকেরা তাদের কাছে (এই) সুস্পষ্ট | ৮ 1611. 21775 ৭1 2525%1 
প্রমাণ এসে যাওয়ার পরই বিভেদ এবং অনৈক্যে ১1৮44115721 ad ১১৯১০ 


০পাপাটি DOHA পা Act A 
Kণ 


নিমজ্জিত হয়ে পড়েছে; © 2৮৯11৮৪7৪1৯ 0৯০ ৩০ 


৫. (অথচ) এদের এ ছাড়া আর কিছুরই আদেশ দেয়া ৮* | ৮%। | 2০৮৮118০717 
টী ০৮5০ wf ded L 
হয়নি যে, তারা আল্লাহর জন্যেই নিজেদের দ্বীন ও ৮*__ 1190, Yt sy 
15 PDA Ea EAN y 


এবাদাত নিবেদিত করে নেবে এবং নামায প্রতিষ্ঠা করবে, 89 ০1119-829 702 2 08911 2 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন % ৭২৪ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৯৯ সুরা আয যেলযাল 


দস কি উন 95919 


৬. আহলে কিতাব ও মোশরেকদের মাঝে যারা দা 
(আল্লাহ তায়ালা ও তার রসূলকে) অস্বীকার করেছে, 5) ০৮ 521256০8871৩ 
তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা এক a gL 36 & অক poll 
এ কি ক রগ 

৪ উ 50155 -2 এএঠা 


পা পা £১ ০2৩1 cA 


৭. অন্যদিকে যারা সত্যিই সত্যিই ঈমান এনেছে এবং 
ভালো কাজ করেছে, তারা হচ্ছে গোটা সৃষ্টিকুলের ভি 


(মধ্যে) সর্বোৎকৃষ্ট; 


৮. তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার ন্রিজিরান্যা র্যা রানা ন্যারান্যানা 2 
রয়েছে, (রয়েছে এমন এক) জান্নাত, যার তলদেশে তি টে 
প্রবাহিত থাকবে বর্ণাধারা, এরা সেখানে অনন্তকাল Zs LL 

ধরে অবস্থান করবে; আল্লাহ তায়ালা তাদের ওপর ১৮31168৩23৯ 


সন্তুষ্ট হবেন, তারাও তার ওপর সন্তুষ্ট হবে; এটা এ ৮222 19539 গিট তে 
জন্যে যে, সে (দুনিয়ার জীবনে) তার মালিককে ভয় 2182 


০0৮ তা পা Ar 


6 42) ud ES 


১. সেল 
কম্পিত করা হবে 

২. এবং পৃথিবী যখন তার (মধ্যে রক্ষিত মানুষের 
কৃতকর্মের) বোঝা বের করে দেবে, 

৩. তখন মানুষরা (হতভম্ব হয়ে) বলতে থাকবে, তার 
এ কী হলো (সে তো সব কিছুই উগরে দিচ্ছে)! 

৪. সেদিন সে (তার সব কিছু) খুলে খুলে বর্ণনা 
করবে, 

৫. কেননা তোমার রব তাকে এ (কাজে)-র আদেশ 
দেবেন; 

SE LU নিতে হার ILE Le 
করে তাদেরকে তাদের (নিজ নিজ) কর্মকান্ড দেখানো 
যায়; 


৭. যে ব্যক্তি এক অণু পরিমাণ কোনো ভালো কাজ ছ গণ খৰ আত 

করবে (সেদিন) তাও সে দেখতে পাবে; ৮০ 

৮. (ঠিক তেমনি) কোনো মানুষ যদি অণু পরিমাণ ০ 8৮৫ ALAD Acc 
খারাপ কাজও করে, তাও (সেদিন) সে দেখতে 63 192 DS 06১০ 4০৭ ৬৭৪ 
পাবে। 

পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭২৫ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


সুরা ১০০ ১০১ 


২. শপথ সেসব সাহসী ঘোড়ার, যাদের খুরে 
অগ্নিক্ষুলিংগ বের হয়, 


৩. শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা 


৪. অতপর তারা বিপুল পরিমাণ ধুলাও উড়ায়, 


৫. শত্ৰু শিবিরে পৌছে তারা তা ছিন্নভিন্ন করে দেয়, 


৬. অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে বড়োই 
বত 9 


BAD 


6350 iy OUSY ৩ 


৭. আর তার (এ অকৃতজ্ঞ আচরণ)-এর ওপর সে তে 
(নিজেই) সাক্ষী, 


GA ci পা Ic 


৮. অবশ্য সে (মানুষটি) ধন-দৌলতের মোহেই বেশী 
সত: 


2 


ci AAA ০০৩ 


6 105 tl I SS 


৯. সে কি (একথা) জানে না যে, কবরের ভেতর যা 
কিছু আছে তা যখন উথিত হবে- 


৫39%811 CL Ts Bt ৮১5 


১০. এবং (মানুষের) অন্তরে যা (ছিলো তখন) ত 


শট ৬৪ ০ পা 


$১১৩]| ০০০৯০ 


১১. এদের (সবার) সম্পর্কে অবশ্যই তাদের মালিকই 
সবচেয়ে ভালো জানবেন। 


GSA শু ADL DB 


১. এক মহা (বিপৰ্যয় সৃষ্টিকারী) দুর্যোগ! 


২. কি সে মহাদুর্যোগ? 


৩. তুমি কি জানো- সে মহাদুৰ্যোগটা কি? 


৪. (এটা এমন বিপর্যয়) যেদিন মানুষগুলো পতংগের 
মতো (ইতস্তত) বিক্ষিপ্ত হয়ে পড়বে, 


ADASN 
ao ssh 
৬ 


৫. পাহাড়গ্তলো রঙ বেরঙের ধুনা তুলার মতো হবে; 


৬. অতপর যার ওযনের পাল্লা (সেদিন) ভারী হবে, 


পার্পা 8 শিক Az ভি তা 
রে নি 


৩১44319০43০ ৬৮ Ll 


৭. সে (অনন্তকাল ধরে) সুখের জীবন লাভ করবে; 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭২৬ 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৮. আর যার ওযনের পাল্লা হালকা হবে, 


সুরা ১০২ ১০৩ 
THA পাপা ABS Az Bor 


০০ ০৪৯ ০০ Lf 


৯. হাবিয়া দোষখই হবে তার ঠিকানা, 


১০. তুমি কি জানো সে হোবিয়া দোষখ)-টি কি? 


১১. (হী,) তা হচ্ছে প্রজুলিত আগুনের এক (বিশাল) 
| 


১. অধিক (সম্পদ) লাভের পারস্পরিক প্রতিযোগিতা 
তোমাদের গাফেল করে রেখেছে, 


EME) BLD Ne 


6 EL 


২. এমনি করেই (ধীরে ধীরে) তোমরা কবরের কাছে 
গিয়ে হাযির হবে; 


পা পানি ০ DAD w 


ও BEA ৯ 


৩. না, এমনটি কখনো নয়, তোমরা অচিরেই জানতে 
পারবে, 


৮ 8১-০৫ত তা Az WL 


© ০০৭৮০ ০১9৮ ১৫ 


৪. কখনো নয়, তোমরা অতি সত্রই (এই অবহেলার 
পরিণাম) জানতে পারবে; 


LADAAz পা Az UL আ এ 
পে 


© ০০৮৮ ১৮ ১৫ ৮ 


৫. (কতো ভালো হতো!) যদি তোমরা সঠিক জ্ঞান 
কি- তা জানতে পারতে; 


& ৬৪01-15-02 ঠা? 


শর্ত Ed 


৬. অবশ্যই তোমরা (সেদিন) জাহান্নাম দেখবে, 


পা পাটি, 0০০ পাপা প 


উর 37 


৭. হা, তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা 
দেখতে পাবে, 


পাটির পাটি ০ পাশপাশি Up 


6 eis ০ S550 


৮. এরপর (আল্লাহ তায়ালার) নেয়ামত সম্পর্কে 
তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞেস করা হবে। 


পাটির 00-৩2-০০22 


২. মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত) আছে, 


৩. সে লোকগুলো বাদে, যারা (আল্লাহ তায়ালার 
ওপর) ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে 
অপরকে (নেক কাজের) তাগিদ দিয়েছে এবং (এই 


পথে) একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ ৩ 


দিয়েছে। 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৭২৭ 


1 w Pp পাপা ADA ৩৮১0, 
LMS CAIN 
52101475588 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা ১০৪ ১০৫ ১০৬ 


১. দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে ১১7০০০০ এঠ ক 
(মানুষদের) নিন্দা করে, ও) ৬৪১ 8১০ JS] 4529 
২. যে (কাড়ি কাড়ি) অর্থ জমা করে এবং তা গুনে 

রাখে, 

৩. সে মনে করে, (তার এ) অর্থ তাকে (এ দুনিয়ায়) 

স্থায়ী করে রাখবে; 

৪. না, কখনো নয়, অল্পদিনের মধ্যেই সে নির্ঘাত ; ১ ৪4০ অ 
চর্ণবিচূ্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে, ০১৫ 
৫. তুমি কি জানো, (এই) চূৰ্ণ বিচূর্ণকারী আগুন 

কেমন? 

৬. (এ হচ্ছে সম্পদলোভীদের জন্যে) আল্লাহ তায়ালার 

প্রজলিত এক আগুন, 


৭. যা (এর দহন যন্ত্রণাসহ) মানুষের হৃদয়ের ওপর 


পর্যন্ত পৌছে যাবে; 


৮. (অগ্নিকুণ্ডলীর গর্ত বন্ধ করে) তাদের ওপর ঢাকনা 
দিয়ে রাখা হবে, 


৯. (তা গেড়ে) রাখা হবে উচু উচু থামের মধ্যে । 


Ce Asa Aad 
+ 


১. তুমি কি দেখোনি তোমার মালিক (কা'বা ৫ মু রর 
জন্যে আগত) হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার ক্র 3 2) ০৮১ ০৯৮ x 
en © 2] 


ADcAs MASA 


50 তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ টি 051550৮209 2411 
৩. তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে (আবাবীল) পাখী 


৪. এ পাখীগুলো তাদের ওপর (নুড়ি) পাথরের টুকরো 
নিক্ষেপ করছিলো, 

৫. অতপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত 
(ঘাস পাতা)-এর মতো করে দিলেন । 


A শপ পা পা ৮ পণ 


৩ ০০ 1১৭6 ene ০19 


জন্যে, 


পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন ৮ ৭২৮ www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 


২. তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের 
জন্যে- 


সূরা ১০৭ ১০৮ ১০৯ 


ah 


3০৪৮০119599] I) ed] 


৩. তাদের এ ঘরের মালিকেরই এবাদাত করা উচিত, 


৮০১ ০99৮৯ পা টিপা 


© ৬1116» 3 Om 


8. যিনি ক্ষুধায় তাদের খাবার সরবরাহ করেছেন এবং 
তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন। 


AW A Dic দে 5 


৩০০৯419289৯ cz rob GH 


~~ 


AD AW ADaochAs A 


Ac 


॥ 2 ৫ 


5120123 


বিচারের দিনকে অস্বীকার করে, 


AW শট ws? A EAA 


aH oI st ০৭৪ 


রা 


২. এ হচ্ছে সে ব্যক্তি, যে (নিরীহ) এতীমকে গলাধাক্কা 
দেয়, 


৬০0 566 Cg WS 


৩. মেসকীনদের খাবার দিতে কখনো যে (অন্যদের) 
উৎসাহ দেয় না; 


ALA A শে [তি ৩৩ tr 
6 a [2565 V5 


৪. (মর্মান্তিক) দুর্ভোগ রয়েছে সেসব (মোনাফেক) 
নামাযীর জন্যে, 


পা 8৬ পা ৮9 GAs 


৫. যারা নিজেদের নামায থেকে উদাসীন থাকে, 


LAD পা পা Ac AD cA 


6UpL ese ue ad 


৬. তারা কাজকর্মে প্রদর্শনী করে- 


LAD cL AD ch 


© ws ya ৮০ ০৪০৭ 


৭. এবং মানুষদের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত (যারা 
অন্যদের) দিতে বারণ করে। 


সিকি 2৫ টু 
রঃ 12 


LAD AN পা ADNAN 


O wu gl ০০৯০9 


রি 


১. (হে নবী,) আমি অবশ্যই তোমা ৃ 
পরিপূর্ণ) কাওসার দান করেছি; 


পাও 1 ডি পা /১ 


© 7892] এ.০০201 


২. অতএব তোমার মালিকের স্মরণের জন্যে তুমি 
নামায পড়ো এবং (তোরই উদ্দেশে) তুমি কোরবানী 
করো; 


পা পারছি এ পা Wor 


60 Sy) Jas 


৩. অবশ্যই (যে) তোমার নিন্দুক সেই হবে শেকড়- 
কাটা (অসহায়)। 


০2 পাটি পার্টি LD পাট পা 


১. (হে নবী,) তুমি বলে দাও, হে কাফেররা, 


রগ 
LAD ILA LABLT Ap 
পে 


ও uy lel 


২. আমি (তাদের) এবাদাত করি না- যাদের এবাদাত 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


৭২৯ 


~ 
LA ৮99৯৩ পা DOIN 


O ০9১৯ ৮০০৯০ Y 


www.alquranacademylondon.org 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ 
৩. না তোমরা (তার) এবাদাত করো- যার এবাদাত 
আমি করি- 


সূরা ১১০ ১১১ ১১২ 


1 ADA LL 


৪ ৫০০০ O60 SYS 


8. এবং আমি (কখনোই তাদের) এবাদাত করবো না 
যাদের তোমরা এবাদাত করো, 


৫৮3১৭০০০০০9 


৫. না তোমরা কখনো (তার) এবাদাত করবে যার 
এবাদাত আমি করি; 


1 ADA 


© ৩৯০৮ ০১১৯ 


৬. (অতএব) তোমাদের পথ তোমাদের জন্যে, আর 


পা পা A BLA ADs 


© a3 L933 AY 


A 


১. (হে নবী) যখন আল্লাহ তায়ালার সাহায্য ও বিজয় 
আসবে, 


6 EH wf ১০৫/+1$1 


২. তখন মানুষদের তুমি দেখবে, তারা দলে দলে 
আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে, 


নি Az LA 


wf ৭5 & ০950 0০541 als 


পানি পা 


৫৮19) 


৩. অতপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং প্ছ 


তার কাছেই ক্ষমা প্রার্থনা করো; অবশ্যই তিনি তাওবা 


ke PA AcA পা পা 


Wwe Ar A Woes 

+ ৬ s + 

Sh sy 9 3) ১১ ৮৮ 
he 


১. (ইসলাম বিরোধিতার কারণে 
আবু লাহাবের দুটো হাতই ধ্বংস হয়ে যাক- ধ্বংস 
হয়ে যাক সে নিজেও; 


২. তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো 
কাজে আসবে না; 


পপ পাশার TL PA 


$-০462 HC BE af 


৩. (বরং তা জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হবে,) সে 
চরেই আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে, 


sc 
©) 


. (সাথে থাকবে) জ্বালানি কাঠের বোঝা বহনকারী 
র স্ত্রীও; 


পপর ডে roach DW 


© ES DLL Bf 


. (মনে হবে) তার গলায় যেন খেজুর পাতার 
কানো শক্ত রশি জড়িয়ে আছে। 


১. (হে মোহাম্মদ,) তুমি বলো, তিনিই 
একক, 


SB ৮০০০, ৩০97 


8 ৩-5919208 


২. আল্লাহ তায়ালা হচ্ছেন সম্পূর্ণ অমুখাপেক্ষী, 
পারা ৩০ আম্মা ইয়াতাসা আলুন 


*% ৭৩০ 


0:-০ তা Dh 
১০-০৮-০114 


www.alquranacademylondon.org 


১ 
রক 


কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ সুরা ১১৩ ১১৪ 


৩. তার থেকে কেউ জন্ম নেয়নি, আর তিনিও কারো ১ ঈশা পর্ণ ১৯৮৯ ৭ 
থেকে জন্ম গ্রহণ করেননি, © ০454-৮19 ০০৮7 


পার HLL AD Air 


৪. আর তীর সমতুল্য দ্বিতীয় কেউ-ই নেই । 6 SAH d Ls ol 


ডা ) তুমি বলো, আমি উজ্জ্বল প্রভাতের yt এ ৩৮০ 2 
মালিকের কাছে আশ্রয় চাই, ০11 ০১৪ LS ANE 


২. আশ্রয় চাই) তার সৃষ্টি করা (প্রতিটি জিনিসের) 
অনিষ্ট থেকে, 


৩. আমি আশ্রয় চাই রাতের (অন্ধকারে সংঘটিত সব) 
অনিষ্ট থেকে, (বিশেষ করে) যখন রাত তার অন্ধকার 
৪. (আমি আশ্রয় চাই) গিরায় ফুঁক দিয়ে 
যাদুটোনাকারিণীদের অনিষ্ট থেকে, 

৫. হিংসুক ব্যক্তির (হিংসার) অনিষ্ট থেকেও (আমি 
তোমার আশ্রয় চাই-) যখন সে হিংসা করে। 


১. (হে নবী,) তুমি বলো, আমি 
মালিকের কাছে, 


২. আমি আশ্রয় চাই) মানুষের বাদশাহের কাছে, 


৩. (আমি আশ্রয় চাই) মানুষের মাবুদের কাছে, 


৪. (আমি আশ্রয় চাই) কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট 
থেকে, যে (প্ররোচনা দিয়ে) গা ঢাকা দেয়, 


৫. যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, 


৬.জ্বিনদের মধ্য থেকে (হোক বা) মানুষদের 
মধ্য থেকে হোক (তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ্‌ 
তায়ালার কাছে আশ্রয় চাই)। 


পারা ৩০ ত ৭৩১ www.alquranacademylondon.org 


কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পড়বেন 


rir ye IS 3 


A NA GoW 


ct lh. ১05১ 
| 1 0121221 একী 


A dBA OA AWS GoW কপ & পাতে 
৬৮০০ এ 5%$ ০৪15 2০৯)9 


A ABN পা Dp শা পা BPA A 7৯৬০পা পা 


CED les ০4৩ Et 
yal 215 ul নি 555; 


PLASMA পা 


4 (50 44৯19 


ADD 
+ 


হে আল্লাহ! আমার কবরে আমার একাকিত্বের ভয়াবহতার সময় তুমি আমাকে 
(কোরআনের আলো দিয়ে) প্রশান্তি দান করো । হে আল্লাহ, কোরআন দিয়ে 
তুমি আমার ওপর দয়া করো, কোরআনকে তুমি আমার জন্যে ইমাম, নূর, 
পথপ্রদর্শক ও রহমত বানিয়ে দিয়ো । হে আল্লাহ! আমি এর যা কিছু ভুলে গেছি 
তা তুমি আমায় মনে করিয়ে দিয়ো, যা কিছু আমি আমার জ্ঞান থেকে হারিয়ে 
ফেলেছি তা তুমি আমায় জানিয়ে দিয়ো । আমাকে দিবানিশি এর তেলাওয়াতের 
তাওফীক দিয়ো । হে সৃষ্টিকুলের মালিক! তুমি এই কিতাবকে আমার জন্যে 
চূড়ান্ত দলীল বানিয়ে দিয়ো । আমীন! 


ঞ& ৭৩২ www.alquranacademylondon.org 


